


Contents 


তাফসীরে ইবনে কাছীর 


ইমাম আবুল ফিদা ইসমাঈল ইবনে কাছীর (র) 


অধ্যাপক মাওলানা আখতার ফারূক 





Contents 


তাফসীরে ইবনে কাছীর (নবম খণ্ড) 

ইমাম আবুল ফিদা ইসমাঈল ইবনে কাছীর (র) 
অধ্যাপক আখতার ফারূক অনুদিত 

ইসলামী প্রকাশনা প্রকল্পের আওতায় প্রকাশিত 

ইফা প্রকাশনা : ২০৭২/২ 

ইফা গ্রন্থাগার : ২৯৭.১২২৭ 

ISBN : 984-06-0691-3 

প্রথম প্রকাশ 

ডিসেম্বর ২০০২ 


স্করণ উন্নয়ন) 
জুন ২০১৪ 
আষাঢ় ১৪২১ 
শাবান ১৪৩৫ 


মহাপরিচালক 
সামীম মোহাম্মদ আফজাল 


প্রকাশক 

আবু হেনা মোস্তফা কামাল 

ইসলামিক ফাউন্ডেশন 

আগারগাও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ 
ফোন : ৮১৮১৫৩৫ 


মুদ্রণ ও বাধাই র 

মোঃ মহিউদ্দীন চৌধুরী 

প্রকল্প ব্যবস্থাপক, ইসলামিক ফাউন্ডেশন প্রেস 
আগারগাও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ 
ফোন : ৮১৮১৫৩৭ 

মূল্য : ৫৪০.০০ (পাচ শত চল্লিশ) টাকা 


TAFSIRE IBNE KASIR (Commentary on the Holy Quran) (9th Volume): Written 
by Imam Abul Fidaa Ismail Ibn Kasir (Rh.) in Arabic, translated by Prof. Akhter Faroog 
into Bangla and published by Abu Hena Mustafa Kamal, Project Director, Islamic 
Publication Project. Islamic Foundation, Agargaon, Sher-e-Bangla Nagar, Dhaka- 1207. 


Phone : 8181535 


E-mail : info @ islamicfoundation-bd.org 
Website : www.islamicfoundation-bd.org 


Price : Tk 540.00 ; US Dollar : 24.00 


Contents 


মহাপরিচালকের কথা | 


মহাগ্রন্থ আল-কুরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা)-এর উপর অবতীর্ণ এক 
অনন্য মু'জিযাপূর্ণ আসমানী কিতাব আরবী ভাষায় নাযিলকৃত এই মহাগ্রন্থ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও 
ইঙ্গিতময় ভাষায় মহান রাব্বুল আলামীন বিশ্ব ও বিশ্বাতীত তাবৎ জ্ঞানের বিশাল ভাণ্ডার বিশ্ব- 
মানবের সামনে উপস্থাপন করেছেন। মানুষের ইহকালীন ও পরকালীন জীবনসম্পৃক্ত এমন কোন 
বিষয় নেই, যা পবিত্র কুরআনে উল্লিখিত হয়নি। বস্তুত আল-কুরআনই সত্য ও সঠিক পথে চলার 
জন্য আল্লাহ প্রদত্ত নির্দেশনা, ইসলামী জীবন ব্যবস্থার মূল ভিত্তি। সুতরাং পরিপূর্ণ ইসলামী জীবন 
গঠন করে দুনিয়া ও আখিরাতে মহান আল্লাহ্‌ রাব্বুল আলামীনের পূর্ণ সন্তুষ্টি অর্জন করতে হলে 
পবিত্র কুরআনের দিক-নির্দেশনা ও অন্তর্নিহিত বাণী সম্যক অনুধাবন এবং সেই মোতাবেক আমল 
করার কোনও বিকল্প নেই। 

পবিত্র কুরআনের ভাষা, শব্দচয়ন, বর্ণনাভঙ্গী ও বাক্য বিন্যাস চৌন্বক বৈশিষ্ট্যসম্পন্ন, ইঙ্গিতময় 
ও ব্যঞ্জনাধর্মী। তাই সাধারণের পক্ষে এর মর্মবাণী ও নির্দেশাবলী অনুধাবন করা সম্ভব হয়ে ওঠে 
না। এমনকি ইসলামী বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরাও কখনও কখনও এর মর্মবাণী সম্যক উপলব্ধি 
করতে সক্ষম হন না। এই সমস্যা ও অসুবিধার প্রেক্ষাপটেই পবিত্র কুরআনের বিস্তারিত ব্যাখ্যা- 
বিশ্লেষণ সম্বলিত তাফসীর শাস্ত্রের উদ্ভব। তাফসীর শান্ত্রবিদগণ মহানবী হ্যরত মুহাম্মদ (সা)-এর 
পবিত্র হাদীসসমূহকে মূল উপাদান হিসেবে গ্রহণ করে কুরআন ব্যাখ্যায় 'নিজ নিজ মেধা, প্রজ্ঞা ও 
বিশ্লেষণ দক্ষতা প্রয়োগ করেছেন এবং মহাগ্রন্থ আল-কুরআনের শিক্ষা ও মর্মবাণীকে সহজবোধ্য 
করে উপস্থাপন করেছেন। এভাবে বহু মুফাসসির পবিত্র কুরআনের শিক্ষাকে বিশ্বব্যাপী সহজবোধ্য 
করার কাজে অনন্য সাধারণ অবদান রেখে গেছেন। এখনও এই মহৎ প্রয়াস অব্যাহত রয়েছে। 

তাফসীর গ্রন্থের অধিকাংশ প্রণীত হয়েছে আরবী ভাষায় । ফলে বাংলাভাষী পাঠক সাধারণ 
এসব তাফসীর গ্রন্থ থেকে উপকৃত হতে পারেন নি। এদেশের সাধারণ মানুষ যাতে মাতৃভাষার 
মাধ্যমে পবিত্র কুরআনের মর্মবাণী অনুধাবন করতে পারেন, সেই লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন 
আরবী ও উর্দু প্রভৃতি ভাষায় প্রকাশিত প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থসমূহ বাংলা ভাষায় 
অনুবাদ ও প্রকাশের কাজ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে অনেকগুলো প্রসিদ্ধ তাফসীর আমরা অনুবাদ 
ও প্রকাশ করেছি। 

আরবী ভাষায় রচিত তাফসীর গ্রন্থগুলোর মধ্যে আল্লামা ইসমাঈল ইব্‌ন উমর ইবনে কাছীর 
(র) প্রণীত “তাফসীরে ইবৃন কাছীর' মৌলিকতা, স্বচ্ছতা, আলোচনার গভীরতা এবং পুঙ্খানুপুড্খ 
বিশ্লেষণ-নৈপুণ্যে ভাস্বর এক অনন্য গ্রন্থ । আল্লামা ইব্‌ন কাছীর (র) তার এই গ্রন্থে আল- 
কুরআনেরই বিভিন্ন ব্যাখ্যামূলক আয়াত এবং মহানবী (সা)-এর হাদীসের আলোকে কুরআন- 
ব্যাখ্যায় স্বীয় মেধা, প্রজ্ঞা ও বিচক্ষণতাকে ব্যবহার করেছেন। এ যাবত প্রকাশিত তাফসীর 


Contents 


| চার | 


্রন্থগুলোর মধ্যে আর কোন গ্রন্থেই তাফসীরে ইবৃন কাছীর-এর অনুরূপ এত বিপুল সংখ্যক হাদীস 
সন্নিবেশিত হয়নি । ফলে তার এই গ্রন্থখানি সর্বাধিক নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থ হিসেবে মুসলিম 
বিশ্বে প্রসিদ্ধি অর্জন করেছে। এই গ্রন্থ সম্পর্কে আল্লামা সুযৃতী (র) বলেছেন, ‘এ ধরনের 
তাফসীর গ্রন্থ এর আগে কেউ রচনা করেন নি।' আল্লামা শাওকানী (র) এই গ্রন্থটিকে ‘সবেত্তিম 
তাফসীর গ্রন্থগুলোর অন্যতম” বলে মন্তব্য করেছেন। 

আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে আমরা এই তাফসীর গ্রন্থের সবগুলো খন্ডের 
বাংলা অনুবাদের বাংলাভাষী পাঠকদের সামনে উপস্থাপন করতে পেরেছি । গ্রন্থটির সপ্তম খণ্ডের 
দ্বিতীয় মুদ্রণের সকল কপি ফুরিয়ে যাওয়ায় এবার এর তৃতীয় সংস্করণ প্রকাশ করা হলো । 

এই অমূল্য গ্রন্থখানির অনুবাদ, সম্পাদনা এবং প্রকাশনার বিভিন্ন পর্যায়ে জড়িত থেকে যারা 
গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানাই । 

মহান আল্লাহ আমাদের সকলকে এই তাফসীর গ্রন্থের মাধ্যমে ভালোভাবে কুরআন বোঝা 
এবং সেই অনুযায়ী আমল করার তাওফিক দিন। আমীন! 


সামীম মোহাম্মদ আফজাল 
মহাপরিচালক 
ইসলামিক ফাউন্ডেশন 


Contents 


প্রকাশকের কথা 


আল্লাহ্‌ রাব্বুল আলামীনের অপার অনুগ্রহে ইসলামিক ফাউন্ডেশন আরবী ভাষায় প্রণীত 
বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে ইব্‌ন কাছীর'-এর সকল খঞ্ডের অনুবাদ বাংলা ভাষায় প্রকাশ 
করতে সক্ষম হয়েছে৷ এ জন্য পরম করুণাময় আল্লাহ্‌ তা“আলার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন 
করছি। তাফসীর হলো পবিত্র কুরআনের ব্যাখ্যা-বিশ্রেষণ । সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ 
(সা)-এর প্রতি অবতীর্ণ আল-কুরআনের সুগভীর মর্মার্থ, অনুপম শিক্ষা, ভাব-ব্যঞ্জনাময় 
সাংকেতিক তথ্যাবলী এবং নির্দেশসমূহ সাধারণের বোধগম্য করার লক্ষ্যে যুগে যুগে প্রাজ্ঞ 
তাফসীরবিদগণ অসামান্য পরিশ্রম করে গেছেন। তাদের সেই শ্রমের ফলস্বরূপ আরবীসহ অন্যান্য 
ভাষায় বহু সংখ্যক তাফসীর গ্রন্থ রচিত হয়েছে৷ এসব. তাফসীর গ্রন্থ বিদেশী ভাষায় রচিত হওয়ার 
কারণে বাংলাভাষী পাঠকদের পক্ষে কুরআনের যথার্থ শিক্ষা ও মর্মবাণী অনুধাবন করা অত্যন্ত 
অনুবাদ ও প্রকাশের যে প্রয়াস অব্যাহত রেখেছে, এই গ্রন্থটি তার অন্যতম । 

আল্লামা ইব্‌ন কাছীর (র) প্রণীত এই অনুপম গ্রন্থটির বিশেষ বৈশিষ্ট্য এই যে, তাফসীরকার 
পুরোপুরি নির্ভরযোগ্য নয়-_-এমন সনদ ও ব্যাখ্যা-বিশ্রেষণ পরিহার করে প্বিত্র কুরআনের ব্যাখ্যা 
করেছেন। শুধু পবিত্র কুরআনের বিশ্লেষণধর্মী আয়াত এবং হাদীসের সুস্পষ্ট দিক-নির্দেশনা 
অবলম্বন করার কারণে আল্লামা ইব্‌ন কাছীরের এ গ্রন্থটি অর্জন করেছে সর্বাধিক নির্ভরযোগ্য 
তাফসীর গ্রন্থের মর্যাদা এবং বিশ্বজোড়া খ্যাতি ৷ 

বিশিষ্ট আলিম, অনুবাদক ও শিক্ষাবিদ অধ্যাপক আখতার ফারূক অনূদিত এই মূল্যবান গ্রন্থটি 
ইতিমধ্যেই পাঠক সমাজে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। গ্রন্থটির নবমখণ্ডের দ্বিতীয় মুদ্রণ 
ইতোমধ্যে ফুরিয়ে যাওয়ায় এবার এর তৃতীয় সংস্করণ পাঠকদের সুবিধার্থে প্রকাশ করা হলো! 
ভুল-ত্রুটি কারও চোখে ধরা পড়ে, অনুগহপূর্বক আমাদের জানালে পরবর্তী সংস্করণে তা 
সংশোধনের ব্যবস্থা নেয়া হবে। 

মহান আল্লাহ আমাদের এই নেক প্রচেষ্টা কবুল করুন । আমীন! 


আবু হেনা মোস্তফা কামাল 
প্রকল্প পরিচালক 

ইসলামী প্রকাশনা কার্যক্রম 
ইসলামিক ফাউন্ডেশন 


স্ুব্বা আহযাব 
আয়াত নম্বর শিরোনাম পৃষ্ঠা 
১-৩ আয়াতের তরজমা ও তাফসীর .............১০,০০১১০০১১০১০০০০০০০০০০০০, ২০ 
8-৫ আয়াতের তরজমা ও তাফসীর ........১.......,...১,০০০০০০০০১০০০০০০০০, ২১ 
৬ আয়াতের তরজমা ও তাফসীর ........০০০০০০০০০০০০০০০০০০০০০০৭- ২৯ 
৭-৮ আয়াতের তরজমা ও তাফসীর....... eee ৩৩ 
৯-১০ আয়াতের তরজমা ও তাফসীর ..........,..,,,.,,,,,০,১০০০০০০০০০০০০০, ৩৭ 
১১-১৩ আয়াতের তরজমা ও তাফসীর ................,,১.১০০,০০০০০০৪০০০০০০, ৪৭ 
১৪-১৭ আয়াতের তরজমা ও তাফসীর ...................১১১,০,০০০০০০০০০০০০০০, ৫০ ' 
১৮-১৯ আয়াতের তরজমা ও তাফসীর .......... 5455 ৫১ 
২০ আয়াতের তরজমা ও তাফসীর .............০১০১০০০০০৮০০০০০০০০০০০০১০, ৫৩ 
২১-২২ আয়াতের তরজমা ও তাফসীর ...........:...১,১,,০০০,,০০০০০০০১০০০০০০, ৫৪ 
২৩-২৪ আয়াতের তরজমা ও তাফসীর ....................,,,.,, টির ৫৬ 
২৫ আয়াতের তরজমা ও তাফসীর ............-,,০০১০০০০০০০০০০০০০০০০০০০০০০৬১ 
২৬-২৭ আয়াতের তরজমা ও তাফসীর ..........১.....০,১,০১০,,০০০০,০০০০০০০০, ৬৩ 
২৮-২৯ আয়াতের তরজমা ও তাফসীর ............০০০,,০০০০০০০০০০০০০০০০০০০, ৭২ 
৩০-৩১ আয়াতের তরজমা ও তাফসীর ................১০,,,,০০০০০০০০০৯০০১০,,৭৭৮ 
৩২-৩৪ আয়াতের তরজমা ও তাফসীর ............................--১০০০০০, ৮০ 
৩৫ আয়াতের তরজমা ও তাফসীর .............০.,১০০০,০০০০০০০০০০১৪০০০০০০, ৯৩ 
৩৬ আয়াতের তরজমা ও তাফসীর ............,,,,১,১০,,০০০০০০০০০০০০০০০, NOG 
৩৭ আয়াতের তরজমা ও তাফসীর ................০০০,০০০০০০০০০০০০০০, ১০৫ 
৩৮ আয়াতের তরজমা ও তাফসীর 55444755554 EEGL ১০৯ 


Contents 


সূচিপত্র 


[ আট ] 
আয়াত নম্বর a 
৩৯-৪০ আয়াতের তরজমা ও তাফসীর. ূ পৃষ্ঠা 
দা চা 7 ১৯০ 
দারা ১১৮ 
রর MAAN এ তাফসীর 5555555858525555551585855575558 ১২৩ 
আয়াতের তরজমা চর রা 552555768877556817455558 ১২৭ 
রর আয়াতের ততম ও তাকীর ১৩০ 
রহ আয়াতের তরজমা এ তাফসীত 55555455585 ১৩৬ 
HOE SOAS ১৩৯. 
রি টারজান জা 5747 ১*০০০০০৯০০০৯০০০০০৮৮৯০০০৯০০৭ ১৪৪ 
oe জারির চারা ডিনার 5552848755855547585785425 ১৫২ 
CG ETE Mii 5555415855457555845177444847 ১৫৩ 
ক AEE তাফসীর ESRC ESSA AM TOU EM EEO MEELIS ১৮২ 
৬০৮ Ear চস ট্রয় র্যা র্যা “তিতা ১৮৫ 
ডঃ ৪ চারার 8 886555555755752587 54 ১৮৮ 
১০৭১ আয়াতের তরজমা ও তাফসীর িাগাগগাশণ ১৯১ 
৫ টার চর র585755554255685578, ০০০৭ ১৯৫ 
TE ETT ১৯৬ 
১.২ আমার সুরা সাবা 
ম্নীতের তরজমা ও তাফসীর ..... 
তি লা ২০৫ 
ফি ee aati ২০৭ 
১০১১ আনাতে ভন , উস TTT ET ET ২১০ 
লিসা ২১৩ 
হাঃ আয়াতের তরজমা ও চর রি 58588 ২১৬ 
রড 84558555558555552 ২২০ 


Contents 


| নয়] 

১৫-১৭ আয়াতের তরজমা ও তাফসীর পৃষ্ঠা 
SESS ৯: শশা ২২৪ 
১ আয়াতের তরজমা ও ত ফরীর ২৩২ 
SESS amelie 4 ২৩৮ 
৫ ৮ ২৪০ 
৯:৩০ আয়াতের তরজমা ও তাকলীর গাগা ২৪৫ 
es sma Sate ২৪৮ 
০ রি GEAG ২৫১ 
717 ২৫৪ 
০ iam acaadhe TT ২৬১ 
2 চারার যারা লি SRE ২৬৫ 
০ পাগল দর ২৬৭ 

25875588485 ২৭০ 
আঘাতের সূরা ক্াতির 

য়াতের তরজমা ও তাফসীর ............ 

২ ETE EE RTO OTT EOE ২৭৬ 
8-৬ আতর তরযা ও তামার nen ছািতভ55685 ***২৭৯ 
৭-৮ en ২৮০ 
৯-১১ eet OT ২৮২ 
১২ Sie ee Sais শা ২৮৪, 
৬ দা... শা ২৯০ 
১৫-১৮ ES ২৯১ 

SEER TE I ২৯৩ 


Contents 


আয়াত নম্বর 


১৯-২৬ 
২৭-২৮ 
২৯-৩০ 
৩১ 

৩২ 

৩৩-৩৫ 
৩৬-৩৭ 
৩৮-৩৯ 
80-8১ 
8২-৪৩ 
88-8৫ 


১-৭ 
৮-১২ 
১৩-১৭ 
১৮-১১৯ 
২০-২৫ 
২৬-২৯ 
৩০-৩২ 
৩৩-৩৬ 
৩৭-৪০ 
85-88 
8৫-৪8৭ 


Contents 


[দশ ] 

শিরোনাম পৃষ্ঠা 
আয়াতের তরজমা ও তাফসীর... eee ২৯৬ 
আয়াতের তরজমা ও তাফসীর ee ২৯৯ 
আয়াতের তরজমা ও তাফসীর .......... 5 ৩০২ 
আয়াতের তরজমা ও তাফসীর... ৩০৩ 
আয়াতের তরজমা ও তাফসীর .......,,,১১০,০০০০০০০০০০০০০০০০০০১০, ৩০৩ 
আয়াতের তরজমা ও তাফসীর ...............................১,.,,. ৩০৯ 
আয়াতের তরজমা ও তাফসীর ............ 5858 ৩১২ 
আয়াতের তরজমা ও তাফসীর ...... ees ৩১৮ 
আয়াতের তরজমা ও তাফসীর... ৩২০ 
আয়াতের তরজমা ও তাফসীর... ০০০০০০০০০০০০০ ৩২৩ 
আয়াতের তরজমা ও তাফসীর .............,,,,০,০১,,১০০০০০০১০০০০০০, ৩২৫ 

সুরা হক্সাসীন 

আয়াতের তরজমা ও তাফসীর ..................................... ৩২৯ 
আয়াতের তরজমা ও তাফসীর ..:,......০১০,,,০০০০১,০০০০০০০০০০০১০০, ৩৩১ 
আয়াতের তরজমা ও তাফসীর ......১১,০,১০১১০০০০০১০১০০০০০০০, ৩৪০ 
আয়াতের তরজমা ও তাফসীর... ues ৩৪৩ 
আয়াতের তরজমা ও তাফসীর .............-০০০০০০১০০০০০০০০০০০০০১০৭ ৩৪৫ 
আয়াতের তরজমা ও তাফসীর ..............১১,০০০০,১১০,১১০০০১০০০০, ৩৪৭ 
আয়াতের তরজমা ও তাফসীর .............১১১১.১.১.১১,,,১১০০০০০০০১, ৩৫২ 
আয়াতের তরজমা ও তাফসীর ............ 84575554785 ৩৫৪ 
আয়াতের তরজমা ও তাফসীর ...................................... ৩৫৬ 
আয়াতের তরজমা ও তাফসীর .........,...১,,১,১১, 5855 ৩৬২ 
আয়াতের তরজমা ও তাফসীর ...........,.,.,,,,১,,,,০১১,১১০১,,১০০, ৩৬৪ 


আয়াত নশ্বর 


৪৮-৫০ 
৫১-৫৪ 
৫৫-৫৮ 
৫৯-৬২ 
৬৩-৬৭ 
৬৮-৭০ 
৭১-৭৩ 
৭৪-৭৬ 
৭৭-৮০ 


৮১-৮৩ 


১-৫ 
৬-১০ 
১১-১১৯ 
২০-২৬ 
২৭-৩৭ 
৩৮-৪৯ 
৫০-৬১ 
৬২-৭০ 
৭১-৭৪ 


৭৫-৮২ 


Contents $ 


| এগার | | 

শিরোনাম পৃষ্ঠা 
আয়াতের তরজমা ও তাফসীর ..............,,০,,,,১,০০০০০০০০০,০১, ৩৬৫ 
আয়াতের তরজমা ও তাফসীর ............১,...০,১,০১,,,০০, মার ৩৬৬ 
আয়াতের তরজমা ও তাফসীর ...........,,,.,,,,,,,, EEE ৩৬৯ 
আয়াতের তরজমা ও তাফসীর ...,.........,১,,,,১,১০০১০০০, রর ৩৭২ 
আয়াতের তরজমা ও তাফসীর ..............,,.,,,,,১,,,১১, 58 ৩৭৪ 
আয়াতের তরজমা ও তাফসীর... ০০০০০০০০০০০ ০8 ৩৭৮ 
আয়াতের তরজমা ও তাফসীর ........,,. ০০০০০০০০০০ ভর ৩৮৫ 
আয়াতের তরজমা ও তাফসীর ..... ০০০০০০০০০০০০২ Saas ৩৮৬ 
আয়াতের তরজমা ও তাফসীর ......... ০০০০০০১০০০০০১ ৩৮৭ 
আয়াতের তরজমা ও তাফসীর .............,,,,০,,,,০০,,০০৭ 622 ৩৯১ 

সুআা সাকমাতভ 

আয়াতের তরজমা ও তাফসীর ...........১,,,০,০০০০০০০০১০০০০০০০০, ৩৯৫ 
আয়াতের তরজমা ও তাফসীর .............,১..,,,০০,০০০০৯০০০০০০০০, ৩৯৭ 
আয়াতের তরজমা ও তাফসীর .,....১....,,০১১০০১০১০০০০০০০১০১১০১০১, ৪০১ 
আয়াতের তরজমা ও তাফসীর ......... ০০০০০০০০০০০০০ ৪০৩ 
আয়াতের তরজমা ও তাফসীর... eee ৪০৬ 
আয়াতের তরজমা ও তাফসীর... ০০০০০০০০০০০০ ৪১১ 
আয়াতের তরজমা ও তাফসীর .............,,,,,০০১০১০০০০০১১০১০০০০০, ৪১৬ 
আয়াতের তরজমা ও তাফসীর... ৪২৪ 
আয়াতের তরজমা ও তাফসীর ....... ০০০০০০০০০০০০০ ৪২৯ 
আয়াতের তরজমা ও তাফসীর ........,,,,,০,০০১০০১০০১০০৪০১১০১১০০০, ৪৩০ 


আয়াত নম্বর 
৮৩-৮৭ 
৮৮-৯৮ 
৯৯-১১৩ 
১১৪-১২২ 
১২৩-১৩২ 
১৩৩-১৩৮ 
১৩০৯-১৪৮ 
289-১৬০ 
১৬১-১৭০ 
১৭১-১৭৯ 


১৮০-১৮২ 


১-৩ 
8-১১ 
১২-১৭ 
১৮-২০ 
২০১-২৫ 
২৬ 
২৭-২৯ 
৩০-৩৩ 


৩৪-৪০ 


Contents 


| বার ] 

শিরোনাম | পৃষ্ঠা 
আয়াতের তরজমা ও তাফসীর .............,......১১১১১১০১০০০০০০০০, ৪৩৩ 
আয়াতের তরজমা ও তাফসীর ......................................৪৩৪ 
আয়াতের তরজমা ও তাফসীর ............ 55448 ৪৩৯ 
আয়াতের তরজমা ও তাফসীর .................,০,০১১০১০০১০০০,১০০০, 8৫8 
আয়াতের তরজমা ও তাফসীর... 8৫৫ 
আয়াতের তরজমা ও তাফসীর ............................ ১১১,০০০, ৪৫৮ 
আয়াতের তরজমা ও তাফসীর... ue ৪৫৯ . 
আয়াতের তরজমা ও তাফসীর... eure ৪৬৫ 
আয়াতের তরজমা ও তাফসীর... eee. ৪৬৯ 
আয়াতের তরজমা ও তাফসীর ......................,,,..১.......,, ৪৭৪ 
আয়াতের তরজমা ও তাফসীর ................,,. TEE HEE ৪৭৬ 

সূরা সাদ 

আয়াতের তরজমা ও তাফসীর ..... eee. ৪৭৮ 
আয়াতের তরজমা ও তাফসীর ..................১.০,০০০০০০০০০০০১০০০, ৪৮২ 
আয়াতের তরজমা ও তাফসীর... eee ,. 8৮৯ 
আয়াতের তরজমা ও তাফসীর ..,... uuu ৪৯১ 
আয়াতের তরজমা ও তাফসীর ............,,,,.,,,,১১১১,,,,০১১০,০০০, ৪৯৪ 
আয়াতের তরজমা ও তাফসীর ...................................... ৪৯৮ 
আয়াতের তরজমা ও তাফসীর .........,,.,.,,১,,,,০১০,০০০১,০০০১০১, ৫০০ 
আয়াতের তরজমা ও তাফসীর... ৫০১ 


আয়াতের তরজমা ও তাফসীর... ৫০৫ 


Contents 


| তের ] 
আয়াত নম্বর শিরোনাম পৃষ্ঠা 
৪১-৪৪ আয়াতের তরজমা ও তাফসীর... ৫১৯ 
৪৫-৪৮ আয়াতের তরজমা ও তাফসীর ........,.....১১১,১১০,১০,০০০০০০০০০০০, ৫২৩ 
৪৯-৫৪ আয়াতের তরজমা ও তাফসীর ..............১.,,,,১,১০০০,১১০০০০০০০, ৫২৫ 
৫৫-৬৪ আয়াতের তরজমা ও তাফসীর ..........,....,,১,,,০০০০০০০০০০০০০০, ৫২৭ 
৬৫-৭০ আয়াতের তরজমা ও তাফসীর... eee. ৫৩০ 
৭১-৮৫ আয়াতের তরজমা ও তাফসীর ................,,,০,,১,,০০১১১০০০০১০, ৫৩৩ 
৮৬-৮৮ আয়াতের তরজমা ও তাফসীর... ৫৩৫ 
স্ুক্াা মান 
১-৪ আয়াতের তরজমা ও তাফসীর ...........,১১.১,,,০০০০০০০০০০০০০০০০, ৫৩৮ 
৫-৬ আয়াতের তরজমা ও তাফসীর ...........,,১,,,০০১০১০০০০০০০০০০,০১, ৫৪১ 
৭-৮ আয়াতের তরজমা ও তাফসীর... ০০০০০০০ ৫৪8 
৯. আয়াতের তরজমা ও তাফসীর... eects. ৫৪৬ 
১০-১২ আয়াতের তরজমা ও তাফসীর ..... eee eee ৫৪৮ 
১৩-১৬ আয়াতের তরজমা ও তাফসীর... ৫৪৯ 
১৭-১৮ আয়াতের তরজমা ও তাফসীর .................,,,০০,,,০০০০০০০০০০০, ৫৫১ 
১৯-২০ আয়াতের তরজমা ও তাফসীর ..............,,.,,০১১০০০১০০০০০১০০০০, ৫৫১ 
. ২১-২২ আয়াতের তরজমা ও তাফসীর... ৫৫৪ 
২৩ আয়াতের তরজমা ও তাফসীর ..................,১,০০১১,০০০০০০০০০০, ৫৫৬ 
২৪-২৬ আয়াতের তরজমা ও তাফসীর ...........,.,১,,০০,১০০০,০০০০০০১০০১০, ৫৫৯ 
২৭-৩১ আয়াতের তরজমা ও তাফসীর ..................১..,,,০০০১০০০০০০০০, ৫৬১ 
৩২-৩৫ আয়াতের তরজমা ও তাফসীর .................,,,,,,,,০১১১০০১১০০০০৭ ৫৬৫ 
৩৬-৪০ আয়াতের তরজমা ও তাফসীর .............,...০১,১,০০০০০০০০০০০০০০, ৫৬৮ 
৪১-৪২ আয়াতের তরজমা ও তাফসীর ...............১.,,১০,,,০১,০০০,০০০০০০, ৫৭১ 
৪৩-৪৫ আয়াতের তরজমা ও তাফসীর .................,.,১০,,,,,,০০০,০০১০১, ৫৭৪ 


আয়াত নশ্বর 


৪৬-৪৮ 
8৯-৫২ 
৫৩-৫৯ 
৬০-৬১ 
ত২-৬৬ 
.৬৭ 

৬৮-৭০ 
৭১-৭২ 
৭৩-৭৪ 
৭৫ 


১-৩ 
৪-৬ 
৭-৯ 
১০-১৪ 
১৫-১৭ 


১৮-২০ 


২2০-২২ 
২৩-২৪ 
২৫-২৭ 
২৮-২৯ 
৩০-৩৫ 


৩৬-৩৭ 


Contents 


[ চৌদ্দ ] 

শিরোনাম পৃষ্ঠা 
আয়াতের তরজমা ও তাফসীর ....................................., ৫৭৬ 
আয়াতের তরজমা ও তাফসীর... ৫৮০ 
আয়াতের তরজমা ও তাফসীর ..... ০০৬০০০৭ 5 ৫৮৩ 
আয়াতের তরজমা ও তাফসীর... EET ৫৯৩ 
আয়াতের তরজমা ও তাফসীর... ০০০০ ৫৯৫ 
আয়াতের তরজমা ও তাফসীর ...................................... ৫৯৭ 
আয়াতের তরজমা ও তাফসীর ...............১১,০০০১০,,১,০০০০০০০০০০, ৬০২ 
আয়াতের তরজমা ও তাফসীর... ৬০৭ 
আয়াতের তরজমা ও তাফসীর ........ ০০০০০০০০০০০০০ ... ৬১০ 
আয়াতের তরজমা ও তাফসীর ............... টার রাহা ৬১৯ 

সুজা মুমিন 

আয়াতের তরজমা ও তাফসীর... eee ৬২৩ 
আয়াতের তরজমা ও তাফসীর ,.......,.,..,....১,০১০০০০০০০০০০০০০০০, ৬২৭ 
আয়াতের তরজমা ও তাফসীর ...,১.,,,,,,,,,,,,,০০০০০০০০০০০০০০০০০০, ৬২৯ 
আয়াতের তরজমা ও তাফসীর .................,১১,০,,০০০০১,,,০০, ৬৩৪ 
আয়াতের তরজমা ও তাফসীর .....,.,.,,.,,..,০০০০০০০০০০০,১০০০০০০০, ৬৪০ 
আয়াতের তরজমা ও তাফসীর ...................................... ৬৪৪ 
আয়াতের তরজমা ও তাফসীর... ৬৪৭ 
আয়াতের তরজমা ও তাফসীর... ৬৪৮ 
আয়াতের তরজমা ও তাফসীর ০০০০০০০. ৬৪৯ 
আয়াতের তরজমা ও তাফসীর... ৬৫২ 
আয়াতের তরজমা ও তাফসীর .......................,১১,,,,১০০০১, ৬৫৮ 


আয়াতের তরজমা ও তাফসীর .......... 25444444444 ৬৬২ 


| পনের | 
আয়াত নম্বর শিরোনাম : পৃষ্ঠা 
৩৮-৪০ আয়াতের তরজমা ও তাফসীর .......................,.,.,, রর ৬৬৪ 
৪১-৪৬ আয়াতের তরজমা ও তাফসীর .......................,,.,,, নারদ ৬৬৬ 
৪৭-৫০ আয়াতের তরজমা ও তাফসীর ...........১,,,১১১,০০০০০০০০০০০০০, ৬৭৪ 
৫১-৫৬ আয়াতের তরজমা ও তাফসীর .................,...., 51465 ৬৭৬ 
৫৭-৫৯ আয়াতের তরজমা ও তাফসীর ...............০০,৮০০০০০০৮০১০০০০৭০, ৬৮১ 
৬০ আয়াতের তরজমা ও তাফসীর ....... ০০০০০০০০০০০০০ ৬৮২ 
৬১-৬৫ আয়াতের তরজমা ও তাফসীর ............,,,,১০১,১০১০০০০০৯০০০১০০০, ৬৮৬ 
৬৬-৬৮ আয়াতের তরজমা ও তাফসীর ..................,..., বি RARER ৬৮৯ 
৬৯-৭৬ আয়াতের তরজমা ও তাফসীর ................,,,,১১,,০০০১, 2 ৬৯২ 
৭৭-৭৮ আয়াতের তরজমা ও তাফসীর ............,...০০,১০,০০০০১০০০১০০০০০১৭ ৬৯৫ 
৭৯-৮১ আয়াতের তরজমা ও তাফসীর ............,..,১১,,,,০১০১,০০০০০০০১০, ৬৯৬ 
৮২-৮৫ আয়াতের তরজমা ও তাফসীর ...............,,,,,,,১১,১০১, টিনার ৬৯৮. 
স্ুলা হা-মী্ম-আ স্্স্সাজদা 
১-৫ আয়াতের তরজমা ও তাফসীর ................,১,১,০,১১,১৯০০০০০০০০, ৭০১ 
৬-৮ আয়াতের তরজমা ও তাফসীর ...........,...,,,.১১, 2 ৭০৮ 
৯-১২ আয়াতের তরজমা ও তাফসীর ...................১,০১১১০০, 5 ৭১১ 
১৩-১৮ আয়াতের তরজমা ও তাফসীর ...............................১.০:০, ৭১৯ 
১৯-২৪ আয়াতের তরজমা ও তাফসীর .......,...১,,,০১০১০০০০০০০০৯০০০০০০০১৭ ৭২৪ 
২৫-২৯ আয়াতের তরজমা ও তাফসীর .......................... 57 ৭৩১ 
৩০-৩২ আয়াতের তরজমা ও তাফসীর ........১,,.১,,,০১,০০১০০০০০০০০০০০০১১৭ ৭৩৪ 
৩৩-৩৬ আয়াতের তরজমা ও তাফসীর ..........,,..১,,১১,০০১০০০৪০০০০০১০০১৭ ৭8০ 
৩৭-৩৯ আয়াতের তরজমা ও তাফসীর .....,,....,০১,১,,০০১০০০১০০৪০০০১০০৯০১, ৭8৫ 


Contents 


Contents 


| ষোল] 
আয়াত নম্বর শিরোনাম পৃষ্ঠা 
৪০-৪৩ আয়াতের তরজমা ও তাফসীর ..................; টির ৭৪৭ 
88-8৫ আয়াতের তরজমা ও তাফসীর .........:,......১.,১০১,,০০০০০০০০, ৭৫০ 
৪৬-৪৮ আয়াতের তরজমা ও তাফসীর .....................১১,১০,০০০০০,,০, ৭৫৩ 
৪৯-৫১ আয়াতের তরজমা ও তাফসীর ..........১..,,০০,০০০০০০০০০০০০০০০০০০০, ৭৫৬ 


৫২-৫৪ আয়াতের তরজমা ও তাফসীর ................ 44442 ৭৫৮ 


Contents 


ইবৃন কাছীর__-৩ (৯ম) 


Contents 


সূরা আহযাব 
৭৩ আয়াত, ৯ রুকু, মাদানী 


1১৮১৯১147০৪ 


ইমাম আহমদ (র) বলেন, খালফ্‌ ইব্‌ন হিশাম (র).... যির €র) হইতে বর্ণিত । তিনি 
বলেন, একবার উবায় ইবৃন কা'ব (রা) আমাকে জিজ্ঞাসা করিলেন, সূরা “আহ্যাব'-এর 
আয়াত কতটি ? আমি বলিলাম, তেহান্তরটি। তিনি বলিলেন, চুপ কর। ইহা তো সূরা 
বাকারার সমকক্ষ এবং আমরা ইহার মধ্যে পাঠ করিতাম £ 


5১১১৮510041 05 405525801৮0 0 9 28১16551 
FE RN নিন 
পক্ষ হইতে ইহা শাস্তি । আল্লাহ্‌ পরাক্রমশালী, প্রজ্ঞাময় । 
ইমাম নাসায়ী 'আসিম ইব্‌ন আবুন নজুদ হইতে ভিন্ন এক সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন। 


সূত্রটি ‘হাসান’ সিরা কারান ররর শ ছিল। পরে উহা 
রহিত হইয়াছে। ₹151 4 111 


Contents 


২০ তাফসীরে ইব্ন কাছীর 


৫ 
৪৯৬ 


6) 5844 8025 4 01481৬6 0) 
ৃ ৩৬৫৫6 ৫৬4৪ 


GS UE 6১৫560%4565886266 0) 
রর 141 কু 
OI 


টি কেট ৫51 ্‌ 
রঃ ০3৫৫ 4১0 45১৪৮ & HS (CY) 


১. হে নবী! আল্লাহ্‌কে ভয় কর এবং কাফিরদিগের ও মুনাফিকদিগের আনুগত্য 
করিও না। আল্লাহ্‌ তো সর্বজ্ঞ, প্রজ্ঞাময় । 

২. তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা ওহী হয়, তাহার 
অনুসরণ কর; তোমরা যাহা কর, আল্লাহ্‌ সে বিষয়ে সম্যক অবহিত । 
৩. আর তুমি নির্ভর কর আল্লাহ্‌র উপর এবং কর্ম বিধানে আল্লাহ্‌-ই যথেষ্ট । 


তাফসীর ঃ উন্লেখিত আয়াতের মাধ্যমে উর্ধ্বতন দ্বারা অধঃস্তনকে সতর্ক করা 
হইয়াছে। কারণ, আল্লাহ্‌ তা'আলা যখন তাহার বান্দা ও রাসূল হযরত মুহাম্মদ 
(সা)-কে আল্লাহ্‌র ভয় করিতে নির্দেশ দিয়াছেন এবং কাফির ও মুনাফিকদের আনুগত্য 
করিতে নিষেধ করিয়াছেন সেক্ষেত্রে অন্যান্য যাহারা আছে তাহাদের পক্ষে এই নির্দেশ ও 
নিষেধাজ্ঞা যে পালন করা অপরিহার্য তাহা বলিবার অপেক্ষা রাখে না। 

তল্ক ইব্‌ন হাবীব (র) বলেন, “তাকওয়া হইল, আল্লাহ্‌র নূর লাভ করিয়া 
সওয়াবের আশায় তাহার আনুগত্য করা এবং আল্লাহ্‌র নূর লাভ করিয়া শাস্তির ভয়ে 
তাহার নাফরমানী ত্যাগ করা ।” 

০৪৪৮১ ০৯১৪৫৭। ০৮১ 9 ১5 কাফির ও মুনাফিকদের আনুগত্য করিও 
না__অর্থাৎ তাহাদের কোন কথা শ্রবণ করিবে না এবং তাহাদের নিকট হইতে কোন 
পরামর্শ ও গ্রহণ করিবে না। 

(১৩ ৮১15 904 210 01 আল্লাহ্‌ তা'আলা সর্বজ্ঞ ও পরম প্রজ্ঞাময়__-সর্ব 
ন্ষয়ের প্রিণতি সম্পর্কে তিনি অবহিত এবং তীহার সকল কাজে ও কথায় তিনি যে 

প্রজ্ঞার অধিকারী ইহাতে সন্দেহ নাই। এই কারণে ইরশাদ হইয়াছে ৮ (০ ০ 


Contents 


সূরা আহ্যাব ২১ 


এ ১-০ এ]! তোমার প্রতিপালকের পক্ষ হইতে যেই ওহী আসিয়াছে তুমি উহার 
অনুসরণ কর । অর্থাৎ কুরআন ও সুন্নাহর অনুসরণ করিয়া সকল বিষয়ের মীমাংসা কর। 
7১ ২ 25155505501 2111 এ অবশ্যই আল্লাহ্‌ তা'আলা তোমাদের কর্মকাণ্ড 
সম্পর্কে অবহিত। তীহার কাছে কোন গোপন বিষয়ই গোপন থাকে না। 
11 ৮2 14১53 আর তুমি সর্ব বিষয়ে ও সর্বাবস্থায় তাহার উপর ভরসা কর। 
24) 4111 4৪৫ ও আর যে ব্যক্তি তাহার উপর ভরসা করে ও তাহার প্রতি নিবিষ্ট 
হয় আল্লাহ্‌ কর্ম-বিধায়ক হিসাবে তাহার জন্য যথেষ্ট হন। 


০০০1৯ ৯ ড5৩ ১১০১24১1 0 (৪ 
XE Kes ST SALLIE As OT I GG 


EH ALIS 07 29১১০ 5 
০৫৮৫ 


4 ০ 59) (25 ৮35 497 পপ 


5972 গদি 


(5০46 দি 9004 6৮৯2৮ 2 
১0০৮5 রা ০৬৪ 
০৬৫ 16225 2 


৪. আল্লাহ্‌ কোন মানুষের অভ্যন্তরে দুইটি হৃদয় সৃষ্টি করেন নাই; তোমাদিগের 
সত্রীগণ, যাহাদিগের সহিত তোমরা যিহার করিয়া থাক, তাহাদিগকে তোমাদিগের 
জননী করেন নাই এবং তোমাদিগের পোষ্য পুত্র, যাহাদিগকে তোমরা পুত্র বল, 
তাহাদিগকে তোমাদিগের পুত্র করেন নাই; এইগুলি তোমাদিগের মুখের কথা 
আল্লাহ্‌ সত্য কথাই বলেন এবং তিনিই সরল পথ নির্দেশ করেন। 

৫. তোমরা উহাদিগকে ডাক উহাদিগের পিতৃ-পরিচয়ে; আল্লাহ্‌র দৃষ্টিতে ইহা 
অধিক ন্যায়সংগত, যদি তোমরা উহাদিগের গিতৃ-পরিচয় না জান তবে উহারা 


Contents 


২২ তাফসীরে ইব্ন কাছীর 


তোমাদিগের ধর্মীয় ভ্রাতা এবং বন্ধু; এই ব্যাপারে তোমরা কোন ভুল করিলে 
তোমাদিগের কোন অপরাধ নাই, কিন্তু তোমাদিগের অন্তরে সংকল্প থাকিলে অপরাধ 
হইবে, আর অন্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু । 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা একটি অপ্রকাশ্য বিষয় বুঝাইবার জন্য ভূমিকা হিসাবে 
একটি প্রকাশ্য বিষয় উল্লেখ করিয়াছেন। আর তাহা হইল যেমন ইহা একটি প্রকাশ্য 
বিষয় যে, কোন মানুষের অভ্যন্তরে দুইটি হৃদয় নাই আর কোন ব্যক্তি তাহার স্ত্রীকে এই 
কথা বলিল যে, “তুমি আমার জন্য আমার জননীর পিঠের মত” সে তাহার জননী 
হইয়া যায় না। অনুরূপভাবে কাহারো পোষ্যপুব্র তাহার আসল পুত্র হইয়া যায় না। 
ইরশাদ হইয়াছে ৪ 


- 092 ee #0 2 28 ere কাক কত ক লী 6৮9 oreo OO Foe 2১ we কিতা 
এ৪১১/১১১ BSA Ly টি ভাজ ০০৩ ০9৬৯৯ 41 এশনী Le 
lle 
আল্লাহ্‌ তা'আলা কাহারও জন্য তাহার অভ্যন্তরে দুইট হৃদয় সৃষ্টি করেন নাই আর 
তোমাদের যেই স্ত্রীগণের সহিত তোমরা যিহার কর তাহাদিগকে তিনি তোমাদের জননী 
করেন নাই । 


যেমন অন্যত্র আল্লাহ্‌ ইরশাদ করিয়াছেন ৪ 
১$১0 591 El ill ul ১63৮৫০10৯৮০ 

এ সকল স্ত্রীলোক যাহাদের সহিত যিহার করা হইয়াছে, তাহারা তাহাদের জননী 
নহে । তাহাদের জননী কেবল সেই সকল মহিলা, যাহারা তাহাদিগকে জন্ম দিয়াছে। 

5 ০21 505551 »এ । আর আল্লাহ্‌ তা'আলা তোমাদের পোষ্যপুত্রদিগকে 
তোমাদের পুত্র করিয়া দেন নাই__ইহাই আসল উদ্দেশ্য । 

হযরত যায়েদ ইব্‌ন হারিসাহ রো) নবী করীম (সা)-এর একজন আযাদ করা 
গোলাম ছিলেন। আয়াতটি তাহার সম্বন্ধে অবতীর্ণ হইয়াছে । নবুওত প্রাপ্তির পূর্বে 
রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে পোষ্যপুত্র করিয়াছিলেন । তাহাকে যায়েদ ইবৃন মুহাম্মদ বলিয়া 
ডাকা হইত ৷ আল্লাহ্‌ তা'আলা এই সম্বন্ধ বর্জন করিবার ইচ্ছা করিলেন আর নাযিল 
করিলেন ঃ 

৫ ৮02211-8 ৮05০31 এ*৯ (ও আর তিনি তোমাদের পোষ্যপুত্রকে তোমাদের পুত্র 
করেন নাই । যেমন এই সূরায়ই ইরশাদ হইয়াছে ঃ 


১.৫৩১১১%/।2034101075 5৫157820255, ial Ll ae aE La 


2 2 


ale JS 


Contents 


সুরা আহ্যাব ২৩ 


মুহাম্মদ তোমাদের কোন প্রাপ্তবয়স্ক পুরুষের জনক নহেন; কিন্তু তিনি আল্লাহ্র 
রাসূল ও শেষ নবী । আর আল্লাহ্‌ সর্ব বিষয় সম্পর্কে অবহিত । এখানে ইরশাদ হইয়াছে ঃ 

৫১১ ৮১3 74১ ইহা তো কেবল তোমাদের মুখের কথা অর্থাৎ মুখে 
অন্যের পুত্রকে পুত্র বলিলেই সে আসল পুত্র হয় না। কারণ, সে অন্যের ওরসে জনাগ্রহণ 
করিয়াছে। অতএব তাহার দুইজন জনক হওয়া অসম্ভব, যেমন একই ব্যক্তির অভ্যন্তরে 
দুইটি হৃদয় হওয়া অসম্ভব ৷ 

1০ ৬০৮5 3 ৯0 1১35410 আর আল্লাহ্‌ সত্য বলেন এবং তিনিই 
সঠিক পথের দিক নির্দেশনা করেন। সায়ীদ ইব্ন যুবাইর বলেন, ৯11 458; আল্লাহ্‌ 
ইনসাফের কথা বলেন। কাতাদাহ (র) বলেন ৪ ৫:41 ৫৫: তিনি সরল সঠিক পথ 
প্রদর্শন করেন। এবং একাধিক রাবী হইতে ইহা বর্ণিত যে, আলোচ্য আয়াতটি একজন 
কুরাইশ বংশীয় লোক সম্বন্ধে অবতীর্ণ হইয়াছে। তাহাকে “যুলকলবাইন" (দুই অন্তর 
বিশিষ্ট) বলা হইত ৷ তাহার দাবী ছিল যে, তাহার দুইটি অন্তর আছে এবং প্রত্যেকটি 
দ্বারা সে পরিপূর্ণভাবে বুঝিত। অতঃপর আল্লাহ্‌ তা'আলা উহার প্রতিবাদে আয়াতটি 
নাধিল করেন। আওফী (র) হযরত ইবৃন আব্বাস (রা) হইতে অনুরূপ বর্ণনা 
করিয়াছেন । মুজাহিদ, ইকরিমাহ, হাসান ও কাতাদাহ (র) ইহা বর্ণনা করিয়াছেন । 
ইব্‌ন জারীর (র)-ও ইহাকে গ্রহণ করিয়াছেন। ইমাম আহমদ (র) বলেন, হাসান (র) 

. আবু যাব্য়ান (র) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার আমি ইব্‌ন আব্বাস 
(রা)-কে 13১: ১416১০59120 055 ৮, এর তাফসীর সম্পর্কে জিজ্ঞাসা 
করিলাম, এই আয়াতের উদ্দেশ্য কি? তিনি বলিলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) 
সালাতের জন্য দণ্ডায়মান হইলে তাহার অন্তরে কিছু ধারণার সৃষ্টি হইল, তখন তাহার 
সহিত যে সকল মুনাফিক সালাতে শরীক ছিল তাহারা বলিল, দেখ, মুহাম্মদ (সা)-এর 
দুইটি অন্তর আছে। একটি তোমাদের সহিত আর অপরটি তাহাদের (সাহাবায়ে 
রা TTY 


৬৮০৩9 


রর... এ ক পারার কর 
মুআবিয়াহ (র) হইতে অত্র সূত্রে অনুরূপ বর্ণনা করিয়াছেন। অতঃপর ইমাম তিরমিযী 
(র) বলেন, হাদীসটি ‘হাসান’ যুবাইর-এর সূত্রে ইব্‌ন জারীর ও ইব্‌ন আবু হাতিম 
(র) অনুরূপ বর্ণনা করিয়াছেন। 
' আব্দুর রাজ্জাক (র) বলেন, মা’মার সূত্রে ইমাম যুহরী (র) হইতে আলোচ্য 
নাযিল হইয়াছে এবং ইহা দ্বারা তাহার একটি দৃষ্টান্ত বর্ণনা করা হইয়াছে। অর্থাৎ যেমন 


Contents 


২৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


কোন ব্যক্তির অভ্যন্তরে দুইটি অন্তর থাকে না, অনুরূপ কাহারও দুইজন জনক থাকে 
না। অনুরূপ মুজাহিদ, কাতাদাহ ও ইব্‌ন যায়েদ (র) বলেন, আয়াতটি হযরত যায়েদ 
ইব্‌ন হারিসাহ (রা) সম্বন্ধে নাযিল হইয়াছে। ইহা আমাদের পূর্ববর্তী ব্যাখ্যার মুতাবিক 
রেওয়ায়েত +151 ৬10,594). 

4111 ০১০ ০ 5৮128 5৮29 45 তোমরা তাহাদিগকে তাহাদের পিতৃ 
পরিচয়ে ডাক। ইসলামের শুরুতে অন্যের সন্তানকেও লালন-পালন করিয়া নিজের দিকে 
সম্বন্ধিত করা জায়েয ছিল। আল্লাহ্‌ তা'আলা আলোচ্য আয়াত দ্বারা উহাকে রহিত 
করিয়াছেন এবং প্রকৃতপক্ষে যাহার সন্তান তাহার প্রতি সম্বন্ধিত করিবার জন্য নির্দেশ 
দিয়াছেন। ইহাই আল্লাহ্‌র কাছে ইনসাফ ও ন্যায়সংগত। 

টি (র) বলেন, ইয়া'আলা ইব্ন আসাদ (র) .... হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন 

উমর (রা) হইতে বর্ণিত ৷ তিনি বলেন, আমরা শুরুতে যায়েদ ইবৃন হারিসাহ রো)-কে 
যায়েদ ইবন মুহাম্মদ বলিয়া ডাকিতাম ৷ 4] ১১০ 1--. ১১-৮1-১১০১, নাধিল 
হইলে এইরূপ ডাকা বন্ধ হইল। ইমাম মুসলিম, তিরমিযী ও নাসায়ী (রে) একাধিক 
সূত্রে হাদীসটি মুসা ইব্‌ন উকবাহ (র) হইতে তাহার সূত্রে বর্ণনা করিয়াছেন। আলোচ্য 
আয়াত নাযিল হইবার পূর্বে পোষ্যপুত্র এবং ওরসজাত পুত্রের মধ্যে কোন পার্থক্য ছিল 
না। ওরসজাত পুত্রগণ যেমন নির্জনে “মাহ্রাম' মহিলাদের সহিত সাক্ষাৎ করিত, 
পোষ্যপুত্রগণও তাহাদের সহিত নির্জনে গমনাগমন করিত ও অন্যান্য আচরণ করিত । 
আবু হুযায়ফা (র)-এর স্ত্রী হযরত সাহ্লাহ বিন্তে সুহাইল (রা) একবার রাসূলুল্লাহ্‌ 
(সা)-কে বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা সালিমকে পোষ্যপুত্র বানাইয়াছিলাম; অথচ 
আল্লাহ্‌ তাআলা যে হুকুম নাধিল করিয়াছেন তাহা আপনি জানেন। সে এখনও আমার 
নিকট আসা যাওয়া করে, অথচ আমার স্বামী আবূ হুযায়ফা ইহা পসন্দ করেন না। 
এমতাবস্থায় আমি কি করিতে পারি ? তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, «২ ০) 
«১1০ ০১3 তাহাকে তুমি তোমার বুকের দুধ পান করাইয়া দাও, তুমি তাহার জন্য 
মুহাররামাহ হইয়া যাইবে । (প্রকাশ থাকে যে, এই বয়সে দুধ পান করাইবার এই 
নির্দেশটি কেবল 'সাহলাহ' এর জন্য খাস ছিল। __অনুবাদক)। যেহেতু পোষ্যপুত্র 
ওরসজাত পুত্র নহে, এই কারণে তাহার স্ত্রীকে বিবাহ করা জায়েয করা হইয়াছে । আর 
এই কারণেই রাসূলুল্লাহ্‌ (সা) তাহার পোষ্যপুত্র হযরত যায়েদ ইব্‌ন হারিসাহ'র 
তালাকপ্রাপ্তা স্ত্রী হযরত যায়নব বিনতে জাহ্‌শ রো)-কে বিবাহ করিয়াছিলেন । 

আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৪ 


hy eis 25 lps lel cl SE Stall Le USED ০৫ 
অর্থাৎ এই নির্দেশ এইজন্য দেওয়া হইয়াছে যেন মু’মিনদের জন্য তাহাদের 


EH পোষ্যপুত্রগণের স্ত্রীগণকে বিবাহ করায় কোন অসুবিধার সম্মুখীন হইতে না হয় যখন 


Contents 


সূরা আহ্যাব ২৫ 


তাহারা তাহাদের সহিত বৈবাহিক সম্পর্ক ছিন্ন করিয়া লয়। অপর পক্ষে আল্লাহ্‌ 
তা'আলা ইরশাদ করিয়াছেন ৪ 

১5১9-০1 ০০ ১2৮151524৯৩ অর্থাৎ তোমাদের ওরসজাত সন্তানগণের 
সত্রীগণকে বিবাহ করা তোমাদের জন্য হারাম। ইহা দ্বারা পোষ্যপুত্রগণের স্ত্রীণণকে 
বিবাহ করা যে জায়েয, ইহার প্রতি ইংগিত করা হইয়াছে । কারণ পোষ্যপুত্র ওরসজাত 
সন্তান নহে। অবশ্য দুগ্ধপুত্রগণ ও শরীয়ত মতে ওরসজাত পুত্র ভিন্ন। 

বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত। রাসূলুল্লাহ্‌ সা) ইরশাদ করিয়াছেন্‌ ঃ 

৮০১1 ১৯ ১৮৯৪ 0৭2509০01০৮ ৯৮৯১ অর্থাৎ বংশীয় সম্পর্কের যাহাদের 
বিবাহ করা হারাম, এ একই পর্যায়ের রিষাঈ সন্তানকে বিবাহ করাও হারাম । অবশ্য 
অন্যের সন্তানকে ভালবাসার সূত্রে কিংবা সম্মান জ্ঞাপনার্থে পুত্র বলা শরীয়তে নিষিদ্ধ 
নহে। ইহার প্রমাণে ইমাম আহমদ (র) সহ তিরমিযী ব্যতীত অন্যান্য সুনান 
গ্রন্থকারগণ সুফিয়ান সাওরী (র) ... .... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন। তিনি বলেন, একবার মুযদালিফাহ হইতে বনু আব্দুল মুত্তালিবের কিছু 
তরুণদিগকে রাসূলুল্লাহ্‌ সো) কংকর নিক্ষেপ করিবার জন্য বিদায় করিলেন এবং তিনি 
আমাদের উরু চাপড়াইয়া বলিলেন, ০৮11 ৮1৮5 ৩৯৪১২] 1১৭১3 ৬১১1 
আমার পুত্রসকল! তোমরা সূর্য-উদয় হইবার পূর্বে কংকর নিক্ষেপ করিবে না। আবু 
উবাইদাহ বলেন *া শব্দটি 5: শব্দের “তাছগীর” । ইহা দ্বারা স্পষ্ট বুঝা যায় যে, 
অন্যের পুত্রকেও আন্তরিকতা প্রকাশের জন্য নিজ পুত্র বলিয়া প্রকাশ করা যায়। দশম 
হিজরী সনে বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ্‌ (সা) এইরূপ বলিয়াছিলেন। 

৮46৮: ৮২৯০ 41৯৪ তাহাদিগকে অর্থাৎ পোষ্যপুত্রদিগকে তাহাদের পিতৃ 
পরিচয়ে ডাক। আয়াতাংশ হযরত যায়েদ ইব্‌ন হারিসাহ (রা)-এর শানে নাযিল 
হইয়াছে। অষ্টম হিজরী সনে তিনি মৃতা'র যুদ্ধে শাহাদাতবরণ করেন । মুসলিম শরীফে 
আবূ আওয়ানাহ (র) .... হযরত আনাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার 
রাসূলুল্লাহ্‌ সো) আমাকে বলিলেন, *: (; আমার পুত্র! আবু দাউদ ও তিরমিযী (র)ও 
ইহা বর্ণনা করিয়াছেন। কিন্তু পোষ্য পুত্রগণকে তাহাদের পিতৃ পরিচয়েই ডাকিতে বলা 
হইয়াছে। 

52113 ০2511 ৮৪1১1১১ সি ali olds যদি তোমরা 
তাহাদের পিতৃ পরিচয় সম্পর্কে অবগত না হও তবে তাহারা তোমাদের ধর্মীয় ভাই ও 
তোমাদের বন্ধু । অর্থাৎ পিতৃ পরিচয় জানা থাকিলে তো তাহাদিগকে সেই পরিচয়ে 
RUC ROO যারা নয কার রা নিসর্গ দানার যার 
ইব্‌ন কাছীর-__৪ (৯ম) 


Contents 


২৬ তাফসীরে ইব্ন কাছীর 


বাহির হইলেন সেদিন হযরত হামযা (রা)-এর কন্যাও তাহার পশ্চাতে চাচা! চাচা! 
বলিয়া ডাকিতে লাগিল । হযরত আলী (রা) তাহাকে তুলিয়া লইলেন এবং হযরত 
ফাতিমা (রা)-কে বলিলেন, তোমার চাচাত বোন, তুমি ইহার তত্্বাবধান করিবে। 
হযরত ফাতিমা (রা) তাহাকে তুলিয়া লইলেন; কিন্তু হযরত আলী যায়েদ ও জা'ফর 
(রা) তিনজনে এই বিতর্কে জড়াইয়া পড়িলেন যে, ইহার লালন-পালনের দায়িত বহন 
করিবে কে ? অতঃপর প্রত্যেকেই স্বপক্ষের দলীল পেশ করিলেন । হযরত আলী 
বলিলেন, আমিই ইহার অধিক হকদার ৷ কারণ, মেয়েটি আমার চাচার কন্যা । হযরত 
যায়েদ বলিলেন, আমি ইহার অধিক হকদার; কারণ, সে আমার ভাইয়ের কন্যা । 
হযরত জাফর বলিলেন, আমিই ইহার অধিক হকদার | কারণ, একদিকে সে আমার 
চাচাত বোন, অপরদিকে তাহার খালা বিন্তে উমাইস আমার স্ত্রী। অতঃপর রাসূলুল্লাহ্‌ 
(সা) তাহার খালার পক্ষেই ফয়সালা দিলেন । তিনিই তাহার লালন-পালনের দায়িতৃ 
বহন করিবেন। তিনি আরো বলিলেন, £১1 ২1১১ ২17311 খালা তো মায়ের মতই । 
হযরত আলী (রা)-কে বলিলেন, 4: , 1) +? , 5 তুমি আমার ও আমি তোমার। 
হযরত জা*ফর (রা)-কে বলিলেন ৪1১ ৪15 %::5 তোমার আকৃতি ও চরিত্র 
আমার আকৃতি ও চরিত্রের সদৃশ এবং হযরত যায়েদ ইব্‌ন হারিসাহ (রা)-কে বলিলেন, 
(০,9 ১২1 ৩০% “তুমি তো আমাদের ভাই ও বন্ধু ।” এর দ্বারা শরীয়তের বহু 
আহকাম উদ্ভাসিত হইয়াছে। ইহা দ্বারা সর্বাপেক্ষা উত্তম বিষয় যাহা জানা গেল তাহা 
হইল, রাসূলুল্লাহ্‌ (সা) সত্য বিষয়টি স্পষ্টই জানাইয়া দিলেন; অথচ কাহাকেও অসন্তুষ্ট 
করিলেন না। হযরত যায়েদ (রো)-কে বলিলেন 1247 91:১1 5%1 তুমি আমাদের 
ভাই ও বন্ধু। যেমন পবিত্র কুরআনে ইরশাদ হইয়াছে ₹-৫:11-3 ১85|| ০৪১১১ 
পিতৃ পরিচয় পাওয়া না গেলে তাহারা তোমাদের ধর্মীয় ভাই ও তোমাদের বন্ধু । ইব্‌ন 
জারীর (র) বলেন, ইয়া'কুব ইব্‌ন ইব্রাহীম .... আব্দুর রহমান হইতে বর্ণিত। তিনি 
বলেন, হযরত আবু বকর (রা) বলেন, ই ie bli ais UY Ae এই 
আয়াত অনুসারে আমি তোমাদের ভাই । আন্দুর রহমান বলেন, আল্লাহ্‌র কসম; যদি 
তিনি ইহাও জানিতে পারিতেন যে, তাহার আব্বা কোন অতি তুচ্ছ ব্যক্তি, তবুও তিনি 
তাহার প্রতি সম্বন্ধিত হইতেন। 


হাদীস শরীফে বর্ণিত ৪ ১৯৫ 81112353401 ১১৪ ৬11 ০১11৯) oe 
অর্থাৎ যে ব্যক্তি তাহার পিতাকে বাদ দিয়া অন্যের প্রতি সম্বন্ধিত হইবে, অথচ সে ইহা 
নিশ্চিত জানে যে, সে তাহার পিতা নহে, তবে সে কুফর করিল। রাসূলুল্লাহ্‌ (সা) 


Contents 


সূরা আহ্যাব ২৭ 


ধমকমূলক এইরূপ ইরশাদ করিয়াছেন। ইহা দ্বারা স্বীয় বংশ ত্যাগ করিয়া অন্য বংশের 
প্রতি সম্বন্ধিত হওয়া যে কবিরাহ গুনাহ তাহাও জানা গেল। 


এই কারণে ইরশাদ হইয়াছে £ 
৮১৫০৮৯০৪৫৪০ ৮৭553410585 চিনা ০১৮24 nel 


75210525511 

তোমরা তাহাদিগকে তাহাদের পিতৃ পরিচয়ে ডাকিবে, আল্লাহ্‌র কাছে ইহাই 
ন্যায়সঙ্গত । অবশ্য তাহাদের পিতৃ পরিচয় জানা না থাকিলে তাহারা তোমাদের দ্বীনি 
ভাই ও তোমাদের অখণ্ড বন্ধু । অত:পর আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ঃ 

li Lis cli <০ ১০4 তোমরা চিন্তা-ভাবনা করিবার পর 
ভুলক্রমে যদি কাহাকেও তাহার পিতা ব্যতীত অন্যের প্রতি সম্বন্ধ করিয়া থাক তবে 
ইহাতে কোন দোষ নাই। আল্লাহ্‌ তা'আলা ইহা ক্ষমা করিয়া দিয়াছেন। আল্লাহ্‌ 
তা'আলা স্বীয় বান্দাগণকে এইরূপ দু'আ করিতে শিক্ষা দিয়াছেন ঃ 

(7১191 (১১০৪ 01 [28155 % 055) হে আমাদের প্রতিপালক! যদি আমরা 
ভুলিয়া যাই কিংবা অপরাধ করি তবে আমাদিগকে পাকড়াও করিবেন না। 

মুসলিম শরীফে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন, এই দু'আ করিবার 
পর আল্লাহ্‌ তা'আলা বলিলেন 85153 '$ হা, আমি দু'আ কবুল করিলাম ৷ বুখারী 
শরীফে হযরত আমর ইবনুল আস (র) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) 
ইরশাদ করিয়াছেন ঃ 

১] +15০0৮১ ৫০1 910 01১৯1 418 ৮৮০০০ Sl ial ll 

যখন হাকেম ও শাসক ইজতিহাদ করিয়া সঠিক সিদ্ধান্তে পৌছিতে সক্ষম হয় তখন 
তাহার জন্য দুইটি সওয়াব, আর ভুল করিয়া থাকিলে সওয়াব *”ৰ একটি । অপর এক 
হাদীসে বর্ণিত ঃ 

ale AIO SH Yl BAI ale sls Ll 

আল্লাহ্‌ আ“আলা আমার উম্মত হইতে ভুল ও বিস্মৃতি ক্ষমা করিয়া দিয়াছেন আর 
তাহাদের অপসন্দনীয় যাহা করিবার জন্য জোর প্রয়োগ করা হয় উহা ক্ষমা করিয়া 
সার টা এরা না রানা নানার? 


5 ৮2 ক কক Old, “Oo fpr oer “0 © ert of ore ee 0 


9 Fo 
রি 


Contents 


২৮ তাফসীরে ইবন কাছীর 


তোমরা ভুলবশত: যে অপরাধ করিয়াছ উহাতে কোন গুনাহ নাই। অবশ্য যেই . 
গুনাহের কাজ করিতে তোমাদের অন্তর ইচ্ছা পোষণ করিয়াছে তাহা গুনাহ হইবে । আর 
গুনাহ কেবল তখনই হইবে যখন অন্যায়ের ইচ্ছা করা হইবে। 

যেমন ইরশাদ হইয়াছে ৪ ৫3১! ৮3 ১১11041111৯ আল্লাহ তা'আলা 
তোমাদের অনর্থক কসমে পাকড়াও করিবেন না। 

উপরে উল্লেখিত হাদীস অনুযায়ী যে ব্যক্তি জানিয়া বুঝিয়া স্বীয় পিতার প্রতি 
সম্বন্ধিত না হইয়া অন্যের প্রতি সম্বন্ধিত হয় সে কুফর করিল । 'জানিয়া বুঝিয়া” এইরূপ 
করিবার কথা যেমন এই হাদীসে উল্লেখ রহিয়াছে; অনুরূপ কুরআনের এ আয়াতেও 
ইহার উল্লেখ রহিয়াছে, যাহার তিলাওয়াত মান্সূখ হইয়াছে। আর তাহা হইল ৪ 

৫০121১19455 91৫ ৮৯৫ 4403 তোমাদের পিতৃপুরুষ হইতে তোমাদের 
উপেক্ষা করা ইহা তোমাদের কুফর । 

ইমাম আহমদ (র) বলেন, আব্দুর রাজ্জাক (র) .... হযরত উমর (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, আল্লাহ্‌ তা'আলা হযরত মুহাম্মদ (সা)-কে সত্য দিয়া প্রেরণ 
করিয়াছেন এবং একখানি গ্রন্থও নাধিল করিয়াছেন এবং ইহাতে তিনি “রজ্ম' এর 
আয়াতও নাযিল করিয়াছিলেন এবং সেই আয়াত মুতাবিক তিনি প্রস্তরাঘাত করিয়া 
শার্তিদান করিয়াছেন। আমরাও তাহার ইন্তিকালের পরে প্রস্তরাঘাত করিয়াছি। আমরা 
পূর্বে এইরূপ একটি আয়াত পাঠ করিতাম £ 


Gos ss 


১502 ৮2550110০8৫ 58 (12515554 
তোমরা স্বীয় পিতৃ পরিচয় উপেক্ষা করিও না, স্বীয় পিতৃ পরিচয়কে উপেক্ষা করা 
কুফর। রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ 
€1]1 ১০ (3175057১০১1 421০12০০৮০০৪৪ ৪৪1 ৮৪৫ ০৪০৮১ ১ 
-41$--79৬ ০৬০ 01১23 
তোমরা হযরত ঈসা (আ)-এর প্রশংসায় যেমন অতিশয় বাড়াবাড়ি করিয়াছিলে, 
আমার প্রশংসায় তেমন বাড়াবাড়ি করিও না। আমি আল্লাহ্‌র বান্দা। অতএব তোমরা 
আমাকে আন্রাহ্‌র বান্দা ও তাহার রাসূল বলিবে । অপর এক হাদীসে বর্ণিত ঃ 
litical de ial ill dab OAS All ie 
asl 
মানুষের মধ্যে তিনটি অভ্যাস (কুফর এর অভ্যাস) £ বংশের অপবাদ দেওয়া, মৃত 
ব্যক্তির উপর চিৎকার করিয়া রোদন করা ও নক্ষত্রের সাহায্যে বৃষ্টি প্রার্থনা করা । 


Contents 


সূরা আহযাব ২৯ 


252 ৫19 ১1222 


১৫587952955 25458, és (৭) 
৫১465 MoS Sugai dias ৯55 
১০৬ 4৬১০৪০54598 ০3 9৮৪15 

01952 ০২৪০ &" 


৬. নবী মু*মিনদিগের নিকট তাহাদিগের নিজদিগের অপেক্ষা ঘনিষ্ঠতর এবং 
তাহার পত্তবিগণ তাহাদিগের মাতা । আল্লাহ্‌র বিধান অনুসারে মু*মিন ওমুহাজিরগণ 
তোমাদিগের বন্ধু-বান্ধবের প্রতি দাক্ষিণ্য প্রদর্শন করিতে চাও তাহা করিতে পার । 
ইহা কিতাবে লিপিবদ্ধ । OO 

তাফসীর ঃ রাসূলুল্লাহ্‌ (সা) যে তাহার উন্মতের প্রতি অতিশয় ন্নেহশীল ও 
তাহাদের অতিশয় হিতাকাজ্জী, আল্লাহ্‌ তা'আলা এই বিষয়ে অবহিত । অতএব তিনি 
রাসূলুল্লাহ্‌ (সা)-কে তাহাদের নিজেদের উপরও অধিক ক্ষমতা দান করিয়াছেন। 
তাহাদের সম্বন্ধে রাসূলুল্লাহ্‌ (সা) যেই হুকুম দিবেন উহা তাহারা দ্বিধাহীন চিত্তে 
টিনা রা বারের ত ত নারি 
ইরশাদ হইয়াছে £ 


৪ (৭৯29156৯১20 ও ২৪৩১৫ ৯২ হি Sivas 
৪7772871748 


তোমার প্রতিপালকের কসম, যাবৎ তাহারা তাহাদের পারস্পরিক বিরোধে 
তোমাকে ফয়সালা হিসাবে গ্রহণ না করিবে অতঃপর তোমার ফয়সালায় তাহারা 
১৯০৯১৫৭৪৭০৪ 


নার 


hints 

সেই সত্তার কসম, যাহার হাতে আমার জীবন, তোমাদের কেহ-ই মু’মিন হইতে 

পারিবে না যাবৎ আমি তাহার নিজ সত্তা, তাহার ধন-সম্পদ, সন্তান-সন্ততি ও সমস্ত 
মানুষ হইতে অধিকতর প্রিয় না হইব। 


Contents 


৩০ তাফসীরে ইব্‌ন কাছীর 


সহীহ্‌ গ্রন্থে আরো বর্ণিত, হযরত উমর (রা) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্‌! আল্লাহ্র 
কসম, আপনি সকল বস্তু অপেক্ষা আমার নিজ সত্তা ব্যতীত আমার নিকট অধিক প্রিয় । 
তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, হে উমর (রা)! তুমি যে পর্যন্ত আমাকে তোমার নিজ 
সত্তা অপেক্ষা অধিক ভালবাসিবে না, মু'মিন হইতে পারিবে না। তখন তিনি বলিলেন, 
ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ্র কসম, অবশ্যই আপনি সকল বস্তু অপেক্ষা আমার নিকট 
অধিক প্রিয়, সিসি সিরা 


Gin une weet Boer VENA 
ele bt bl 

ইমাম বুখারী এই আয়াতের তাফসীর প্রসঙ্গে বলেন, ইব্রাহীম ইব্নু মুন্যির রে) 

হত আহ মরা গহ রা তত বলয়, রাসূলুল্লাহ্‌ ইরশাদ 
ৰ ৯৮৯১০ 1:40 ৩৪৭১০০৮৮০15 (0 31 ১৬০ ১০ ০০ অর্থাৎ 
পৃথিবীর সকল মু'মিনের জন্য আমিই দুনিয়া ও আখিরাতে সর্বাপেক্ষা অধিক ঘনিষ্ঠ। 
ইচ্ছা হইলে তোমরা এই আয়াত পাঠ কর ? +..$:1 ১০ ০:০০ ০1 ০1 
আর যে মু'মিন ব্যক্তি মাল ছাড়িয়া মৃত্যুবরণ করে উহার মালিক তাহার ওয়ারিশগণ 
হইবে । আর যদি সে খণ বিংবা এতীম সন্তান রাখিয়া মৃত্যু বরণ করে তবে সে যেন 
আমার নিকট আসে; আমিই তাহার অধিক নিকটবর্তী । রেওয়ায়েতটি কেবল ইমাম 
বুখারী বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী খণ গ্রহণ অধ্যায়েও ইহা বর্ণনা করিয়াছেন। 
ইমাম ইব্‌ন জারীর ও ইব্‌ন আবু হাতিম রে) একাধিক সুত্রে ফুযাইহ (রে) হইতে অত্র 
সূত্রে অনুরূপ বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ (র) .... আবু হুরায়রা (রা) হইতে অনুরূপভাবে হাদীসটি বর্ণনা 
করিয়াছেন। ইমাম আহমদ (র) বলেন, আব্দুর রাজ্জাক রে) ....জাবির ইব্‌ন 
আব্দুল্লাহ্‌ রো) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 


ও” পর ৫০ 85 রা 4৮ পলৰ এ ot , টি $ rae ন 
০০ 5105 0১8৭ এ ৩ ০৮১৬০ 0205 (৯০ ০০ ০০ ৯০৮০৮) 9191 15 
ES YU YS 


৫ 
মু'মিন খণ রাখিয়া মৃত্যু বরণ করিবে উহা আমার দায়িতে থাকিবে; আর যে ব্যক্তি মাল 
রাখিয়া যাইবে উহা তাহার ওয়ারিশগণের জন্য । ইমাম আবূ দাউদ (4)ও হাদীসটি 
ইমাম আহমদ (র) হইতে একই সূত্রে অনুরূপ বর্ণনা করিয়াছেন! 


Contents 


সুরা আহযাব ৩১ 


"৫5৮৫1 «130 আর নবী করীম সা)-এর পততিগণ মুমিনদের আম্মা অর্থাৎ 
নিজ জননীকে বিবাহ করা যেমন হারাম, তাহাদিগকেও বিবাহ করা হারাম এবং নিজ 
জননীর মতই তাহাদিগকে সম্মান করা, ভক্তি প্রদর্শন করা মুমিনদের জন্য অপরিহার্য । 
ইহা সর্বসম্মতিক্রমে স্বীকৃত যে, তাহাদের সহিত নির্জনে সাক্ষাৎ জায়েয নহে এবং 
তাহাদের কন্যাগণকেও বিবাহ করা হারাম নহে, যদিও কোন কোন উলামায়ে কিরাম 
তাহাদিগকে মু'মিনগণের ভগ্নি বলিয়া অভিহিত করিয়াছেন। কেবল ইমাম শাফেঈ (র) 
তাহার “মুখতাসার' গ্রন্থে ইহা উল্লেখ করিয়াছেন । তবে ইহা দ্বারা শরীয়তের কোন 
হুকুম সাধিত করা উদ্দেশ্য নহে। হযরত মু'আবিয়াহ এবং আরো যে সকল সাহাবায়ে 
কিরাম রাসূলুল্লাহ্‌ (সা)-এর কোন না কোন পত্তির ভাই তাহাদিগকে মু'মিনগণের মামু 
বলা যাইবে কি না-_এই বিষয়ে উলামায়ে কিরামের দুইটি অভিমত রহিয়াছে । ইমাম 
শাফেয়ী (র) বলেন, এমন করা যাইবে না। রাসূলুল্লাহ্‌ সো)-এর পত্তিগণকে মু'মিন 
নারীগণের আম্মা বলা যাইবে কি না, এই বিষয়েও দুইটি অভিমত রহিয়াছে । হযরত 
আয়িশা (রা) হইতে বিশুদ্ধ সুত্রে বর্ণিত যে, এমন বলা যাইবে না। ইমাম শাফেঈ 
(র)-এর মাযহাব অনুসারে ইহাই অধিক বিশুদ্ধ । হযরত উবায় ইব্ন কা'ব (রা) ও 
হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণিত। তাহারা আলোচ্য আয়াত এইরূপ পাঠ 
করিতেন ৪ +:1:1১43185/-৯03075-57১০95০840৮9 
অর্থাৎ রাসূলুল্রাহ্‌ (সা)-এর পত্তিগণ মু'মিনগণের আম্মা এবং খোদ রাসূলুল্লাহ্‌ (সা) 
তাহাদের আব্বা । হযরত মু'আবিয়াহ, মুজাহিদ, ইকরিমাহ ও হাসান হইতেও অনুরূপ 
বর্ণিত এবং রাসূলুল্লাহ্‌ (সা)-কে মু'মিনগণের আব্বা বলা যাইবে । ইহা ইমাম শাফেঈ 
(র)-এর একটি অভিমত । 


ইমাম বাগভী (র) ও অন্যান্য উলামায়ে কিরাম ইহা! বর্ণনা করিয়াছেন । ইমাম আবু 
দাউদ (র) কর্তৃক বর্ণিত হাদীস দ্বারাও তাহারা এই মতের পক্ষে দলীল গ্রেশ করেন। 
ইমাম আবূ দাউদ (রে) বলেন, আব্দুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ নুফাইলী (র) .... হযরত আবূ 
হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ 


৮ “Owes “0 20 ods oer 9 
0১৪১৮১৮১৮০0 4৫৮ এএ 3515-151 41511100905 


Tn EOE 

আমি তোমাদের জন্য পিতার মর্যাদায় অধিষ্ঠিত। পিতার মতই তোমাদিগকে শিক্ষা 
দেই। অতএব তোমাদের মধ্য হইতে কেহ যখন মল ত্যাগের জন্য যাইবে তখন সে 
যেন কিব্লার দিকে মুখ করিয়া না বসে আর না পিঠ করিয়া বসে এবং ডান হাত দ্বারা 
যেন মল পরিষ্কার না করে। রাবী বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) তিনটি পাথর ব্যবহার 


Contents 
৩২ তাফসীরে ইব্ন কাছীর 


করিবার জন্য নির্দেশ দিতেন এবং গোবর ও হাড় দ্বারা মল পরিষ্কার করিতে নিষেধ 
করিতেন। ইমাম নাসায়ী ও ইব্ন মাজাহ (র) ইব্‌ন আজ্লান (র) হইতে ইহা বর্ণনা 
করিয়াছেন। যাহারা বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-কে মু'মিনগণের আব্বা বলা যাইবে না 
তাহারা এই আয়াত দ্বারা দলীল পেশ করেন, ইরশাদ হইয়াছে $ | 
15392 ৬১ ৮9০০5 914 15 মুহাম্মদ সো) তোমাদের মধ্য হইতে কোন 
প্রাপ্ত বয়স্ক পুরুষের আব্বা ছিলেন না। 
bl Sia ps Sp Hb bs 
১৯৮৫ 
আর আত্মীয়গণ আন্নাহর বিধান মুতাবিক পরস্পর মুমিনগণ ও মুহাজিরগণ 
অপেক্ষা অধিকতর ঘনিষ্ঠ । 4 15 এখানে 4141 ₹২৯ আল্লাহ্‌র বিধান এর অর্থে 
ব্যবহৃত । অর্থাৎ মুহাজির ও আনসারগণ অপেক্ষা আত্মীয়-স্বজনগণ তাহাদের ত্যাজ্য 
বস্তুর ওয়ারিশ হইবার অধিক হকদার ৷ পূর্বে ভ্রাতৃত্ব ও পারস্পরিক বন্ধুত্বের চুক্তিতে 
আবদ্ধ হইয়া পারস্পরিক ওয়ারিশ হইবার যে নিয়ম প্রচলিত ছিল, আলোচ্য আয়াত 
দ্বারা উহা মানসূখ ও রহিত হইয়াছে। হযরত ইব্‌ন আব্বাস (রা) ও অন্যান্য 
তাফসীরকারগণ বলেন, পূর্বে মুহাজিরগণ আনসারগণের ওয়ারিশ হইতেন। তাহাদের 
আত্মীয়গণ ওয়ারিশ হইত না। রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন 
করিয়াছিলেন বলিয়া শুরুতে এই নিয়ম প্রচলিত হয়। সাঈদ ইব্‌ন জুবাইর রে) ও 
অন্যান্য সকল তাফসীরকারগণ ইহা উল্লেখ করিয়াছেন। ইব্‌ন আবূ হাতিম (রে) হযরত 
যুবাইর ইবনুল আওয়াম (রা) হইতে এই বিষয়ে একটি হাদীস বর্ণনা করিয়াছেন । তিনি 
বলেন, আমার পিতা ..... হযরত যুবাইর ইব্‌ন আওয়াম রো) হইতে বর্ণিত। আল্লাহ্‌ 
TT ET TE রা 
১৯৮০ 6191 ৫৯৮: ১৮৯০2 ৬15 আর ইহার কারণ হইল, আমরা কুরাইশ গোত্রীয় 
লোকেরা যখন মদীনায় আগমন করিলাম তখন আমরা ছিলাম সম্পূর্ণ নিঃস্ব । কোন 
মানই আমাদের ছিল না। আনসারগণ আমাদের জন্য উত্তম ভাই প্রমাণিত হইলেন। 
অতএব আমরা তাহাদের সহিত ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হইলাম এবং পরম্পর একে 
অন্যের ওয়ারিশও হইলাম । হযরত আবূ বকর (রা) হযরত খারেজাহ ইব্‌ন যায়েদ (রা) 
এর সহিত ভ্রাতৃত্বের বন্ধন করিলেন। হযরত ওমর (রা) অমুকের সহিত এবং উসমান 
(রা) বনু যুরাইক গোত্রীয় এক ব্যক্তির সহিত এবং আমি নিজে হযরত কা*ব ইব্‌ন 
মালিকের সহিত ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করিলাম । একবার তিনি অতিশয় যখম 
হইলেন ৷ আল্লাহ্‌র কসম যদি তিনি সেই যখমে মৃত্যু বরণ করিতেন তবে আমি ব্যতীত 


Contents 
সুরা আহযাব ৩৩ 


আর কেহ তাহার ওয়ারিশ হইতে পারিত না। অবশেষে আমাদের সম্পর্কে এই আয়াত 
অবতীর্ণ হয় এবং আমরাও মিরাসের সাধারণ হুকুমের অন্তর্ভুক্ত হইলাম । 

Uys SU dL Sc yd 5,5 অৰ্থাৎ মুহাজির ও 
আনসারগণের মধ্যে পারম্পরিক ওয়ারিশ হইবার যে হুকুম প্রচলিত ছিল উহার অবসান 
ঘটিবার পর যদি তোমরা তোমাদের বন্ধুগণের সহিত সদ্যবহার কর অর্থাৎ তাহাদের 
সাহায্য কর তাহাদের জন্য অসিয়ত কর তবে ইহাতে কোন ক্ষতি নাই। 

৮ ২০০5] ৮5 এ১ 00 «155৪ অর্থাৎ আত্মীয়গণ পরম্পর একে অন্যের 
ঘনিষ্ঠতর, এই বিধান কিতাবে লিপিবদ্ধ ও আল্লাহ্র পক্ষ হইতে সুনির্ধারিত। ইহাতে 
কোন পরিবর্তন ঘটিবে না । যদিও বিশেষ হিকমতের পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে ভিন্ন 
বিধান চালু করা হইয়াছিল । কিন্তু আল্লাহ্‌ এই বিষয়ে পরিজ্ঞাত যে, কিতাবে লিপিবদ্ধ 
বিধানই প্রচলিত হইবে এবং সাময়িক হুকুম রহিত হইবে। 


হত ০ 


/ “ 535 Zw 
7 4 Bias relies Cn ESET (VY) 
ডি ৪ 15699 ৭৫০15454544 5:05 


YX বে 
O 


fe ৯। Ld not Hy ৭:১৪ 
৮১৩ এপ ৯১১০ ০৮০34 ০49 (9) 
9৫85 


৭. স্মরণ কর, যখন আমি নবীদিগের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করিয়াছিলাম 
এবং তোমার নিকট হইতেও এবং নূহ, ইবরাহীম, মুসা, মারয়াম তনয় ঈসার 
নিকট হইতে, তাহাদের নিকট হইতে গ্রহণ করিয়াছিলাম দৃঢ় অঙ্গীকার__ 

৮. সত্যবাদীদিগকে তাহাদিগের সত্যবাদিতা সম্বন্ধে জিজ্ঞাসা করিবার জন্য । 
তিনি কাফিরগণের জন্য প্রস্তুত রাখিয়াছেন মর্মন্তুদ শাস্তি । 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা উল্লেখিত আয়াতে পাচজন উলুল আযম ও দৃঢ়চেতা 
রাসূল ও অন্যান্য আম্বিয়ায়ে কিরামের উল্লেখ করিয়া ইরশাদ করেন যে, তিনি তাহাদের 
নিকট হইতে এই অঙ্গীকার গ্রহণ করিয়াছেন যে, তাহারা দ্বীন কায়েম করিবেন ও 
ইব্‌ন কাছীর__€৫ (৯ম) 


Contents 


৩৪ তাফসীরে ইব্‌ন 


রিসালাতের যে দায়িত্ব তাহাদের উপর অর্পণ করা হইয়াছে উহা তাহারা যথাযথ 
পৌছাইয়া দিবেন এবং একে অপরের সাহায্য করিবেন । যেমন ইরশাদ হইয়াছে £ 


ral EIN le SSA LN JU ail ১194০০51145 ৮৯৬০০ 
০511 9০ ৮০০ 09019445008 1098 0115 
অর্থাৎ যখন আল্লাহ্‌ তা'আলা আধ্বিয়ায়ে কিরামের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ 
করিয়াছিলেন যে, তোমাদিগকে যে কিতাব ও হিকমত দান করিয়াছি; অতঃপর 
তোমাদের এই কিতাব ও হিকমতের সমর্থনকারী রাসূলের আগমন ঘটিবে তখন 
তোমরা অবশ্যই তাহার প্রতি ঈমান আনিবে ও তাহার সাহায্য করিবে । আল্লাহ্‌ 
তাহাদিগকে আরো বলিলেন, তোমরা কি ইহা স্বীকার করিয়াছ এবং দৃঢ় অঙ্গীকার গ্রহণ 
করিয়াছ ? তাহারা বলিলেন, আমরা স্বীকার করিয়াছি। আল্লাহ্‌ বলিলেন, তবে সাক্ষী 
থাক, আমিও তোমাদের সহিত সাক্ষী থাকিলাম। এই আয়াতে আধিয়ায়ে কিরামগণকে 
প্রেরণ করিবার পর তাহাদের নিকট হইতে যে অঙ্গীকার গ্রহণ করা হইয়াছিল তাহার 
উল্লেখ করা হইয়াছে। আলোচ্য আয়াতেও সেই একই ধরনের অঙ্গীকারের উল্লেখ করা 
হইয়াছে। আহ্বিয়ায়ে কিরামের মধ্য হইতে পাঁচজন উলুল আযম ও দৃঢ়চেতা রাসূলেরও 
ইহাতে উল্লেখ করা হইয়াছে। প্রথমে সাধারণভাবে সকল আব্বিয়ায়ে কিরামের উল্লেখ 
করা হইয়াছে এবং পরে বিশেষভাবে এ পাঁচজন রাসূলেরও উন্মেখ করা হইয়াছে। 
নিম্নের এই আয়াতেও এ পাচজন রাসূলের কথা আল্লাহ্‌ তা'আলা উল্লেখ করিয়াছেন ঃ 
SLE LMS Sie LIM te 
Cs GEASS YG bi all 5 celal ie Gal 
অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা তোমাদের দ্বীনের এ বিষয়ের নির্দেশ দিয়াছেন যাহার 
নির্দেশ তিনি নৃহকে দিয়াছিলেন আর তোমার প্রতিও ওহীর মাধ্যমে উহাই প্রেরণ 
করিয়াছি এবং ইব্রাহীম, মূসা ও ঈসা (আ)-কে যাহার নির্দেশ দিয়াছি তাহা এই যে, 
তোমরা দ্বীন কায়েম কর, বিচ্ছিন্ন হইও না। এই আয়াতে আল্লাহ্‌ তা“আলা পৃথিবীতে 
আল্লাহ্‌র প্রথম পয়গম্বর হযরত নূহ ও তাহার সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ (সা)-এর 
উল্লেখ করিয়াছেন এবং মধ্যবর্তী তিনজন রাসূলকে পর্যায়ক্রমে উল্লেখ করা হইয়াছে। 
অত্র আয়াতে যেই অসিয়ত ও নির্দেশের উল্লেখ করা হইয়াছে আলোচ্য আয়াতে ইহার 
উপর আমল করিবার জন্যই অঙ্গীকার গ্রহণ করা হইয়াছে। যেমন অন্যত্র ইরশাদ 
হইয়াছে ঃ 
০০৮১০১৭০৪০১৮৩৮৩৮৪:০১৪০।১০০১এ৬, 


Contents 
সূরা আহযাব ৩৫ 


এই আয়াতেও আশ্বিয়ায়ে কিরাম ও উলুল আযম পয়গন্বরগণ হইতে অঙ্গীকার 
লওয়ার কথা উল্লেখ করা হইয়াছে। কিন্তু ইহাতে আম্বিয়ায়ে কিরামের পরে সর্বপ্রথম 
হযরত মুহাম্মদ (সা)-এর উল্লেখ করা হইয়াছে। কারণ তাহার মর্যাদা সকলের উর্ধ্বে । 
অত:পর পর্যায়ক্রমে অন্যান্য রাসূলগণের নাম উল্লেখ করা হইয়াছে। ইব্‌ন আবূ হাতিম 
(র) বলেন, আবু যুরআহ দামেশকী (র) .... আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি 


“Ore OO 


বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) । ১১] 9185 (১১130 এর তাফসীর প্রসঙ্গে বলেন ঃ 
4153 1১5৮5155৬৭1 ০5৮৯1351301 ০5 ১ | 091০4 

আমাকে প্রেরণ করা হইয়াছে।” যেহেতু সৃষ্টির দিক হইতে আমি সর্ব প্রথম, এই 
কারণে আয়াতে আমাকে প্রথম উল্লেখ করা হইয়াছে। সনদে উল্লেখিত রাবী সাঈদ ইব্‌ন 
বশীর (র) একজন দুর্বল রাবী । সাঈদ ইব্ন আবু আরূবাহ রে) কাতাদাহ রে) হইতে 
মুরসালরূপে ইহা বর্ণনা করিয়াছেন এবং ইহাই অধিক বিশুদ্ধ। কোন কোন রাবী 
কাতাদাহ রে) হইতে মওকৃফরূপে বর্ণনা করিয়াছেন। +1-1 4111, 

আবু বকর বায্যার রে) আমর ইবৃন আলী (র) .... হযরত আবু হুরায়রা (রা) 
হইতে বর্ণিত । তিনি বলেন ঃ 
4111 ১(1-০৯১১০০৮০০০৮৮১০০১৯০১ ১০৯২৮১৭০০৪১ 

sale ML AE Ioan eile SU 

আদম সন্তানের মধ্যে সর্বাপেক্ষা উত্তম হইলেন পাঁচজন রাসূল--_ নূহ, ইবরাহীম, 
মুসা, ঈসা ও মুহাম্মদ (সা)। কিন্তু ইহাদের মধ্যে মুহাম্মদ (সা) সর্বাপেক্ষা উত্তম। এই 
হাদীসটি মওকুফ এবং হামযা যাইয়াত দুর্বল রাবী । 

কেহ কেহ বলেন আব্বিয়ায়ে কিরাম আ) হইতে যে অঙ্গীকার গ্রহণ করা হইয়াছিল, 
উহা হইয়াছিল তখন, যখন হযরত আদম (আ)-এর পিঠ হইতে পিপীলিকার ন্যায় 
তাহার সন্তানদিগকে বাহির করা হইয়াছিল । আবু জা*ফর রাষী রে) ....উবায় ইব্‌ন 
কা'ব হইতে বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহ্‌ হযরত আদম (আ)-কে উচু করিলে 
তিনি তাহার সন্তানদের প্রতি দৃষ্টিপাত করিলেন, তাহাদের মধ্যে ধনী, দরিদ্র, সুস্রী, 
কুৎসিত সর্বপ্রকার লোক দেখিতে পাইলেন। অত:পর তিনি বলিলেন, হে আমার 
প্রতিপালক, যদি আপনি আপনার বান্দাগণকে সমান করিতেন তবে কত ভাল হইত । 
তখন আল্লাহ্‌ বলিলেন ৫:51 ১1 ০১: আমার কৃতজ্ঞতা প্রকাশ করা হউক, আমি 
ইহা পসন্দ করি। হযরত আদম (আ) তাহার সন্তানগণের মধ্যে আম্বিয়ায়ে কিরামকে 
প্রদীপের ন্যায় উজ্জ্বল দেখিলেন। তাহাদের উপর বিশেষ নূরের ঝলক ছিল। তাহাদের 


Contents 


৩৬ তাফসীরে ইব্ন কাছীর 


নিকট হইতে রিসালাত ও নবুওয়তের দায়িত্‌ পালনের জন্য এক ভিন্ন অঙ্গীকার গ্রহণ 
করা হইয়াছিল, যাহার উল্লেখ এই আয়াতে করা হইয়াছে ৪ LE oe Ul 5 
1 05 ১০9, 9 1441০ মুজাহিদ (র)-ও অনুরূপ মত প্রকাশ করিয়াছেন। ইবন 
আব্বাস (রা) বলেন, ৮:15! 5! অর্থ দৃঢ় প্রতিজ্ঞা । 

Lo bi ball {10103 যেন সত্যবাদিগণকে তাহাদের 
সত্যবাদিতা সম্পর্কে তিনি (আল্লাহ্‌) জিজ্ঞাসা করিতে পারেন। মুজাহিদ (র) বলেন 
১১৪১০]| এর অর্থ হইল এ সকল ব্যক্তি যাহারা রাসূলগণের হাদীসসমূহ অন্যের 
নিকট পৌছাইয়া দেয়। 

(১41 1215 ১১৪২] 5 আর তিনি উন্মতের মধ্য হইতে যাহারা 
অস্বীকারকারী তাহাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করিয়া রাখিয়াছেন। আমরা সাক্ষ্য 
দেই, রাসূলগণ তাহাদের প্রতিপালকের পক্ষ হইতে তাহাদের উপর রিসালাতের দায়িত্‌ 
সঠিকভাবে পৌছাইয়াছেন। ইহাতে আমরা কোন প্রকার সন্দেহ পোষণ করি না। তবে 
মূর্খ জাহেল লোকেরা যে তাহাকে অস্বীকার করে ও তাহাকে মিথ্যা প্রতিপন্ন করে উহা 
তাহাদের মূর্খতা ও শত্রুতা পোষণের কারণে । আল্লাহ্‌র পক্ষ হইতে রাসূলগণ যাহা কিছু 
আনিয়াছেন উহা সত্য । যাহারা তাহাদের বিরোধিতা করে তাহারা গুমরাহ ও পথভ্রষ্ট । 
বেহেশত্বাসিগণ বেহেশতে প্রবেশ করিবার পর বলিবে ঃ 


জপ 22 


৬101৮5০০০৮৯» 


আমাদের প্রতিপালকের পক্ষ হইতে প্রেরিত রাসূলগণ সত্যকে লইয়া 
আসিয়াছিলেন, সন্দেহ নাই। 


রর 2৬১2 রহ { 
BL LEED ELE sl Le, BIHAR CLM GE (9) 
El 2 ৬৪ LOK; 63472013323 2 0 26 


RN! 


৮৯ wf 


EE BU HCL 35 ৮65 ৩5 শঠিটভি১) 0) 
0 BB) LOTS 45815465441 


Contents 


ভা ্‌ ৩৭ 


৯. হে মুমিনগণ! তোমরা তোমাদিগের প্রতি আল্লাহ্র অনুগ্রহের কথা স্মরণ 
কর, যখন শত্রু বাহিনী তোমাদিগের বিরুদ্ধে সমাগত হইয়ীছিল এবং আমি 
উহাদিগের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম ঝঞ্জাবায়ু এবং এক বাহিনী যাহা তোমরা 
দেখ নাই। তোমরা যাহা কিছু কর আল্লাহ্‌ তাহার সম্যক দ্রষ্টা। ; 

১০. যখন উহারা তোমাদিগের বিরুদ্ধে সমাগত হইয়াঁছিল উচ্চাঞ্চল ও 
নিম্নাঞ্চল হইতে-_তোমাদিগের চক্ষু বিস্ফারিত হইয়াছিল, তোমাদিগের প্রাণ 
হইয়াছিল কণ্ঠাগত এবং তোমরা আল্লাহ সম্বন্ধে নানাবিধ ধারণা পোষণ 
করিতেছিলে । 

তাফসীর ঃ হিজরী পীচ সনে শাওয়াল মাসে মক্কার কাফিররা বিপুল সংখ্যক 
সেনাসহ পূর্ণ রণ সাজে সজ্জিত হইয়া মুসলমানদের মূলোৎপাটনের উদ্দেশ্যে মদীনা 
আক্রমণ করে । আল্লাহ্‌ তা'আলা স্বীয় অনুগ্রহে সেই শক্তিশালী শত্রু হইতে 
মুসলমানদিগকে সংরক্ষণ করেন এবং শক্রর সকল শক্তি খর্ব করিয়া তাহাদিগকে 
লাঞ্টিতাবস্থায় মক্কায় ফিরিয়া যাইতে বাধ্য করেন। উল্লেখিত আয়াতে আল্লাহ্‌ তাআলা 
ইহার উল্লেখ করিয়াছেন। খন্দক যুদ্ধ নামে ইহা পরিচিত। প্রসিদ্ধ ও বিশুদ্ধ মতে ইহা 
পঞ্চম হিজরী সনে সংঘটিত হইয়াছিল। কিন্তু কেহ কেহ বলেন, ইহা চতুর্থ হিজরী সনে 
সংঘটিত হইয়াছিল । মুসা ইবৃন উকবাহ ও অন্যান্য এতিহাসিকগণ এই মত পোষণ 
করেন। 

খন্দক যুদ্ধ সংঘটিত হইবার কারণ ছিল রাসূলুল্লাহ্‌ (সা) বনূ্‌ নবীর গোত্রের যে 
সকল ইয়াহুদীদিগকে মদীনা ত্যাগ করিয়া খায়বারে বাস করিতে বাধ্য করিয়াছিলেন 
তাহাদের মধ্য হইতে কয়েকজন নেতা যেমন সাল্লাম ইব্‌ন আবুল হুকাইক, সাল্লাম 
ইব্‌ন মিশকাম, কিনানাহ ইব্‌ন রবী, তাহারা মক্কা গমন করেন এবং মক্কার কুরাইশ 
সর্দারগণের সহিত এক বৈঠকে মিলিত হন। তাহাদিগকে ইহারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
উপর আক্রমণ করিবার পরামর্শ দেয় এবং তাহাদের পক্ষ হইতে সর্ব প্রকার সাহায্যের 
প্রতিশ্র্তি দান করে। অত:পর কুরাইশ সর্দারগণ ইহাতে সম্মত হয়। ইয়াহুদী 
সরদারগণ এই সফল বৈঠক শেষে 'গাতফান' গোত্রের সহিত বৈঠকে মিলিত হয় এবং. 
তাহারাও কুরাইশ সর্দারগণের অনুরূপ প্রতিশ্রুতি দান করে । কুরাইশগণ আরবের 
চতুর্দিকে ছড়াইয়া পড়িল এবং তাহাদের অনুসারীদের অন্তরে যুদ্ধের আগুন প্রজ্বলিত 
করিয়া দিল। তাহাদের নেতা ছিলেন আবু সুফিয়ান সখর ইব্‌ন হার্ব। গাতফান 
গোত্রের নেতা ছিলেন উয়াইনা ইব্‌ন হিস্ন ইব্‌ন বদর । তাহাদের সম্মিলিত সৈন্য সংখ্যা 
প্রায় দশ হাজার ৷ মুসলমানদের বিরুদ্ধে লড়াই করিবার জন্য কুরাইশদের রওয়ানা 
হইবার সংবাদ যখন রাসূলুল্লাহ্‌ (সা) জানিতে পারিলেন, তখন তিনি মদীনা সংরক্ষণের 
জন্য হযরত সালমান ফারসী (রা)-এর পরামর্শে ইহার পূর্বদিকে পরিখা খনন করিবার 


Contents 


৩৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


জন্য মুসলমানগণকে নির্দেশ দিলেন ।*নির্দেশ হইতেই মুসলমানগণ খনন কার্য শুরু 
করেন। আনসার, মুহাজির, এমনকি রাসূলুল্লাহ্‌ (সা) এই কাজে শরীক হন। পরিখা 
খননের জন্য তাহারা অসাধারণ পরিশ্রম করেন এবং এই সময় রাসূলুল্লাহ্‌ (সা) হইতে 
অনেক মু"জিযাও প্রকাশ পায়। মুশরিক সেনাদল সমাগত হইল এবং মদীনার পূর্ব দিকে 
উহ্দ পাহাড়ের নিকটবর্তী একটি স্থানে তাহারা অবস্থান গ্রহণ করিল। তাহাদের একটি 
টা সার সা POT 


“ 908 Oo + 


হইতে সমাগত হইল। 

রাসূলুল্লাহ্‌ ও মুসলমানগণও তাহাদের মুকাবিলা করিবার জন্য বাহির হইলেন। 
মুসলমানের সংখ্যা ছিল তিন হাজার। কেহ কেহ বলেন, তাহাদের সংখ্যা ছিল সাত 
শত । তাহারা সালা" পাহাড়কে পশ্চাতে রাখিয়া শত্রুর মুকাবিলায় অবস্থান গ্রহণ 
করিয়াছিলেন। রাসূলুল্লাহ্‌ (সা) যে পরিখা খনন করিয়াছিলেন, উহাতে পানি ছিল না। 
শক্রুপক্ষ বাধাহীনভাবে মদীনায় যেন প্রবেশ করিতে না পারে সেইজন্য উহা খনন করা 
হইয়াছিল । মুসলমানদের নারী ও শিশুদিগকে মদীনার একটি মহল্লায় রাখা হইল। 
ইয়াহুদীদের একটি গোত্র মদীনায়ও বাস করিত। তাহারা হইল, বনূ কুরাইযা গোত্র । 
এই গোত্রটি মদীনার পূর্ব-প্রান্তে বাস করিত। তাহাদের ছিল একটি অতি মজবুত দুর্গ । 
* সংখ্যাও তাহাদের একেবারে নগণ্য ছিল না। প্রায় আট শত যোদ্ধা । এই গোত্রের সহিত 
রাসূলুল্লাহ্‌ (সা) চুক্তি করিয়া রাখিয়াছিলেন-তাহারা শক্রর আক্রমণকালে মুসলমানদের 
সাহায্য করিবে । কিন্তু হুআই ইব্‌ন আখতাব নযরী তাহাদের চুক্তি ভঙ্গের জন্য চেষ্টা 
চালাইয়া গেল। অবশেষে তাহারা চুক্তি ভঙ্গ করিল এবং তাহারাও শক্রর সহিত মিলিত 
হইল এবং তাহারা সকলেই রাসূলুল্লাহ্‌ সো) ও মুসলমানগণের উপর সম্মিলিতভাবে 
আক্রমণের প্রস্তুতি সম্পন্ন করিল । মুসলমানদের আসন্ন বিপদ অতি ভয়াবহ; প্রশস্ত 
কি রা রন UE UY ON 
করিয়া বলেন, 1১2১ 9191) 01১15 ০১১৬৭ 51521 ১৯ মু'মিনদিগকে কঠিন 
রর 
পর্যন্ত তাহারা রাসূলুল্লাহ্‌ সো) ও সাহাবায়ে কিরামগণকে অবরোধ করিয়া রাখে । অবশ্য 
মুশ্রিক ও ইয়াহুদীরা মুসলমানদের নিকট পৌছতে সক্ষম ছিল না। অপর দিকে 
তাহাদের মাঝে কোন যুদ্ধও সংঘটিত হয় নাই। অবশ্য জাহেলী যুগের প্রখ্যাত যোদ্ধা 
আমর ইব্‌ন আব্দ ওদ্দ একটি ছোট দল লইয়া পরিখা অতিক্রম করিতে সক্ষম হইল 
এবং যেখানে মুসলমানগণ অবস্থান গ্রহণ করিয়াছিলেন উহার এক প্রান্তে পৌছিয়া যায়। 
রাসূলুল্লাহ্‌ (সা) মুসলিম যোদ্ধাগণকে আহ্বান করিলেন। কিন্তু কেহই তাহার মুকাবিলা 
করিবার জন্য বাহির হইল না। অত:পর রাসূলুল্লাহ্‌ (সা) হযরত আলী রো)-কে তাহার 


Contents 


সুরা আহ্যাব ৩৯ 


সহিত মুকাবিলা করিতে নির্দেশ দিলেন, তিনি তাহার সহিত কিছুক্ষণ মুকাবিলা 
করিলেন এবং তাহাকে হত্যা করিলেন। ইহাতে মুসলমানগণ বড়ই আনন্দিত হইলেন 
এবং ইহাকে তাহাদের বিজয়ের আলামত মনে করিলেন । 

অত:পর আল্লাহ্‌ তা'আলা কাফিরদের উপর ঝঞ্াবায়ু প্রবাহিত করিলেন, যাহার 
কারণে তাহাদের তীবু উড়িয়া গেল। আগুন প্রজ্লিত করা আর তাহাদৈর পক্ষে সম্ভব 
হইল না। ফলে তাহাদের পক্ষে আর তথায় অবস্থান করাও সম্ভব হইয়া উঠিল না। 
তাহারা নৈরাশ্যের সহিত ব্যর্থ হইয়া স্বদেশে প্রত্যাবর্তন করিল। আল্লাহ্‌ তা'আলা এই 
আয়াতে ইহারই উল্লেখ করিয়াছেন ঃ 
151:0322৯৮850028785154101 1255 8৮88 9৯৭ ১৮ 5 

USM eS Ds ple 

হে মু’মিনগণ! তোমরা আল্লাহ্র সেই অনুগ্রহের কথা স্মরণ কর, যখন তোমাদের 
কাছে শকত্ৰসেনা সমাগত হইয়াছিল! অত:পর আমি তাহাদের উপর ঝরঞ্রাবায়ু ও এমন 
এক বাহিনী প্রেরণ করিয়াছিলাম, যাহা তোমরা দেখিতে পাও নাই । মুজাহিদ (র) 
বলেন, এখানে চে?) দ্বারা (4.০ অর্থাৎ পূর্বদিকের বায়ু উদ্দেশ্য । রাসূলুল্লাহ (সা)-এর 
এই বাণী দ্বারা ইহার সমর্থন পাওয়া যায়। ইরশাদ হইয়াছে ৪ 1:০4. ০১০ 
১2505 ১05 54450 আমাকে 1: (পূর্বদিক হইতে প্রবাহিত বায়ু) দ্বারা সাহায্য 

করা হইয়াছে এবং 'আদ জাতিকে ৯%$ অর্থাৎ পশ্চিম দিক হইতে প্রবাহিত বায়ু দ্বারা 
ধ্বংস করা হইয়াছে। ইব্‌ন জারীর (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন মুছানা রে) .. 
ইকরিমাহ রে) হইতে বর্নিত। তিনি বলেন, দক্ষিণ দিক হইতে প্রবাহিত বায়ু উত্তর দিক 
হইতে প্রবাহিত বাযুকে বলিল, চল, আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাহায্য করি। উত্তর 
দিক হইতে প্রবাহিত বায়ু বলিল, গরম বায়ু রাত্রে প্রবাহিত হয় না । হযরত ইকরিমাহ 
(র) বলেন, অত:পর পূর্বদিক হইতে প্রবাহিত বায়ু তাহাদের উপর প্রবাহিত হইল। 
ইব্‌ন আবু হাতিম রে) .... হযরত ইব্‌ন আব্বাস হইতে ইহা বর্ণনা করেন। ইব্‌ন 
জারীর (র) আরো বলেন, ইউনুস (র)....আব্দুল্লাহ্‌ ইব্ন উমর (রো) হইতে বর্ণিত। 
তিনি বলেন, আমার মামু উসমান ইব্‌ন মায্উন (রা) আমাকে খন্দকের রাত্রে কঠিন 
শীতেও ঝড়ের মধ্যে মদীনায় প্রেরণ করিলেন। তিনি আমাকে বলিলেন, মদীনায় গিয়া 
তুমি আমাদের জন্য খাবার ও লেপ লইয়া আসিবে । হযরত ইব্‌ন আব্বাস রো) বলেন 
অত:পর আমি রাসূলুল্লাহ্‌ সা)-এর নিকট হইতে অনুমতি গ্রহণ করিয়া মদীনায় 
রওয়ানা হইলাম। যাত্রাকালে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, ১৮৯৭1 ১০ ৬৪০ 
১. ৯ 7৮ আমার সাহাবীদের মধ্য হইতে যাহার সহিত তোমার সাক্ষাৎ ঘটিবে 
তাহাকে আমার নিকট প্রত্যাবর্তনের জন্য বলিবে। হযরত ইব্‌ন উমর (রো) বলেন, 


Contents 


80 তাফসীরে ইব্‌ন কাছীর 


আমি মদীনায় রওনা হইলাম এবং ঝড়ো হাওয়া শীই শীই করিতে লাগিল এবং আমি 
উহার মধ্য দিয়াই চলিতে লাগিলাম আর যেই সাহাবীর সহিত আমার সাক্ষাৎ হইল 
আমি তাহাকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট প্রত্যাবর্তন করিবার জন্য বলিলাম । হযরত 
ইব্‌ন উমর (রা) বলেন, আমি যাহাকেই রাসূলুল্াহ্‌ (সা)-এর এই বার্তা, পৌছাইলাম 
সে আর অন্যদিকে তাহার ঘাড় না মুড়িয়া সোজা রাসূলুন্নাহ্‌ (সা) এর পানে রওয়ানা 
হইল । হযরত ইবৃন উমর (রা) বলেন, আমার একটি ঢাল ছিল। ঝড়ো হাওয়া উহাকে 
উল্টাইয়া আমার উপরে ফেলিয়া দিল। উহাতে একটি লোহাও ছিল। ঝড়ো হাওয়া 
বর নাস হাটার বারা রা রি রাঃ নাসা রা রানার রা 
করিয়া দিলাম । 

(3:01 5 34555 অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা মুসলমানদের সাহায্যার্থে অদৃশ্য 
সেনারাজী অর্থাৎ ফেরেশৃতা প্রেরণ করিলেন, যাহারা কাফিরদের অন্তর প্রকম্পিত করিল 
এবং তাহাদিগকে ভীত-সন্ত্স্ত করিয়া তুলিল। অত:পর প্রত্যেক গোত্রের সর্দার তাহার 
গোত্রকে বলিল, হে অমুক গোত্র! তোমরা আমার নিকট একত্রিত হও। তাহার 
আহ্বানে সকলে একত্রিত হইলে গোত্র সর্দার বলিল, তোমরা বাচিবার পথ অবলম্বন 
কর। তোমরা বিপদ হইতে মুক্তি পাইবার পথ ধর । তাহাদের অন্তরে আন্রাহ্‌ তা'আলা 
ভয়-ভীতি সৃষ্টি করিয়া দিয়াছিলেন। 

মুহাম্মদ ইবৃন ইসহাক (র) ইয়াধীদ ইব্‌ন যিয়াদ এর মাধ্যমে মুহাম্মদ ইব্‌ন কা'ব 
কুরাযী (র) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, একবার কুফার অধিবাসী একজন যুবক 
হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান (রা)-কে বলিল, হে আবূ আব্দুল্লাহ! আপনি কি 
রাসূলুল্লাহ্‌ (সা)-কে দেখিয়াছেন এবং তাহার সাহচর্য লাভ করিয়াছেন ? তিনি বলিলেন, 
আমার ভ্রাতুষ্পুত্র! হা, এই সৌভাগ্য আমি লাভ করিয়াছি । যুবক জিজ্ঞাসা করিল, 
আচ্ছা, আপনারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত কেমন ব্যবহার করিতেন ? তিনি 
বলিলেন, আল্লাহ্র কসম, আমরা তাহার জন্য জীবন বিসর্জন দিতে দ্বিধা করিতাম না। 
আমার জবাব শুনিয়া যুবক বলিল, আল্লাহ্‌র কসম, আমরা যদি রাসূলুল্লাহ্‌ (সা)-কে 
পাইতাম তবে তাহাকে মাটিতে পা-ও রাখিতে দিতাম না। তাহাকে আমাদের কাধে 
তুলিয়া লইতাম ৷ যুবকের কথা শুনিয়া হযরত হুযায়ফা (রা) বলিলেন, ভাতিজা! 
খন্দকের যুদ্ধকালে যদি তুমি আমাদের অবস্থা দেখিতে পাইতে তবে তোমার মন্তব্য 
ভিন্ন হইত । তবে শুন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) গভীর রাত্র পর্যন্ত সালাত পড়িলেন, 
অত:পর তিনি একটু তাকাইয়া বলিলেন, কে আছে এমন, যে শক্রর সংবাদ লইয়া 
আসিতে পারে ? রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে এই কথাও বলিলেন যে, সে নিরাপদে 
প্রত্যাবর্তন করিবে এবং আল্লাহ্‌ তাহাকে বেহেশতে প্রবিষ্ট করিবেন। কিন্তু তাহার এই 
আহ্বানে কেহ সাড়া দিল না। অত:পর রাসূলুল্লাহ্‌ (সা) আরো দীর্ঘক্ষণ পর্যন্ত সালাত 


Contents 


সূরা আহ্যাব ৪১ 


পড়িলেন এবং সালাত হইতে অবসর হইয়া আমাদের দিকে দৃষ্টিপাত করিয়া পূর্বের ন্যায় 
বলিলেন । কিন্তু তখনও কেহ উঠিল না। রাসূলুল্নাহ্‌ (সা) পুনরায় সালাতে মশগুল 
হইলেন এবং সালাত হইতে অবসর হইয়া পুনরায় বলিলেন, তোমাদের মধ্যে এমন কে 
আছ, যে শত্রুর সংবাদ আনিতে পারে ? সে নিরাপদে ফিরিয়া. আসিবে এবং আমি 
তাহার জন্য আল্লাহ্র কাছে দু'আ করিব, তিনি যেন তাহাকে বেহেশতের মধ্যে আমার 
সাথী করিয়া দেন। কিন্তু ভয়, কঠিন শীত ও ভীষণ ক্ষুধার যন্ত্রণায় রেহ-ই উঠিতে 
সক্ষম হইল না। রাসূলুল্লাহ্‌ (সা) স্বেচ্ছায় কাহীকেও উঠিতে না দেখিয়াতিনি আমাকে 
ডাকিলেন। আমার নাম লইয়াই যখন তিনি আমাকে ডাকিয়া বলিলেন, আমারও আর 
তখন না উঠিয়া উপায় রহিল না। অত:পর রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, হুযায়ফা! যাও 
এবং শক্র দলের মধ্যে ঢুকিয়া দেখ, টার টি বাসার পাদ 
নিকট ফিরিয়া.আসিবার পূর্বে তুমি নতুন কিছু করিবে না। 

হযরত হুযায়ফা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) এর এই নির্দেশ পাইয়া আমি 
সতর্কতার সহিত শক্রদের মধ্যে ঢুকিয়া পড়িলাম । আল্লাহ্‌ প্রেরিত ঝঞ্জাবায়ু ও তাহার 
প্রেরিত সেনাবাহিনীর কৃত তাণ্ডব লীলাও প্রত্যক্ষ করিলাম । শত্রদল কোথাও স্থির হইয়া 
অবস্থান করিতে সক্ষম হইতেছিল না । অগ্নি প্রজবলিত করা তাহাদের পক্ষে ছিল অসন্ভব। 
তাবু খাটাইয়া রাখাও ছিল তাহাদের সাধ্যাতীত। এমন এক পরিস্থিতিতে,আবূ সুফিয়ান 
বলিল, আমার কুরাইশ ভাইসব! প্রত্যেকেই যেন সতর্কতার সহিত তাহার সাথীর প্রতি 
লক্ষ্য রাখে। হযরত হুযায়ফা রো) বলেন, এমন সময় আমার পাশে,বিদ্যমান এক 
ব্যক্তির হাত ধরিয়া আমি জিজ্ঞাসা করিলাম, তুমি কে? সে বলিল, আমি অমুকের পুত্র 
অমুক । অত:পর আবু সুফিয়ান কুরাইশ গোত্রকে ডাকিয়া বলিল, ভাইসব! আল্লাহ্‌র 
কসম, তোমরা এমন স্থানে নহ, যেখানে অবস্থান করা যায়। আমাদের ঘোড়া উট সবই 
ধবংস হইয়াছে। বনু কুরায়যা আমাদের সহিত প্রতিশ্রুতি ভঙ্গ করিয়াছে । তাহারা 
আমাদের সহিত দু:খজনক ব্যবহার করিয়াছে। আমাদিগকে তাহারা বড় কষ্ট দিয়াছে। 
আর এই ঝঞ্চাবাযু তো আমাদিগকে অস্থির করিয়া ছাড়িয়াছে, যাহা তোমরা প্রত্যক্ষ 
করিতেছ? আমরা নিরাপদে খাবার পাকাইতে সক্ষম নই । আগুন জ্বীলানও আমাদের 
পক্ষে সম্ভব নহে আর তাবু খাটাইয়া রাখাও আমাদের সাধ্যের বাহিরে । এই 
পরিস্থিতিতে আর এখানে অবস্থান করা যায় না এবং তোমরা রওয়ানা হও আমি তো 
রওয়ানা হইবার জন্য প্রস্তুত। এই কথা বলিয়া তিনি স্বীয় উটের দিকে ছুটিলেন। উট 
তাহার বাধা ছিল, উহার প্রতি লক্ষ্য না করিয়াই তিনি উহার উপরে আরোহণ করিয়া 
বসিলেন এবং পরপর তিনবার উহাকে ছড়ি দ্বারা আঘাত করিলেন, কিন্তু বাধা উট 
তাহার স্থানেই দাঁড়াইয়া রহিল। রাসূলুল্লাহ্‌ (সা) যদি আমাকে নতুন কোন ঘটনা না 


ইবন কাছীর__-৬ (৯ম) 


Contents 


৪২ তাফসীরে ইব্‌ন কাছীর 


করিতে পারিতাম। হযরত হুযায়ফা (রা) বলেন, শক্রর অবস্থা প্রত্যক্ষ করিয়া আমি 
নিরাপদে রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে উপস্থিত হইলাম । রাসূলুল্লাহ্‌ সো) তখন তাহার 
কোন পত্তির চাদর জড়াইয়া সালাতে লিপ্ত ছিলেন। সালাত হইতে অবসর হইয়া তিনি 
যখন আমাকে দেখিলেন, আমাকে তাহার দুই পায়ের মাঝে বসাইয়া আমার শরীরও 
চাদর দ্বারা ঢাকিয়া দিলেন। আমি চাদরের মধ্যেই থাকিলাম এবং রাসূলুল্লাহ্‌ (সা) 
পুনরায় সালাতে লিপ্ত হইলেন। যখন তিনি সালাত হইতে অবসর হইলেন আমি 
তাহাকে সবিস্তারে শত্রুর অবস্থা সম্পর্কে অবহিত করিলাম । কুরাইশ গোত্রের পলায়নের 
সংবাদ যখন “গাতফান' গোত্রের লোকেরা জানিতে পারিল, তাহারা দ্রুত পলায়ন 
করিল। 

ইমাম মুসলিম (র), আ'“মাশ (র) ইবরাহীম তাইমী (র)-এর সূত্রে তাহার পিতা 
হইতে হাদীসটি এইরূপ বর্ণনা করিয়াছেন । ইবরাহীম তাইমী'র পিতা বলেন, একবার 
আমরা হযরত হুযায়ফা ইব্নুল ইয়ামান (রা) এর নিকট ছিলাম, এমন সময় একজন 
যুবক তাহাকে বলিল, slit Lad St 
"১,111 যদি আমি রাসূলুল্রাহ্‌ সো)-কে পাইতাম তবে তাহার সহিত শক্রর বিরুদ্ধে যুদ্ধ 
করিতাম এবং বড় বড় বিপদের ঝুঁকি গ্রহণ করিতাম। তখন হুযায়ফা (রা) তাহাকে 
বলিলেন, ৫ এ1$ ৫): %: 5:41 সত্যই কি তুমি তেমন করিতে ? তবে শুন আমাদের 
অবস্থা তখন কেমন ছিল ? খন্দকের যুদ্ধকালে একবার রাসূলুল্লাহ্‌ (সা) কঠিন শীত ও 
ভীষণ ঠান্ডা ঝড়ো হাওয়ার মধ্যে আমাদিগকে সম্বোধন করিয়া বলিলেন, ৮:24 41 
2512৪ 1| ৬4 ৮০ 9543 7৩811 ৯৯১০ এমন কি কেহ আছ,.যে শক্রর সংবাদ সংগ্রহ 
করিয়া দিবে এবং কিয়ামত দিবসে সে আমার সহিত অবস্থান করিবে ? কিন্তু কেহই 
এই আহ্বানে সাড়া দিল না। রাসূলুল্লাহ্‌ (সা) এইরূপ তিনবার বলিলেন; কিন্তু সকলেই 
যখন নীরব রহিল, তখন তিনি আমাকে বলিলেন, ১ ৮ ০815 482১৯ 1৪ 
5 হুযায়ফা! তুমি উঠ এবং শত্রুর সংবাদ সংগ্রহ করিয়া আমাকে অবহিত কর। 
রাসূলুল্লাহ্‌ (সা) যখন আমার নাম ধরিয়াই হুকুম করিলেন তখন কি আমার না উঠিয়া 
কোন উপায় ছিল ? তিনি আমাকে বলিলেন, দেখ, খবর সংগ্রহ করিবে; কিন্তু আমার 
পক্ষ হইতে তাহাদিগেকে ভীত করিও না এবং নতুন সমস্যার সৃষ্টি করিও না। 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর নির্দেশ পালন করিতে আমি রওয়ানা হইলাম। কিন্তু এই ভীষণ 
শীতেও আমার মনে হইল যেন আমি “হাম্মাম খানা'র মধ্যে চলিতেছি, অর্থাৎ আমার 
কোন শীতই অনুভূত হইতেছিল না। এমনকি আমি শক্রদলের মধ্যে উপস্থিত হইলাম । 
সেখানে উপস্থিত হইয়া আমি দেখিলাম, আবু সুফিয়ান আগুন দ্বারা তাহার পিঠ 
ছেঁকিতেছে। ইহা দেখিয়া আর আমি স্থির থাকিতে পারিলাম না। আমি একটি তীর 
কামানের মধ্যে ভরিলাম এবং তাহাকে নিক্ষেপ করিবার. ইচ্ছাও করিয়া বসিলাম; কিন্তু 


Conte 


সূরা আহ্যাব 8 ৪৩ 


এমন সময় রাসূলুল্লাহ্‌ সো)-এর নির্দেশ আমার স্মরণ হইল। তিনি বলিয়াছিলেন, দেখ, 
আমার পক্ষ হইতে তাহাদিগকে ভীত করিও না। অবশ্য তাহাকে তীর নিক্ষেপ করিলে 
হত্যা করিয়া ফেলিতাম। হযরত হুযায়ফা (রা) বলেন, অত:পর আমি ফিরিয়া 
আসিলাম এবং ফিরিবার পথেও আমার মনে হইল যেন আমি কোন হাম্মামের মধ্যে 
চলিতেছি। যখন আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে উপস্থিত হইলাম তখন আমি শীত 
অনুভব করিলাম । আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে শত্রু সংবাদ সম্পর্কে অবহিত করিলাম । 
তিনি আমাকে তাহার শরীরে চাদরের একাংশ দ্বারা ঢাকিয়া দিলেন এবং ফজর পর্যন্ত 
আমি ঘুমাইয়া রহিলাম। ফজর হইলে রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে বলিলেন ০৮৬৫ ৬ 
হে ঘুমন্ত ব্যক্তি! এখন উঠিয়া পড়। 

ইউনুস ইব্ন বুকাইর (র) ...যায়েদ ইবৃন আসলাম (র) হইতে বর্ণনা করেন। 
তিনি বলেন, একদা এক ব্যক্তি হযরত হুযায়ফা (রা)-কে বলিল, আমরা আল্লাহ্র 
দরবারে এই অভিযোগ করি যে, আপনারা তো রাসূলুল্লাহ্‌ (সা)-এর যুগ পাইয়াছেন ও 
তাহার সাহচর্য গ্রহণ করিয়াছেন, কিন্তু আমরা ইহা হইতে বঞ্চিত হইয়াছি। আপনারা 
তাহাকে দেখিয়াছেন, আর আমরা তীহাকে দেখিতে পাই নাই । তখন হযরত হুযায়ফা 
তাহাকে বলিলেন, আমরাও আল্লাহ্র কাছে অভিযোগ করি যে, তোমরা রাসূলুল্লাহ 
(সা)-কে না দেখিয়াও যে ঈমানের মস্তবড় সম্পদ লাভ করিয়াছ। ভাতিজা! আল্লাহ্‌র 
কসম, যদি তোমরা রাসূলুল্লাহ্‌ (সা)-কে দেখিতে পাইতে, তাহার যামানা পাইতে, 
তবে যে কি করিতে তাহা তুমি জান না। অত:পর তিনি খন্দকের যুদ্ধকালে তাহাদের 
রাত্রের ঘটনা বর্ণনা করেন। 

. বিলাল ইব্ন ইয়াহয়া আবসী (র) হযরত হুযায়ফা (রো) হইতে অনুরূপ বর্ণনা 
করিয়াছেন । হাকিম এবং বায়হাকি (র) তাহারা দালায়েল গ্রন্থে...হযরত হুযায়ফা রো) 
এর ভ্রাতুষ্পুত্র আব্দুল আজীজ (র) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, একবার হযরত 
হুযায়ফা (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত তাহাদের যুদ্ধের ঘটনাবলীর আলোচনা 
করিতেছিলেন; তখন তাহার মজলিসে উপস্থিত লোকেরা বলিল, আল্লাহ্‌র কসম, যদি 
আমরা তখন বিদ্যমান থাকিতাম তবে আমরাও উল্লেখযোগ্য ভূমিকা পালন করিতাম। 
তখন হযরত হুযায়ফা (রা) খন্দকের ঘটনা বর্ণনা করিলেন। তিনি বলেন, আমরা 
সারিবদ্ধ হইয়া বসিয়া ছিলাম । আবু সুফিয়ান ও তাহার সেনাবাহিনী আমাদের উচ্চ 
অঞ্চলে অবস্থান করিতেছিল আর বনু কুরায়যা আমাদের নিম্ন অঞ্চলে আক্রমণের 
অপেক্ষায় ছিল। আমাদের সন্তান-সন্ততি ও পরিবারবর্গের উপর তাহাদের পক্ষ হইতে 
আক্রমণের ভয় ছিল। এত গভীর অন্ধকার, এত কঠিন ঝড় আর কখনও আমরা দেখি 
নাই। 


Contents 


88 | তাফসীরে ইব্‌ন কাছীর 


ঝড়ের মধ্যে বজ্রের কঠোর শব্দ ছিল। অন্ধকার এতই গভীর ছিল যে, কেহই . 
তাহার আঙ্গুলীও দেখিতে পাইত না । এমন মুহুর্তে মুনাফিকরা রাসূলুল্লাহ (সা)-এর 
নিকট অনুমতি লইয়া যাইতে লাগিল। তাহারা এই অজুহাত পেশ-করিতেছিল যে, 
আমাদের ঘরে পাহারা দেওয়ার কেহই নাই । অথচ, তাহাদের এই অজুহাত বাস্তবসম্মত 
ছিল না। রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদের মধ্য হইতে কাহাকেও বাধা দিলেন না। যে কেহ 
অনুমতি প্রার্থনা করিল রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে অনুমতি দান করিলেন। এইভাবে 
তাহারা এক একজন করিয়া চলিয়া যাইতে লাগিল । আমরা প্রায় তিন শত লোক রহিয়া 
গেলাম। রাসূলুল্লাহ্‌ (সা) আমাদিগকে এক একজন করিয়া দেখিলেন। অবশেষে আমার 
নিকটও তাহার আগমন ঘটিল। আমার অবস্থা ছিল বড়ই করুণ। শক্রর আক্রমণ 
হইতে আত্মরক্ষার জন্য না ছিল ঢাল আর না ছিল শীতের আক্রমণ হইতে বাচিবার 
কোন উপায়। শুধু আমার স্ত্রীর একটি ছোট্ট চাদর ছিল, যাহা কোন প্রকার আমার হাটু 
পর্যন্ত ঢাকিত। হযরত হুযায়ফা বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) যখন আমার নিকট আগমণ 
করিলেন, তখন আমি হাটুর উপর উপুড় হইয়া পড়িয়া. ছিলাম ৷ তিনি জিজ্ঞাসা 
করিলেন, তুমি কে ? আমি বলিলাম, আমি হুযায়ফা। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, তুমি 
হুযায়ফা ? আমাকে তিনি উঠিতে বলেন- এই ভয়ে তখন ফমীন সংকীর্ণ হইয়া গেল। 
তবুও আমি বলিলাম, হা, ইয়া রাসূলাল্লাহ্‌! তিনি আমাকে বলিলেন, শক্রর মধ্যে একটি 
নতুন ঘটনা ঘটিতে যাইতেছে, তুমি উঠ এবং শক্রর সংবাদ সংগ্রহ কর। 

হযরত হুযায়ফা (রা) বলেন, আমি সর্বাপেক্ষা অধিক ভীত-সন্ত্রস্ত ছিলাম এবং 
সর্বাপেক্ষা অধিক শীত অনুভব করিতেছিলাম। হযরত হুযায়ফা (রা) বলেন, তবুও 
তাহার নির্দেশে আমি যখন বাহির হইলাম তখন তিনি আমার জন্য এই দু'আ করিতে 
লাগিলেন, হে আল্লাহ! আপনি তাহাকে সম্মুখ হইতে, পশ্চাত হইতে, ডাইন হইতে, 
বাম হইতে এবং উরধ্ব হইতে ও অধঃ হইতে হিফাযত করুন । রাসূলুল্লাহ্‌ (সা) এই 
দুআ করিলে আমার অবস্থা এমন হইল, যেন সকল ভয়-ভীতি আমার অন্তর হইতে 
বাহির হইয়া গিয়াছে এবং শীতের কোন অনুভূতিই হইতেছিল না। আমি রওয়ানা 
হইবার সময় রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে এই নির্দেশও করিলেন, হুযায়ফা! সাবধান! 
যাবৎ না তুমি আমার নিকট ফিরিয়া আসিবে শত্রদলের মধ্যে কোন নতুন সমস্যার সৃষ্টি 
করিবে না। হযরত হুযায়ফা (রা) বলেন, যখন আমি শক্র দলের নিকটবর্তী হইলাম, 
তখন প্রজ্বলিত আগুনের আলোকে আমি একজন মোটা মানুষ দেখিতে পাইলাম । সে 
আগুনে হাত গরম করিয়া স্বীয় কোমর ছেঁকিতেছিল আর বলিতেছিল, রওয়ানা হও! 
রওয়ানা হও!! আবু সুফিয়ানকে ইহার পূর্বে আমি চিনিতাম না । এখন তাহাকে দেখিতে 
পাইয়া একটি তীর টানিয়া বাহির করিলাম, ধনুকে রাখিয়া আগুনের আলোতেই আবু 
সুফিয়ানকে লক্ষ্য করিয়া নিক্ষেপ করিবার ইচ্ছা করিলাম । কিন্তু এই মুহুর্তে আমার 


Contents 


সূরা আহ্যাব ৪৫ 


রাসূলুল্লাহ্‌ (সা)-এর কথাটি স্মরণ পড়িল, সাবধান! আমার নিকট পৌছিবার পূর্বে নতুন 
কোন সমস্যার সৃষ্টি করিবে না। হযরত হুযায়ফা (রা) বলেন, এই কথা মনে পড়িতে 
আমি বিরত হইলাম এবং তীর উহার স্থানে রাখিয়া দিলাম । অত:পর আমি সাহস 
সঞ্চয় করিয়া শত্রুদের মধ্যে ঢুকিয়া পড়িলাম । হঠাৎ আমার সর্বাপেক্ষা নিকটবর্তী বনু 
আমেরকে দেখিতে পাইলাম । তাহারা বলিতেছিল-_ হে আমের. গোত্রীয় লোক সকল! 
তোমরা রওয়ানা হও, তোমরা যাত্রা কর। ইহা অবস্থানযোগ্য স্থান নহে । ইহাও আমি 
প্রত্যক্ষ করিলাম ৷ ঝঞ্জাবায়ু কাফির সেনাদের মধ্যেই ছিল, এক বিঘত পরিমাণও উহা 
তাহাদিগকে অতিক্রম করিতেছিল না। আল্লাহর কসম, আমি তাহাদের হাওদায় ও 
তাহাদের বিছানায় প্রস্তর নিক্ষিপ্ত হইবার শব্দ শুনিতেছিলাম। ঝঞ্জাবাযু তাহাদিগকে 
প্রস্তর দ্বারা আঘাত হানিতেছিল। ইহার পর আমি নবী করীম (সা)-এর নিকট রওয়ানা 
হইলাম । যখন আমি অর্ধেক কিংবা অর্ধেকের কাছাকাছি পথ অতিক্রম করিলাম বিশজন 
অশ্বারোহীকে পাগড়ী বাধা অবস্থায় দেখিতে পাইলাম । তাহারা আমাকে বলিল, তুমি 
তোমার সাথীকে বলিবে, আল্লাহ্‌ তাআলা শক্র পক্ষের জন্য যথেষ্ট হইয়াছেন। 

আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট প্রত্যাবর্তন করিলাম। তিনি তখন একটি চাদর 
আবৃত হইয়া সালাত পড়িতেছিলেন। আল্লাহ্র কসম আমার প্রত্যাবর্তনের সাথে সাথেই 
শীত আমাকে পূর্বাপেক্ষা অধিক পাইয়া বসিল। রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে সালাতের 
মধ্যেই তাহার নিকটবর্তী হইবার জন্য ইশারা করিলেন। আমি তাহার নিকটবর্তী 
হইলাম । আমাকে তিনি চাদর দ্বারা ঢাকিয়া দিলেন। রাসূলুল্লাহ্‌ (সা) এর নিয়ম ছিল, 
যখনই তিনি কোন বিষয়ে চিন্তিত হইতেন সালাতে লিপ্ত হইতেন। রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
সহিত সাক্ষাৎ করিয়া আমি তাহাকে শত্রু সংবাদ দিলাম এবং এই সংবাদও দিলাম যে, 
তাহারা স্বদেশ প্রত্যাবর্তন করিতেছে। অত:পর নাধিল হইল £ 


21:55145050152154108255 085 05070 4 
Lei LS SEG Sd in Ele 
ইমাম আবূ দাউদ (র) তাহার সুনান গ্রন্থে বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ্‌ (সা) 
যখনই কোন বিষয়ে চিন্তিত হইয়া পড়িতেন, তিনি সালাতে লিপ্ত হইতেন। 
OEE 5l ET জিরা 


“#0. 6 


গর টির diene যখন হইল হযরত হায় (রা) 
হইতে এই তাফসীর বর্ণিত। 

১৯১৯ ০১1৪1 ৯12৩ ০০িকী ০০9 ১19 আর কঠিন ভয়ে যখন চক্ষু 
বিস্করিত হইল এবং প্রাণ ওষ্ঠাগত (£১! 41107 4১4% আর তোমরা আল্লাহ 


Contents 


৪৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


সম্বন্ধে নানা প্রকার ধারণা করিতেছিলে। ইব্‌ন জারীর (র) বলেন, যাহারা রাসূলুল্লাহ 
(সা)-এর সাথী ছিলেন, তাহাদের মধ্য হইতে কেহ কেহ ধারণা করিয়াছিলেন যে, 
মু'মিনদের উপর বিপদ আসন্ন। মুহাম্মদ ইব্‌ন ইসহাক sil lal 219 3 
2১:11 411 225 ১৯০) :54%1| এর তাফসীর প্রসংগে ইহাও উল্লেখ 
করিয়াছেন, মুআত্তিব ইব্‌ন কুশাইর বিদ্রুপ করিয়া বলিত, মুহাম্মদ (সা) তো আমাদের 
কাছে কায়সার ও কিসরা এর ধনভান্ডারের প্রতিশ্রতি দিতেছে; অথচ আমাদের কেহ 
কেহ তো এমন আছে যে, মলত্যাগ করিতেও সে সাহস পাচ্ছে না। হাসান (রা) 
(3১: 4111) ০১৯৩ -এর তাফসীর প্রসংগে বলেন, মুনাফিকরা নানা প্রকার ধারণা 
করিতে লাণিল। এমনকি তাহারা ধারণা করিল, মুহাম্মদ ও তাহার সাহীগণকে নির্মূল 
করিয়া দেওয়া হইবে । কিন্তু মু'মিনগণের বিশ্বাস ছিল যে, আল্লাহ্‌ ও তাহার রাসূল যে 
প্রতিশ্রুতি দিয়াছেন, উহা সত্য । আল্লাহ্‌ ইসলাম ধর্মকে অন্যান্য সকল ধর্মের উপর 
বিজয়ী করিবেন, ইহাতে সন্দেহের কোন অবকাশ নাই। ০১১] ১১৫ ৬ যদিও 
মুশরিকদের কাছে ইহা ভাল লাগিবার কথা নহে। ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, 
আহমদ ইব্‌ন আসিম আনসারী রে) আবু সাঈদ (রা) হইতে বর্ণনা করেন। তিনি 
বলেন, আমরা খন্দক যুদ্ধের দিন বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! আমাদের প্রাণ তো 
কণ্ঠাগত হইয়াছে, ইহা হইতে পরিত্রাণ পাইতে পারি এমনকি কোন দু'আ আছে? 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, হ্যা, তোমরা এই দুআ পাঠ করিবে ৪ 
5023০১13155 2510 

হে আল্লাহ! আপনি আমাদের গোপনীয় বিষয়ের উপর পর্দা ঢালিয়া রাখুন এবং 
আমাদের ভয়-ভীতি হইতে আমাদেরকে নিরাপত্তা দান করুন। এক দিকে সাহাবায়ে 
কিরাম এই দু'আ করিতে লাগিলেন, অন্য দিকে আল্লাহ তা'আলা ঝঞ্জা-বাযু দ্বারা 
শক্রর মুখ ফিরাইয়া দিলেন, তাহারা পরাভূত হইয়া নিরাশ হইয়া স্বদেশ প্রত্যাবর্তন 
করিল । ইমাম আহমদ ইব্‌ন হাম্বল রে) আবু আমের আকদী (র) হইতে অনুরূপ বর্ণনা 
করিয়াছেন। 


0148১ 9) 125) ০5৮1 ৫ 91 (9) 


৬৫৪০৪০৪০৪৯৬ 2০5১ পিঠ 


2955 ০০ $ + 
F851 ind 34) 


Contents 


সূরা আহ্যাব ৪৭ 


৫ র wd 222৬ ০৩৮ তি রত 
2্ত 2 4 62 24056285556 ০ ১) (9) 
১০৮১০ 2 ০ 2:02? 29 9 
» 82৯৮ লগ ৫৫ (9৮822 2১৩১৫ cla 
2 22 |: 3152৫ 
033) GWE OL: ১5120 


১১. তখন মুমিনগণ পরীক্ষিত হইয়াছিল এবং তাহারা ভীষণভাবে প্রকম্পিত 
হইয়াছিল। 

১২. এবং মুনাফিকরা ও যাহাদিগের অন্তরে ছিল ব্যাধি, তাহারা বলিতেছিল, 
আল্লাহ এবং তাহার রাসূল আমাদিগকে যে প্রতিশ্রুতি দিয়াছিলেন, তাহা প্রতারণা 
ব্যতীত কিছুই নহে। 

১৩. এবং উহাদিগের এক দল বলিয়াছিল, হে ইয়াসরিববাসী ! এখানে 
তোমাদিগের কোন স্থান নাই, তোমরা ফিরিয়া চল এবং ইহাদিগের মধ্যে একদল 
নবীর নিকট অব্যাহতি প্রার্থনা করিয়া বলিতেছিল, আমাদিগের বাড়ীঘর অরক্ষিত; 
অথচ এগুলি অরক্ষিত ছিল না, আসলে পলায়ন করাই ছিল উহাদিগের উদ্দেশ্য । 


তাফসীর ঃ কাফিরদের বিভিন্ন দল যখন মদীনার পার্শে অবতীর্ণ হইয়া মদীনাকে 
ঘেরাও করিল তখন মুসলমানগণ অবরুদ্ধ হইয়া নানাবিধ দুঃখ-কষ্ট ভোগ করিতে 
লাগিল । রাসূলুল্লাহ সো)-ও তাহাদের মধ্যে অবস্থান করিতেছিলেন এই অবস্থায় যে 
মুসলামানদের কঠিন পরীক্ষা লওয়া হইয়াছিল। তাহাদের অন্তর ভয়ে প্রকম্পিত 
হইয়াছিল আর এই সময়ই ঈমান ও নিফাকের প্রকাশ ঘটিয়াছিল। আল্লাহ্‌ উল্লেখিত 
আয়াতে ইহার উল্লেখ কয়াছেন। যাহাদের অন্তরে ব্যাধি আছে তাহারা মনের কথা 
প্রকাশ করিয়া দিল। ইরশাদ হইয়াছে £ 


0১124 ELE ar hey Li is SL LLL UT SU 

আর যখন মুনাফিক আর এ সকল লোক যাহাদের অন্তরে ব্যাধি আছে অর্থাৎ 
যাহাদের মনের মধ্যে সন্দেহ আছে, মানে দুর্বলতা রহিয়াছে, তাহারা তাহাদের ঈমানী 
দুর্বলতা ও কুমন্ত্রণার কারণে এই কথা বলে, আল্লাহ ও ত্রাহার রাসূল আমাদের সহিত 
শুধু প্রতারণামূলক ওয়াদা করিয়াছেন। অর্থাৎ আজ এই পরিস্থিতিতে মুসলমানদের পক্ষে 
জয় লাভ করা কোন প্রকারে সম্ভব নহে। তাহাদের জন্য পরাজয় অবধারিত । আর 
একদল মদীনার লোকজনকে ডাকিয়া বলিল, +4 8 3 ০%: ১115 হে মদীনার 


Contents 


৪৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


অধিবাসীরা! আজ এই মুহূর্তে আর এখানে তোমাদের পক্ষে অবস্থান করিবার কোন 
অবকাশ নাই। *.১১, (ইয়াসরিব) মদীনাকে বলা হয়। যেমন সহীহ গ্রন্থে বর্ণিত ৪ 


SU ১২ 147১৯৯১০১০৯ ৯০৯০৫৪০০০০০ এস 
২১১৫ ৬৯ 
আমাকে স্বপযোগে ইহা দেখান হইয়াছে, তোমাদের হিজরতের স্থান এমন একটি 
ভূখন্ড, যাহা দুইটি প্রস্তরময় ভূমির মাঝে অবস্থিত । আমার ধারণা হইল, উহা হিজর 
নামক স্থান; কিন্তু পরে জানা গেল উহা ইয়াসরিব অর্থাৎ মদীনা । | 
তবে ইমাম আহমদ ইব্রাহীম ইব্‌ন মাহ্‌দী, হযরত বারা (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন, তিনি বলেন, CIEE TE! 


La 


বলত এ বাছে তারে হহ 
ইয়াসরিব নহে, ইহা “তাবাহ' ইহা “তাবাহ'। হাদীসটি কেবল ইমাম আহমদ বর্ণনা 
করিয়াছেন, ইহার সনদে দুর্বলতা রহিয়াছে। +151411 

কোন কোন এঁতিহাসিক বলেন, মদীনাকে ইয়াসরিব বলা হয় এই কারণে যে 
এখানে আমালিকা জাতির মধ্য হইতে ইয়াসরিব নামক এক ব্যক্তি অবতরণ 
করিয়াছিল, তাহার নাম অনুসারেই ইহার নাম ইয়াসরিব রাখা হইয়াছিল । ইয়াসরিব 
এর পূর্ণ বংশ পরিচিতি এইরূপ, ইয়াসরিব ইব্‌ন উবাইদ ইবৃন মাহ্লায়ীল, ইব্‌ন 
আওস, ইব্‌ন আমলাক, ইব্‌ন লাষ, ইব্‌ন ইরাম, ইব্‌ন ছাম ইব্‌ন নূহ (আ)। সুহাইলী 
এইরূপ উল্লেখ করিয়াছেন। কেহ কেহ বলেন, তাওরাত গ্রন্থে ইহার এগারটি নাম 
উল্লেখ করা হইয়াছে । নিম্নে উহা পেশ করা হইল £ * 


১. আল মদীনাহ্‌ ২. তা-বাহ ৩. তায়বাহ ৪. আল মিসকীনাহ ৫. আল জাবেরাহ 
৬. আল মাহাব্বাহ ৭. আল মাহ্বৃবাহ ৮. আল কাছিমাহ ৯. আল মাজবুরাহ ১০. আল 
আযরা ১১. আল মারহুমাহ। 


কা'ব আহবার রে) হইতে বর্ণিত। তাওরাত গ্রন্থে আমরা এইরূপ লিখিত 
পাইয়াছি, আল্লাহ মদীনাকে বলেন ৪ 


ste IAL DAS HVLC iby Eb 
ariel sala! 
হে তায়বাহ! হে তা-বাহ! হে মিসকীনা! তুমি ধন সম্পদে লিপ্ত হইওনা, আমি 
সকল জনপদের উপর তোমার মর্যাদা বুলন্দ করিব ৷ 


Contents 


নৃপ: আহযাব ১৯ 


টা 


১৫] ০৮৪৭ ১+155 মুনাফিকদের একদল বলিল, হে ম্গীনাবাসীা। এখানে অর্থ 
বুহন্মদ (গার নিকট তোমাদের অবহাল করিব জি নিক ৰ 1১০৯ (3 অতএব 


= যত সপ মস রি i ৬৯ জি ১১ 
মাহা ততামাদের ঘবে ফিরিয়া যাও ১:01 রি ৪৮৪৩ 3০১ এ জরি ভাহাদের 
সখ্য হইতে একদল ননী করীম (সা)-এর নিকট অনুমতি প্রার্থনা করে । আগফী (র) 


হয প্রত ইবন আল 


চা সখ 


দ (রা) হইতে বৃর্থনা করেন, তিনি বলেন, যাহার! ; স্ল্ল্লাহ 
(সা)-এর নিকট এ প্রার্থনা করিয়াছিল, তাহারা হইল বনু হারিসাহ । তাহারা 
বাস্সল্লাহ সা)-এর নিকট আসিয়া বলিল, আমাদের ঘর-বাড়ী রক্ষিত নহে, চুলি 

হইবার আশংকা রহিয়াছে! অতএব আমাদিগকে ঘরে ফিরিনাল অনুমতি দান করুন । 
আরো অনেকে ইহা বর্ণনা করিয়াছেন। ইবন ইসহাক (রঃ বলেন, অনুমতি প্রার্ণনাকারী 
হইল আএফ ইবন ফয়জী অর্থাৎ তাহারা স্বীয় ঘরে ফিরিয়' যাইবার জন্য অনুমতি 
প্রার্থনা করিল । কারণ তাহাদের ঘর অরক্ষিত, শত্রুর আক্রমণ লট তাহাদের রক্ষা 
কারধার কেহ মাই । আল্লাহ্‌ তা'আলা ইরশাদ কবেন ৪১৬ ৩ | (৭ অথচ, তাহাদের 


- 68 ও Ac 


এ নহে হ। অর্থাৎ তাহারা যাহা বলিতেছে উহা ঠিক নহে 11005 %1 22801 
তাহার কেবল পলায়নের ইচ্ছায় এই অজুহাত খাড়া করিয়াছে । 


এ 


4980 1৯2 এন 36 ৬৫০৯১ ৯৪ (১5) 
1? 5 পু) 9৩৮3 


ঠা ১003 5১৩ ৫ 0 EAA MONG তি (০) 
জে 481 AEE 

24° FP 3/2 রঃ 2 ৪৭ 2 ৫ রে 
ral gl ০০০ EO 15 ৮০৪ ১৪ 3)9121 ৩3০5 (1 
০১35 ces 5); 


(5৫ SC SUL al G2 es GINS AF () 


# 


20 2১১০ ASIA Ae Phaser it a 
ম্‌) ssl 


০৪৯ ০ (০৯৬৬০ ৯১ ৮৫০০৯) (১ 


০ 
ক 
১, 

(GA 

\ 
8. 


ইবন কছির--৭ (৯ম) 


Contents 


৫০ - তাফসীরে ইব্ন কাছীর 


১৪. যদি শত্রগণ নগরীর বিভিন্ন দিক হইতে প্রবেশ করিয়া উহাদিগকে 


. . ইহাতে কালবিলম্ করিত না। 


১৫. ইহারা তো পূর্বেই আল্লাহ্‌র সহিত অংগীকার করিয়াছিল যে, ইহারা 
UT FETA 1 কত মাজার অর বর, 
করা হইবে। 

১৬. বল, তোমাদিগের কোন লাভ হইবে না যদি তোমরা মৃত্যু অথবা হত্যার 
ভয়ে পলায়ন কর এবং সেই ক্ষেত্রে তোমাদিগকে সামান্যই ভোগ করিতে দেওয়া 
হইবে। 

১৭. বল, কে তোমাদিগকে আল্লাহ্‌ হইতে রক্ষা করিবে যদি তিনি তোমাদিগের 

ংগলের ইচ্ছা করেন এবং তিনি যদি তোমাদিগকে অনুগ্রহ করিতে ইচ্ছা করেন 
কে তোমাদিগের ক্ষতি করিবে? উহারা আল্লাহ্‌ ব্যতীত নিজদিগের কোন অভিভাবক 
ও সাহায্যকারী পাইবে না। 


তাফসীর ঃ যাহারা এই অজুহাত পেশ করিয়া জিহাদ হইতে বিরত থাকিতে চায় 
যে, আমাদের ঘর অরক্ষিত; অথচ তাহাদের ঘর অরক্ষিত নহে, তাহারা কেবল 
পলায়নের জন্যই এই অজুহাত খাড়া করিয়াছে । এই সকল লোক সম্বন্ধেই আল্লাহ্‌ 
তা'আলা ইরশাদ করেন, যদি মদীনার চতুর্দিক হইতে তাহাদের উপর শক্ররা প্রবেশ 
করিয়া তাহাদগকে ফিৎনা অর্থাৎ কুফর গ্রহণ করিবার জন্য বলে তবে তাহারা অতিদ্রুত 
উহা গ্রহণ করিবে, তাহারা ঈমানের উপর কায়েম থাকিবেনা। অথচ, এই মুহুর্তে 
তাহারা তুলনামূলক অতি অল্প ভয়েই ঈমান হইতে হাত ধুইয়া বসিতেছে। কাতাদাহ, 
আবদুর রহমান ইব্‌ন যায়দ ও ইব্‌ন জাবীর (র) এই তাফসীর করিয়াছেন। বস্তুত ইহা 
দ্বারা এ সকল লোকের নিন্দা করা হইয়াছে । অত:পর আল্লাহ তা'আলা তাহাদের এ 
সেই অংগীকারের কথা স্মরণ করাইয়া দিতেছেন, যাহা তাহারা এই ভয়-ভীতির পূর্বে 
আল্লাহর সহিত করিয়াছিল। তাহারা ইহার পূর্বে এই অংগীকার করিয়াছিল যে, কখনও 
জিহাদ হইতে তাহারা পলায়ন করিবে না। $%...: | ১42 5, আল্লাহ্‌র সহিত কৃত 
অংগীকার সম্বন্ধে অবশ্যই প্রশ্ন করা হইবে । ইহা হইতে নিষ্কৃতি পাইবার কোন উপায় 
নাই, ইহা কি তাহারা জানেনা ? অত:পর আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, জিহাদের 
ময়দান হইতে পলায়ন করা রণক্ষেত্র হইতে পৃষ্ট প্রদর্শন করা এবং মৃত্যুর ভয়-ভীতি 
তাহাদের জীবনকে দীর্ঘ করিবে না, তাহাদের মৃত্যুকে বিলম্বিত করিবেনা; বরং ইহাই 
সম্ভবত তাহাদের আকম্সিক পাকড়াওয়ের কারণ হইবে । এই কারণে আল্লাহ্‌ ইরশাদ 
করেন ১15 | 2১৫2 919 আর তখন তোমাদিগকে অতি সামান্যই সুখ ভোগ 
' করিতে দেওয়া হইবে। 


Contents 


সূরা আহ্যাব ৫১ 


অন্যত্র ইরশাদ হইয়াছে £ 4৪৫ ০১1৮: AVC LG 02416105508 

তুমি বলিয়া দাও, পার্থিব সম্পদ অতি সামান্য; পরকাল তো মুত্তাকীগণের জন্যই 
কল্যাণকর । 

অত:পর আল্লাহ ইরশাদ করেন, ১3101314141 ১১ ০২-৮৮০৮ 515 0508 
£ ৯) ১: 010131 *১« তুমি বলিয়া দাও, যদি আল্লাহ্‌ তা'আলা তোমাদের সহিত 
কোন অকল্যাণের ইচ্ছা করেন, তবে কে আছে, যে উহা ঠেকাইতে পারে? আর তিনি 
সাদি সারানসরার সালা যান রা যে উহা বাধা দিতে পারে? 

০5581041125 5241 255% আর তাহারা আল্লাহ্‌ ব্যতীত আর 
কাহাকেও অভিভাবক ও সাহায্যকারী পাইবে না। আল্লাহ্‌ ব্যতীত অন্য কেহ না আছে 
রক্ষাকর্তা আর না আছে ত্রাণকর্তা । তাহাদের জন্যও নাই আর অন্যের জন্যও নাই। 


BE SCL 500 5১20 2১1 2০ ৩৩ পা 
১4:6৩). ০৮64/-৩ 
70০5৮ 2 4 261261$ 2৮০০৪ ও 


1১25 5, ধ্থ 


1১0৫ ০0 05, 965 ০8৫ a ৮ £ 728১৩ 


পি 


28৫8 ০৮4৬ ৫ Le ae FE HS 
00S 4 ৫1১৫৬ 62 চি 


৪৬ ৮ ডক a 


ৰড 


১৮. আল্লাহ্‌ অবশ্যই জানেন তোমাদিগের মধ্যে কাহারা তোমাদিগকে যুদ্ধে 
অংশ গ্রহণে বাধা দেয় এবং তাহাদিগের ভ্রাতৃবর্গকে বলে, আমাদিগের সংগে 
আইস । উহারা অল্পই যুদ্ধে অংশ নেয়- 

১৯. তোমাদিগের ব্যাপারে কৃপণতাবশত যখন বিপদ আসে তখন তুমি 
তাকাইয়া আছে। কিন্তু যখন বিপদ চলিয়া যায় তখন উহারা ধনের লালসায় 
তোমাদিগকে তীক্ষ ভাষায় বিদ্ধ করে । তাহারা ঈমান আনে নাই, এইজন্য আল্লাহ্‌ 

উহাদিগের কার্যাবলী নিক্ষল করিয়াছেন এবং আল্লাহ্‌র পক্ষে ইহা সহজ । 


Contents 


৫২ তাফসীরে ইবুন কাছীর 


তাফসীর $ আল্লাহ্‌ ইরশাদ করেন যে, তিনি সে সকল লোকদিগকে জানেন, 
যাহারা অন্য লোককে জিহাদে অংশগ্রহণ করিতে বাধা দেয় এবং তাহাদের ভাই-বরাদার 
আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদিগ্কে বলে, তোমরা আমাদের সহিত মিলিত হও? অর্থাৎ 


পরশ * 


আমরা যেমন বৃক্ষের ছায়ায় ও ফলের বাগানে অবস্থান করিয়া সুখ ভোগ করিতেছি 


তোমরা ইহাতে আমাদের সংগী হও । আল্লাহ্‌ বলেন 8 81 ০4-| ১১৭৭ ১৩ এই 
সকল লোক অতি অল্পই যুদ্ধে অংশ গ্রহণ করে। ১:12 {= 51 তাহারা তোমাদের 


ভালবাসা ও সাহায্য-সহায়তা করিতে কৃপণের ভূমিকা পালন করে। 


সুদ্দী (র) বলেন 31 £/ অর্থ হইল, গনীমতের মালের ব্যাপারে তাহারা বড় 
কৃপণ। অর্থাৎ তোমরা গনীমতের মাল লাভ কর, ইহা তাহারা মনে-প্রাণে অপসন্দ 
করে। 


এল] ০৩১১১ 1 50 48৮১1 7 313 অর্থাৎ মৃত্যুর কঠিন ভয়ে ভীত-সন্তন্ত 
ব্যক্তি যুঙ্ছাতুর ব্যক্তি যেমন চক্ষু উল্টাইয়া তাকাইয়া থাকে, তেমনিভাবে ভাহারা 
তোমার প্রতি চক্ষু উল্টাইয়া তাকাইয়া থাকে । এই সকল কাপুরম্ষরা যুদ্ধের ভয়ে এ 
সকল মৃচ্ছাতুর লোকদের ন্যায় সন্ত্রস্ত | ৯ ২১... ৮৫১81. ২১১ LAS BU 
যখন ভয় চলিয়া যায় এবং তাহারা নিরাপদ হয় তখন তাহারা অত্যন্ত সাবলীল ভাষায় 
কথা বলিতে থাকে । বীরত্ব ও মর্যাদার উচ্চ আসনে নিজেদিগকে প্রতিষ্ঠিত করিবার 
নিমিত্ত বড় বড় মিথ্যা বুলি আওড়াইতে থাকে । ইবৃন আব্বাস (রা) বলেন ১৪1... 
এর অর্থ হইল, তোমাদের অভ্যর্থনা করে। কাতাদাহ (র) বলেন, এ সকল গনীমতের 
মাল বিতরণের সময় সর্বাপেক্ষা অধিক কৃপণ প্রমাণিত হয়। তাহারা তখন এই দাবী 
করিতে থাকে যে, আমরা তোমাদের সাথেই ছিলাম । আমরাও যুদ্ধে অংশ গ্রহণ 
করিয়াছিলাম । অতএব আমরাও গনীমতের অংশীদার । গনীমতের মাল আমাদিণকেও 
দাও। অথচ ইহারা যুদ্ধের সময় সর্বাপেক্ষা অধিক কাপুরুষত্রে পরিচয় দেয় ! ইহাদের 
মধ্যে কল্যাণ বলিতে কিছুই নাই। মিথ্যা ও কাপুরুষত্ব দুইটি বস্তুরই সমাবেশ 
ঘটিয়াছে। 


কবি বলেন- 
এ0195]| ০৮-801 01521০৮৯125 x ible soli > lll xl 


অর্থাৎ নিরাপদকালে তাহারা গাধার ন্যায় মালের বোঝা বহন করিয়া লইতে চায়, 
অথচ যুদ্ধ কালে থাতুমতি মহিলাদের ন্যায় রক্ষর হইতে দলে বক্ষে লা বণ 
করে। 


Contents 


আপ্লহি আআলা ইরশাদ করেন £ ৮৪11০514101 ১151৮১৭2171 4951 
বস্তুত তাহারা ঈমান আনে নাই। অতএব তাহাদের আমলসমূহ তিনি বিনষ্ট 
কৰিয়াছে 2০1 | 


1.১ ৭401 ৮০ 1১34 আর ইহা আল্লাহ্‌র পক্ষে অতি সহজ | 


92,৮৮৫ ৮2 পে 5 99৮ % ৮ 5 ৫5৫1৮25৮54৫ 
১১5৮ 60 LE HSS EL (Y- 
ন PU iy, 9 4 পে 3 ৬ ০৩ ৫৫ 42 
%5১০6645 690 14 265৮ ৮৮5 
৩ 428,845 & 4 25 


২০. তাহারা মনে করে, সম্মিলিত বাহিনী চলিয়া যায় নাই । যদি সম্মিলিত 
বাহিনী আসিয়া পড়ে তখন উহারা কামনা করিবে যে, কত ভাল হইত যদি উহারা 
যাষানর মরুবাসীদিগের সহিত থাকিয়া তোমাদিগের সংবাদ লইত । উহারা 
ভোমাদিগের সঙ্গে অবস্থান করিলেও তাহারা যুদ্ধ অল্পই করিত । 

তাফসীর $ আল্লাহ্‌ তা'আলা আলোচ্য আযাতেও মুনাফিক দুর্বল ঈমান লোকদের 
ব্শপুরুষতা ও ভীতির আলোচনা করিয়াছেন । ইরশাদ হইয়াছে ৪ 

1১১১১ ০4 215৯8 2১০০৯ তাহারা ধারণা করে যে, সম্মিলিত বাহিনী এখনও 
চলিয়া সার নাই: বরং তাহারা নিকটেই কোথাও অবস্থান করিতেছে এবং পুনরায় 
তাহারা আসিয়া আক্রমণ করিবে । 

2511 ২০31 3 03১0 ৮4151 (১২১: ০1৯%1 ৬:১৫ আর 
যদি তাহারা পুনরায় আসিয়া পড়ে তবে তাহারা এই কামনা করিবে যে, তাহারা 
যাযাবর বেদুঈনদের মধ্যে থাকিয়া তোমাদের সংবাদ লইলেই ভাল হইত । তাহারা 
এদীনায় তোমাদের সহিত অবস্থান করাকে কল্যাণকর মনে করিবে না, দূরে থাকিয়াই 
পংন1দ সংগ্ৰহ করিবে; তোমরা বিজয়ী হইয়াছ না পরাজয় বরণ করিয়াছ। 

21151201815 ১৫০৪1১41515 আর তাহারা তোমাদের সহিত থাকিলেও 
তাহাদের ন বিশ্বাসের দুর্বলতা ও কাপুরুষতার দরুন অতি সামান্যই যুদ্ধ করিত । পরম 
প্রজ্ঞাময় আল্লাহ্‌ ত।আলা! তাহাদের সম্বন্ধে খুব ভাল জানেন । 


570197) 


৫৪ . তাফসীরে ইব্‌ন কাছীর 


12403 সি 90101 ৮০০৮৩৫ ("১) 
ONES Bl ৫৫131201281 
216৯9৬৭০445) চি ৮) 


৫/4)$16 958150548৬৫ 5 255 


1 ১ 7 9 2 


উঠ 


২১. তোমাদিগের মধ্যে যাহারা আল্লাহ্‌ ও আখিরাতকে ভয় করে এবং 
আল্লাহকে অধিক স্মরণ করে, তাহাদিগের জন্য রাসূলুল্লাহর মধ্যে রহিয়াছে উত্তম 
আদর্শ । 

২২. মু'মিনগণ যখন সম্মিলিত বাহিনীকে দেখিল, উহারা বলিয়া উঠিল, ইহা 
এবং আল্লাহ্‌ ও তাহার রাসূল সত্যই বলিয়াছিলেন; আর উহাতে তাহাদিগের 
ঈমান ও আনুগত্য বৃদ্ধি পাইল । 

তাফসীর $ আলোচ্য আয়াতটি রাসূলুল্লাহ্‌ সো)-এর বাক্যাবলীর, তাহার 
কার্ধাবলীর ও তাহার অবস্থাবলীর অনুকরণের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ মূলনীতি । 
আর এই কারণেই আল্লাহ্‌ তাআলা সম্মিলিত বাহিনীর আক্রমণের দিনে রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর ধৈর্য, ধৈর্যের জন্য তাহার তালকীন, তাহার সাধনা ও মুজাহাদা এবং বিপদ 
দূরীভূত হইয়া সুদিনের অপেক্ষার জন্য তাহার অনুসরণ করিবার জন্য সকল মু'মিন 
মুসলমানকে নির্দেশ দিয়াছেন। 

খন্দকের যুদ্ধকালে যাহারা অস্থির হইয়াছিল, যাহাদের অন্তরে ভয়-ভীতি ও 
কম্পনের সৃষ্টি হইয়াছিল, আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে হুকুম করেন ঃ 
মধ্যে রহিয়াছে উত্তম আদর্শ । অতএব তাহারা তাহার চারিত্রিক বৈশিষ্ট্যের অনুকরণ 
করে না কেন ? তবে আদর্শ কার্যকর হইবে কেবল তাহাদের জন্য, যাহারা আল্লাহ্‌ ও 
পরকালের ভয় অন্তরে পোষণ করে । 

১৯১1 ১5564 ১২১: 9৫ ১-এ। আর যাহারা আল্লাহ্‌কে অধিক স্মরণ করে 
[১৫ 4101 ১5 অতঃপর আল্লাহ্‌ তা'আলা তাহার সেই সকল বান্দাগণের কথা উল্লেখ 


Contents 


সুরা আহ্যাব ৫৫ 


করিয়াছেন যাহারা তাহার প্রতিশ্রুতির প্রতি বিশ্বাস রাখে এবং ইহকাল ও পরকালের 
মঙ্গল যে তাহাদেরই জন্য সে বিষয়ে আস্থা স্থাপন করে । ইরশাদ হইয়াছে £ 

st PAE EE EE - ee কলা পি লি 07 প্রকে তিত০ক55 95 পলা গে পণ 
«1 || 32941 -৮4১9411| 1355950518৯ 19105-1১৯91055811 ৮৯9 


41949 


মুমিনগণ যখন সম্মিলিত শত্রু বাহিনী দেখিতে পাইল তখন তাহারা বলিয়া উঠিল 
ইহা তো তাহাই যাহার ওয়াদা আল্লাহ্‌ ও তাহার রাসূল আমাদের সহিত করিয়াছেন 
এবং আল্লাহ্‌ ও তাহার রাসূল সত্য বলিয়াছেন । ইব্ন আব্বাস (রা) ও কাতাদাহ বলেন, 
সাহাবায়ে কিরাম আল্লাহ্‌ ও তাহার রাসূল (সা)-এর যে সত্য ওয়াদার কথা উল্লেখ 
করিয়াছেন উহা দ্বারা তাহাদের উদ্দেশ্য হইল, সূরা বাকারার মধ্যে উল্লেখিত ওয়াদা । 
ইরশাদ হইয়াছে ঃ ্‌ 


5৯] এ 


১2০57500575 85 0602: 
০১১৪4 ৮:501 94101: 
তোমরা কি ভাবিয়াছ যে, তোমরা কোন প্রকার বিপদের কঠিন পরীক্ষা ছাড়াই 
বেহেশতে প্রবেশ করিবে, অথচ এখনও তোমাদের পূর্ববর্তিগণের ন্যায় কঠিন পরীক্ষা 
সমাগত হয় নাই। তাহারা অর্থসংকট ও দুঃখ-ক্লেশের সম্মুখীন হইয়াছিল, তাহাদিগকে 
তাহারা বলিয়া উঠিল, আল্লাহ্‌র সাহায্য কবে আসিবে ? জানিয়া রাখ, আল্লাহ্র সাহায্য 
নিকটবর্তী । অর্থাৎ আল্লাহ্‌ ও তাহার রাসূলের ওয়াদা ইহাই যে, বিপদ ও কঠিন 
পরীক্ষায় উত্তীর্ণ হইবার পর তাহার পক্ষ হইতে সাহায্য অবতীর্ণ হয়। এই কারণে 
এখানে ইরশাদ হইয়াছে__- আল্লাহ্‌ ও তাহার রাসূল যে ওয়াদা করিয়াছেন উহা সত্য । 
NE OCCT UE RT পারি বানায় I HE 
পরই আল্লাহ্র সাহায্য নাযিল হইবে । 

Lily (১০21 | 831 (53 খন্দকের যুদ্ধে মুসলমানগণ যে বিপদের সম্মুখীন 
হইয়াছিল তাহাতে তাহাদের ঈমান ও আনুগত্য অধিক বৃদ্ধি পাইল। আয়াত দ্বারা বুঝা 
যায় ঈমানের বৃদ্ধি হয় ও ইহার শক্তিও বর্ধিত হয়। অধিকাংশ ইমামগণের মত ইহাই 
যে, ঈমান বৃদ্ধি ও হাস পায়। বুখারী শরীফের শরাহ গ্রন্থে এই বিষয় আলোচনা 
করিয়াছি। 


Contents 


রা ক 


Loi (3৮2 31 ৯3191 এর অর্থ হইল, খন্দকের যুদ্ধে মুসলমান্গণের 
অসহায়াবস্থা ও কঠিন দুঃখ-ক্লেশ তাহাদের অন্তরে আল্লাহ্‌র বিশ্বাস এবং তাহার ও 
তাহার রাসুলের বাধ্যতা বৃদ্ধি করিয়াছে! 


392% ০{7 ৬ 2272 SAE NAAN খা 
রে Vee? 6 19:25 198 ৬৮০০৭ 3) ১৪৪০1 ০5 ) 
৮ দ্‌ পে 6৮ (৮ পভ 51৮৫ 22552 COs ৫ টি 
O we 153৬5 39 2 এ পা, ro pe (স্পট) ১০৮ (০১ ভাত 

এলি ৩১ 
১9 ০ 2 ss iG t ৪ ভিত 2 
৩০১3 loos; সিনা BE RD) 


OES THE OCs al Gls OSI 


২৩, গ্রু'খিনদিগের মধ কতক আল্লাহ্র সহিত তাহাদের কৃত অঙ্গীকার পূর্ণ 
করিয়াছে : শর কেহ কেহ শাহাদত বর্ণ করিয়াছে এলং কেহ কেহ 
কায় রাহিয়্যছে ! উহারা তাহাদিগের অঙ্গীকারে কোন পরিবর্তন করে নাই: 

২৪. কারণ আল্লাহ্‌ সত্যবাদীদিগকে পুরস্কৃত করেন সত্যবাদিতার জন্য এবং 


তাহার ইচ্ছা হইলে মুনাফিকদিগকে শান্তি দেন অথত্রা উঁহাদিগকে ক্ষমা করেন: 
আল্লাহ্‌ পনমাশীল, পরম দয়ালু! 
তাফসীর ₹ আল্পহি তা'আলা মুনাফিকদের অবস্থা বর্ণনা কারিয়াছেল থে, তাহার! 


~~ ~~ 
er লে সহিত নাজ চট অহী পট কাক নু সপ EA ATT ~~ কাজ সর ক্ক্া 2 জিদ কল ক সস 
ভিহুর লাহুও কত তিতির অঙ্গীকার ভগ করয়াছে । আঙাহ্র দাহত জাহান এং 
বি ক 


1: গর ১ ০০ টানে + = = a Yue - = = 
অঙ্গীকার করিয়াছিল যে, কোন পরিস্থিতিতেই রণক্ষেত্র ত্যাগ করিয়া পলায়ন করিবে 
ন বলা ne ৯. ঝা ভা ও ক ক বর ॥ চন 5 টা ২৯ ত « ৪ mm re Se ক 
লা আলোদা আয়াতে Pei বিপরাত মু'সিনদের অবস্থা বণ্মা করিয়াছিল কে, 


ভাহারা আল্লাহর সহিত কত ত অঙ্গীকারের উপর কায়েম রহিয়াছে: ইরশাদ হইয়াছে 


:. - + "ae aby রা 2 ez 
~ l ২». ৯ রর i . “ভান সা তে পালিত le" 
Loin 8 ৮৭ পোরশা alc 41111 13212 ৫ 1১5. ত তাহারা অাহর ও সহিত ৬ 
জি টিন এ পি < থে - "i রি আস আপ বস শত - 
অঙ্গকার পুত কারয়াছেন ; তাহাদের মধা হইতে কেহ কেহ শাহাদত বরণ করি 118 
Ml #720 


re টি eat a টি ভি সক 32 ঝর পি la =p + i গত - 
মার লৌহ কেহ Ue Nappi | কেহ কেহ বলেন, লু শব্দের অর্থ মুত" ইমাম 


= . ‘ # Cc tee ০ ৬ 
ৰি রি সং TETATTL প্যাক 2 শু > a 
৮,১৬৬-০ nd ১42 ৮53 ১ পিসী সি ৬১০৯ রা আনু হান মধ! হ্‌হ es 752 (বক 
৮৯ > রা 
সহি রশ এ  জস্ এ ৯স্পকক ন = fe স্স্টি ed - ক = ক সপ সপ ফর TE Sed es 
২৩ বাহয়াছে আর তাহাহা হয প্রতিপালকের সাহত ক'ত অঙ্গাকার গনিবতন 
ৰ 
৬ রি ৮ ক EE 465 2 te El 
AIT: Az গাও খনন মাহ 1 হাম নুখাসা (বি) বুক, আবুল হয়ানান ৬. 
Fad খা শরখা 
1 এ ত ৩৩ পপ পি সপ এত তত - পপ শি - আপ শত ~ ন = ন &+ শে Lod 2 সর 
লে খল সবত বি হাহা বা তি i তি শা লেন, হামা খিল কুরআন 


Contents 


সুরা আহ্যাব ৫৭ 


ংকলন করা শুরু করিলাম তখন রাসূলুল্লাহ্‌ (সা)-কে পাঠ করিতে শুনিয়াছি। সুরা 
'আহ্যাব' এর এমন একটি আয়াত হারাইয়া ফেলিলাম। খুঁজিতে খুঁজিতে খুযায়মাহ 
ইব্‌ন সাবেত আনসারী (রা)-র নিকট আয়াতটি পাইলাম । এই খুযায়মাহ ইব্‌ন সাবিত 
আনসারীর সাক্ষ্যকে দু'ব্যক্তির সাক্ষ্যের সমান বলিয়া উল্লেখ করিয়াছেন । আর সেই 
হারান আয়াত যাহা আমি তাহারনিকট পাইলাম তাহা হইল 8 
ALL ELS ০01৯১ ০৮৭॥ ৪ 
হাদীসটি ইমাম মুসলিম (র) বর্ণনা করেন নাই, কেবল ইমাম বুখারী অত্র সূত্রে 
ইহা বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র) তাহার মুসনাদ গ্রন্থে ইমাম তিরমিযী ও 
নাসায়ী (র) তাহাদের সুনান গ্রন্থে ইমাম যুহরীর সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন । 
ইমাম তিরমিযী ইহা হাসান সহীহ্‌ বলিয়া মন্তব্য করিয়াছেন । ইমাম বুখারী (র) আরো 
বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, মুহাম্মদ ইবৃন বাশবশার রে)...হৃধরত আনাস (রা) 
হইতে বর্ণিত! তিনি বলেন, হযরত আনাস ইব্‌ন নযর রে) সম্বন্ধে এই আয়াত নাযিল 
হয় £ ১0251 (92121 hie JU, ill ie 
অত্র সূত্রে শুধু ইমাম বুখারী (র) হাদীসটি বর্ণনা করিয়াছেন । অবশ্য অন্যান্য সূত্রে 
ইহার প্রচুর সমর্থক হাদীস রহিয়াছে। ইমাম আহমদ (র) বলেন, হাশিম বির 
(র)....হযরত আনাস হইতে বর্ণিত। তিনি বলেন, আমার চাচা হযরত আনাস ইব্‌ন 
নযর সম্পর্কে আয়াতটি নাযিল হইয়াছে । আসল ঘটনা ঘটিয়াছিল এইবূপ £ 
হযরত আনাস ইব্‌ন নযর বদর যুদ্ধে শরীক হইতে পারিয়াছিলেন না। ইহা তাহার 
পক্ষে ছিল বড়ই কষ্টকর । তিনি বলিলেন, ইসলামের সর্বপ্রথম জিহাদ যাহাতে খোদ 
রাসূলুল্লাহ্‌ (সা) শরীক হইয়াছেন, আমি উহাতে শরীক হইতে ব্যর্থ হইলাম । তবে 
আগামীতে রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত শরীক হইয়া যুদ্ধ করিবার যদি সুযোগ না পাই 
তবে উহাতে আমি যে কি করিতে পারি, উহা অবশ্যই আল্লাহ্‌ দেখিতে পারিবেন । রাবী 
বলেন, হযরত আনাস ইব্‌ন নষর ইহা হইতে অধিক কিছু বলিতে ভয় পাইলেন ! ইহার 
পর উহ্দ যুদ্ধে শরীক হইলেন। একবার তিনি সম্মুখ দিক দিয়া হযরত সা'দ ইবৃন 
মুআয (রা)-কে আসিতে দেখিয়া বলিলেন, হে আবু আমর! আশ্চর্য! তুমি যাইতেছ 
কোথায়? আল্লাহর কসম! আমি উহুদ পাহাড়ের এ পার্শ্ব হইতে বেহেশতের সুগন্ধি 
অনুভব করিতোঁছ। রাবী বলেন, অতঃপর তিনি শক্রর বিরুদ্ধে এমন বীরত্বে সহিত 
ঝাঁপাইয়া পড়িলেন যে, যুদ্ধ করিতে করিতে তিনি শাহাদত বরণ করিলেন যুদ্ধ শেষে 
তাহার শরীরে আশির অধিক ক্ষত দেখা গেল, কোনটি তরবারির আঘাতে, কোনটি 
বর্শার আর কোনটি তীরের আঘাতের কারণে ৷ যখমের কারণে তাহাকে চিনাও সম্ভব 
হইতেছিল না। অবশেষে তাহার ভগ্রি তাহার আঙ্গুলের মাথা দেখিয়া তাহাকে 
চিনিলেন। দ্রাবী বলেন, এই ঘটনার পরে এই আয়াত নাধিল হয় £ 


ইবন খাছ টীর---৮ (৯ ১ম) 


Contents 


৫৮ তাফসীরে ইব্ন কাছীর 


১6০৮৪ ১০785845520 ১0205158512 ০১০০৮] ০০ 
SLES RG CGB 
সাহাবায়ে কিরাম মনে করিতেন আয়াতটি হযরত আনাস ইব্ন নযর (রা) সম্বন্ধেই 
নাযিল হইয়াছে । ইমাম মুসলিম, তিরমিযী ও নাসায়ী রে) হযরত সুলায়মান ইব্‌ন 
মুগীরাহ (র) এর সুত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন! ইব্‌ন জারীর (র) এবং ইমাম 
নাসায়ী রে), হাম্মাদ ইবৃন সালামাহ্‌ ....হযরত আনাস (রা) হইতে হাদীসটি অনুরূপ 
বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আবূ হাতিম আহমদ ইব্‌ন সিনান রে) .... হযরত আনাস 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, তাহার চাচা আনাস ইব্‌ন নযর (রে) বদর যুদ্ধে শরীক 
হইতে পারেন নাই বলিয়া তিনি বলিলেন, হায়! আমি ইসলামের প্রথম যুদ্ধ যাহাতে 
খোদ রাসূলুল্লাহ্‌ (সা) শরীক হইয়াছিলেন, শরীক হইতে পারিলাম না। যদি কখনও 
মুশকিদের বিরুদ্ধে যুদ্ধ করিবার সুযোগ হয় তবে অবশ্যই আল্লাহ্‌ দেখিবেন আমি তখন 
কি করি। কিন্তু যখন উহুদ দিবসে মুসলমান পলায়ন করিতে শুরু করিল, তখন তিনি 
বলিলেন, হে আল্লাহ্‌! তাহারা (পলায়নকারী সাহাবা) যাহা কিছু করিয়াছে আমি উহার 
জন্য আপনার দরবারে ওজর পেশ করিতেছি । আর মুশরিকরা যাহা কিছু করিয়াছে 
আমি উহা হইতে মুক্ত। ইহা বলিয়া তিনি অগ্রসর হইলেন, পথে হযরত সা'দ ইব্‌ন 
ম:আয (রা)-এর সহিত তাহার সাক্ষাৎ ঘটিল। হযরত সাদ (রা) বলিলেন, আমি ও 
তোমার সহিত কাফিরদের মুকাবিলা করিব । হযরত সা'দ (রা) বলেন, কিন্তু আমি 
তাহার সাথী হইতে ব্যর্থ হই। তিনি যে বীরত্ব ও কুরবানীর পরিচয় দিয়াছেন, আমার 
পক্ষে উহা সম্ভব হয় নাই । কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করিতে করিতে তিনি শাহাদত বরণ 
করেন । তাহার শরীরে তীর, তরবারী ও বর্শার আশিরও অধিক যখম দেখা যায়। 
হইয়াছে । ইমাম তিরমিযী, তাফসীর অধ্যায়ে আব্দ ইব্‌ন হুমাইদ হইতে এবং ইমাম 
নাসায়ী (র) ইসহাক ইব্‌ন ইব্রাহীম (র) হইতে উভয় শায়খ ইয়ামীদ ইব্‌ন হারন (র) 
হইতে উপরোল্লেখিত সূত্রে বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান 
বলিয়া উন্মেখ করিয়াছেন। ইমাম বুখারী (র) মাগাযী অধ্যায়ে হাস্সান ইব্‌ন হাস্সান 
(র) ....হযরত আনাস (রা) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন; কিন্তু তিনি আয়াত 
নাযিল হইবার কথা উল্লেখ করেন নাই। ইব্‌ন জারীর রে) ....আনাস হইতে তাহার 
সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আবূ হাতিম রে) বলেন, আহমদ ইব্‌ন ফয্ল 
আস্কালানী (র) ....তালহা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ‘উহুদ’ 
এর যুদ্ধ হইতে প্রত্যাবর্তন করিয়া মিষ্বরের উপর দপ্ডায়মান হইয়া আল্লাহ্‌র প্রশংসা 
করিলেন এবং মুসলমানদের প্রতি যে বিপদ আসিয়াছে উহার জন্য তাহাদিগকে সান্তনা 


Contents 


সূরা আহ্যাব ৫৯ 


দিলেন এবং বিপদের কারণে তাহারা যে সওয়াব ও পুরস্কারের অধিকারী হইয়াছে 
তাহাও জানাইয়া দিলেন। অতঃপর তিনি এই আয়াত পাঠ করিলেন ঃ 

LS Mil Li GALL bia J itll ba 

এই আয়াত পাঠ করা হইলে এক ব্যক্তি দণ্ডায়মান হইয়া জিজ্ঞাসা করিল, সেই 
সকল লোক কাহারা, যাহাদের কথা এই আয়াতে উল্লেখ করা হইয়াছে ? হযরত 
তালহা বলেন, আমি তখন সবুজ বর্ণের দুইটি চাদর পরিধান করিয়া রাসূলুল্লাহ্‌ (সা) 
এর সম্মুখে উপস্থিত হইলাম । রাসূলুল্লাহ্‌ (সা) প্রশ্নকারীকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, 
4১০ (3 * /150.11 ১1 -প্রশ্নকারী কোথায় ? তাহাদের মধ্য হইতে একজন এই ৷ 
ইব্‌ন জারীর (র) সুলায়মান ইব্‌ন আইয়ুব তালাহী (র) হইতে অত্র সূত্রে হাদীসটি বর্ণনা 
করিয়াছেন । ইমাম তিরমিযী (র) তাফসীর ও মানাকিব অধ্যায়ে এবং ইব্ন জারীর (র) 
ইউনুস ইব্‌ন বুকাইর (র) ....হযরত তালহা (রো) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। 
ইমাম তিরমিযী হাদীসটি গরীব বলিয়া উল্লেখ করিয়াছেন। তিনি বলেন, ইউনুস ব্যতীত 
আর কাহারও নিকট হইতে আমরা ইহা জানি না। 

ইব্‌ন জারীর রে) বলেন, ....আহমদ ইব্‌ন ইসাম আনসারী (র) .... মুসা ইব্‌ন 
তালহা হইতে বৰ্ণিত তিনি বলেন, একবার আমি হযরত মুআবিয়া (রা) এর নিকট 
গমন করিলাম । অতঃপর যখন আমি বাহির হইয়া যাইতেছিলাম, তখন তিনি আমাকে 
ডাকিয়া বলিলেন, ভাতিজা! আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট হইতে একটি হাদীস 
শুনিয়াছি। ইহা কি তোমাকে শুনাইয়া দিব না ? আমি সাক্ষ্য দিতেছি যে, আমি 
রাসূলুল্লাহ্‌ (সা)-কে ইহা বলিতে শুনিয়াছি «১ ৬০৪ ০০ ২11 -তালহা (রা) 
সেই সকল লোকদের একজন, যাহারা তাহাদের অঙ্গীকার পূর্ণ করিয়াছেন। 

ইব্‌ন জারীর রে) বলেন, আবু কুরাইব (র) .... মুসা ইব্‌ন তালহা হইতে বর্ণিত। 
তিনি বলেন, একবার হযরত মুআবিয়া ইব্ন আবূ সুফিয়ান (রা) দপ্তায়মান হইয়া 
বলিলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে শুনিয়াছি ৫:১৯ $ ৮১৪ ০০ *-1 
তালহা সেই সকল লোকদের একজন, যাহারা অঙ্গীকার পূর্ণ করিয়াছে। মুজাহিদ (র) 
বলেন €,১$ শব্দের অর্থ অঙ্গীকার এবং ++ ১ ৮4: এর অর্থ হইল তাহাদের 
মধ্যে কিছু এমন লোক আছে যাহারা আর এক যুদ্ধের প্রতীক্ষায় রহিয়াছে। তখন 
তাহারা আল্লাহ্‌র সহিত কৃত অঙ্গীকার পূর্ণ করিবে । হাসান (রে) বলেন «৯$ ৬১৪ ০০ 
এর অর্থ হইল, যাহারা অঙ্গীকার পূর্ণ করিয়া মৃত্যু বরণ করিয়াছে এবং ১০ ২৫১২১ 
51; এর অর্থ হইল যাহারা অনুরূপ অঙ্গীকার পূর্ণ করিয়া মৃত্যুর অপেক্ষায় রহিয়াছে। 
কাতাদাহ ও ইব্‌ন যায়েদ রে)ও অনুরূপ ব্যাখ্যা করিয়াছেন। কেহ কেহ বলেন, ৯3 
এর অর্থ মান্নত । 


Contents 


৬০ তাফসীরে ইব্‌ন কাছীর 


এ 151, ; 13 «1১৪ আর তাহারা স্বীয় অঙ্গীকার পরিবর্তন করেন নাই । আর 

ও রাসূলের সহিত বিশ্বাসঘাতকতা করেন নাই। বরং আল্লাহ্র সহিত তাহারা 

সা ug cer CenE: ! মুনাফিকদের ন্যায় তাহারা উহা 

ভংগ করে নাই। মুনাফিকর্! অঙ্গীকার ভঙ্গ করিবার জন্য খোঁড়া অজুহাত পেশ করিয়া 
বলিয়াছিল, $১০ ৯৯ ১। আমাদের বাড়ী-ঘর অরক্ষিত । 


| ০১৪ 33০১2 0] ১০৬৮2 ৬২ ৮ অথচ তাহাদের বাড়ি-ঘর অরক্ষিত নহে, 
রণক্ষেত্র হইতে পলায়ন করাই ছিল তাহাদের একমাত্র উদ্দেশ্য । 


15451 ০ ০1১9 452,201 15৯0০ 15514 5819 অথচ পূর্বে তাহারা আল্লাহ্‌র 
সহিত অঙ্গীকার করিয়াছিল যে, তাহারা পৃষ্ঠ প্রদর্শন করিয়া পলায়ন করিবে না। 

255 0১১৮৮১12951 9১০00 21011 ১2৭ 41৯3 
১৮: অর্থাৎ আল্লাহ তা'আলা তাহার বান্দাদিগকে ভয়-ভীতি ও বিপদের মাধ্যমে 
তাহাদিগকে পরীক্ষা করিতে চাহেন। এই পবিত্র ও অপবিত্র, ভাল ও মন্দের মধ্যে যেন 
পার্থক্য হইয়া যায় । যদিও আল্লাহ্‌ তা'আলা ইহা জানেন যে, কে ভাল, কে মন্দ, কে সৎ 
WD Bs EAN BE LL Sa SES 

ও না সুস্পষ্টভাবে তাহাদের কার্যাবলীর মাধ্যমে সৎ ও অসৎ প্রমাণিত হইবে । সৎ 
ক কার্ধাবলীর মাধ্যমে সৎ প্রমাণিত হইবে এবং অসৎও তাহার কার্ধাবলীর মাধ্যমে 
অসৎ প্রমাণিত হইবে । ইরশাদ হইয়াছে ঃ 

-১০১৮৮198১5০2০৪ী 11০১১655515 

আমি অবশ্যই তোমাদিগকে পরীক্ষা করিব এবং সুস্পষ্টভাবে জানিয়া লইব ও 
পার্থক্য করিব, তোমাদের মধ্যে কাহারা জিহাদ করে আর কে কে ধৈর্যধারণ করে (সূরা 
মুহাম্মদ $ ৩১) । 

যদিও আল্লাহ্‌ তা'আলা সকলকেই জানেন কিন্তু আয়াতের মধ্যে যে জ্ঞানের উল্লেখ 
হইয়াছে তাহা হইল কর্মক্ষেত্রে ও জিহাদের ময়দানে অবতীর্ণ হইবার পর যে জ্ঞান লাভ 
হয় এবং ইহার পরই তিনি পুরস্কার কিংবা শাস্তি দান করেন। অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 


৬2 ree oe CG +0 লা $_ oc oo ee ieee ০55 coos fe পা শত 
-২১০11 ০০ ০০৮১৯৭। উস ৬৮৯47155000 ভা ০৮৮০৪) ০৯৮441005৮5 
আল্লাহ্‌ তা“আলা এমন মহেন যে, যে অবস্থার উপর তোমরা বিদ্যমান, উহার উপর 


তোমাদিগকে ছাড়িয়া দিবেন, যাবৎ না ভাল-মন্দ ও সৎ ও অসৎ এর মধ্যে পার্থক্য 
করিবেন (সুরা আলে ইমরান ৪ ১৭৮)। এখানেও ইরশাদ হইয়াছে ঃ 


১৬০ isla 11 ১৯৭ অর্থাৎ আল্লাহ্‌র সহিত তাহারা যে অঙ্গীকার 
করিয়াছে ধৈর্যের সহিত ইহ! পূর্ণ করিবার জন্য, তিনি তাহাদিগকে পুরস্কার দান করিবার 


Contents 


সুরা আহ্যাব ৬১ 


জন্য তাহাদিগকে ভয়ভীতি ও বিপদের সম্মুখীন করিয়াছেন । ৪ 5৮১০1| ১: আর 
বিপদ দেখিয়াই যে সকল মুনাফিক অঙ্গীকার ভঙ্গ করিয়াছে এবং আল্লাহ্‌র হুকুমের 
নির্ভরশীল । যদি তিনি ইচ্ছা করেন যে, তাহারা স্বীয় নিফাকের উপর অবিচল থাকিয়া 
জীবন শেষ করিবে তবে তাহাদের কৃতকর্মের দরুন তাহাদিগকে শাস্তি দিবেন; আর যদি 
তিনি তাহাদের উপর অধিক সদয় হন এবং তাহাদিগকে নিফাক হইতে মুক্ত করিয়া 
ঈমান গ্রহণ করিবার তাওফীক দেন এবং তাহারা সৎ কাজ করিতে যতুবান হয় তবে 
তাহাদিগকে তাহাদের পূর্বকৃত কর্মের শান্তি হইতে রক্ষাও করিতে পারেন। যেহেতু 
আল্লাহ্‌র বান্দাদের প্রতি তাহার গজবের তুলনায় তাহার রহমত প্রবল। অতএব তাহার 
পক্ষে ইহা অসম্ভব কিছুই নহে (১৯১ (556 906 2112 ৩! অবশ্য অবশ্যই আল্লাহ্‌ | 
তা*আলা বড়ই ক্ষমাশীল, বড়ই মেহেরবান। 


81 HS. PS rh 04 28 চরিত 
6 HEL 5 MGs IE < sl 


২৫. আল্লাহ্‌ কাফিরদিগকে ক্রুদ্ধাবস্থায় বিফল মনোরথ হইয়া ফিরিয়া যাইতে 
বাধ্য করিলেন । যুদ্ধে মু’মিনদিগের জন্য আল্লাহ্‌ই যথেষ্ট; আল্লাহ্‌ সর্বশক্তিমান, 
পরাক্রমশালী । 

তাফসীর ৪ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, তিনি ঝঞ্জাবাযু ও অদৃশ্য বাহিনা দ্বারা 
সম্মিলিত বহিনীকে মদীনা হইতে বিতাড়িত করিয়াছেন এবং তাহারা স্বীয় মিশনে ব্যর্থ 
হইয়া মদীনা হইতে ফিরিয়া যাইতে বাধ্য হইয়াছে। যদি আল্লাহ্র রাসূল রাহমাতুল্‌ 
লিল্‌ আলামীন না হইতেন তবে এই বাহিনীর উপর যে বায়ু প্রবাহিত করিয়াছিলেন উহা 
“আদ জাতির প্রতি যে বায়ু তিনি প্রবাহিত করিয়াছিলেন উহা অপেক্ষাও অধিক ভয়াবহ 
ও বিধ্বংসী হইত । ইরশাদ হইয়াছে ঃ 

ES Sl ei 4111 55,9 আর তাহাদের মধ্যে তোমার অবস্থানকালে 
আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে ব্যাপক শাস্তি দিবেন না। এই কারণে আল্লাহ তা'আলা 
তাহাদিগকে শুধু তাহাদের দুষ্টামীর শাস্তি দিয়াছেন । তাহাদিগকে ঝড়ে! হাওয়া প্রবাহিত 
করিয়া ছত্রভঙ্গ করিয়া দিয়াছেন। তাহারা কুপ্রবৃত্তির বশীভূত হইয়া মুসলমানদের 
বিরুদ্ধে একত্রিত হইয়াছিল এবং এক বিরাট বাহিনী গড়িয়াছিল। আল্লাহ্‌ তা“আলা 
তাহাদের এই শক্তিকে এক মামূলী হাওয়া ও বায়ু দ্বারা খর্ব করিয়া দেন এবং তাহারা 


Contents 


৬২ তাফসীরে ইব্‌ন কাছীর 


মক্কা প্রত্যাবর্তন করিতে বাধ্য হয়। তাহারা বিরাট সাফল্যের আশা লইয়া মদীনায় 
আগমন করিয়াছিল; কিন্তু এ পরিমাণ নৈরাশ্য ও ব্যর্থতা লইয়াই ফিরিতে বাধ্য হইল। 
তাহারা পার্থিব ব্যর্থতার গ্রানিও ভোগ করিল, বিজয় ও গনীমতের মাল লাভ করিতে 
পারিল না। আর রাসূলুল্লাহ্‌ সা)-কে যুদ্ধের চ্যালেঞ্জ করিয়া তাহাকে হত্যা করিবার ও 
তাহার সাথী-সঙ্গীদিগকে ভূ-পৃষ্ঠ হইতে নিশ্চিহ্ করিয়া দেওয়ার দৃঢ় সংকল্প গ্রহণ 
করিবার জন্য যেই গুনাহ ও পাপাচারে লিপ্ত হইয়াছে, ইহাতে তাহারা পারলৌকিক 
ব্যর্থতাকে সংরক্ষিত করিয়াছে। রাসূলুল্লাহ (সা) ও তাহার সাহাবীগণকে যদিও তাহারা 
গ্রহণই ফলাফলের দিক হইতে ইহার অনুরূপ । 

01581 ১১০11 £0। ১৫ আর যুদ্ধে মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট অর্থাৎ 
মু'মিনদের জন্য যুদ্ধের ময়দানে অবতীর্ণ হইয়া মুশরিকদের সহিত যুদ্ধ করিবার 
প্রয়োজন নাই । রণক্ষেত্রে মুমিনদের অবতরণ ছাড়াই তাহারা যুদ্ধ ময়দান ত্যাগ করিতে 
বাধ্য হইয়াছে। আল্লাহ্‌ একাই যথেষ্ট । তিনি তাহার বান্দার সাহায্য করিয়াছেন । 


রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন $ 
১১০১54৯৮205 2৮৯20181214 
এক আল্লাহ্‌ ব্যতীত আর কোন ইলাহ নাই। তিনি তাহার বান্দাকে সত্য ওয়াদা 
করিয়াছেন। তিনি তাহার বান্দাকে সাহায্য করিয়াছেন । তাহার সেনাবাহিনীকে সম্মানিত 
করিয়াছেন এবং তিনি একা-ই সম্মিলিত বাহিনীকে পরাজিত করিয়াছেন । তাহার পরে 
আর কিছুই নাই। ইমাম বুখারী ও মুসলিম হযরত আবু হুরায়বা (রা) হইতে ইহা বর্ণনা 
করিয়াছেন। বুখারী ও মুসলিম শরীফে ইসমাঈল ইব্‌ন আবু খালিদ সূত্রে আব্দুল্লাহ্‌ ইব্‌ন 
আবূ আওফা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) সম্মিলিত 
কাফির বাহিনীর উপর বদ দু'আ করিলেন £ 
Hs el CH GEA ol al ym oli 
হে কিতাব অবতীর্ণকারী, দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ্‌, সম্মিলিত বাহিনীকে 
পরাজিত করুন । তাহাদিগকে ভীত-সন্ত্স্ত করুন৷ 
005) ০১০] 411 57 যুদ্ধে মুমিনদের জন্য আল্লাহ্‌-ই যথেষ্ট । এই 
আয়াত দ্বারা এই বিষয়ে এক অতি সূক্ষ্ম ইংগিত রহিয়াছে যে, এখন হইতে কুরাইশরা 
আর কখনও মুসলমানদের ওপর আক্রমণ করিতে হিম্মত করিবে না। পরবর্তী ঘটনাবলী 
দ্বারা ইহার সত্যতা প্রমাণিত হয়। মুশরিকরা আর কখনও মুসলমানদের ওপর আক্রমণ 


Contents 


সূরা আহ্যাব ৬৩ 


করে নাই, বরং মুসলমানগণই তাহাদের ওপর আক্রমণ করিয়াছে। মুহাম্মদ ইব্‌ন 
ইসহাক (র) বলেন, খন্দকের যুদ্ধ শেষে রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিলেন ঃ 


49540044৮5৬ 

আজ হইতে কুরাইশরা আর তোমাদের উপর চড়াও হইয়া যুদ্ধ করিবে না; বরং 
তোমরাই তাহাদের উপর চড়াও হইয়া যুদ্ধ করিবে । 

বস্তুত: এই ঘটনার পর কুরাইশরা আর কখনও মুসলমানদের সহিত যুদ্ধ করে 
নাই, বরং রাসূলুল্লাহ খোদ অগ্রসর হইয়া তাহাদের সহিত যুদ্ধ করিয়াছেন । অবশেষে 
মক্কা বিজয় হয়। মুহাম্মদ ইবৃন ইসহাক (র) এই যে হাদীসটি বর্ণনা করিয়াছেন ইহা 
বিশুদ্ধ । ইমাম আহমদ (র) বলেন, ইয়াহয়া (র) ....সুলায়মান ইব্‌ন সুরাদ হইতে 
বর্ণিত। তিনি বলেন, খন্দক যুদ্ধ শেষে রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন £ 

(9১৯, 32১৯১ ০51 এখন হইতে আমরাই তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিব, 
তাহারা আমাদের সহিত আর যুদ্ধ করিতে আসিবে না। ইমাম বুখারীও তাহার সহীহ্‌ 
টিটো ও রাতের লিলা হযরত মগ হ রগ হানা সিরাত 

১:১০ (4,5 ২111 544, আল্লাহ্‌ মহা শক্তিশালী, পরাক্রমশালী । স্বীয় শক্তি ও 
ক্ষমতা বলে শত্রদলকে কামিয়াবে ব্যর্থ করিয়া ফিরিয়া যাইতে বাধ্য করিয়াছেন । 
আল্লাহ্‌ তা'আলা ইসলাম ও সুসলমানগণকে সম্মানিত করিলেন । তাহার ওয়াদা পূর্ণ 
করিলেন । তাহার রাসূল ও বান্দাকে সাহায্য করিলেন । 


৪92৬ ৩ পা Yn) 
289 5; 22790 


0৬9 ০25 ০৮৩৪৮ CENCE 5 
155৮ 054 টা ১782 6/5 (৫5) 


€ 


OIE BS IFN 


২৬. কিতাবীদের মধ্যে যাহারা উহাদিগকে সাহায্য করিয়াছিল, তাহাদিগকে 
তিনি তাহাদিগের দুর্গ হইতে অবতরণে বাধ্য করিলেন এবং তাহাদিগের অন্তরে 
ভীতি সঞ্চার করিলেন; এখন তোমরা উহাদিগের কতককে হত্যা করিতেছ এবং 
কতককে করিতেছ বন্দী । 


Contents 


৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


২৭. এবং তোমাদিগকে অধিকারী করিলেন উহাদিগের ভূমি, ঘরবাড়ী ও 
ধন-সম্পদের এবং এমন ভূমির, যাহা তোমরা এখনও পদানত কর নাই। 
আল্লাহ্‌-ই সর্ব বিষয়ে সর্বশক্তিমান । 

তাফসীর ঃ পূর্বেই উল্লেখ করা হইয়াছে যে, কাফিরদের সম্মিলিত বাহিনীর যখন 
মদীনায় আগমন ঘটিল তখন মদীনায় অবস্থানকারী ইয়াহুদী বনু কুরায়যা গোত্র 
যাহাদের সহিত রাসূলুল্লাহ্‌ (সা) চুক্তি করিয়া রাখিয়াছিলেন, helo edhe Sais 
ইয়াহুদী .নেতা হুয়াই ইব্‌ন আখতাব-এর মাধ্যমে চুক্তি ভঙ্গের দুর্ঘটনা সংঘটিত 
চা বা এ dle ea 
কিল্লাহর মধ্যে দীর্ঘ সাক্ষাৎ করে এবং তাহাকে চুক্তি ভঙ্গের জন্য উদ্ুদ্ধ করে। হুয়াই 
ইব্‌ন আখতাব কা'ব ইব্‌ন আসাদকে উত্তেজিত করিবার জন্য বলিল, আমি না তোমাকে 
তাহাদের অনুসারীরা এবং গাতফান গোত্র ও তাহাদের অনুসারী এখানে ততকাল পর্যন্ত 
অবস্থান করিবে, যাবৎ না তাহারা মুহাম্মদ ও তাহার সাথী সঙ্গীদিগকে সম্পূর্ণরূপে বিলুপ্ত 
করিবে । অতএব তুমি মুহাম্মদ (সা) এর সহিত কৃত চুক্তি ভঙ্গ কর। ইহা শুনিয়া কা'ব 
ইব্‌ন আসাদ বলিল, আল্লাহ্র কসম, তুমি আমাকে ইজ্জতের মুকুট পরাইতে আস 
নাই; আসিয়াছ লাঞ্ছনার গহ্বরে নিক্ষেপ করিতে । হুয়াই! তুমি আমাদিগকে ছাড়িয়া 
যাও। তুমি বড় অকল্যাণকর ৷ অকল্যাণই বহন করিয়া আনিয়াছ। কিন্তু হুয়াই কিছুতেই 
টলিল না। সে তাহাকে বুঝাইতে থাকিল। অবশেষে কা'ব ইব্‌ন আসাদ এই শর্তে 
তাহার কথা মানিয়া লইতে রাজী হইল যে, যদি কুরাইশ ও গাতফান গোত্র চলিয়াও 
যায়, হুয়াই ও তাহার দলবল তাহার নিকট আসিয়া অবস্থান করিবে । কা'ব ইবৃন আসাদ 
তথা বনু কুরায়যার যেই অবস্থা হইবে তাহারাও সেই একই অবস্থা বরণ করিবে । 
বড়ই দুঃখিত ও ব্যথিত হইলেন । অবশেষে আল্লাহ্‌ তা'আলা যখন রাসূলুল্লাহ্‌ (সা)-কে ' 
বিজয়ী করিলেন, সম্মিলিত বাহিনী পরাজিত হইয়া ব্যর্থতার গ্লানি লইয়া প্রত্যাবর্তন 
করিল, রাসূলুল্লাহ্‌ (সা) ও সাহাবায়ে কিরাম মদীনায় প্রত্যারর্তন করিলেন এবং অন্ত্ 
খুলিয়া ফেলিলেন ৷ রাসূলুল্লাহ হযরত উন্মে সালমাহ (র)-এর ঘরে প্রবেশ করিয়া 
গোসল করিতেছিলেন, এমন সময় হযরত জিবরীল (আ)-এর আগমন ঘটিল। তিনি 
ইত্তাবরাক (রেশম)-এর পাগড়ী পরিহিত অবস্থায় একটি খচ্চরের উপর আরোহণ 
করিয়া আসিয়াছিলেন এবং খচ্চরের উপর ছিল রেশমের একটি গদি। তিনি আগমন 
করিয়াই রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহ্‌র রাসূল! আপনি কি অন্ত্ 
খুলিয়া ফেলিয়াছেন? তিনি বলিলেন, হা । জিবরীল (আ) বলিলেন, কিন্তু ফেরেশতাগণ 
এখনও তাহাদের অস্ত্র খুলিয়া ফেলেন নাই। আমি তো এখন কাফিরদিগকে ধাওয়া 
করিয়া ফিরিয়া আসিতেছি। অতঃপর তিনি বলিলেন, আল্লাহ্‌ তা'আলা আপনাকে বনু 


Contents 
সূরা আহ্যাব ৬৫ 


কুরায়যার বিরুদ্ধে অভিযান চালাইতে নির্দেশ দান করিয়াছেন। তিনি ইহাও বলিলেন, 
আল্লাহ্‌ তা'আলা আমাকে হুকুম দিয়াছেন, আমি যেন তাহাদিগকে উলট-পালট করিয়া 
দেই। 

রাসূলুল্লাহ্‌ (সা) তখনই প্রস্তুত হইলেন এবং সাহাবায়ে কিরামকেও বনূ কুরায়যার 
কয়েক মাইল দূরে অবস্থিত রাসূলুল্লাহ্‌ (সা) জোহরের পর এই অভিযান শুরু 
করিলেন। সাহাবায়ে কিরামকে তিনি বলিলেন, ঠক নি চুন 
2০8 ৮4 বনূ কুরায়যার আবাসে না গিয়া কেহ যেন আসরের সালাত আদায় না 
করে। রাসূলুল্লাহ্‌ (সা)-এর নির্দেশ পাইয়া সাহাবায়ে কিরাম বনূ কুরায়যার উদ্দেশ্যে 
রওয়ানা হইলেন, কিন্তু পথেই সালাতের সময় হইয়া গেল। অতএব তাহাদের কেহ 
কেহ পথেই সালাত আদায় করিলেন। তাহারা বলিলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর উদ্দেশ্য 
হইল, আমরা যেন দ্রুত চলি। পথে সালাতের সময় আগত হইলে সালাত পড়িতে 
তিনি নিষেধ করেন নাই। অন্যান্য সাহাবায়ে কিরাম যাহারা সালাত পড়িতে বিরত 
ছিলেন তাহারা বলিলেন, বনু কুরায়যার বসতিতে না পৌছিয়া আমরা সালাত পড়িব না । 
যাহা হউক যে যাহা করিল উহাতে কেহ আপত্তি করিল না। হযরত নবী করীম (সা) 
হযরত ইব্‌ন উম্মে মাকতৃম (রা)-কে মদীনার খলীফা নিযুক্ত করিয়া পরে রওয়ানা 
হইলেন। পতাকা দিলেন হযরত আলী (রা)-কে। বনু কুরায়যার বস্তিতে উপস্থিত 
হইয়া তিনি তাহাদিগকে যুদ্ধের জন্য আহ্বান করিলেন এবং পঁচিশ দিন পর্যন্ত 
তাহাদিগকে অবরোধ করিয়া রাখিলেন। অবরোধ দীর্ঘ হইলে তাহারা অস্থির হইয়া 
হযরত সাদ ইব্‌ন মু'আয (রা)-কে বিচারক মানিয়া কিল্লার বাহিরে আসিল । হযরত 
সা'দ ইব্‌ন মু'আয (রা) আওস গোত্রের নেতা ছিলেন এবং জাহেলী যুগে তাহাদের 
সহিত বনূ কুরায়যার মিত্রতা ছিল। তাহাদের ধারণা ছিল হযরত সা'দ ইব্‌ন মু'আয 
(রা) তাহাদের সহিত পূর্ব মিত্রতার কারণে তাহাদের প্রতি লক্ষ্য রাখিনেন। যেমন 
আব্দুল্লাহ ইব্‌ন উবাই ইব্‌ন ছালুখ “বনু কায়নুকা' গোত্রকে যখন রাসূলুল্লাহ্‌ (সা) এর 
নিকট হইতে মুক্ত করিবার সময় তাহাদের পারস্পরিক মিত্রতার প্রতি লক্ষ্য 
রাখিয়াছিল। অথচ তাহারা ইহা জানিত না যে, হযরত সা*দ (রা) তাহাদের সম্বন্ধে কি 
শপথ করিয়া রাখিয়াছিলেন। 

খন্দকের যুদ্ধে হযরত সা'দ (রা)-এর এক শিরায় তীরের আঘাতে অসাধারণ ক্ষত 
হইয়াছিল। অনবরত উহা হইতে রক্ত ধারা প্রবাহিত হইতেছিল। রাসূলুল্লাহ্‌ (সা) 
উহাতে দাগ দিয়াছিলেন এবং নিকট হইতে তাহাকে দেখা-শুনার জন্য মসজিদে এক 
তাবুতে তাহাকে রাখিয়াছিলেন। হযরত সা'দ এই পরিস্থিতিতে আল্লাহ্‌র নিকট এই 
দু'আ করিয়াছিলেন, “হে আল্লাহ্‌! কুরাইশদের সহিত যদি আর একটি যুদ্ধ করিতে হয় 


ইব্‌ন কাছীর-_৯ (৯ম) 


Contents 


৬৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


তবে আপনি উহার জন্য আমাকে জীবিত রাখুন । আর যদি আমাদের পারস্পরিক যুদ্ধের 
অবসান ঘটিয়া থাকে তবে ক্ষতের রক্তধারা প্রবাহিত করুন। তবে বনূ কুরায়যার 
বিশ্বাসঘাতকতার প্রতিশোধ গ্রহণ করিবার পূর্বে আমাকে মৃত্যু দান করিবেন না।” 
আল্লাহ্‌ তা“আলা তাহার এই দু'আ কবুল করিলেন। ইহাও নির্ধারণ করিলেন যে, বনু 
কুরায়যা স্বেচ্ছায় হযরত সা'দ ইব্‌ন মু'আয (রা)-কে তাহাদের বিচারক মানিয়া লইবে। 
কার্যত: হইলও তাহাই । তাহারা হযরত সাদ (রা)-কে বিচারক মানিয়া তাহাদের কিল্লা 
' হইতে বাহির হইয়া আসিল । রাসূলুল্লাহ্‌ (সা) তখন হযরত সা'দ (রা)-কে বিচার 
করিবার জন্য মদীনা হইতে আনিবার জন্য লোক প্রেরণ করিলেন। রাসূলুল্লাহ্‌ সো) এর 
নির্দেশ পাইয়া তিনি একটি গাধার উপর আরোহণ করিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে 
উপস্থিত হইলেন । এদিকে আওস গোত্রীয় লোকেরা পথেই হযরত মু'আয (রা)-কে 
সবিনয় অনুরোধ করিতে লাগিল, বন কুরায়যা আপনার পূর্ব বন্ধু, তাহারা সদা সর্বদা 
আপনার সুখ-দুঃখের সাথী । অতএব তাহাদের সহিত আপনি কোমল ব্যবহার করিবেন । 
হযরত সা'দ (রা) নীরবে তাহাদের কথা শ্রবণ করিতেছিলেন; কিন্তু যখন তাহারা মাত্রা 
অতিক্রম করিল তখন তিনি মুখ খুলিলেন। তিনি বলিলেন, সা'দ এর সেই সময় 
আসন্ন, যখন সে কোন নিন্দুকের নিন্দার কোন পরোয়া করিবে না। তাহার এই বাক্য 
শ্রবণ করিয়া তাহারা বুঝিল, বনূ কুরায়যার প্রতি তিনি কোন অনুগ্রহ করিবেন না। 
তাহাদিগকে ধরা হইতে নিশ্চিহ্ন করিবেন। চলিতে চলিতে হযরত সা'দ (রা) যখন 
রাসূলুল্লাহ্‌ (সা) এর তীবুর নিকটবর্তী হইলেন তখন রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে দেখিয়া 

ইহা শুনিয়া মুসলমানগণ দাড়াইয়া গেলেন এবং সম্মানের সহিত তাহাকে .তাহার 
বিচারের আসনে বসাইলেন। তিনি আসন গ্রহণ করিলেন। রাসূলুল্লাহ্‌ (সা) বনু 
কুরায়যার প্রতি ইর্থগত করিয়া তাহাকে বলিলেন, ইহারা তোমাকে বিচারক মানিয়া 
কিল্লা হইতে অবতরণ করিয়াছে । অতএব তুমি যেমন ইচ্ছা তাহাদের বিচার কর। 
তখন হযরত সা'দ জিজ্ঞাসা করিলেন, তাহাদের মধ্যে কি আমার হুকুম পালিত হইবে? 
রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, হা। তিনি পুনরায় জিজ্ঞাসা করিলেন, এই তীাবুর মধ্যে 
যাহারা আছে, তাহাদের মধ্যে কি আমার হুকুম পালিত হইবে ? রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন, হাঁ । অত:পর তিনি এ দিকেও ইংগিত করিয়া যেদিকে রাসূলুল্লাহ্‌ (সা) 
বিদ্যমান, বলিলেন, এই দিকে যাহারা আছেন, তাহাদের উপর কি আমার হুকুম জারী 
হইবে । অবশ্য এই কথা বলিবার সময় তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি সম্মান প্রদর্শনের 
নিমিত্ত স্বীয় মুখমণ্ডল অন্যদিকে করিলেন। রাসূলুল্লাহ্‌ সো) তখনও বলিলেন, হা। 
ইহাদের উপরও তোমার হুকুম জারী হইবে । এই সকল ভূমিকা শেষ করিবার পর 
হযরত মু'আয বলিলেন, আমার হুকুম হইল, বনূ কুরায়যার যেই সকল লোক যুদ্ধ 
করিবার উপযুক্ত, তাহাদের সকলকে হত্যা করা হইবে। তাহাদের মহিলা ও শিশু 


Contents 
সূরা আহ্যাব ৬৭ 


সন্তানদিগকে কয়েদ করা হইবে এবং মালও ছিনাইয়া লওয়া হইবে । ইহা শ্রবণ করিয়া 
রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, 501 ৮১ ৬৪ ১০401 7২-৯3০৮৫-৯ ১৪ ইহাদের 
সম্বন্ধে আল্লাহ্‌ তা'আলা সাত' আসমানের উপর হইতে যেই হুকুম করিয়াছেন, তুমিও 
সেই হুকুমই করিয়াছ। অন্য এক রেওয়ায়েতে বর্ণিত আছে £ 

এ1-|। ২৯ ০৮৫৯ এগ্র তুমি বিশ্বপতি মহান আল্লাহ্‌র হুকুম মুতাবিক হুকুম 
করিয়াছ। 

হযরত মু'আয রো)-এর হুকুম সম্পন্ন হইবার পর রাসূলুল্লাহ্‌ সো) কয়েকটি পরিখা 
খনন করিবার নির্দেশ দিলেন। অতএব পরিখা খনন করা হইল এবং বনূ কুরায়যার 
লোকদের হাত বাঁধিয়া হত্যা করা হইল এবং উহাতে নিক্ষেপ করা হইল । উহাদের 
ংখ্যা ছিল সাত-আট শতের মাঝে । আর যাহাদের মুখে দাড়ি-গৌফ গাজায় নাই এমন 
শিশু-কিশোরদিগকে মহিলাদের সহিত বন্দী করা হইল । আর তাহাদের.মালও ছিনাইয়া 
লওয়া হইল । 'কিতাবুস সীরাত' গ্রন্থে আমি এ বিষয়ে পূর্ণ দলীল-প্রমাণসহ সবিস্তারে 
আলোচনা করিয়াছি । 5০11) «৬৯11 4119 

এই ঘটনার প্রেক্ষিতে ইরশাদ হইয়াছে 8 11 41 ১১1৬১১৮১311 ০9 
অর্থাৎ কিতাবীদের মধ্য হইতে যাহারা রাসূলুল্লাহ্‌ (সা) এর বিরুদ্ধে সম্মিলিত বাহিনীর 
সাহায্য করিয়াছিল তাহাদিগকে তাহাদের কিন্লা হইতে বাহির করিয়াছিলেন। আর 
তাহারা হইল বনূ কুরায়যা। তাহাদের পূর্ব পুরুষগণ তাওরাত ও ইন্জীল গ্রন্থে শেষ 
নবীর কথা লিখিত পাইয়া তাহার অনুসরণের আশায় হিজাযে আসিয়া বসতি স্থাপন 
করিয়াছিল । 

(31১৯৫ ১%, 20, "১ 2.১415 কিছু তাহাদের পরিচিত বস্তুর যখন আগমন 
ঘটিল তখন তাহারা উহা অস্বীকার করিয়া বসিল । আর এই কারণেই তাহাদের উপর 
আল্লাহ্র অভিশাপ অবতীর্ণ হইয়াছে। 

১৬১০০ ৯০ 4155 হযরত মুজাহিদ, ইকরিমাহ, আতা-সুদ্দী, কাতাদাহ (রি) 
ও অন্যান্য উলামায়ে কিরামের মতে, ০৯2 অর্থ কিল্লা। যেহেতু কিল্লা উচ্চ এবং 
সংরক্ষিত স্থানে অবস্থিত হয়, এই কারণে গরুর শিং -কে ০০০ বলা হয়ঃ কারণ 
ইহাও সর্ব উচ্চ স্থানে থাকে । 

০2১৭ 43518 ৮৪ 88) আর তিনি (আল্লাহ) তাহাদের অন্তরে ভয়ের সঞ্চার 
করিয়া দিলেন। তীহারাই মুশরিকদিগকে রাসূলুল্লাহ্‌ সা)-এর সঙ্গে যুদ্ধ করিবার জন্য . 
উত্তেজিত করিয়াছিল । মুসলমানগণকে ভীত-সন্ত্রস্ত করিয়াছিল এবং তাহাদিগকে হত্যা 
করিয়া ধরাপৃষ্ঠ হইতে নিশ্চিহ্ন করিতে চাহিয়াছিল এবং পৃথিবীতে ইজ্জত, সম্মান 


Contents 
৬৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


প্রতিষ্ঠিত করিবার কামনা বাসনা করিয়াছিল, কিন্তু অবস্থা সম্পূর্ণ বিপরীত হইল । 
মুসলমানদের পরিবর্তে মুশরিকরাই ময়দান শূন্য করিয়া পলায়ন করিল। সাফল্য 
মুসলমানদের কদম চুম্বন করিল। ইয়াহুদীরা মুসলমানদিগকে হত্যা করিয়া তাহারাই 

নি যা 
তর রা বরাতে এ যা এ 
যাহারা যুদ্ধের উপযোগী ছিল তাহাদিগকে হত্যা করা হইয়াছিল এবং শিশু-কিশোর ও 
মহিলাদিগকে বন্দী করা হইয়াছিল। 

ইমাম আহমদ (র) বলেন, হুশাইম ইবৃন বশীর (র) ....আতীয়্যাহ কুরাধী (র) 
হইতে বর্ণিত। তিনি বলেন, বনূ কুরায়যা এর বিচারের দিনে আমাকে রাসূলুল্লাহ্‌ (সা) 
এর সম্মুখে পেশ করা হইলে আমার সম্বন্ধে তাহারা সন্দেহ করিল, বাস্তবিক আমি 
যুদ্ধের বয়সে উপনীত হইয়াছি কি না? তখন রাসূলুল্লাহ্‌ (সা) আমার দাড়ি-গৌফ 
গজাইয়াছে কি-না, উহা দেখিবার জন্য নির্দেশ দিলেন। অত:পর তাহারা আমার প্রতি 
লক্ষ্য করিয়া দেখিল, কিন্তু আমার দাড়ি-গৌফ গজাইয়াছে বলিয়া বুঝিল না। অতএব 
রাসূলুল্লাহ (সো) আমাকে হত্যা করিলেন না এবং বন্দীদের সহিত আমাকে বন্দী 
করিলেন । সুনান গ্রন্থকারগণও অনুরূপ বর্ণনা করিয়াছেন এবং সকলেই আব্দুল মালিক 
ইব্‌ন উমাইর এর সূত্রে বর্ণনা করিয়াছেন । ইমাম তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান 
সহীহ । ইমাম নাসায়ী (র) ...আতিয়্যাহ হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। 

৫1০ ১০৩ 4০91৮5541৯৪ আর তিনি তোমাদিগকে তাহাদের 
ভূমি, ঘরবাড়ী ও ধনসম্পদের- অধিকারী করিয়াছেন অর্থাৎ তোমরা যে তাহাদিগকে 
হত্যা করিয়াছ উহার ফলেই আল্লাহ্‌ এই সকল বস্তুর অধিকারী করিয়াছেন । 

(২১৮ 4 1559 আর এমন ভূমির অধিকারী করিয়াছেন, যাহা এখনও 
তোমাদের পদানত হয় নাই। কেহ কেহ বলেন, এই ভূমি হইল “খায়বার” এর ভূমি 
আর কেহ কেহ বলেন, পবিত্র মক্কার ভূমি । যায়েদ ইবৃন আসলাম (র) হইতে মালেক 
(র) এইরূপ বর্ণনা করিয়াছেন। অবশ্য কেহ কেহ বলেন, এ ভূমি হইল পারস্য ও রূম 
এর ভূমি। ইব্‌ন জারীর (র) বলেন, উল্লেখিত সকল ভূমিই আয়াতের মর্মের অন্তর্ভূক্ত 
হইতে পারে। 

০৮৪ ৮৮৪৫8 45 এ] 9৫ আর আল্লাহ্‌ তা'আলা সকল বস্তুর উপর 
ক্ষমতাবান। ইমাম আহমদ (র) বলেন, ইয়াধীদ (র)...আলকামাহ ইবৃন ওয়াক্কাস (র) 
হইতে বর্ণিত। তিনি বলেন, হযরত আয়িশা (রা) আমাকে অবহিত করিয়াছেন। তিনি 
বলেন, খন্দকের যুদ্ধকালে একবার আমি খোজ-খবর লইবার জন্য বাহিরে আসিলাম। 


Contents 


সূরা আহ্যাব ৬৯ 


হঠাৎ আমার পশ্চাতে কোন আগন্তবকের কঠিন পদধ্বনি শুনিতে পাইলাম । দেখা গেল 
আগন্তুক হযরত সা'দ ইব্‌ন মু'আয এবং তাহার সহিত রহিয়াছেন তাহার ভ্রাতুষ্পুত্র 
হারিস ইবন আওস। হযরত আয়িশা (রা) বলেন, আমি তাহাকে দেখিয়া মাটিতে 
বসিয়া পড়িলাম । হযরত সাদ বর্ম পরিহিত ছিলেন; কিন্তু তিনি দীর্ঘকায় হইবার 
কারণে তাহার পূর্ণ শরীর উহা! দ্বারা আচ্ছাদিত ছিল না। আর এই কারণে তাহার উপর 
আমার আশংকা হইতেছিল হয়ত তাহার শরীরের উন্মুক্ত অংশে শক্র আঘাত হানিতে 
পারে। হযরত আয়িশা (রা) বলেন, জিনা রি যারা নাগা 
করিতে করিতে চলিতেছিলেন। 

হযরত আয়িশা (রা) বলেন, অত:পর আমি একটি বাগানে প্রবেশ করিয়া দেখিলাম 
সেখানে কিছু মুসলমান আছেন । হযরত উমর ইবনুল খাত্তাবও সেখানে ছিলেন এবং 
লোহার টুপি পরিহিত আরো এক ব্যক্তি ছিলেন । হযরত উমর (রা) আমাকে দেখিয়া 
তিরঙ্কারের স্বরে বলিলেন, তুমি কেন এখানে আসিয়াছ ? আল্লাহর কসম, তুমি বড়ই 
দু:সাহসীনী । কোন বিপদে যে আক্রান্ত হইতে পার, ইহা হইতে নিজেকে নিরাপদ মনে 
করিলে কিভাবে 2 এইরূপে তিনি আমাকে তিরঙ্কার করিতে থাকিলেন৭ ফলে আমি 
এতই লঙ্জিত হইলাম যে, মনে মনে কামনা করিতে লাগিলাম, হায়! যদি এখনই ভূমি 
ফাটিয়া যাইত তবে উহার মধ্যে আমি আশ্রয় গ্রহণ করিতাম। এতক্ষণে: লোহার টুপি 
দ্বারা মুখমণ্ডল আবৃত এ ব্যক্তি ভাহার টুপি সরাইলেন । তাহাকে দেখিয়াই আমি চিনিয়া 
ফেলিলাম। তিনি হযরত তালহা ইব্‌ন উবায়দুল্লাহ্‌ । হযরত উমর (রা)-কে অধিক 
তিরস্কার করিতে শুনিয়া তিনি তাহাকে বলিলেন, হে উমর! আপনি বহু তিরঙ্কার 
করিয়াছেন, আর নহে । পরিণতির এত ভয় কেন 9 কেন এত ব্বিত হইয়াছেন । পলায়ন 
করিয়া আল্লাহ্র আশ্রয় ব্যতীত আর কি আশ্রয়ের কোন স্থান আছে ? এই সকল কথা: 
বলিয়া তিনি হযরত উমর (রা)-কে নারব করিলেন। 

হযরত আয়িশা (রা) বলেন, না 
(রা)-এর প্রতি তীর নিক্ষেপ করিল। তীর নিক্ষেপ করিতে সে বলিল? আমি ইবনুল 
আরাব্াহ। আমার পক্ষ হইতে তুমি ইহা গ্রহণ কর। তীরটি হযরত সা'দ এর এক 
শিরায় লাগিল এবং শিরাটি কাটিয়া গেল। হযরত সা'দ তখন এই দু'আ করিলেন ৪ 


০৯৯১০১৪১০০১ এসি 0 
হে আল্লাহ্‌! যাবৎ না আমি বনু কুরায়যা হইতে প্রতিশোধ হণ করিয়া আমার চক্ষু 
শীতল করিব আপনি আমাকে মৃত্যু দান করিবেন না। 
অথচ বনু কুরায়যা জাহেলী যুগ হইতে হযরত সা'দ ইব্‌ন ম*আয+(রা)-এর মিত্র 
ছিল । হযরত আয়িশা (রা) বলেন, হযরত সা'দ ইব্‌ন মু'আয এই দু'আ করিতেই 


Contents 


৭০ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাহার যখম হইতে রক্ত প্রবাহ বন্ধ হইয়া গেল। হযরত আয়িশা বলেন, ইহার পর 
আল্লাহ্‌ তা'আলা মুশরিকদের উপর ঝড়ো হাওয়া প্রবাহিত করিলেন এবং মুসলমানদের 
আর যুদ্ধ করিতে হইল না। মুশরিক নেতা আবু সুফিয়ান তাহার দলবলসহ রণক্ষেত্র 
ত্যাগ করিয়া দ্রুত মক্কা পানে ছুটিল। উয়াইনাহ ইব্‌ন বদর স্বীয় দলবলসহ নজ্দ 
পলায়ন করিল এবং বনু কুরায়যা যুদ্ধের ময়দান ত্যাগ করিয়া তাহাদের কিন্তায় আশ্রয় 
গ্রহণ করিল আর রাসূলুল্লাহ্‌ (সা)-ও সাহাবায়ে কিরামকে লইয়া মদীনায় প্রত্যাবর্তন 
করিলেন এবং হযরত সা'দ (রা)-এর জন্য মসজিদে একটি চামড়ার তাবু খাটাইতে 
নির্দেশ দিলেন এবং তাহার নির্দেশ মুতাবিক তাবু খাটানো হইল । এমন সময় হযরত 
জিবরীল (আ)-এর আগমন ঘটিল। তাহার মুখমণ্ডল ছিল ধূলা আচ্ছাদিত ৷ রাসূলুল্লাহ্‌ 
(সা)-কে তিনি জিজ্ঞাসা করিলেন, আপনি কি অন্ত্র খুলিয়া ফেলিয়াছেন? আল্লাহ্র 
কসম, ফেরেশতাগণ এখনও তাহাদের অস্ত্র খুলেন নাই। আপনি ‘বনু কুরায়যা' এর 
সহিত মুকাবিলা করিবার জন্য বাহির হইয়া পড়ুন এবং তাহাদের সহিত যুদ্ধ করুন। 
এই নির্দেশ শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) তখনই স্বীয় বর্ম পরিধান করিলেন এবং সাহাবায়ে 
কিরামকে যুদ্ধের জন্য রওয়ানা হইবার হুকুম দিলেন। মসজিদে নববীর নিকটেই বনূ 
তামীম গোত্রের আবাস ছিল। যাত্রাকালে রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদিগকে জিজ্ঞাসা 
করিলেন, এখান দিয়া কে গমন করিয়াছে জান কি ? তাহারা বলিল, দেহ্য়া কালবী । 
বস্তুত হযরত জিবরীল (আ)-এর মুখমন্ডল, তাহার দাত ও দাড়ি হযরত দেহয়া 
কালবীর মুখমন্ডল, তাহার দাত ও দাড়ির সদৃশ ছিল। 

রাসূলুল্লাহ্‌ (সা) বনু কুরায়যার বসতিতে উপস্থিত হইলেন এবং পঁচিশ দিন পর্যন্ত 
তাহাদিগকে অবরোধ করিয়া রাখিলেন। অবরোধ ও বিপদ যখন তাহাদের উপর 
হইয়া আস এবং তোমাদের সম্বন্ধে রাসূলুল্লাহ্‌ (সা)-এর যেই, নির্দেশ হয় উহা পালন 
কর। কিন্তু তাহারা এই বিষয়ে আবু লুবাবাহ ইব্ন আবদুল মুনযির এর সহিত পরামর্শ 
করিল। তিনি বলিলেন, এই প্রস্তাব মানিয়া লইলে তোমাদিগকে যে হত্যা করা হইবে 
ইহা অনিবার্য । তখন তাহারা এই প্রস্তাব অস্বীকার করিয়া বলিল, আমরা সা'দ ইব্‌ন 
মূআয (রা)-কে বিচারক মানিয়া কিল্লা ত্যাগ করিতে প্রস্তুত । রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন, ১.১০ ০ ৮৭ 7৯ এ:০1১1১ তোমরা সা'দ ইব্‌ন মু'আয (রা)-কে 
বিচারক মানিয়াই কিন্লী হইতে বাহির হইয়া আস। তাহারা বাহির হইয়া আসিল এবং 
রাসূলুল্লাহ্‌ (সা) হযরত সা'দ ইব্‌ন মু'আয রো)-কে সেখানে আনিবার জন্য লোক 
প্রেরণ করিলেন। অত:পর তাহাকে একটি গাধার উপর আরোহণ করাইয়া তথায় 
হাজির করা হইল । গাধার উপর খেজুরের সরপার গদী ছিল। হযরত সা'দ রো)-এর 
স্বগোত্রীয় লোকজন তাহার চতুর্দিকে ঘিরিয়া ছিল। তাহারা তাহাকে বুঝাইতেছিল, বনূ 


Contents 


সুরা আহ্যাব ৭১ 


কুরায়যা আমাদের পুরাতন বন্ধু । আমাদের মিত্র, আমাদের সুখ-দুঃখের সাথী । 
তাহাদের সহিত যে আমাদের কি গভীর সম্পক: তাহা আপনার নিকট গোপন নহে । 
হযরত আয়িশা (রা) বলেন, হযরত সা'দ (রা) তাহাদের এই সকল কথা নীরবে 
শুনিতেছিলেন। তাহাদের কোন কথারই জবাব দিতেছিলেন না। এমন কি চলিতে 
চলিতে যখন বনূ কুরায়যার আবাসের নিকটবর্তী হইলেন, তখন তিনি স্বীয় কওমকে 
সম্বোধন করিয়া বলিলেন, +:% £২% 4 549 31 ০1 ৩। ১৪ সেই সময়টি আগত 
হইয়াছে যখন আমি আল্লাহ্র রাহে কোন নিন্দুকের নিন্দার কোন পরোয়াই করিব না। 

হযরত আয়িশা (রা) বলেন, হযরত আবূ সাঈদ বলেন, যখন সা'দ ইব্‌ন মু'আয 
(রা) আগমন করিলেন, রাসূলুল্লাহ্‌ (সা) উপস্থিত সকলকে সম্বোধন করিয়া বলিলেন, 
২১১3 ১০০ | [৮২১5 তোমরা তোমাদের সরদারের জন্য উঠিয়া দীড়াও এবং 
তাহাকে সোয়ারী হইতে নামাও। তখন হযরত উমর (রা) বলিলেন, আমাদের সায়্যেদ 
ও মাওলা তো কেবলমাত্র আল্লাহ্‌ তা'আলা । রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, ৯1১% তাহাকে 
নামাও। অত:পর তাহারা তাহাকে নামাইলেন। রাসূলুল্লাহ্‌ (সা) হযরত সা'দ রো)-কে 
বলিলেন, ৮4৪ ১৫ হে সা'দ! ইহাদের সম্বন্ধে তুমি বিচার কর। হযরত সা'দ (রা) 
বলিলেন, আমার বিচার হইল, ইহাদের মধ্য হইতে যাহারা যোদ্ধা তাহাদিগকে হত্যা 
করা হইবে । ইহাদের শিশু-কিশোরদিগকে বন্দী করা হইবে ও ইহাদের ধন-সম্পদ বন্টন 
করা হইবে । তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ 

£1৮-75৯5 4111 4৯728 ৮৫৯ ১৪৫ নিসন্দেহে তুমি ইহাদের সম্বন্ধে 
আল্লাহ্‌ ও. তাহার রাসূলের যেই বিচার তাহাই করিয়াছ। অত:পর হযরত সা'দ (রা) 
আল্লাহ্‌র দরবারে এই মুনাজাত করিলেন ঃ 
১0০75510042৯৯১৯4628756855 

হে আল্লাহ্‌! কুরাইশদের বিরুদ্ধে যদি আপনার নবীর জন্য আর কোন যুদ্ধ অবশিষ্ট 
রাখিয়া থাকেন তবে উহাতে শরীক হইবার জন্য আমাকে জীবিত রাখুন আর যদি 
তাহারা ও কুরাইশদের মধ্যে যুদ্ধের অবসান ঘটিয়া থাকে তবে আমাকে মৃত্যু দান 
করুন। হযরত আবূ সাঈদ বলেন, তাহার এই দু'আর পরে তাহার যখম হইতে রক্ত 
প্রবাহিত হইতে লাগিল এবং তাহাকে তাহার তাবুর মধ্যে লইয়া যাওয়া হইল । হযরত 
আয়িশা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) হযরত আবূ বকর ও উমর (রা) তাহার তাবুতে 
উপস্থিত হইলেন । সেই সত্তার কসম, যাহার হাতে মুহাম্মদ (সা)-এর প্রাণ । আমি আবু 


Contents 


৭২ তাফসীরে ইব্‌ন কাছীর 


বকর ও উমর (রা)-এর ক্রন্দন আমার ঘরে বসেই পৃথক পৃথক বুঝিতেছিলাম ৷ তাহারা 
পরস্পর সদয় ও আন্তরিক হযরত আলকামাহ (র) হযরত আয়িশা (রা)-কে জিজ্ঞাসা 
করিলেন, আম্মা! রাসূলুল্লাহ্‌ সো) এমন মুহূর্তে কি করিতেন ? তিনি বলিলেন, কাহারও 
উপর রাসূলুল্লাহ্‌ (সা)-এর অশ্রু প্রবাহিত হইত না, তবে তিনি যখন চিন্তিত ও ব্যথিত 
হইতেন তখন স্বীয় দাড়ি মুবারক মুঠার মধ্যে গ্রহণ করিতেন । 

ইমাম বুখারী ও মুসলিম (র) আবদুল্লাহ্‌ ইব্ন নুসাইর ... হযরত আয়িশা রো) 
হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন; তবে তাহাদের বর্ণিত হাদীস ইহা অপেক্ষা সংক্ষিপ্ত । 


fs 2 2 5 ৫2৮ £ পা 1 

মাপা ৬1১ 8৬5) ০) (YA) 
৮4 Ab LS; ৮৩) 
৬৮০০০০৮৭ 19০ ১/-১ 

রর পা ৪৮. ২) 94) CERAM Less 

৩১ 5১5১১ 2 LSE (৭) 


চার্চ (95121 eS 50 ৫8 


২৮. হে নবী! তুমি তোমার স্ত্রীদিগকে বল, তোমরা যদি পার্থিব জীবন ও 
উহার ভূষণ কামনা কর, তবে আইস, আমি তোমাদিগের ভোগ-সামশ্রীর ব্যবস্থা 
করিয়া দিই এবং সৌজন্যের সহিত তোমাদিগকে বিদায় দিই। | 

২৯. আর যদি তোমরা আল্লাহ্‌ ও তাহার রাসূল ও আখিরাত কামনা কর তবে 
তোমাদিগের মধ্যে যাহারা সৎকর্মশীল আল্লাহ্‌ তাহাদিগের জন্য মহা প্রতিদান 
প্রস্তুত রাখিয়াছেন । 

তাফসীর ৪ উল্লেখিত আয়াতে আল্লাহ্‌ তাআলা তাহার রাসূলকে হুকুম করিয়াছেন, 
তিনি যেন তাহার পততিগণকে দুইটি বিষয়ে ক্ষমতা অর্পণ করেন। একটি হইল 
রাসূলুল্লাহ্‌ (সা) হইতে পৃথক হইয়া তাহাদের পার্থিব সম্পদের এশ্বর্যশীল লোকের 
আশ্রয় গ্রহণ করা | আর দ্বিতীয়টি হইল রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে অবস্থান করিয়া 
দরিদ্যের জীবন যাপন ও ধৈর্য ধারণ করা! ইহার বিনিময়ে তাহারা আল্লাহ্‌র কাছে মহা 
প্রতিদানের অধিকারী হইবেন। রাসূলুল্লাহ্‌ (সা) তাহার পত্মিগণকে আল্লাহর নির্দেশ 
সুতাবিক এই ক্ষমতা অর্পণ করিলে তাহারা আল্লাহ্‌ ও তাহার রাসূল (সা) এবং পার্থিব 


Contents 


সুরা আহ্যাব ্‌ ৭৩ 


ধন-সম্পদের পরিবর্তে পারলৌকিক সুখ-শান্তিকেই গ্রহণ করিলেন । আল্লাহ্‌ তা'আলা 
ইহার ফলে তাহাদিগকে পার্থিব কল্যাণও দান করিলেন এবং পারলৌকিক সৌভাগ্যও 
দান করিলেন। ইমাম বুখারী (র) বলেন. আবুল ইয়ামান (র) হযরত আয়িশা (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ্‌ তা'আলা তাহার রাসূল (সা)-কে স্বীয় পত্বিগণকে 
ইখতিয়ার দানের নির্দেশ দিলে রাসূলুল্লাহ্‌ (সা) সর্ব প্রথম তাহার নিকট আগমন 
করিলেন । তিনি বলিলেন, আয়িশা! আমি তোমাকে একটি কথা বলিব; তবে তোমার 
আব্বা-আম্মার সহিত পরামর্শ করিবার পূর্বে মতামত ব্যক্ত করিবে না। হযরত আয়িশা 
(রা) বলেন, রাসূলুল্লাহ (সা) জানিতেন যে, আমার আব্বা-আম্মা কখনও ইহা পছন্দ 
করিবেন না যে, আমি রাসূলুল্লাহ (সা) হইতে পৃথক হই। অত:পর তিনি এই আয়াত 
পাঠ করিলেন 4৯08% 38 ৮১ (৫7, হে নবী! তুমি তোমার পত্মিদিগকে বল... 
আমি তখন বলিলাম, ইহার কোন্‌ বিষয়ে আমি আব্বা-আম্মার সহিত পরামর্শ করিব? 
এই বিষয়ে আববা আম্মার সহিত পরামর্শ নানার নল EE 
ও তাহার রাসূল (সা) এবং পরকালকেই কামনা করি । 

ইমাম বুখারা (র) হাদীসটি মুআল্লাক পদ্ধতিতে লাইস (র) হযরত আয়িশা (রা) 
হইতে বর্ণিত । তবে ইহাতে তিনি কিছু অতিরিক্ত রেওয়ায়েত করিয়াছেন । আর উহা 
হইল, হযরত আয়িশা (রা) বলেন, আমার মতামত জিজ্ঞাসা করিবার পর.রাসুলুল্লাহ্‌ ' 
(সা) তাহার অন্যান্য পত্রিগণের কাছে জিজ্ঞাসা করিলে তাহারা আমার মতই মত 
প্রকাশ করিলেন । ইমাম বুখারী (র) বলেন, হাদীসটি বর্ণনা করিতে ইমাম মামার 
ইযৃতিরাব করিয়াছেন । তিনি কখনও যুহরী ও আবু সালমা এর সূত্রে বর্ণনা করিয়াছেন! 
আবার কখনও যুহরী, উরওয়া ও হযরত আয়িশা (র)-এর সুত্রে বর্ণনা করিয়াছেন । ইব্‌ন 
জারীর (র) বলেন, আহমদ ইব্‌ন আন্দাহ যব্বী (র) হযরত আয়িশা (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, যখন “খিয়ার' সম্পর্কিত আয়াত নাযিল হইল, তখন রাসূলুল্লাহ্‌ 
(সা) আমাকে বলিলেন ১২৯ (১4৪ ৮৪১ ১৩ 1১০| এ] ১৫৩। oll 
এ১১১। ১৭৩. আমি তোমার নিকট একটি বিষয় আলোচনা করিতে চাইতেছি, উহা 
করিবে না । হযরত আয়িশা (রা) বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহ্র রাসূল! 
বিষয়টি কি? রাসূলুল্লাহ্‌ (সা) ইহার পর পুনরায় পূর্বের কথা তাহাকে বলিলেন ৷ হযরত 
আয়িশা (রা) বলেন, বিষয়টি কি? রাসূলুল্লাহ্‌ (সা) আবার হযরত আয়িশা (রা)-কে 
পূর্বের কথা বলিলেন যে. তোমার আব্বা-আম্মার সহিত পরামর্শ করিবার পূর্বে কোন 
ফয়সালা করিবে না। হযরত আয়িশা (রা) বলেন, আমি আবারও যখন জিজ্ঞাসা 
করিলাম, ইয়া রাসূলাল্লাহ! (সা) বিষয়টি কি আমাকে বুঝাইয়া বলুন । 


ইবন কাছীরি--১০ (উম) 


Contents 


৭৪ | তাফসীরে ইব্‌ন কাছীর 


তখন তিনি এই আয়াত পাঠ করিলেন £ 
বউ] 06550 0 80 SS BALE BUA UF Ul 
হযরত আয়িশা বলেন, আমি আয়াত শ্রবণ করিতেই বলিলাম, আমরা আল্লাহ্‌, 
তাহার রাসূল ও পরকালের জীবনকে কামনা করি। হযরত আয়িশা (রা) বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) আমার জবাব শ্রবণ করিয়া বড়ই আনন্দিত হইলেন। ইব্‌ন জারীর 
বলেন ইব্‌ন অকী“ (রা) হযরত আয়িশা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, “খিয়ার' 
সম্পর্কিত আয়াত যখন নাযিল হইল তখন রাসূলুল্লাহ্‌ (সা) সর্বপ্রথম আমাকে জিজ্ঞাসা 
করিলেন- 
4০৮১০895044: ০50৫ 84০ 
SRL lc 
হে আয়িশা! আমি তোমার নিকট একটি বিষয় পেশ করিতেছি, উহা সম্পর্কে তুমি 
তোমার আব্বা আবূ বকর ও আম্মা উন্মে রুমান এর নিকট বিষয়টি পেশ করিবার পূর্বে 


কোন সিদ্ধান্ত গ্রহণ করিবে না। হযরত আয়িশা রো) বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, 
ইয়া রাসূলাল্লাহ! বিষয়টি কি? তখন তিনি এই আয়াত পাঠ করিলেন £ 


9 ক কা কক ক কে লা রা eof “ ee # OO 0D ৬ a লী ৩৩ ঠ 9 ৪8 
০1555142553 ৮৬৯০৫ 80504155553 ১40 এ ৯199 05 ৩১১1 871 
রা পা পা প রা 


oer we 


-(০১৮০ 9৯1১৫১০০৮১১০৮। 5512101968 
হে নবী! তুমি তোমার পত্মিগণকে বলিয়া দাও, যদি তোমরা পারির্ব জীবন ও উহার 
সজ্জা কামনা কর তবে আইস, আমি তোমাদিগকে ভোগ-সামগ্রীর ব্যবস্থা করিয়া দেই 
এবং সৌজন্যের সহিত বিদায় করি। আর যদি তোমরা আল্লাহ্‌, তাহার রাসূল ও 
আখিরাত কামনা কর তবে আল্লাহ্‌ তা'আলা তোমাদের মধ্য হইতে যাহারা সৎকর্ম 
করিবে তাহাদের জন্য মহা প্রতিদান প্রস্তুত করিয়া রাখিয়াছেন। হযরত আয়িশা (রা) 
বলেন, আমি তো আল্লাহ্‌, তাহার রাসূল ও আখিরাত কামনা করি আর এই বিষয়ে 
আমার আববা আবু বকর ও আম্মা উম্মে রূমান এর সহিত পরামর্শ করিবার প্রয়োজন 
মনে করি না। হযরত আয়িশা (রো) এর জবাব শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) হাসিয়া 
পড়িলেন। অত:পর রাসূলুল্লাহ্‌ (সা) অন্যান্য পত্িগণের ঘরেও প্রবেশ করিলেন এবং 
তাহাদিগকে প্রথমেই হযরত আয়িশা (রা)-এর জবাব শুনাইয়া দিলেন। অত:পর 
তাহারা সকলেই হযরত আয়িশা (রা)-এর জবাব এর অনুরূপ জবাব দিলেন । ইব্‌ন 
আবু হাতিম (র) হাদীসটি মুহাম্মদ ইব্ন সখর হইতে অন্র সূত্রে বর্ণনা করিয়াছেন । 


Contents 


সূরা আহযাব ৭৫ 


ইব্‌ন জারীর (র) বলেন, সাঈদ ইব্‌ন ইয়াহ্‌য়া উমাভী (র) হযরত আয়িশা (রা) 
হইতে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) যখন তাহার পত্মিগণের নিকট গমন 
করিলেন তখন আল্লাহ্র পক্ষ হইতে তাহাকে স্বীয় পত্মিগণকে ইখতিয়ার দেওয়ার 
হুকুম হইল। অত:পর রাসূলুল্লাহ্‌ (সা) সর্বপ্রথম আমার নিকট আগমন করিয়া 
বলিলেন- এ: ১০ ৮২৯ ৮1255 9৪1০৮4:5.এ আমি তোমার নিকট 
একটি বিষয় বলিব ৷ কিন্তু তোমার আব্বার সহিত পরামর্শ করিবার পূর্বে ব্যস্ত হইয়া 
কোন মত ব্যক্ত করিবে না। হযরত আয়িশা বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া 
রাসূলাল্লাহ! বিষয়টি কি বলুন । তিনি বলিলেন- 54,251 ৩! ৩১! তোমাদিগকে 
ইখতিয়ার দেওয়ার জন্য আমাকে হুকুম করা হইয়াছে। অত:পর তিনি এই সম্পর্কিত 
আয়াত পাঠ করিলেন । হযরত আয়িশা (রা) বলেন, ইহার পর আমি বলিলাম, আমার 
গ্রহণ করিতে নিষেধ করিয়াছেন। আমি তো আল্লাহ্‌ ও তাহার রাসূল (সা)-কে-ই গ্রহণ 
করি । ইহাতে রাসূলুল্লাহ্‌ (সা) খুশী হইলেন ৷ অত:পর তিনি তাহার অন্যান্য পত্মিগণের 
নিকটেও এই বিষয়টি পেশ করিলেন । তাহারা সকলেই এই জবাব দিলেন এবং আল্লাহ্‌ 
ও তাহার রাসূল (সা)-কে গ্রহণ করিলেন। 

ইব্ন আবূ হাতিম (র) বলেন, ইয়াধীদ ইব্‌ন সিনান (র) হযরত আব্দুল্লাহ ইব্‌ন 
আব্বাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন- হযরত আয়িশা (রো) বলেন, যখন “খিয়ার' 
সম্পর্কিত আয়াত নাযিল হইল, তখন সর্ব প্রথম রাসূলুল্লাহ (সা) আমার নিকট আগমন 
করিয়া বলিলেন_ 42১212১০5০5 ০৮৯ ডগি 91 এ০5 ১519০ 4195 ভি 
আমি তোমার নিকট একটি বিষয় উল্লেখ করিতেছি, তোমার আববা-আম্মার সহিত 
পরামর্শ করিবার পূর্বে ব্যস্ত হইয়া কোন মত প্রকাশ না করায় তোমার কোন ক্ষতি 
নাই। হযরত আয়িশা বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইহা খুব ভাল জানিতেন যে, আমার 
আব্বা-আম্মা রাসূলুল্লাহ্‌ (সা) হইতে পৃথক হওয়া কখনও পসন্দ করিবেন না। আর 
ইহার জন্য আমাকে পরামর্শ ও দিবেন না। হযরত আয়িশা (রা) বলেন, অত:পর 
রাসূলুল্লাহ্‌ (সা) এই আয়াত পাঠ করিলেন, LAY US [৫4 হযরত 
আয়িশা (রা) বলেন, এই বিষয় আমি আব্বা-আম্মার সহিত পরামর্শ করিব? আমি তো 
আল্লাহ, তাহার রাসূল ও আখিরাতকেই কামনা করি। ইহার পর রাসূলুল্লাহ্‌ (সা) 
তাহার অন্যান্য সকল পত্মিগণকেও ইখতিয়ার দিলেন- এবং সকলেই এ একই কথা 
বলিলেন, যাহা আমি বলিয়াছিলাম। 

ইমাম আহমদ (রে) বলেন, আবু মু'আবিয়াহ (র), হযরত আয়িশা (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, আমাদিগকে ইখতিয়ার দান করিলে আমরা তাহাকেই গ্রহণ 
করিলাম । কিন্তু এই ইখতিয়ার দানকে তিনি কিছুই ধরিলেন না। অর্থাৎ, ইহাকে 


Contents 


৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


'তালাক' মনে করিলেন না। ইমাম বুখারী ও মুসলিম (র) হাদীসটি আ“মাশ (রা) 
হইতে বর্ণনা করিয়াছেন । ইমাম আহমদ (র) বলেন. আবূ আমির আব্দুল মালিক ইব্‌ন 
ওমাইর (র) জাবের (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, হযরত আবু বকর (রা) 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত সাক্ষাতের জন্য আগমন করিলেন, তিনি ভিতরে প্রবেশ 
করিবার জন্য অনুমতি প্রার্থনা করিলে তাহাকে অনুমতি দেওয়া হইল না। অন্যান্য 
লোকজন তখন তাহার দরজার কাছে বসা ছিলো এবং রাসূলুল্লাহ্‌ (সা) তখন ভিতরে 
বসা-ই ছিলেন৷ ইহার পর হযরত উমর (রা) আগমন করিয়া অনুমতি প্রার্থনা করিলে 
তাহাকেও অনুমতি দেওয়া হইল না। কিন্তু অবশেষে হযরত আবু বকর ও উমর (রা) 
কে প্রবেশের অনুমতি দেওয়া হইল । তাহারা উভয়ে ভিতরে প্রবেশ করিলেন। নবী 
করীম (সা) তখন বসা ছিলেন এবং তাহার পার্থে তাহার পত্মিগণও বসা ছিলেন। 
রাসূলুল্লাহ্‌ (সা) নীরব ছিলেন। এমন সময় হযরত উমর (রা) বলিলেন, আমি এমন 
এক কথা বলিব, যাহাতে রাসূলুল্লাহ্‌ (সা) হাসিয়া উঠিবেন। অত:পর তিনি বলিলেন, 
ইয়া রাসূলাল্লাহ! আপনি যদি যায়েদের কন্যা (উমর (রা)-এর স্ত্রী)-এর এ অবস্থা 
দেখিতেন সে আমার নিকট এমন খরচ চাহিলে আমি তাহার গলা টিপিয়া ধরিলাম। 
ইহা শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) খিল খিল করিয়া হাসিয়া উঠিলেন। 

অত:পর তিনি বলিলেন, {iii ৬৮৮ ৬1১৯ ৩৬ ইহারা আমার পার্শ্বে 
বিদ্যমান ৷ ইহারা আমার নিকট খরছ চাহিতেছে। ইহা শুনিয়া হযরত আবূ বকর (রা) 
হযরত আয়িশা (রা)-এর নিকট এবং হযরত উমর (রা) হযরত হাফসাহ (রা)-এর 
নিকট উঠিয়া দাড়াইলেন এবং তাহাদিগকে এই বলিয়া মারিতে উদ্যত হইলেন, 
তোমরা রাসূলুল্লাহ্‌ (সা) এর নিকট এমন বস্তুর জন্য পিড়াপিড়ি কর, যাহ! তিনি দিতে 
সক্ষম নহেন" কিন্তু রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদিগকে বাধা দিলেন। অত:পর রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর পত্তবিগণ বলিলেন, আল্লাহর কসম. আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আর 
কখনও এমন বস্তু চাহিব না, যাহা তিনি দিতে সক্ষম নহেন। 

হযরত জাবির (রা) বলেন, আল্লাহ তা'আলা “খিয়ার' সম্পর্কিত আয়াত নাযিল 
করিলে, রাসূলুল্লাহ্‌ (সা) সর্বপ্রথম হযরত আয়িশা (রা)-এর নিকট গমন করিয়া 
তাহাকে বলিলেন, ৫৪১০-34-৪৮] 5১ 01০০৯1৮5195 41৮৫ ৮৪ 
4:১0 আমি একটি বিষয় তোমার নিকট বলিব; তোমার আব্বা-আম্মার সহিত পরামর্শ 
করিবার পূর্বে উহা সম্পর্কে ব্যস্ত হইয়া কোন মতামত প্রকাশ করা আমি পসন্দ করি না। 
দিসি নিন এসিড 1 বারা নর বারা 2 


০ এ ডা এ 
করিব? বরং আমিতো আল্লাহ্‌ ও তাহার রাসূলকেই কামনা করি। তবে আমার একটা 


Contents 
সুরা আহ্যাব ৭৭ 


আবেদন হইল, আপনি আমার মতকে আপনার অন্য কোন পত্ির নিকট উল্লেখ 
করিবেন না। তখন তিনি বলিলেন, EE A 
7...» অর্থাৎ আল্লাহ্‌ তা“আলা আমাকে কঠোরতা অবলম্বনকারী হিসাবে প্রেরণ করেন 
নাই; বরং তিনি আমাকে শিক্ষক ও কোমলতা অবলম্বনকারী হিসাবে প্রেরণ করিয়াছেন । 
তাহাদের মধ্য হইতে যে কেহ তোমার মত সম্পর্কে আমার নিকট জিজ্ঞাসা করিবে । 
আমি তো তাহাকে তোমার মত সম্পর্কে অবহিত করিব। এই ক্ষেত্রে হাদীসটি কেবল 
ইমাম মুসলিম (র) বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী (র) ইহা বর্ণনা করেন নাই। 
অবশ্য ইমাম বুখারী ও নাসায়ী (র) ইহা যাকারিয়া ইবৃন ইসহাক মাক্কীর সূত্রে বর্ণনা 
করিয়াছেন । 

আব্দুল্লাহ্‌ ইবন ইমাম আহমদ (র) বলেন, শুরাইহ্‌ ইব্‌ন ইমাম ইউনুস ও হযরত 
আলী (রা) হইতে বর্ণিত। তিনি বলেন ঃ 

3১011 ১5৮১5১30081 4814 25৯41010501 

অর্থাৎ, রাসূলুল্লাহ্‌ (সা) তাহার পত্তিগণকে দুনিয়া ও আখিরাতের বিষয়ে ইখতিয়ার 
দিয়াছেন। তালাক গ্রহণের জন্য তাহাদিগকে কোন ইখতিয়ার দান করেন নাই। 
হাদীসটি মুনকাতি। হাসান, কাতাদাহ রে) ও অন্যান্য উলামায়ে কিরাম হইতেও 
অনুরূপ বর্ণিত। কিন্তু আয়াতের জাহেরী অর্থের বিরোধী । কারণ আল্লাহ্‌ তা'আলা 
ইরশাদ করেন £ ্‌ 

০৯ ৯10০ ০৪৯৮৩ ০৫ঠিশ। ০৮8৪ তোমরা আইস, আমি 
তোমাদিগকে ভোগ-সামথীর ব্যবস্থা করি এবং সৌজন্যের সহিত মুক্ত করিয়া দেই । 

উলামায়ে কিরাম এই বিষয়ে মতবিরোধ করেন যে, যদি রাসূলুল্লাহ্‌ (সা) তাহার 
না? এই ব্যাপারে অধিক বিশুদ্ধ মত হইল, জায়েয আছে। ইহা হইলে তাহারা 
তাহাদের উদ্দেশ্যে অর্থাৎ পার্থিব ভোগ-সামগ্রী লাভ করিতে সফল হইতে পারেন । 

| ১1511019 

হযরত ইকরিমাহ (র) বলেন, এ সময় রাসূলুল্লাহ্‌ (সা)-এর নয়জন পত্মি ছিলেন। 
হাবীবাহ, হযরত সাওদাহ ও হযরত উম্মে সালমাহ। আর অবশিষ্ট কয়জন হইলেন, বনু 
নযীর গোত্রীয় ৷ হযরত সফীয়াহ বিন্তে হুয়াই ইব্‌ন আখতাব, মায়মূনাহ বিনতে হারিস 
জুওয়ায়রিয়াহ বিনতে হারিস। 


Contents 


৭৮ তাফসীরে ইব্‌ন কাছীর 
9১2 8956656 5০১৫2 

ছাঃ ভি 55255 2055 ১৬৩০১ €)) 
০৫০৮০ ৬৮৩06 65 ৬ 


৩০. হে নবী-পত্তিগণ! যে কাজ স্পষ্টত অশ্লীল, তোমাদিগের মধ্যে কেহ তাহা 
করিলে তাহাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হইবে এবং উহা আল্লাহ্‌র জন্য সহজ । 

৩১. তোমাদিগের মধ্যে যে কেহ আল্লাহ এবং তাহার রাসূলের প্রতি অনুগত 
হইবে এবং সৎকার্য করিবে তাহাকে আমি পুরস্কার দিব দুইবার এবং তাহার জন্য 
আমি রাখিয়াছি সম্মানজনক রিয্ক। 

তাফসীর ঃ রাসূলুল্লাহ্‌ সো)-এর পত্তিগণ যখন পার্থিব ধন-সম্পদ ও সাজ-সজ্জা 
ত্যাগ করিয়া কেবল আল্লাহ্‌ ও তাহার রাসূল (সা)-কে ও আখিরাত গ্রহণ করিলেন 
এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর অধীনে অবস্থান করাই তাহাদের স্থায়ী ব্যবস্থা হইল তখন 
আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে তাহাদের বিশেষ মর্যাদার প্রেক্ষিতে সম্বোধন করিয়া 
বলিলেন, তোমাদের মধ্য হইতে যে কোন অশ্লীল কাজ করিবে তাহাকে দ্বিগুণ শাস্তি 
দেওয়া হইবে। ইব্‌ন আব্বাস রো) বলেন, ২৯৪ এর অর্থ অবাধ্য হওয়া ও অসৎ 
চরিত্র হওয়া । অর্থ যাহাই হউক, এই আয়াত দ্বারা ইহা বুঝা যায় যে, বাস্তবিক 
তাহাদের মধ্য হইতে কেহ রাসূলুল্লাহ্‌ (সা)-এর অবাধ্য হইবে না, কিংবা তাহাদের 
কেহ অসৎ চরিত্রের হইবে না। কারণ ০: ১০ এর মধ্যে শর্তের অর্থ রহিয়াছে এবং 
'শর্ত” বাস্তবে ঘটিয়া যাওয়াকে চায় না। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ 

-এ/৯০৮৯০ ০২০০৭ ০১৪১০ AI Ab Ll 
তোমার নিকট এবং তোমার পূর্ববর্তীগণের নিকট ওহী প্রেরণ করা হইয়াছে যে, 
যদি তুমি শিরক কর তবে তোমার আমল অবশ্যই বিনষ্ট করা হইবে। A 
আরো ইরশাদ হইয়াছে 8 + SL ie bl bt 5d 
আর যদি তাহারা শিরক করে তবে তাহাদের আমল অবশ্যই বিনষ্ট হইবে । 


“0 “089 oe fe i ov রাও 9 
১০১11 451 1205 419৮৯১11 004 ০103 


Contents 


সুরা আহ্যাব ৭৯ 


যদি আল্লাহ্‌র জন্য সন্তান হওয়া সম্ভব হয় তবে আমিই সর্বপ্রথম তাহার দাসত্‌ 
গ্রহণকারীদের অন্তর্ভুক্ত হইব । 

0250 515 0০78154 1017 85৫5 0 201 9101 51 যদি আল্লাহ্‌ তা'আলা 
সন্তান গ্রহণ করিবার ইচ্ছা করিতেন তবে সৃষ্ট হইতে যাহাকে ইচ্ছা নির্ধারণ করিয়া 
লইতেন। উল্লেখিত আয়াতসমূহে শর্ত ব্যবহৃত হইয়াছে; অর্থাৎ না রাসূলুল্লাহ্‌ (সা) 
হইতে শিরক সংঘটিত হওয়া সম্ভব, না পূর্ববর্তী আধ্বিয়াগণ হইতে শিরক সম্ভবপর আর 
আল্লাহর পক্ষেও সন্তান গ্রহণ সম্ভবপর নহে। অতএব রাসূলুল্লাহ্‌ (সা)-এর পত্মিগণ 
সম্পর্কে যে কথা বলা হইয়াছে, যদি তোমাদের মধ্য হইতে কেহ কোন অশ্লীল কাজ 
করিয়া বসে তবে তাহাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হইবে। ইহার অর্থ ইহা যে, বাস্তবিক 
তাহাদের মধ্যে হইতে কেহ এ ধরনের কোন কাজ করিয়াছে। যেহেতু রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর পত্বিগণ সাধারণ রমণীগণের মত নহেন, তাহাদের মর্যাদা বহু উর্ধ্বের; 
অত:পর তাহাদের পক্ষ হইতে এ ধরনের অপরাধমূলক কোন কাজ যদিও সংঘটিত 
হইবে না; কিন্তু হইলে উহার বিধান হইল দ্বিগুণ শাস্তি, যেন তাহারা এই শাস্তির প্রতি . 
লক্ষ্য রাখিয়া অপরাধ হইতে বিরত থাকেন । এই জন্য আল্লাহ্‌ ইরশাদ করিয়াছেন £ 

১১৪০৪ 5211 16155058255 2৯055০815০৫ ৮ তোমাদের 
পক্ষ হইতে যেই কোন অশ্লীল কাজ করিবে তাহাকে দিগুণ শাস্তি দেওয়া হইবে। অর্থাৎ, 
দুনিয়াতে শাস্তি দেওয়া হইবে আর পরকালেও শাস্তি দেওয়া হইবে । আবূ নজীহ (র) 
মুজাহিদ (র) হইতে অনুরূপ অর্থ করিয়াছেন। 

চি. 111 712 1) 3087 আর ইহা অর্থাৎ দ্বিগুণ শাস্তি দেওয়া আল্লাহ্র পক্ষে 
সহজ। অতঃপর আল্লাহ্‌ স্বীয় অনুগ্রহের কথা উল্লেখ করিয়া বলেন ৪ 


রা eer ত p fod o re 


sil oti Lays (5৯) (21-05-4340 555559 
-৮০১১৫ ৮5১০ ৮1 
অর্থাৎ, তোমাদের মধ্য হইতে যে আল্লাহ্‌ ও তাহার রাসূলের অনুগত হইবে এবং 
নেক আমল করিবে, আমি তাহাকে দ্বিগুণ বিনিময় দিব এবং আমি তাহার জন্য 
সম্মানিত রিষৃক প্রস্তুত করিয়া রাখিয়াছি। কারণ বেহেশতের মধ্যে রাসূলুল্লাহ্‌ (সা) যে, 
শ্রেণীতে অবস্থান করিবেন তাহারাও সেই একই শ্রেণীতে অবস্থান করিবেন এবং ইহাতে 
সন্দেহের কোন অবকাশ নেই যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর মর্যাদা সর্বাপেক্ষা উচু মর্যাদা 


Contents 


৮০ তাফসীরে ইবৃন কাছীর 


হইবে । আরশের সর্বাপেক্ষা নিকটবর্তী বেহেশতের যে অংশটি অসীলাহ নামে প্রসিদ্ধ, 
রাসূলুল্লাহ্‌ (সা) সেই স্থানেই বাস করিবেন । 


৭6৫৫৪ 


HE) MGs SE ELGG (YN) 
৮12৫ প্লট প্র 25 2 রে ৫15৫ 2] পেপার 
6) & 2৮৫ ০0520 ০229 


পি 


৫ 


a 


শু [১:5৫ 


0০ ১১১/৮০ 
5 ৬৪ 297, ৬৪ : 24 পরত পপ এর 255 22 লা 
০515৩149505 268645555%2 85 (TY) 


A উইল ৩ ® 
টি /8 214/40) 4 5৬৯1 w 
dl 2 Bp ILS BAREIS 
: 0 260 2302 5 3 5 2/2 2, 
0145 68285 5200৬ 14৬03, 
1 $ 5 পা 32353520 2, চি 
LNG hen) 08 CE CHL LOE 05) 


CRE LYLE 46 


৩২. হে নবী-পত্মিগণ! তোমরা অন্য নারীদের মত নহ; যদি তোমরা আল্লাহ্‌কে 
ভয় কর তবে তোমরা পর-পুরুষের সহিত কোমল কণ্ঠে এমনভাবে কথা বলিও না, 
যাহাতে অন্তরে যাহার ব্যাধি আছে, সে প্রলুব্ধ হয় এবং তোমরা ন্যায়সংগত কথা 
বলিবে। 

৩৩. এবং তোমরা স্বগৃহে অবস্থান করিবে; প্রাচীন যুগের মত নিজদিগকে 
প্রদর্শন করিয়া বেড়াইও না। তোমরা সালাত কায়েম করিবে ও যাকাত প্রদান 
করিবে এবং আল্লাহ্‌ ও তাহার রাসূলের অনুগত থাকিবে । হে নবী-পরিবার! আল্লাহ্‌ 
তো কেবল চাহেন তোমাদিগ হইতে অপবিভ্রতা দূর করিতে এবং তোমাদিগকে 
সম্পূর্ণরূপে পবিত্র করিতে । 

৩৪. আল্লাহ্র আয়াত ও জ্ঞানের কথা, যাহা তোমাদিগের গৃহে পঠিত হয়, 
তাহা তোমরা স্মরণ রাখিবে, আল্লাহ্‌ অতি সূক্ষদর্শী ও সর্ব বিষয়ে অবহিত । 


Contents 
সুরা আহ্যাব ৮১ 


তাফসীর ঃ উন্মেখিত আয়াতের মাধ্যমে আল্লাহ্‌ তা'আলা স্বীয় নবী (সা)-এর 
পত্িগণকে আদব শিক্ষা দিয়াছেন । যেহেতু উম্মতের পত্তিরা ইহাদের অনুসারী: অতএব 
তাহাদিগকেও একই আদব শিক্ষা দেওয়া হইয়াছে। নবী পত্মিগণকে সম্বোধন করিয়া 
আল্লাহ্‌ তা'আলা বলেন, তোমরা যদি তাকওয়া অবলম্বন কর আল্লাহকে ভয় কর, তবে 
ফযীলত ও মর্ধাদার দিক হইতে আর কেহ তোমাদের সমকক্ষ হইতে পারিবে না। এই 
টাটা বাসীর নানান 
জারি বার | পরিসনথী। সুদী বলেন- 4১৪1১ ৬০৯ এর রা 
বনি রানা বার রজার 077 জার হাছাও 

1৯১78 (৮৪ 9 ৮১৮58 যেই পুরুষের অন্তরে ব্যাধি আছে, অর্থাৎ অন্য 

নারীর প্রতি অবৈধ আকর্ষণ, রহিয়াছে, সে প্রলুব্ধ হইবে ।:: ৃ 
15,54 9)3 51%, আর তোমরা ন্যায়সংগত কথা বলিবে। ইবৃন যায়েদ (র) 
‘ইহার. অর্থ করিয়াছেন, তোমরা উত্তম ও কল্যাণকর কথা বলিবে-। ইহার সার হইল 
অপর পুরুষদের সহিত এমন ভংগিমায় কথা বলা উচিৎ নহে, যে ভংগিমায় স্ত্রী তাহার 
': স্বামীর সহিত কথা বলে ।.. . 
১2550558205 তোমরা প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে যাইবে না 
বরং ঘরেই অবস্থান করিবে । শরয়ী প্রয়োজনে ঘরের বাইরে যাইতে পার । যেমন- 
মসজিদে সালাত পড়িবার প্রয়োজনে! রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন £ 


০5১০০১১১১৯০ ৮1405 cal aie 
তোমরা আল্লাহর বান্দীগণকে মসজিদে যাইতে বাধা দিবে না। তবে তাহারা যেন 

সাজ-সজ্জা না করিয়া সাদাসিধেভাবে বাহির হয়। অন্য এক রেওয়াতে রহিয়াছে, 

75 তাহাদের ঘরই তাহাদের পক্ষে উত্তম ৷. হাফিজ আবু বকর 
বাষ্যার.(র).বলেন, হুমাইদ' ইব্‌ন মাসআদ (র),. হযরত আনাস- (রা). হইতে বর্ণিত 
আছে। তিনি বলেন..একদা.কিছু মহিলা রাসূলুল্লাহ্‌ (সা)- এর নিকট আসিয়া বলিল, 
ইয়া রাসূলাল্লাহ! পুরুষগণ' তো জিহাদের মর্যাদা, লাভ করিল; আমরা এমনকি আমল 
করিতে পারি, ৩ 
উস 


“0 +‘ 2 0 “6 $e পল ৩৩০ ৫৩2০: 
al J 


ইবৃন কাছীর-_১১ (৯ম) 


Contents 


৮২ তাফসীরে ইব্‌ন কাছীর 


তোমাদের মধ্য হইতে যে নারী ঘরে অবস্থান করিয়া পর্দায় থাকিবে এবং সতীত্ব 
রক্ষা করিবে সে জিহাদের মর্যাদা লাভ করিবে। হুমাইদ ইবৃন মাসআদাহ (র) বলেন, 
সাবিত হইতে রাওহ ইবনুল মুছাইয়্যেব ব্যতীত আর কেহ ইহা বর্ণনা করিয়াছেন বলিয়া 
আমরা জানি না। রাওহ ইবনুল মুছাইয়্যেব বসরার একজন প্রসিদ্ধ মুহাদ্দিস । বাষ্যার 
আরো বলেন, মুহাম্মদ ইবনুল মুসান্না (র) ..... হযরত আব্দুল্লাহ্‌ (র) হইতে বর্ণিত । 
তিনি বলেন- রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন $ 


২০১১১৮৫42৮5 8৭ ৩১০৪ 355৮5515) 

নারী সম্পূর্ণই ঢাকিয়া রাখিবার বস্তু, সে যখন বাহির হয় তখন শয়তান তাহার 
দিকে মাথা উচু করিয়া তাকাইতে থাকে । যখন সে ঘরের অভ্যন্তরে থাকে তখনই সে 
তাহার প্রতিপালকের সর্বাপেক্ষা নৈকট্য লাভ করিতে সক্ষম। ইমাম তিরমিযী রে) 
বুন্দার সুত্রে আমর ইব্‌ন আসিম রে) হইতে হাদীসটি অনুরূপ বর্ণনা করিয়াছেন। 
বাষ্যার (র) তাহার পূর্ব সূত্রে এবং ইমাম আবু দাউদও একই সুত্রে নবী করীম (সো) 
হইতে বর্ণনা করিয়াছেন । তিনি বলেন ঃ 


০১৫০০৩০০২4৬০৬৮৬০৪০০০৪৪৮।৯০ 
- (৫2০৯ i UL ai 323 


অপেক্ষা উত্তম। আর তাহার পক্ষে ঘরে সালাত পড়া ঘরের আঙ্গিনায় সালাত পড়া 
অপেক্ষা উত্তম । হাদীসের সনদ বিশুদ্ধ । 
০31504015৮5 ১৯০৪ ০৮৪ 

মুজাহিদ রে) বলেন, পুরুষের সম্মুখে খোলাখুলিভাবে নারীর চলাফেরা করা 
ইহাই হইল প্রাচীন জাহেলী যুগের ন্যায় প্রদর্শন করিয়া বেড়ান। কাতাদাহ আয়াতের 
তাফসীর প্রসংগে বলেন, নারীদের ঘর হইতে বাহির হইয়া হেলিয়া দুলিয়া খাস 
ভর্ধগমায় চলাচল করাকে বলা হইয়াছে প্রাচীন জাহেলী যুগের ন্যায় শরীর প্রদর্শন করা । 
আল্লাহ্‌ তা'আলা আলোচ্য আয়াতে ইহাকেই নিষেধ করিয়াছেন। মুকাতিল (র) বলেন, 
আলোচ্য আয়াতের মর্ম হইল মাথায় উড়না রাখিয়া উহা বীধিয়া না রাখা । এইভাবে 
তাহার হার, কানের অলংকার ও দালা প্রদর্শন কর! ২:1১/১1| £54 জাহেলী যুগের 
ন্যায় অংগ, প্রদর্শন করা বলা হইয়াছে। পরবর্তীতে অন্যান্য মহিলাদের মধ্যেও ইহা 
বিস্তার লাভ করিয়াছে। ইব্‌ন জারীর (র) বলেন, ইব্‌ন যুহাইর (র) ইব্‌ন আব্বাস (রা) 


Contents 


সূরা আহযাব ৮৩ 


হইতে বৰ্ণিত । তিনি বলেন, LAL E2445 ১৯৮ % পাঠ করিয়া বলিলেন, 
প্রাচীন জাহেলী যুগ হইল হযরত নূহ ও হযরত ইদ্্রীস (আ)-এর মধ্যবর্তী যুগ আর 
দুইটি বংশধর ছিল, একটি বাস করিত পাহাড়ে আর অন্যটি নরম সমতল ভূমিতে । 
পাহাড়ে বসবাসকারী পুরুষ হইত সুশ্রী ও মহিলা হইত কুৎসিত । আর নরম সমতল 
ভূমির মহিলারা হইল সুন্দরী ও পুরুষরা অসুন্দর । একদা ইবলীস নরম় সমতলভূমিতে 
এক ব্যক্তির বাড়ীতে একজন গোলামের বেশে আসিল এবং তাহার নিকট মযদুরীর 
চাকুরী গ্রহণ করিল এবং তাহার কাজকর্ম করিতে লাগিল । একবার.সে একটি বস্তু 
লইয়া উহা দ্বারা বাশীর মত একটি জিনিস তৈয়ার করিল এবং এমন মন মাতান সুরে 
উহা বাজাইতে লাগিল যে, অমন সুর মানুষ আর কখনও শ্রবণ করে নাই। তাহার বাশী 
বাজাইবার খ্যাতি চতুর্দিকে ছড়াইয়া পড়িল এবং দলে দলে লোক আসিয়া তাহার নিকট 
ভীড় জমাইতে শুরু করিল। এমন কি বৎসরে একদিন মেলার অনুষ্ঠান শুরু করিলে 
নারী পুরুষ সকলেই একত্রিত হইত। নারীরা পুরুষদের জন্য সাজ-সজ্জা গ্রহণ করিত । 
পুরুষরাও নারীদিগকে আকৃষ্ট করিবার জন্য সঙ্জিত হইত। মেলা অনুষ্ঠিত হইবার 
ংবাদ পাহাড়েও ছড়াইয়া পড়িল এবং তথায় বসবাসকারী একজন পুরুষ একবার এ 
মেলায় আসিয়া পড়িল। সমতল ভূমিতে রূপ ও সাজ-সজ্জা দেখিয়া সে অতিশয় মুগ্ধ 
হইল । স্বদেশে প্রত্যাবর্তম করিয়া সে তাহার লোকজনের নিকট এ সকল রূপসী সুন্দরী 
মহিলাদের রূপের আলোচনা করিল। ফলে তাহারা সুন্দরী নারীদের আকর্ষণে . 
সমতলভূমিতে অবতরণ করিয়া তাহাদের স্টগ লাভ করিল এবং এইভাবে তাহাদের 
মধ্যে অশ্লীলতা বিস্তার লাভ করিল ৷ আল্লাহ্‌ তা'আলা আলোচ্য আয়াত ১: ১১:5% 
১4923204411 এর মধ্যে ইহাই উল্লেখ করিয়াছেন। 

ass 111 ১৮9১4 9১808৮15501 ০০৪4৪ আর তোমরা সালাত 
কায়েম কর, যাকাত আদায় কর এবং আল্লাহ্‌ ও তাহার রাসুলের আনুগত্য স্বীকার কর। 
আল্লাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ্‌ সো)-এর পত্মিগণকে প্রথমে অন্যায় কাজ হইতে বিরত 
থাকিবার জন্য নির্দেশ দিয়াছেন এবং পরে তাহাদিগকে সালাত আদায় করিতে, 
যাকাত দান করিতে ও আল্লাহ্‌ ও তাহার রাসূলের আনুগত্য স্বীকার করিবার ন্যায় 
সৎকাজের জন্য আদেশ করিয়াছেন। সালাতের মাধ্যমে একমাত্র আল্মাহ্‌ তা'আলার 
ইবাদত ও উপাসনার প্রকাশ ঘটে এবং যাকাতের মাধ্যমে আন্মাহ্‌র মাখলুকের প্রতি 
সদাচরণ ও অনুগ্বহের প্রকাশ ঘটিয়া থাকে । ১.১ 2111 ১৮ প্রথমে আল্লাহ্‌ বিশেষ 
কয়েকটি নির্দেশ প্রদান করিবার পর সাধারণভাবে আল্লাহ্‌ ও তীহার রাসূলের প্রতি 
আনুগত্য স্বীকার করিবার হুকুম দেওয়া হইয়াছে। 


০ 9৮95 %4৮৩%4 ৩ ৮ ০ পক ও 9৮০ 0 ¥ পা 
13৫৮51896৮2 ৩৬৯1 951 unl pie ০৮৮১৪৭ 4001 53০2 05০ 415৪ 


Contents 


৮৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


রাসূলুল্লাহ্‌ (সা)-এর পত্তিগণ আহলে বাইত এর অন্তর্ভূক্ত । কারণ তাহারাই আয়াত 
নাযিল হইবার কারণ । তাহাদের শানেই আয়াতটি নাযিল হইয়াছে । আর যাহাদের শানে 
আয়াত নাযিল হইয়াছে তাহারা অবশ্যই আয়াতের অন্তর্ভুক্ত । তবে আহলে বাইত কি 
কেবল তাহারাই? না আরো কেহ আহলে বাইতে অন্তুভূক্ত আছেন, এই বিষয়ে দুইটি 
মত বিদ্যমান । অবশ্য যাহারা বলেন রাসূলুল্লাহ্‌ (সা)-এর পত্তিগণ ছাড়াও আহলে 
বাইত এর সদস্য আছেন এই মতটি অধিক বিশুদ্ধ । ইব্‌ন জারীর (র) বর্ণনা করেন 
হযরত ইকরিমাহ (র) বাজারে গিয়া উচ্চস্বরে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, আলী 
ইব্‌ন হারব মুসেলা (র) হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন ৷ 
dl sl ne 54/১); আয়াতটি কেবল মাত্র রাসূলুল্লাহ 
(সা)-এর. পত্রিগণ সম্পর্কে নাযিল হইয়াছে। ইবৃন আবূ হাতিম (র) অনুরূপ বর্ণনা 
_ করিয়াছেন। তিনি বলেন, আলী. ইব্‌ন হারব মুসেলী রে) হযরত ইব্‌ন আব্বাস (রা) 
হইতে-বর্ণিত। তিনি বলেন, ER MLL Lei LU Ul আয়াতটি 
কেবলমাত্র.রাসূলুল্লাহ্‌ (সা)-এর স্ত্রীগণ সম্বন্ধে নাযিল হইয়াছে। হযরত ইকরিমাহ রে) .. 
বলেন, আলোচ্য আয়াতটি যে .কেবল রাসূলুল্লাহ্‌ (সা)-এর পত্রিগণ সম্বন্ধে নাযিল 
হইয়াছে, এই বিষয়ে যদি কেহ মুবাহালা.করিতে চায় তবে ইহার জন্য আমি প্রস্তুত ৷ 
. তবে হযরত ইকরিমাহ (র)-এর উদ্দেশ্য যদি কেবল ইহা হয়. যে, আয়াতটি নাযিল. . 
হইবার কারণ. ছিলেন রাসূলুল্লাহ্‌. (সা)-এর 'পত্মিগণ, ইহাতে. দ্বিমতের কোন কারণ. 
নাই । আর যদি উদ্দেশ্য হয় যে আয়াতের মর্ম কেবল তাহারাই, তবে. ইহা নিশ্চিত বলা ': 
যায় না ইহাতে দ্বিমতের অবকাশ রহিয়াছে । কারণ একাধিক হাদীস, ছারা প্রমাণিত যে, A 


1 আহলে রাইত. এর সদস্য আরো আছেন। .. 


(১) ইমাম আহমদ (র) বলেন, আফফান (র) আনাস ইব্‌ন মালেক (রা) হইতে Hl 
বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ছয়মাস পর্যন্ত ফজরের সালাতের জন্য যখন 
বাহির হইতেন তখন হযরত ফাতেম। (রা)-এর দ্রজার নিকট দিয়া অতিক্রম করিতেন 
এবং বলিতেন £ 


SIA 2 (01414 55151 


| labia 

হে আহলে বাইত, ৫ TE আল্লাহ্‌. তা'আলা তোমাদের 

অপবিত্রতা দুর করিয়া সবার্গীন পবিত্র করিতে চাহেন. ইমাম তিরমিযী (র) আন্দ ইব্‌ন 

হুয়াইদ (র) সূত্রে আফফান হইতে হাদীসটি. বর্ণনা করিয়াছেন এবং ইহাকে হাসান 
গরীব বলিয়া মন্তব্য করিয়াছেন | ... . ৰ 

ৰ (২) ইব্‌ন জারীর (র) বলেন, সাদি GE 

তিনি বলেন, রাসূলুল্লাহ (সা)-এর যুগে আমি মদীনায় সাতমাস অবস্থান করিয়াছি । 


Contents 


সুরা আহ্যাব | চা ৮৫ 


সেই সময় আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে দেখিয়াছি, তিনি ফজর হইলে হযরত আলী ও 
ফাতেমা (রা)-এর দরজায় আসিয়া বলিতেন ঃ 
5৮৮১০৭।35 ০৯2155৮51 2701 55058244184 
: | 8 

তা'আলা তোমাদের অপবিত্রতা দূর করিয়া সম্পূর্ণরূপে পবিত্র করিতে চাহেন। 

সনদে বিদ্যমান আবূ দাউদ আলআ'মার নাম হইল নুফাই ইবনুল হারেস। তিনি 
একজন মিথ্যাবাদী ৷ ্‌ 

(৩) হাসান আহমদ (র) আরো বলেন, মুহাম্মদ ইবৃন মুসআব (র) ইব্‌ন আম্মার 
হইতে বর্ণিত ।.তিনি বলেন, একবার আমি ওয়াছিলা ইবন আছকা (রা)-এর দরবারে 
উপস্থিত হইলাম ৷ তখন তাহার কাছে আরো কিছু লোক ছিল । তাহারা হযরত আলী 
(রা)-কে গালি দিতেছিল । আমি তাহাদের সহিত উহাতে শরীক হইলাম । অতঃপর 
তাহারা চলিয়া গেলে হযরত ওয়াছিলা ইব্ন আছকা' আমাকে বলিলেন, তুমিও হযরত 
আলী (রা)-কে গালি দিলে? আমি বলিলাম, আমি তো তাহারা গালি দিয়াছে বলিয়া 
গালি দিয়াছি। তখন তিনি বলিলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-কে যে কি করিতে দেখিয়াছি 


আমি কি তোমাকে তাহা বলিব না? বলিলাম, অবশ্যই 'বলুন। তিনি বলিলেন একবার 


আমি হযরত ফাতেমা (রা)-এর নিকট গিয়া হযরত আলী (রা) সম্পর্কে জিজ্ঞাসা 
করিলাম, তিনি কোথায়? তিনি বলিলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট জিজ্ঞাসা কর। 
আমি রাসূলুল্লাহ (সা)-এর অপেক্ষায় বসিয়া রহিলাম। অত:পর তিনি যখন আগমন 
করিলেন তখন তাহার সহিত হযরত আলী, হাসান ও হুসাইন (রা) ছিলেন। তাহাদের : 
উভয়ই রাসূলুল্লাহ্‌ (সা)-এর হাত ধরিয়া চলিতেছিল। চলিতে চলিতে তাহারা সকলেই 
ঘরে প্রবেশ করিলেন রাসূলুল্লাহ্‌ (সা) হযরত আলী ও ফাতেমা (রা) উভয়কে কাছে 
ডাকিয়া বসাইলেন। এবং হাসান ও হুসাইন (রা) উভয়কে তাহার ক্রোড়ে বসাইয়া 
সকলকে একটি কাপড় দ্বারা আবৃত করিয়া তিনি এই আয়াত তেলাওয়াত করিলেন ঃ 


০১4৮570৮৮৮1 05 ১০211850550 210 Le 
আয়াতটি পাঠ করিয়া তিনি এই বলিলেন ঃ 
“Salm dl Si al Yj pl 
হে আল্লাহ্‌! ইহারা আমার পরিবারবর্গ এবং আমার পরিবারবর্গ অধিক হকদার। 


আবু জা’ফর ইব্ন জারীর (র) আব্দুল করীম ইব্‌ন আবূ উমাইর (র) স্বীয় সূত্রে 
অনুরূপ বর্ণনা করিয়াছেন আবু আমর আওযাঈ (র) হইতে । তবে তিনি স্বীয় বর্ণনায় 


Contents 


৮৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


এতটুকু বর্ণনা করিয়াছেন, তখন ওয়াছিলা (রা) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি কি 
আপনার পরিবারভুক্ত নহি। তিনি বলিলেন, 1 ১। ০০ ০-31)-_তুমিও আমার 
পরিবারভুক্ত । হযরত ওয়াছিলা (রা) বলেন, রাসূলুল্লাহর (সো) এই বাণী আমার জন্য 
অনেক বড় আশার বাণী ৷ ইব্‌ন জারীর (র) আরো বলেন, আব্দুল আ'লা ইব্‌ন ওয়াছিল 
(র) শাদ্দাদ ইব্ন আবূ আম্মার হইতে বর্ণিত। তিনি বলেন, আমি একবার ওয়াছিলা 
ইব্‌ন আছকা (রা)-এর নিকট বসিয়াছিলাম । তখন কিছু লোক হযরত আলী (রা)-কে 
গালি দিতেছিল। তাহারা চলিয়া গেলে তিনি আমাকে বলিলেন, বস। আমি এই ব্যক্তি 
সম্পর্কে হাদীস তোমাকে বলিব, ইহারা যাহাকে গালি দিল। একবার আমি রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর নিকট বসা ছিলাম, এমন সময় হযরত আলী, হাসান ও হুসাইন (রা) তাহার 
নিকট আসিলেন। রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদের সকলকে একটি কাপড় দ্বারা আবৃত করিয়া 
বলিলেন, হে আল্লাহ্‌! ইহারা আমার পরিবারবর্গ,. হে আল্লাহ! আপনি ইহাদের 
অপবিত্রতা দুর করিয়া দিন এবং পরিপূর্ণভাবে পবিত্র করিয়া দিন। আমি বলিলাম, ইয়া 
রাসূলাল্লাহ! আমিও কি আপনার পরিবারভুক্ত? তিনি বলিলেন =, তুমিও । হযরত 
ওয়াছিলা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর এই বাণীই আমার সর্বাধিক ভরসার বস্তু । 

(8) ইমাম আহমদ (রা) বলেন, আব্দুল্লাহ্‌ ইবৃন নুমাইর (র) হযরত উম্মে সালমাহ 
হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ তাহার ঘরে অবস্থান করিতেছিলেন, এ 
সময় হযরত ফাতেমা একটি পাত্রে হালুয়া লইয়া আসিলেন এবং রাসূলুল্লাহ (সা)-এর 
দরবারে পেশ করিলেন । তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন__ ১:১5 4৯৩১ el 
__তুমি তোমার স্বামী ও দুই পুত্রকে ডাক। হযরত উম্মে সালমাহ্‌ (রা) বলেন 
অত:পর হযরত আলী, হাসান ও হুসাইন আসিলেন, ভিতরে প্রবেশ করিয়া সকলে 
হালুয়া খাইতে লাগিলেন । রাসূলুল্লাহ্‌ (সা) বিছানায় ছিলেন। তাহার নিচে ছিল খায়বার 
এর একটি চাদর । আর আমি তখন সালাত পড়িতেছিলাম, এমন সময় নাযিল হইল $ 

হযরত উম্মে সালমা রো) বলেন, অত:পর রাসূলুল্লাহ্‌ (সা) চাদরের অবশিষ্ট অংশ 
এবং বলিলেন, হে আল্লাহ্‌! ইহারা আমার পরিবারবর্গ এবং আপনি তাহাদের অপবিত্রতা 
দূর করুন এবং পরিপূর্ণরূপে পবিত্র করুন| হযরত উম্মে সালমাহ্‌ রো) বলেন-জিজ্ঞাসা 
করিলাম € «| 4১-.).2 ৮৫৯৯ 11১ ইয়া রাসূলাল্লাহ্‌! আমিও কি আপনাদের সহিত? 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ৯: 41 41 ৯২২ ৬1 এ নিশ্চয় তুমি কল্যাণের মধ্যে 
আছ, নিশ্চয় তুমি কল্যাণের মধ্যে আছ। হাদীসের সনদে “আতা (র)-এর শায়খ এর 
নাম উল্লেখ করা হয় নাই । তবে অবশিষ্ট রাবী নির্ভরযোগ্য । 


Contents 


' সুরা আহ্যাব | ৮৭ 


(৫) ইব্‌ন জারীর রে) বলেন, আবু কুরাইব (র) হযরত উম্মে সালমা (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, একবার ফাতেমা (রা) হযরত রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট 
আসিলেন এবং একটি পেয়ালায় আনীত হালুওয়া তাহার সন্মুখে রাখিয়া দিলেন- 
রাসূলুল্লাহ্‌ (সা) তখন তাহাকে জিজ্ঞাসা করিলেন এ; 5০০! ০21 তোমার চাচার 
টি চর বু Wt বল e তাহারা ঘরে। রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিলেন ৪ (৫১! -_তুমি তাহাদিগকে ডাক। ফাতিমা (রা) হযরত আলী 
(রা)-এর নিকট আসিয়া বলিলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর আহবানে সাড়া দিন এবং 
আপনার দুই সন্তানকেও লইয়া যান। হযরত উম্মে সালমা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) 
যখন তাহাদিগকে দেখিতে পাইলেন, তিনি বিছানায় পড়িয়া থাকা একটি কাপড়ের প্রতি 
হাত বাড়াইলেন এবং উহা বিছাইয়া তাহাদিগকে উহার উপর বসিতে বলিলেন। 
অত:পর তিনি বাম হাত দ্বারা সেই কাপড়টির চারদিক ধরিয়া মাথার উপরে লইয়া 
একত্রিত করিলেন এবং ডাইন হাত আসমানের দিকে উত্তোলন করিয়া বলিলেন, হে 
আল্লাহ্‌! ইহারা আমার পরিবারবর্গ, অতএব আপনি ইহাদের যাবতীয় অপবিত্রতা দূর 
করিয়া ইহাদিগকে পবিত্র করুন। 

(৬) ইব্‌ন জারীর (র) বলেন, ইব্‌ন হুমাইদ (র) হাকীম ইব্‌ন সা'দ রে) হইতে 
বর্ণিত। তিনি বলেন, একবার আমরা হযরত উম্মে সালমাহ (রা)-এর নিকট হযরত 
আলী (রা)-এর আলোচনা করিলাম । তখন তিনি বলিলেন ৪ ০8১১ 4 ১১! 
0৫৮5 74/৮৮% ৬১3। 081 ০০ ২১০ আমার ঘরেই নাযিল হইয়াছিল। 
তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) আমার ঘরে প্রবেশ করিয়া বলিলেন, দেখ 
কাউকে ভিতরে প্রবেশ করিতে দিবে না। কিন্তু ফাতেমা (রা) আসিলেন, আর আমি 
তাহাকে তাহার আব্বার সহিত সাক্ষাৎ করিতে দিতে বাধা সৃষ্টি করিতে পারিলাম না। 
অত:পর হাসান (রা) আসিলেন, আমি তাহাকেও বাধা দিতে পারিলাম না। তাহার পর 
আসিলেন হুসাইন (রা) আমি তাহাকে, তাহার নানা ও তাহার আম্মার সহিত সাক্ষাৎ 
করা হইতে বাধা দিতে পারিলাম না। অবশেষে হযরত আলী (রো) আসিলেন, আমি 
তাহাকেও বাধা দিতে পারিলাম না। তাহারা একত্রিত হইলেন এবং রাসূলুল্লাহ্‌ (সা) 
তাহাদিগকে একটি কাপড় দ্বারা আবৃত করিয়া বলিলেন £ 


_ hs athlete SASL i 01 Ya 
যখন তাহারা বিছানার উপর বসিলেন তখন এই আয়াত অবতীর্ণ হইল । হযরত 
উম্মে সালমা (রা) বলিলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিলাম, ইয়া 
রাসূলাল্লাহ্‌! আমিও কি আপনার আহ্‌লে বাইত এর অন্তর্ভুক্ত? তিনি বলিলেন, "| এ! 
১১১ তুমিও কল্যাণের দিকে। 


Contents 


৮৮ oo তাফসীরে ইব্ন কাছীর 


(৭) ইমাম আহমদ (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন জা'ফর (র) ....হযরত উম্মে সাল্মা 
হইতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্‌ (সা) আমার ঘরে ছিলেন, এমন সময় 
সেবিকা ফাতেমা ও আলীর (রা) আগমনের খবর দিল। তখন রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে 
বলিলেন, তুমি আমার আহলে বাইত হইতে একটু সরিয়া দাড়াও । হযরত উম্মে সালমা 
(রা) বলেন, আমি কাছেই একটু সরিয়া দীড়াইলাম। অত:পর আলী ও ফাতেমা এবং 
তাহাদের সহিত তাহাদের পুক্রদ্য় হাসান ও হুসাইন (রা) সকলেই ভিতরে প্রবেশ 
করিলেন । হাসান হুসাইন (রা) উভয়ই ছিলেন শিশু । অতএব রাসূলুল্লাহ্‌ (সা) 
তাহাদিগকে স্বীয় উরুর উপরে বসাইলেন এবং উভয়কে চুম্বন করিলেন আর হযরত : 
আলী (রা)-কে এক হাত দ্বারা গলায় লাগাইলেন। আর অপর হাত দ্বারা হযরত 
ফাতেমা (রা)-কেও গলায় লাগাইলেন এবং উভয়কে চুম্বন করিলেন। অত:পর তিনি 
একটি চাদর দ্বারা সকলকে আবৃত করিয়া বলিলেন, 15019 )101 ও] 4 4১0 7401 
৮5 হে আল্লাহ্‌! আমি ও আমার আহলে বাইত আপনার প্রতি আশ্রয় গ্রহণ করিতেছি, 
দোযখের নয়। হযরত উম্মে সালমা (রা) বলেন, অত:পর আমি বলিলাম, ইয়া 
রাসূলাল্লাহ্‌ (সা)! আমিও কি? তিনি বলিলেন, তুমিও । ্‌ 

(৮) ইব্‌ন জারীর (র) বলেন, আবূ কুরাইব (র) .. .উচ্মে সালমা (রা) হইতে: 
বর্ণিত। তিনি বলেন, ৫১৪৮2৩০৫051. REIL CALAN ait 
৪৮5 আমার ঘরে নাযিল হইয়াছে। তিনি বলেন, আমি আমার 'ঘরের দ্বারে 
বসিয়াছিলাম। অত:পর আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! আমি কি আহলে বাইত এর 
অন্তৰ্ভুক্ত নহি ? তখন তিনি বলিলেন, 2 11? SEE EL 
TA ETB ETS UTE DER, তখন 
ঘরের মধ্যে রাসূলুল্লাহ্‌, আলী, ফাতেমা এবং হাসান ও হুসাইন (রা) ছিলেন। 

(৯) ইব্‌ন জারীর (র) হাদীসটি আবূ কুরাইব (র), শাহর ইব্‌ন হাওশাব এর 
সূত্রেও হযরত উম্মে সালমা হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। 

.. (১০) ইব্‌ন জারীর (র) বলেন, আবূ কুরাইব (র) ....হযরত উম্মে সালমা (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) আলী, ফাতেমা, হাসান ও 
হুসাইন (রা)-কে তাহার কাপড়ের নিচে একত্রিত করিলেন। অত:পর তিনি আল্লাহ্র 
আশ্রয় গ্রহণ করিয়া বলিলেন £ ৮: ১1০১ ইহারা হইল আমার আহলে বাইত। 

হযরত উম্মে সালমা (রা) বলেন, অত:পর আমি বলিলাম, 711 Ul 070 
-+০, ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকেও ইহাদের অন্তর্ভুক্ত করুন। তখন তিনি 
বলিলেন. , ৷ ৮০ ০1_তুঘি আমার পরিবারভুক্ত। 

(১১) ইব্‌ন জারীর (র) আহমদ ইব্‌ন ভৃসী (র) ....উমর ইবৃন আবু সালামাহ-এর 
আম্মা হইতেও অনুরূপ বর্ণনা করিয়াছেন । 


Contents 


সূরা আহ্যাব ৮৯ 


(১২) ইবৃন জারীর (র) হযরত আয়িশা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একদা 
রাসূলুল্লাহ্‌ (সা) একটি কালো উলের চাদর পরিধান করিয়া সকাল বেলা বাহির 
হইলেন। অত:পর তাহার কাছে হাসান (রা) আসিলে তিনি তাহাকে চাদর দ্বারা আবৃত 
করিলেন । অত:পর হুসাইন (রা) আসিলেন। তিনি তাহাকেও চাদর দ্বারা ঢাকিয়া 
লইলেন। ইহার পর ফাতিমা (রা) আসিলেন। তিনি তাহাকেও চাদর দ্বারা ঢাকিয়া 
লইলেন। অবশেষে আলী (রা) আসিলে তিনি তাহাকেও চাদর দ্বারা আবৃত করিলেন 
এবং এই আয়াত পাঠ করিলেন, 


CHELSEA CY 
ইমাম মুসলিম (র) আবূ বকর ইব্ন আবূ শায়বাহ (র) .. i KE OE Ft 
(র) হইতে অত্র সূত্রে বর্ণনা করিয়াছেন।' 
(১৩) ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আমার পিতা .. ররর 
এর একজন চাচাত ভাই হইতে বর্ণিত । তিনি বলেন, একবার আমি আমার আব্বার : 
সহিত হযরত.আয়িশা (রা)-এর কাছে উপস্থিত হইলাম। অত:পর আমি হ্যরত আলী 


(রা) সম্বন্ধে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, তুমি এমন. এক ব্যক্তি সম্বন্ধে জিজ্ঞাসা 


সা 
.. পত্বি ছিলেন। আমি একবার রাসূলুল্লাহ্‌ (সা)-কে আলী, ফাতেমা, হাসান ও 
লহ) কা হাক টি পক তত 
অত:পর তিনি বলিলেন ঃ টিক ্‌ 
:058:0505312745 25 4১12 | 
“হে আল্লাহ্‌! ইহারা আমার আহলে বাইত। ইহাদের অপবিব্রতা দূর করুন এবং 
সম্পূর্ণরূপে ইহাদিগকে পবিত্র করুন।” হযরত আয়িশা (রা) বলেন, অত:পর আমি 
তাহাদের নিকটবর্তী হইয়া বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! আমিও কি আপনার আহ্‌লে 
বাইত । তখন তিনি বলিলেন, তুমি সরিয়া যাও, তুমি কল্যাণে আছ'। 
(১৪) ইবৃন জারীর (র) বলেন, ইব্‌ন মুছান্না (র) ....হযরত আবূ সাঈদ রো) 
হইত বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেন £ 
৮৮5১৮550105 ১০200 14১০০521210 ১০৫ ৮০ এই 
আয়াত আলী, ফাতেমা, হাসান, হুসাইন (রা) ও আমার সম্বন্ধে নাযিল হ্ইয়াছে। পূর্বে 
ইহা উল্লেখ করা হইয়াছে যে, ফুযাইল ইব্‌ন মারযূক (র) হাদীসটি ..... হযরত উন্মে 
সালমা (রা) হইতে মওকুফরূপে বর্ণনা করিয়াছেন । ১1০1 «119 


ইবৃন কাছীর__-১২ (৯ম) 


Contents 


৯০ তাফসীরে ইব্ন কাছীর 


(১৫) ইব্ন জারীর (র) বলেন, মুছান্না (র) ....হযরত সা'দ (রা) হইতে বর্ণিত । 
তিনি বলেন, যখন ওহী নাধিল হইল তখন রাসূলুল্লাহ্‌ (সা) হযরত আলী, তাহার দুই 
পুত্র এবং হযরত ফাতেমা (রা)-কে ধরিয়া একটি কাপড়ের দ্বারা আবৃত করিলেন । 
অত:পর তিনি বলিলেন 8 -:৮:::15 ৮11০4 ০ হে আল্লাহ্‌! ইহারা আমার 

(১৬) ইমাম মুসলিম (র) তাহার সহীহ গ্রন্থে যুহাইর ইব্‌ন হারব (র) ....ইয়াধীদ 
ইব্‌ন হাব্বান (র) হইতে বর্ণিত। তিনি বলেন, একদা আমি, হুসাইন ইবৃন সাববাহ ও 
উমর ইব্‌ন সালামাহ রে) হযরত যায়েদ ইব্ন আরকাম (রা)-এর নিকট উপস্থিত 
হইলাম | আমরা যখন তাহার কাছে বসিলাম তখন হুসাইন (রা) তাহাকে বলিলেন, হে 
যায়েদ! আপনি বহু কল্যাণ সঞ্চয় করিয়াছেন । রাসূলুল্লাহ্‌ (সা)-কে দেখিয়াছেন। তাহার 
হাদীস শুনিয়াছেন এবং তাহার সহিত শরীক হইয়া জিহাদ করিয়াছেন আর তাহার 
পিছনে সালাতও পড়িয়াছেন। হে যায়দ! আপনি বহু কল্যাণ লাভ করিয়াছেন । আপনি 
রাসূলুল্লাহ্‌ (সা) হইতে যে হাদীস শুনিয়াছেন উহা বর্ণনা করুন। তখন তিনি বলিলেন, 
হে ভাতিজা! আমি বৃদ্ধ হইয়াছি আর রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাহচর্ষের জামানা প্রাচীন 
হইয়াছে এবং রাসূলুল্লাহ্‌ সো)-এর যেই হাদীস সংরক্ষণ করিয়াছিলাম উহার কিছু 
ভুলিয়াও গিয়াছি। অতএব রাসূলুল্লাহ্‌ (সা)-এর যেই হাদীস নিজেই বর্ণনা করি উহা 
গ্রহণ কর আর যাহা আমি বর্ণনা করিতে চাই না উহার জন্য কষ্ট করিও না। অত:পর 
তিনি বলিলেন, একদা রাসূলুল্লাহ্‌ (সা) মক্কা ও মদীনার মাঝে 'খুম' নামক একটি 
কূপের নিকট দণ্ডায়মান হইয়া খুতবা দিলেন। তিনি আল্লাহ্‌র হামদ করিয়া নসীহতও 
করিলেন। তিনি বলিলেন, হে লোক সকল! আমিও একজন মানুষ । সম্ভবত সত্ত্বরই 
আমার কাছে প্রতিপালকের পক্ষ হইতে বার্তাবাহক আসিবেন এবং তোমাদিগকে ছাড়িয়া 
আমার পরপারে পাড়ি দিতে হইবে । তবে আমি তোমাদের নিকট দুইটি অতি গুরুত্বপূর্ণ 
বস্তু রাখিয়া যাইব। একটি আল্লাহ্র কিতাব। উহাতে হিদায়াত ও নূর রহিয়াছে । 
তোমরা আল্লাহ্র কিতাব সুদৃঢ়ভাবে ধারণ কর। অত:পর তিনি আল্লাহ্‌র কিতাব ধারণ 
করিবার জন্য তাকীদ করিলেন ও উৎসাহিত করিলেন। অত:পর তিনি বলিলেন ঃ 

-৮5:59% 53 41058 59 ৪ 401 55 ৮545 

আর আমার আহলে বাইত রাখিয়া যাইব। আমি তোমাদিগকে আমার আহ্‌লে 
বাইত সম্বন্ধে আল্লাহকে স্মরণ করাইতেছি__ এই কথা তিনি তিনবার বলিলেন । 
অত:পর হুসাইন (র) জিজ্ঞাসা করিলেন, হে যায়েদ! রাসূলুল্লাহ্‌ (সা)-এর আহ্‌লে 
বাইত কে? তাহার পত্তবিগণ কি আহলে বাইত নহেন ? তিনি বলিলেন, তাহার 
পত্িগণও তাহার আহলে বাইত; তবে তাহারও তাহার আহ্‌লে বাইত, যাহাদের উপর 


4 


Contents 


সূরা আহ্যাব ৯১ 


সদকা গ্রহণ করা হারাম । হুসাইন রে) বলিলেন, তাহারা কে কে, যাহাদের উপর সদকা 
গ্রহণ করা হারাম ? তিনি বলিলেন, তাহারা হইলেন, আলী (রা)-এর পরিবার,আকীল 
(র)-এর পরিবার, জা'ফর (রা)-এর পরিবার, আব্বাস (রা)-এর পরিবার । হুসাইন 
জিজ্ঞাসা করিলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর পরে ইহাদের সকলের উপরই কি সদকা 
হারাম? তিনি বলিলেন, হা। 

অত:পর ইমাম মুসলিম (র) মুহাম্মদ ইব্‌ন রাইয়ান (র) .... যায়েদ ইব্‌ন আরকাম 
(র) হইতে পূর্ববর্তী রেওয়ায়েতের ন্যায় বর্ণনা করিয়াছেন। হাদীসে ইহাও বর্ণিত, আমি 
তাহাকে জিজ্ঞাসা করিলাম, পত্িগণও কি আহলে বাইত এর অন্তর্ভুক্ত ? তিনি 
বলিলেন, না। আল্লাহ্র কসম, কোন নারী যুগ যুগ ধরিয়া কোন পুরুষের সহিত অবস্থান 
করিবার পর পুরুষ তাহাকে তালাক দিলে সে তাহার আব্বা ও খান্দানের নিকট 
প্রত্যাবর্তন করে। রাসূলুল্লাহ্‌ (সা)-এর আহলে বাইত হইল এ সকল লোক, যাহাদের 
প্রতি সদকা হারাম করা হইয়াছে । অত্র রেওয়ায়েতে এইরূপ বর্ণিত হইয়াছে । কিন্তু 
পূর্ববর্তী রেওয়ায়েত আধা উত্তম এবং উহাই আধা গ্রহণযোগ্য । তবে দ্বিতীয় প্রকার 
রেওয়ায়েতে যে আহ্‌লে বাইত এর উল্লেখ করা হইয়াছে উহা দ্বারা সেই সকল আহ্‌লে 
বাইত উদ্দেশ্য, যাহাদের জন্য মাল গ্রহণ করা হারাম । অথবা ইহার অর্থ হইল, আহ্‌লে 
বাইত দ্বারা কেবল রাসূলুল্লাহ্‌ সো)-এর পত্তবিগণই বুঝান হয় নাই; বরং পত্তিগণ এবং 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর পরিবারের অন্যান্য সদস্য উদ্দেশ্য । এই অর্থ গ্রহণ করা হইলে 
উভয় প্রকার রেওয়ায়েতের মধ্যে কোন বিরোধ থাকে না। আর আয়াত এবং হাদীসের 
মধ্যেও বিরোধের মীমাংসা হইয়া যায়। ১1০1 «1 

টে রিতা সারার রা 


e“ Doe Ow 


1১৫৮ 7457 ৩০১ রাসূলুল্লাহ্‌ (সা)- এর পত্নিগণ এই আয়াতের অন্তর্ভুক্ত! 
কারণ পূর্ববর্তী কালাম তাহাদিগকে লক্ষ্য করিয়া বলা হইয়াছে এবং পরেও আল্লাহ্‌ 
তা'আলা তাহাদিগকে সম্বোধন করিয়া ইরশাদ করিয়াছেন, ৬ ৬12৮ ০১4১ 
kl lil ৩ ১০ ০42৮১ অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা তোমাদের ঘরে ওহীর 
মাধ্যমে তাহার রাসূলের উপর যে কুরআন ও সুন্নাহ নাযিল কয়াছেন, হে রাসূলুল্লাহ্র 
পত্িগণ! তোমরা উহার প্রতি আমল কর। অর্থাৎ সমগ্র মানব জাতির মধ্য হইতে 
আল্লাহ্‌ তা“আলা যে নিয়ামত দ্বারা তোমাদিগকে খাস করিয়াছেন, তোমরা উহা স্মরণ 
কর এবং উহার প্রতি আমল কর। তোমাদের ঘরেই আল্লাহ্‌ ওহী’ নাধিল করিয়াছেন। 
দুনিয়ার অন্য কোন লোকের ঘরে নহে । বিশেষত হযরত আয়িশা (রা) এই নিয়ামতের 
অধিক অধিকারী । তাহার প্রতি আল্লাহ্‌র এই অনুগ্রহ অধিক বর্ষিত হইয়াছে। তিনি সেই 
ভাগ্যবতী রমণী, যাহার বিছানায় আরামরত অবস্থায় রাসূলুল্লাহ্‌ (সা)-এর উপর ওহী 
অবতীর্ণ হইয়াছে । এই বিষয়ে রাসূলুল্লাহ্‌ (সা) স্পষ্টত উল্লেখ করিয়াছেন । 


Contents 


৯২ তাফসীরে ইবন কাছীর 


হযরত আয়িশা (রা)-এর এই সৌভাগ্যের কারণ ইহাও হইতে পারে যে, তিনি 
ব্যতীত অন্য কোন কুমারী মহিলা রাসূলুল্লাহ্‌ (সা)-এর পত্তি হইবার সৌভাগ্য লাভ 
করেন নাই। তাহার বিছানা কেবল রাসূলুল্লাহ্‌ (সা)-এর জন্যই খাস ছিল। রাসূলুল্লাহ্‌ 
ব্যতীত অন্য কেহ তাহার সান্নিধ্যে আসেন নাই । আর এই কারণেই তিনি এই বিশেষ 
মর্যাদার অধিকারিণী হইয়াছিলেন। রাসূলুল্লাহ (সা)-এর পত্তিগণ যখন রাসূলুল্লাহ 
(সা)-এর আহলে বাইত এর অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে তাহার নিকটবর্তী আত্মীয়-স্বজন যে 
আহলে বাইত! এর অন্তর্ভুক্ত হইবেন, তাহা বলাই বাহুল্য । যেমন পূর্বে ইরশাদ হইয়াছে 
৮০ ৮০4৯ অর্থাৎ আমার অন্য সকল আত্মীয়-স্বজন এই নামের অধিক হকদার । 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর এই হাদীস সহীহ্‌ মুসলিম এর অন্য এক হাদীসের সদৃশ ৷ একদা 
রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করা হইল. প্রথম দিনেই তাক্ওয়ার উপর কোন্‌ 
মসজিদকে প্রতিষ্ঠা করা হইয়াছে ? জবাবে তিনি বলিলেন, 13-* ৫২৯ :.০ আমার এই 
_মসজিদকে । অথচ আয়াত নাযিল হইয়াছিল মসজিদে কুবা সম্বন্ধে । যেমন অন্যান্য 
হাদীস দ্বারা ইহা প্রমাণিত। কিন্তু-আল্লাহ্‌ তা'আলা “মসজিদে কুবা' সম্বন্ধেই যখন এই 
ঘোষণা করিয়াছেন যে উহা প্রথম দিন হইতেই “তাকওয়া” এর উপর প্রতিষ্ঠিত। 
সেক্ষেত্রে মসজিদে নববী যে তাক্‌ওয়ার উপর প্রতিষ্ঠিত বলিয়৷ অভিহিত হওয়ার অধিক 
হকদার, ইহা সুস্পষ্ট । ১1০ 1, ্‌ 
ূ ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আমার পিতা . ইবন জামীলাহ হইতে বর্ণিত। 
তিনি বলেন, হযরত আলী (রা)-কে হত্যা করিয়া শহীদ করিবার পর হযরত হাসান 
(রা) -কে খলীফা নির্বাচন করা হইল । একদিন তিনি বলিলেন, হযরত আলী (রা) 
সালাত রত ছিলেন। অকম্মাৎ এক ব্যক্তি তাহার উপর ঝাপাইয়া পড়িল এবং খঞ্জর দ্বারা 
তাহাকে আঘাত করিল। হুসাইন (রা) বলেন, হযরত আলী (রা)-কে খঞ্জর দ্বারা 
আঘাতকারী ব্যক্তি ছিল বন্‌ আসাদ গোত্রীয়। হযরত হাসান (রা) তখন সিজদায় 
অবনত ছিলেন। রাবী বলেন, খঞ্জরের আঘাত হযরত আলী (রা)-এর উরুতে 
লাগিয়াছিল। ইহার কারণে তিনি কয়েক মাস যাবৎ অসুস্থ হইয়া থাকেন । একবার তিনি 
কিছু সুস্কতা অনুভব করিলে মিম্বরের উপর উপবিষ্ট হইয়া বলিলেন, হে ইরাকবাসীগণ! 
আমাদের সম্বন্ধে তোমরা আল্লাহকে ভয় কর। আমরা তোমাদের শাসক, তোমাদের 
অতিথি এবং আহ্‌লে বাইত । তাহাদের সম্বন্ধে আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করিয়াছেন £ 


০। 051 ০৯21 ৮8১5 ai alli a dl 

রাবী বলেন, হযরত আলী (রা) ইহা বারবার বলিতে লাগিলেন। ফলে মসজিদের 
সকলেই কাদিতে লাগিল। সুদ্দী (র) আবু দায়লাম (র) হইতে বর্ণনা করেন, একবার 
হযরত আলী ইব্‌ন হুসাইন একজন শাম অধিবাসীকে বলিলেন, তুমি কি সূরা আহযাব 
এর এই আয়াত পাঠ কর নাই? 


Contents 
সুরা আহযাব ্‌ ৯৩ 

7৮5১৫2৮১০৫৭ 08 ০০22855০৯১৭ 2০০০০ লোকটি 
বলিল, হা, পাঠ করিয়াছি। তবে তোমরাই কি সেই আহলে বাইত ? তিনি বলিলেন, 
হা! 

১৯ ৮৮০৮ 9142 ও «1,3 নি:সন্দেহে আল্লাহ্‌ তা'আলা তোমাদের প্রতি 
অনুগ্রহশীল ৷ তাহার অনুগ্রহেই তোমরা [ রাসূলুল্লাহ্‌ (সা)-এর পদ্নিগণ ] এই উচ্চ স্তরে 
আরোহণ করিয়াছ এবং তোমরাই যে এই মর্যাদার অধিকারী ইহা সম্পর্কে তিনি 
অবহিত। সুতরাং তিনি তোমাদিগকে এই মর্যাদার জন্য খাস করিয়াছেন। 

ইব্‌ন জারীর (র) এই আয়াতের যে অর্থ করিয়াছেন তাহা হইল, তোমাদের প্রতি 
আল্লাহ্‌র যে খাস নিয়ামত রহিয়াছে তোমরা উহা স্মরণ কর এবং সেই নিয়ামত হইল 
যে আল্লাহ্‌ তোমাদিগকে এমন ঘরে বাস করিবার তাওফিক দান করিয়াছেন যে ঘরে 
আল্লাহ্র কিতাব ও. হিকমত পাঠ করা হয়। অতএব. তোমরা এই নিয়ামতের প্রতি 
কৃতজ্ঞতা প্রকাশ কর. এবং আল্লাহ্‌র প্রশংসা -কর7 1: 1801 0৮4411 2 
নি:সন্দেহে আল্লাহ্‌ তা'আলা তোমাদের প্রতি বড়ই মেহেরবান। তিনি অনুগ্রহ করিয়া 
সাবিরা রাড যেখানে আল্লাহ্‌র 
i ও হিকমত অর্থাৎ সুন্নাহ পাঠ করা হয় এবং তোমাদের সম্বন্ধে তিনি অবহিত । 

এই কারণে তোমাদিগ্‌কে ভিনি তাহার নবীর পড়িকূণে মনোনয়ন করয়াছেন। So 
হযরত কাতাদাহ ২2২ ৯1044015141 ১০১৫৮: ls LEU LI a 


_.. তাফসীর প্রসঙ্গে বলেন, আল্লাহ্‌ তা'আলা এই আয়াত দ্বারা রাসূলুল্লাহ (সা)-এর প্রতি 


তাহার অনুগ্রহের কথা উল্লেখ করিয়াছেন । ইহা বর্ণনা করিয়াছেন ইব্ন জারীর রে)! 
GDI SSIS Ges ed is Gh) 
ঠাপা $ ৬৬৬০] GIs SLY 
BEG (55227554520 (৯5 
রর i obs ৪১৫৯৮ 4919 
98551468255 ES LNT ESS 


ET 
মু’মিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, 


Contents 
৯৪ তাফসীরে ইব্ন কাছীর 


ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও 
দানশীল নারী, সওম পালনকারী পুরুষ ও সওম পালনকারী নারী, যৌন অংগ 
হিফাযতকারী পুরুষ ও যৌন অংগ হিফাযতকারী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী 
পুরুষ ও অধিক স্মরণকারী নারী--ইহাদিগের জন্য আল্লাহ্‌ রাখিয়াছেন ক্ষমা ও 
মহা প্রতিদান। 

তাফসীর £ ইমাম আহমদ (র) আফফান (র) .... উন্মুল মু'মিনীন হযরত উম্মে 
সালমা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিলাম, 
পবিত্র কুরআনে পুরুষদিগকে যেমন উল্লেখ করা হইয়াছে নারীদিগকে তেমন উল্লেখ 
করা হয় নাই কেন ? হযরত উম্মে সালমা বলেন, একদিন হঠাৎ মিশ্বরের উপর 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর শব্দ আমি শুনিতে পাইলাম । আমি তখন আমার চুল বিন্যাস 
করিতেছিলাম; কিন্তু রাসূলুল্লাহ্‌ সো)-এর আওয়াজ শুনিতেই আমি কোন রকম ঠিক 
করিয়া আমার ঘরের আঙ্গিনায় বাহির হইয়া আসিলাম এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর কথার 
প্রতি কর্ণপাত করিয়া তাহাকে বলিতে শুনিলাম 01 4১8: 2141 91 ০০411 (++ 
৩(১১০1০০১১১০০৫১৮৭1০০১৮০-৭| _ হি লোক সকল, আল্লাহ্‌ তা আলা 
বলেন, মুসলমান পুরুষ ও মুসলমান নারী, মু'মিন পুরুষ ও মু'মিন নারী । ইমাম 
নাসায়ী ও ইব্‌ন জারীর (র) আব্দুল ওয়াহিদ ইবন যিয়াদ (র) হইতে অনুরূপ বর্ণনা 
করিয়াছেন। 

(২) ইমাম নাসায়ী (র), মুহাম্মদ ইবৃন হাতিম (রে)... হযরত উম্মে সালমা (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন, একবার তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিলেন, হে 
আল্লাহ্‌র নবী! ইহার কারণ কি যে পবিত্র কুরআনে পুরুষের উল্লেখ করা হইয়াছে, অথচ 
নারীদের উল্লেখ করা হয় নাই ? তাহার এই প্রশ্নের পর আল্লাহ্‌ তা'আলা এই আয়াত 
নাযিল করিলেন ৪ ES EERE | EEE WS FE HOV GREE ROE 

(৩) ইব্‌ন জারীর (র), আবূ কুরাইশ (র) .... হযরত উম্মে সালমা (রা) হইতে 
বর্ণিত। তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্‌! প্রতি বিষয়ে 
কেবল পুরুষদিগকে কুরআনে উন্লেখ করা হইয়াছে, আমাদিগকে কোথাও উল্লেখ করা 
হয় নাই। ইহার কারণ কি? অত:পর আল্লাহ্‌ তা'আলা এই আয়াত নাধিল করেন ঃ 

৬1০৯4 58151 1101 

(8) সুফিয়ান সাওরী রে)...হযরত উম্মে সালমাহ হইতে বর্ণিত। তিনি বলেন, 
হযরত উম্মে সালমা (রা) একবার রাসূলুল্লাহ্‌ (সো)-কে জিজ্ঞাসা করিলেন, ইয়া 
রাসূলাল্লাহ! ১৫১১ ১৪ ].] ১«১১ পবিত্র কুরআনে পুরুষদিগকে তো উল্লেখ করা 
হইয়াছে, অথচ আমাদিগকে উল্লেখ করা হয় নাই। ইহার কারণ কি ? অত:পর আল্লাহ্‌ 
তা'আলা 1৮০16 ০৯৮৮০। নাধিল করিলেন 


Contents 
সূরা আহ্যাব ৯৫ 


(৫) ইব্‌ন জারীর (র) বলেন, আবূ কুরাইব (র) ....ইব্ন' আব্বাস (রা) হইতে 
সী 7১7 াজঞাগর, 
করেন; জা উনার পার 
তাআলা 5231 ৩ sll ০:০০ 9। নাধিল করিলেন। ইব্‌ন জারীর রে) আরো 
বলেন, বিশর (র)... কাতাদাহ (র) হইতে বর্ণিত। একদা কতিপয় মহিলা রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর পত্তিগণের নিকট উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিল, আল্লাহ্‌ তাআলা পবিত্র 
কুরআনে আপনাদের তো উল্লেখ করিয়াছেন; অথচ কোন বিষয়ে আমাদের উল্লেখ 
করেন নাই; ইহার কারণ কি ? আমাদের বিষয়ে কি উল্লেখ করিবার “কিছু নাই ? 
অত:পর আল্লাহ্‌ তা'আলা এই আয়াত নাযিল করিলেন ৪ ০০০৮০ ১৪০০ 9। 
71 এই আয়াত দ্বারা বুঝা যায় যে, ঈমান ও ইসলাম এক নহে। ঈমান ইসলাম 
হইতে পৃথক। 

10:05 ১9004357105 18050591408 গ্রাম্য লোকেরা বলে 
আমরা ঈমান আনিয়াছি। হে নবী! তুমি বলিয়া দাও, তোমরা ঈমান আন নাই; বরং 
তোমরা ইহা বল, সিরা পারার বারা রিনি দানার 
যায়, ঈমান ইসলাম হইতে খাস। 

বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত, ০৯০৬৪ ৮০১৫ ১৯৯ ০011 ০১০ ঈমান 
বিদ্যমান থাকা অবস্থায় কোন ব্যভিচারী ব্যভিচার করিতে পারে না ।' ব্যভিচার ঈমানকে 
দূরীভূত করিয়া দেয়। কিন্তু সকল মুসলমান ইহাতে এক্যমত পোষণ করেন যে, 
ব্যভিচার করিয়া কেহ কাফির হইয়া যায় না। অতএব বুঝা গেল যে, ঈমান ইসলাম 
হইতে খাস। বুখারী শরীফের “শরাহ' গ্রন্থে আমরা এ বিষয়ে সবিস্তারে আলোচনা 
করিয়াছি। 

।508103 ০2530810 4155 শব্দদ্ধয় ০১১৪ হইতে নির্গত। ইহার অর্থ শান্ত হইয়া 
আনুগত্য করা । যেমন ইরশাদ হইয়াছে ঃ 

DLS BRD EAN AIDS CL ale LULU ga byl 

নাকি সেই, যে সিজদায় অবনত অবস্থায় ও দণ্ডায়মান হইয়া রাত্রের প্রহরসমূহে 
আনুগত্যে লিপ্ত থাকে, আখিরাতকে ভয় করে এবং তাহার প্রতিপালকের রহমতের 
আশা পোষণ করে। আরো ইরশাদ হইয়াছে ৪ 

4 ০০১১৮ ০04,০5 ১০40 আর আসমান ও যমীনে বিদ্যমান 
সকলেই আল্লাহ্‌র মালিকানাধীন এবং সকলেই তীহার অনুগত । 


Contents 


অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ 
2 sl তোমরা আল্লাহর আনুগত্য প্রকাশার্থে দ্ায়মান হও। 


১০,৫১০ ০০ ০৮৫০০ ৪০৯৭০ এ 3৪ =; হে মারয়াম! তুমি 
তোমার প্রতিপালকের ইবাদত কর, সিজদা কর ও রুকুকারীদের সহিত রুকু কর। 
ইসলাম অর্থাৎ প্রকাশ্য আনুগত্যের আরো এক ধাপ উর্ধে আরোহণ করিলে “ঈমান' এর 
স্তরে উপনীত হওয়া যায় এবং ইসলাম ও ঈমান উভয়ের মাধ্যমে কুনুত অর্থাৎ ইবাদত 
ও আনুগত্য লাভ করা যায়। ্‌ 

৪১৮০1 sll আঁয়াতাংশে কথাবার্তায় সত্যবাদিতা অবলম্বন করার 

ংসা করা হইয়াছে। ইহা আল্লাহ্‌র নিকট অতি পসন্দনীয় গুণ । আর এই কারণেই 
কোন সাহাবায়ে কিরাম সারা জীবনে কখনও মিথ্যা বলেন না। জাহেলী যুগেও নহে 
আর ইসলাম গ্রহণ করিবার পরেও-নহে।. সত্য বলা. ঈমানের আলামত, যখন মিথ্যা 
বলা নিফাকের আলামত ।' যে ব্যক্তি সত্য-বলিবে সে মুক্তি পাইবে । সত্য. বলা | 
অপরিহার্য । কারণ সত্য নেকীর প্রতি দিক নির্দেশ.করে আর'নেকী জান্নাতের পথ সুগম : 
করে। মিথ্যা হইতে বিরত থারা অপরিহার্য । কঠিন মিথ্যাও ফিসক-ও ফুজুরের দিকে 
পথ প্রদর্শন করে । আর যে.ব্যক্তি-সর্বদা সত্য বলেও সত্য অন্বেষণ করে, আল্লাহ্‌র 
'দরবারে তাহাকে সিদ্দীক বলিয়া অভিহিত করা হয় এবং যে ব্যক্তি মিথ্যা বলে এবং 
মিথ্যা অন্বেষণ করে আল্লাহ্র-দরবারে ‘মিথ্যুক বলিয়া লেখা হয়।এই বিষয়ে আরো 
অনেক হাদীস -আছে। : 

০1০10 ১০/আর খৈবারণকারী পুরুষ ওরধধারণকারী নারী ধৈর্য 
দৃঢ়তার সুফল। যখন কেহ এই বিশ্বাস স্থাপন করে যে, ভাগ্যলিপির লিখন অবশ্যস্তাবী, 
তাহার পক্ষে বিপদে ধৈর্য ধারণ করা সহজ হইয়া পড়ে । অবশ্য.বিপদের সম্মুখীন হইলে 
চারজন আই রা সিনা বন! এররান বীর নীরা 
সহজ হইয়া পড়ে। 

০০১৮৯ ১৫,510 আর বিন পুরুষ ও বিন নারী অর্থ আন্তরিক 
প্রশান্তি, উনার রিও টানার ছাহ চয় হুম বে ত 

অবস্থার সৃষ্টি হয়। ইরশাদ হইয়াছে? . .. 

als ULE LEE 11 DLE UE 4 £22 = অন্তরে এমন বিন সৃষ্টি 
করিয়া তুমি আল্লাহ্‌র ইবাদত কর, যেন তুমি তাহাকে দেখিতেছে- আর তুমি তাহাকে 
না দেখিলেও তিনি তোমাকে দেখিতেছেন। অতএব প্রথম অবস্থার সৃষ্টি না হইলেও এই 
পরিস্থিতিতে অন্তরে যে অবস্থার সৃষ্টি হওয়া জরুরী উহা অবশ্যই হইতে হইবে । 


Contents 
সূরা আহ্যাব ৯৭ 


৩১০%] 5১5১০3১0 আর সদকা দানকারী পুরুষ ও নারী আল্লাহ্র 
আনুগত্য লাভ ও তাহার বান্দাদিগকে উপকৃত করিবার জন্য দুর্বল ও এমন 
মুখাপেক্ষীদের প্রতি অনুগ্রহ করা, যাহারা নিজেরাও উপার্জন করিতে সক্ষম নহে আর 
এমন লোক তাহাদের নাই, যাহারা তাহাদিগকে উপার্জন করিয়া অতিরিক্ত মাল হইতে 
দান করিতে পারে। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত ৪ 

৬৪০৯4158105 9541৮০54001 2855 
আল্লাহ্‌ তা'আলা সাত প্রকার লোকদিগকে তাহার বিশেষ ছায়া দান করিবেন, যে 
দিনে তাহার বিশেষ ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকিবে না। তাহাদের মধ্যে এক 
প্রকার লোক হইল তাহারাও যাহারা এত গোপনে সদকা দেয় যে, ডান হাত যাহা দান 
করে বাম হাতও উহা জানিতে পারে না। অপর হাদীসে বর্ণিত, ₹৯৮-5 £৪১-৯11 
9801 20০ (৮৮ (০৫ 45591 সদকা পাপকে ঠিক তদ্রুপ মির্টাইয়া দেয় যেমন 
পানি আগুনকে নিভাইয়া দেয়। ০2:০1 ১521 আর সিয়াম পালনকারী 
বহি গত জনালে ককা রা 
হইল সাওম, যেমন ইরশাদ হইয়াছে $ 
১০4 11 ১১124755455215810217১5615554 ১০৯১ ০৮৮5 
ECE ACE Sa TAL, 
হে যুবকদল! তোমদের মধ্য হইতে যে বিবাহ করিতে সক্ষম, সে যেন বিবাহ করে। 
কারণ ইহা চক্ষুকে অধিক রুদ্ধ রাখে এবং লজ্জাস্থানের অধিক সংরক্ষণ করে আর যে 
বিবাহ করিতে সক্ষম নহে, তাহার পক্ষে সাওম রাখা জরুরী । ইহা তাহার পক্ষে খাসী 
হইবার ন্যায় কার্যকরী । আর যেহেতু সাওম প্রবৃত্তি দমনের সর্বাপেক্ষা অধিক কার্যকরী 
ব্যবস্থা, এই কারণে আল্লাহ্‌ তা'আলা ০৯:49 ১১০5০১ এর পরেই 
০.-৪/10 (23৮৪ ০১৮০০০১1০ আর অবৈধ ও হারাম হইতে স্বীয় লক্জাস্থানের 
সংরক্ষণকারী পুরুষ ও সংরক্ষণকারী নারী এর উদ্লেখ করা সংগত হইয়াছে। যেমন 


++১/১1+১21 475 ঠা SEB LYE pri pa tally 
ost #0 


(০-৬: ০৪১৭১11)- 35015 0585515704509555595 


আর যাহারা স্বীয় ল্জাস্থানসমূহ সংরক্ষণ করে কিন্তু স্বীয় স্ত্রী কিংবা বাদী (শরীয়ত 
সম্মত) ব্যবহারকারীগণ নিন্দিত নহে। অতএব যাহারা স্ত্রী ও বাদী ব্যতীত অন্য কোন 
পথ খুঁজিবে তাহারা হইল সীমালংঘনকারী | 


ইব্‌ন কাছীর-_১৩ (৯ম) 


Contents 


৯৮ তাফসীরে ইব্‌ন কাছীর 
এসির চি 4 ১১৯৫3 1১৪ আর আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও 
নারী । ইব্‌ন আবূ হাতিম (রা) বলেন, আমার পিতা ... .... হযরত আবু সাঈদ খুদরী 


(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন $ 
০০২15111004 0৮8৮ধ0 ০84৮0105459 JME 
SSI Li Ll ০2915 
আদায় করিলে তাহারা এ রাত্রে আল্লাহ্‌কে অধিক স্মরণকারী পুরুষ ও নারীদের অন্তর্ভুক্ত 
হইবে । আবু দাউদ, নাসায়ী ও ইব্‌ন মাজাহ (রা) আ‘মাশ এর সূত্রে আবু সাঈদ খুদরী 
ও আবু হুরায়রা (রা) নবী করীম (সা) হইতে হাদীসটি বর্ণনা করেছেন! 
ইমাম আহমদ (র) বলেন, হাসান রে) ....হযরত আবু সাঈদ খুদরী (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিলাম, ইয়া 
রাসূলাল্লাহ «111 ৮১০ £২০১ -51 ১০৭1 এ কিয়ামতে আল্লাহ্‌র কাছে কোন্‌ বান্দার 
মর্যাদা সর্বাপেক্ষা অধিক? তিনি বলিলেন = ০1০৫0115184 201 95411 যেই সকল 
পুরুষ ও নারী আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে। আমি জিজ্ঞাসা করিলাম, যাহারা 
আল্লাহ্র রাহে জিহাদ করে তাহাদের তুলনায়ও কি ইহাদের মর্যাদা বেশী ৷ তিনি 
বলিলেন ৪ 
STL AEE LS CTU SLE TALL CY 
aati dl <i 
অর্থাৎ কোন মুজাহিদ কাফির ও মুশরিকদের সহিত জিহাদ করিতে করিতে তাহার 
তরবারী ভাংগিয়া যায় এবং সে যখম হইয়া রক্তাক্তও হইয়া যায় তবুও আল্লাহকে অধিক 
পরিমাণ ম্মরণকারী ইহার তুলনায় অধিক মর্যাদার অধিকারী হইবে । 
ইমাম আহমদ (র) বলেন, আফফান (র).... হযরত আবু হুরায়রা (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) মক্কার উদ্দেশ্যে চলিতে চলিতে যখন 
জামদান নামক স্থানে পৌছিলেন তখন তিনি বলিলেন £ 483 12১. 01055 155 
১৩১৯1 ইহা জামদান, তোমরা চল, মুফরিদগণ অগ্রগামী হইয়াছে । 
সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করিলেন, মুফরিদগণ কাহারা? তিনি বলিলেন, “আল্লাহ্‌কে 
অধিক পরিমাণ ম্মরণকারী পুরুষ ও নারী ।” অত:পর তিনি বলিলেন ১৯১ ॥ ৮411 
০:1৯] হে আল্লাহ্‌! আপনি সেই সকল লোকদিগকে ক্ষমা করুন, যাহারা মাথা 
মুন করে| সাহাবায়ে কিরাম বলিলেন, যাহারা মাথার চুল খাট করিবে তাহাদের 


Contents 


সূরা আহ্যাব ৯৯ 


জন্যও দু'আ করুন। রাসূলুল্লাহ্‌ (সা) এবারও হজ্ব ও উমরায় যাহারা মাথার চুল মুড়িয়া 
ফেলিবে তাহাদের জন্য দু'আ করিলেন । সাহাবায়ে কিরাম বলিলেন, যাহারা চুল খাট 
করিবে তাহাদের জন্যও দু'আ করুন। এবার রাসূলুল্লাহ্‌ বলিলেন ১:১৪] যাহারা 
চুল খাট করিবে তাহাদিগকেও ক্ষমা করুন। অত্র সুত্রে একমাত্র ইমাম আহমদই 
হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম () ভিন্ন সূত্রে এই বর্ণনা করিয়াছেন । 
ইমাম আহমদ (র). বলেন, হুজাইন ইব্ন মুছান্না (র) ...হযরত মু'আয ইব্ন জাবাল 
এ পা নী 


পা 


aura dss MEE aoe ter ME eu CUE RIE 
অন্য কোন আমল নাই। 

মু'আয (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, আমি কি তোমাদিগকে 
এমন আমলের কথা বলিব না, যাহা তোমাদের জন্য সর্বাপেক্ষা উত্তম, তোমাদের 
অধিপতির নিকট উহা সর্বাপেক্ষা পবিত্র, যাহা তোমাদের সর্বাপেক্ষা অধিক মর্যাদা 
বুলন্দকারী, স্বর্ণ ও রৌপ্য দান করা অপেক্ষাও তোমাদের পক্ষে যাহা উত্তম এবং শত্রুর 
মুকাবিলা করিয়া পারস্পরিক একে অপরের শিরচ্ছেদ করা অপেক্ষাও উত্তম? সাহাবায়ে 
কিরাম বলিলেন, হ্যা, ইয়া রাসূলাল্লাহ! অবশ্যই বলুন । রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, উহা 
হইল, আল্লাহ্‌র যিকির। 

ইমাম আহমদ (র) বলেন, হাসান (র) .... মু'আয ইবৃন আনাস (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিল, ইয়া 
রাসূলুল্লাহ্‌! কোন্‌ মুজাহিদের বিনিময় সর্বাপেক্ষা মহান হইবে? তিনি বলিলেন ১,41 
[৫১ % যে মুজাহিদ সর্বাধিক বেশী আল্লাহ্‌র যিকির করিবে তাহার বিনিময় সর্বাপেক্ষা 
মহান হইবে । লোকটি জিজ্ঞাসা করিল, কোন্‌ রোজাদারের বিনিময় সবচাইতে বেশী 
মহান হইবে? তিনি বলিলেন, যে রোজাদার সবচাইতে বেশি আল্লাহ্‌র যিকির করিবে? . 
অত:পর লোকটি সালাত, যাকাত, হজ্জ ও সদকার বিনিময় ও সওয়াবের সম্পর্কেও 
জিজ্ঞাসা করিলে রাসূলুল্লাহ্‌ (সা) প্রত্যেক আমল সম্পর্কে বলিলেন, যে ব্যক্তি এই সকল 
আমলের সহিত আল্লাহ্র অধিক যিকির করিবে তাহার বিনিময় ও সওয়াব অধিক 
হইবে । ইহা শ্রবণ করিয়া হযরত আবূ বকর (রা) হযরত উমর (রা)-কে সম্বোধন 
করিয়া বলিলেন, ১১৯৫০ 5395151 ০25 আল্লাহ্র যিকিরকারীগণ সকল কল্যাণেরই 
অধিকারী হইল । রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, হা নি:সন্দেহে । 

যিকিরের মর্যাদা সম্পর্কে অবশিষ্ট হাদীসমূহ 0২520 ৫) 723 ১588 
১০04৮৯১1৮১৪ এর তাফসীর প্রসং গে বর্ণনা করিব ইনশাআল্লাহ্‌ ৷ 


Contents 


১০০ তাফসীরে ইব্ন কাছীর 


ne 104০ 410১০1 ৮5 আল্লাহ্‌ তা'আলা তাহাদের জন্য ক্ষমা ও 
মহান বিনিময় প্রস্তুত করিয়া রাখিয়াছেন। অর্থাৎ আলোচ্য আয়াতে যেই সকল সৎগুণের 
অধিকারী পুরুষ ও নারীদের উল্লেখ করা হইয়াছে, তাহাদের সকলকে আল্লাহ্‌ ক্ষমা 
করিয়া দিবেন এবং তাহাদের জন্য মহান বিনিময় অর্থাৎ বেহেশত প্রস্তুত করিয়া 
রাখিয়াছেন। 

2/5 


V3 542 ৪০55 2০১ 6৬৮৮) 


2৫2৫4 59 


এ 29540 ০৪৮75255852 
১৬% 4০৮ 


৩৬. আল্লাহ্‌ ও তাহার রাসূল কোন বিষয়ে নির্দেশ দিলে কোন মু'মিন পুরুষ 
কিংবা মু'মিন নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকিবে না । কেহ আল্লাহ্‌ 
ও তাহার রাসূলকে অমান্য করিলে সে তো স্পষ্ট পথভ্রষ্ট হইবে । 

তাফসীর ৪ Labels Sail 31419 আয়াতের তাফসীর প্রসংগে আওফী (রি) 
হযরত ইবন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ (সা) যায়নাব 
বিনতে জাহ্‌শ (রা)-এর নিকট হযরত যায়েদ ইবৃন হারিসাহ (রা)-এর বিবাহের প্রস্তাব 
পেশ করিলেন। প্রস্তাব শ্রবণ করিয়া তিনি ইহাতে অমত প্রকাশ করিলেন । কিন্তু 
রাসূলুল্লাহ্‌ (সা) পুনরায় তাহাকে বলিলেন, তুমি বিবাহের এই প্রস্তাবে সম্মত হও । তখন 
তিনি বলিলেন, আমি একটু চিন্তা করিয়া দেখি। তাহারা পরস্পর কথা বলিতেছিলেন 
সে অবস্থায়ই এই আয়াত নাযিল হইল 4 ৮:০ ৪101 25০5 ১০৯০] 0415 
অত:পর হযরত যায়নাব (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিলেন, আপনি কি এই 
বিবাহে সন্তুষ্ট? উত্তরে তিনি বলিলেন, হা । ইহার পর তিনি বলিলেন, তবে আমি 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর অবাধ্য হইব না। তাহার সহিত আমি স্বীয় সত্তাকে বিবাহ বন্ধনে 
আবদ্ধ করিলাম ৷ ইব্‌ন লাহীআহ (রা) হযরত ইব্‌ন আববাস (রা) হইতে বর্ণনা করেন; 
তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (সা) হযরত যায়নাব (রা)-এর নিকট হযরত যায়েদ 
ইব্‌ন হারিসাহ (রা)-এর বিবাহের প্রস্তাব পেশ করিলে তিনি উহাতে এই বলিয়া 
অসম্মতি জানাইলেন যে, যায়েদ ইব্‌ন হারিসা (রা) অপেক্ষা আমার বংশীয় মর্যাদা 
উত্তম। বস্তুত হযরত যায়না বিনতে জাহ্‌শ (রা) কিছুটা কঠিন প্রকৃতির ছিলেন। 
অত:পর এই আয়াত নাযিল হইল । মুজাহিদ, কাতাদাহ, মুকাতিল ইব্‌ন হাইয়্যান (রা) 
বলেন, অনেক আয়াত হযরত যায়নাব বিনতে জাহ্‌শ (রা) সম্বন্ধে নাধিল হইয়াছে । 


994 ৫৫ ৮ 
রি ৬ 


Contents 


সুরা আহ্যাব ১০১ 


রাসূলুল্লাহ (সা) তাহার নিকট হযরত যায়েদ ইব্‌ন হারিসাহ এর বিবাহের পয়গাম দিলে 
তিনি প্রথমে উহা অস্বীকার করেন এবং পরে সম্মত হন! 

আব্দুর রহমান ইব্‌ন যায়েদ ইবন আসলাম (রা) বলেন, আয়াতটি উম্মে কুলসূম 
বিনতে উকবাহ ইবৃন আবু মুআইত সম্বন্ধে নাযিল হইয়াছে । হুদায়বিয়া সন্ধির পর 
সর্বপ্রথম তিনি হিজরত করেন এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর খিদমতে বিবাহের জন্য স্বীয় 
সত্তাকে পেশ করেন । অত:পর রাসূলুল্লাহ্‌ (সা) হযরত যায়েদ ইব্ন:হারিসাহ রো)-এর 
সহিত তাহাকে বিবাহ দেন। সম্ভবত হযরত যায়নাব (রা)-এর সহিত বিচ্ছেদ ঘটিবার 
পরই এই বিবাহ অনুষ্ঠিত হয় । হযরত যায়েদ ইব্‌ন হারিসাহ (রা)-এর সহিত হযরত 
উম্মে কুলসূমের বিবাহে খোদ উদ্মে কুলসূম ও তাহার ভাই অসন্তুষ্ট হন। তাহাদের 
বক্তব্য হইল, আমাদের কামনা হইল রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত বৈবাহিক সম্পর্ক 
হউক; কিন্তু উহা তো করিলেন না; বরং তাহার একজন গোলামের সহিত বিবাহ 
দিলেন । রাবী বলেন, এই ঘটনার পর নাযিল হইল ৪ 

২১1151415-5541]| ৮2৪ 1১1 Ties aid Le 

এই আয়াত অপেক্ষা ব্যাপক অর্থ-বাহক আয়াত হইল £ ১০১৬ 4131 ৬১০] 
১৫-3 ১০ নবী (সা) মুমিনদের খোদ তাহাদের নিজ সত্তা অপেক্ষাও অধিকতর 

ইমাম আহমদ (র) বলেন, আব্দুর রজ্জাক (র)... হযরত আনাস (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) একজন আনসারী সাহাবীর কন্যার সহিত 
জলবীব নামক একজন সাহাবীর বিবাহের পয়গাম দিলেন । আনসারী বলিলেন, আচ্ছা 
আমি তাহার আম্মার সহিত পরামর্শ করিয়া বলিব। রাসূলুল্লাহ্‌ (সা) ইহাতে সম্মত 
হইলেন। আনসারী তাহার স্ত্রীর সহিত পরামর্শ করিলে তাহার স্ত্রী বলিলেন, ইহা 
কখনও হইতে পারে না। আমরা তো অমুক অমুক উচ্চ বংশীয় পাত্রকেও অস্বীকার 
করিয়াছি । আনসারী কন্যা পর্দার আড়ালে বসিয়া আব্বা আম্মার কথা শুনিয়া বলিয়া 
উঠিল, রাসূলুল্লাহ্‌ (সা) যদি এই বিবাহে সম্মত হইয়া থাকেন তবে তোমরা কি উহা 
উপেক্ষা করিবে? কন্যার কথা শ্রবণ করিয়া তাহারা বলিলেন, তুমি সত্য বলিয়াছ। 
অত:পর তাহারা রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে গমন করিলেন এবং তাহাকে বলিলেন, 
ইয়া রাসূলাল্লাহু! যদি আপনি এই বিবাহে সন্তুষ্ট হইয়া থাকেন তবে আমরাও রাজী । 
রাসূলুল্লাহ (সা) বলিলেন, আমি ইহাতে রাজী । অত:পর তাহাদের বিবাহ অনুষ্ঠিত 
হইল । তাহাদের বিবাহ সম্পাদনের পর একদা মদীনার মুসলমানগণ শক্রর মুকাবিলা 
করিবার জন্য বাহির হইলেন । জলবীবও রওনা হইলেন এবং শক্রর মুকাবিলা করিতে 
করিতে শাহাদাত বরণ করিলেন। সাহাবায়ে কিরাম তাহাকে রণক্ষেত্রে মৃতাবস্থায় 


Contents 


১০২ তাফসীরে ইব্ন কাছীর 


পাইলেন। তাহার পাশে অনেক মুশরিকও মৃতাবস্থায় পড়িয়াছিল, যাহাদিগকে তিনি 
হত্যা করিয়াছিলেন। হযরত আনাস (রা) বলেন, সেই আনসারী কন্যার বাড়িতে 
সবচাইতে অধিক ব্যয় করা হইত । মদীনায় অন্য কোন বাড়িতে এত ব্যয় আর হইত . 
না। 

ইমাম আহমদ (র) বলেন, আফফান (র) ... আবু বারসা আসলামী (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, জলবীব নামক এক ব্যক্তি মহিলাদের নিকট গমানগমন করিত 
এবং তাহাদের সহিত কৌতুক করিত। ইহা জানিয়া আমি আমার স্ত্রীকে বলিলাম, 
জলবীব যেন তোমাদের নিকট প্রবেশ করিতে না পারে । যদি এমন হয় তবে আমি কিন্তু 
তোমাদের সহিত এমন এমন ব্যবহার করিব | আনসারগণের অভ্যাস ছিল তাহাদের 
কোন অবিবাহিতা কন্যা থাকিলে যাবৎ না তাহারা নিশ্চিত হইতেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) 
তাহাদের কন্যা বিবাহ করিবেন না, তাহাকে অন্যত্র বিবাহ দিতেন না। একদা রাসূলুল্লাহ্‌ 
(সা) একজন আনসারী সাহাবীকে বলিলেন, তোমার কন্যা আমাকে দান কর। 
আনসারী বলিলেন, ইহা তো বড়ই খুশী ও সম্মানের বিষয়, ইয়া রাসূলাল্লাহ্‌! তখন 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, আমার নিজের জন্য তাহাকে চাহি নাই । আনসারী বলিলেন, 
তবে কাহার জন্য, ইয়া রাসূলাল্লাহ্‌! রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, জলবীব এর জন্য । 
আনসারী বলিলেন আমি তাহার আম্মার সহিত একটু পরামর্শ করিয়া বলিব । তিনি স্বীয় 
স্ত্রীর নিকট আসিয়া বলিলেন, রাসূলুল্লাহ্‌ (সো) তোমার কন্যার জন্য বিবাহের পয়গাম 
দিয়াছেন,। স্ত্রী বলিলেন, বড়ই উত্তম প্রস্তাব, বড়ই খুশীর কথা । তিনি বলিলেন, 
রাসূলুল্লাহ্‌ সো)-এর নিজের জন্য নহে। তাহার স্ত্রী বলিলেন, জলবীব কি তাহার পুত্র? 
জলবীব কি তাহার পুত্র? আল্লাহ্র কসম, তাহার সহিত আমরা বিবাহ দিব না । স্ত্রীর 
মত শুনিয়া আনসারী যখন রাসূলুল্লাহ্‌ (সা)-কে তাহাদের মত পেশ করিতে রওয়ানা 
পক্ষ হইতে বিবাহের পয়গাম আসিয়াছে? তিনি সবিস্তারে কন্যাকে জানাইলেন। কন্যা 
আম্মার কথা শ্রবণ করিয়া বলিল, রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রস্তাব তোমরা প্রত্যাখ্যান 
করিতেছ? ইহা সম্ভব নহে। তোমরা আমাকে তাহার হাওলা কর। তিনি কখনও আমার 
জীবন নষ্ট করিবেন না। অত:পর তাহার আব্বা রাসূলুল্লাহ্‌ (সা)-এর খিদমতে উপস্থিত 
হইয়া বলিলেন, আপনারে প্রস্তাবে আমরা সম্মত। তখন তিনি জলবীব এর সহিত 
আনসারী কন্যাকে বিবাহ দিলেন । 

এই ঘটনার পর একবার রাসূলুল্লাহ (সা) যুদ্ধে গমন করেন। যুদ্ধে মুসলমানগণ 
জয় লাভ করে । গনীমতের মাল বিতরণকালে রাসূলুল্লাহ্‌ সো) জিজ্ঞাসা করিলেন, বীর 
মুজাহিদগণের মধ্য হইতে কেহ কি এমন আছে, যাহাকে তোমরা হারাইয়াছ? তাহারা 
বলিলেন, অমুক অযুককে আমরা পাইতেছিনা । রাসূলুল্লাহ্‌ (সা) আবার জিজ্ঞাসা 


Contents 


সূরা আহ্যাব ১০৩ 


করিলেন, আরো কি কেহ আছে. যাহাকে তোমরা পাইতেছ না? তাহারা বলিলেন, আর 
কেহ নাই । তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, আমি জলবীবকে পাইতেছিনা। তোমরা 
তাহাকে নিহতদের মধ্য হইতে খুঁজিয়া বাহির কর। তাহারা খুঁজিতে লাগিলেন । খুঁজিতে 
খুঁজিতে তাহাকে সাতটি মৃতদেহের পাশে পড়া পাইলেন, যাহাদিগকে তিনি হত্যা 
' করিয়াছেন । রাসূলুল্লাহ্‌ (সা)-কে তাহারা এ বিষয়ে অবহিত্ব করিলে তিনি তাহার কাছে 
আসিলেন। তিনি বলিলেন, এই যে মৃতদেহ তোমরা দেখিতেছঃ ইহাদিগকে জলবীব 
হত্যা করিয়াছে। পরে জলবীবকে অন্যান্য মুশরিকরা শহীদ করিয়াছে। 1১ ১ ১৯ 
£, সে আমার এবং আমি তাহার। এই কথা রাসূলুল্লাহ্‌ দুই কিংবা তির্ন বার 
বলিলেন। অত:পর তাহার জন্য কবর খনন করা হইল । রাসূলুল্লাহ্‌ সা)-এর দুই বাহু 
দ্বারা তাহাকে উঠাইলেন এবং কবরে রাখিলেন। তাহাকে রাসূলুল্লাহ্‌ (সা) গোসল 
দিয়াছেন, রাবী ইহার কোন উন্লেখ করেন নাই। সাবিত (রা) বলেন, আনসারী 
মহিলাদের মধ্যে এই বিধবা মহিলা অপেক্ষা অধিক ব্যয়কারী আর কোন মহিলা ছিল 
না। অর্থাৎ তিনি বড়ই প্রাচুর্যের অধিকারিণী ছিলেন। 

ইসহাক ইব্‌ন আব্দুল্লাহ্‌ ইব্ন আবু তলহা (রা) হযরত সাবিত (রা)-কে জিজ্ঞাসা 
করেন, রাসূলুল্লাহ্‌ (সা) এ আনসারী কন্যার জন্য কি দু'আ করিয়াছিলেন, উহা জানেন 
কি? তিনি বলিলেন, তাহার জন্য রাসূলুল্লাহ (সা) এই দু'আ করিয়াছিলেন ৪ 

SE USA ULES Hy le UE ln Ll 

হে আল্লাহ্‌! আপনি তাহাকে প্রাচূর্যের অধিকারিণী করুন তাহার জীবন দারিদ্্যক্লিষ্ট 
করিবেন না। রাসূলুল্লাহ্‌ তাহার জন্য যেমন দু'আ করিয়াছিলেন, বাস্তবে তেমনই 
ঘটিয়াছিল। তাহার চাইতে অধিক প্রাচুর্যের অধিকারিণী মহিলা আর কেহ ছিল না। 
আল্লাহ্‌র রাহে তিনি সর্বাপেক্ষা অধিক ব্যয় করিতেন। ইমাম আহমদ এইরূপ দীর্ঘ 
রেওয়ায়েত বর্ণনা করিয়াছেন । ইমাম মুসলিম ও নাসায়ী (র) ইমাম আহমদ (র) 
হইতে “ফাযায়েল' অধ্যায়ে জলবীব এর শাহাদাতের ঘটনা বর্ণনা করিয়াছেন। 

হাফেজ আবু উমর ইব্‌ন আব্দুল বারর (র). 'ইস্তিআব" গ্রন্থে বর্ণনা করিয়াছেন । 
আনসারী কন্যা পর্দার আড়াল হইতে যখন জিজ্ঞাসা করিল, তোমরা কি রাসূলুল্লাহ্‌ (সা) 
এর প্রস্তাব প্রত্যাখ্যান করিতেছ? তখন এই আয়াত নাযিল হইল ৪ 


SIH sol sl lg UA Badal Saad LSU 
নি 
আয়াত সকল বিষয়কে শামিল করে। আল্লাহ্‌ ও তাহার রাসূল (সা) কোন বিষয়ে 
ফয়সালা দিলে উহার বিরোধিতা করিবার ক্ষমতা কাহারও নাই । যেমন ইরশাদ হইয়াছে 


Contents 


সিডি তাফসীরে ইব্‌ন কাছীর 


0 of ee 9 of ee Oe oe Oe চে eof ese 3 lz: se 8 0 9 ০. ee der ee 
৪1১৯1 MEE TE Le de SE ০৮28 2০১3 
-৮৪০4০০৬ ০ ৪০০ 
তোমার প্রতিপালকের কসম, তাহারা মু'মিন হইতে পারিবেনা, যাবৎ না তাহারা 
তোমাকে “তাহাদের পারস্পরিক সমস্যার সমাধানকারী হিসেবে মান্য করিবে এবং 
তোমার ফয়সালায় অন্তরে কোন প্রকার সংকীর্ণতা অনুভব করিবে না এবং উহার প্রতি 
পূর্ণ আনুগত্য করিবে । অন্য রেওয়ায়েতে বর্ণিত ঃ 


98 0 05 295০98258৯58৭ ১8955 05ঞ্ 

যাহার হাতে আমার জীবন, সেই মহান সত্তার কসম, তোমাদের মধ্য হইতে কেহ 
মু'মিন হইতে পারিবে না, যাবৎ না তাহার প্রবৃত্তি আমার আনীত বিধানের অনুগত 
হইবে । আর যেহেতু আল্লাহ্‌ ও তাহার রাসূল (সা)-এর আনুগত্যের গুরুত্ব অত্যধিক 
লা হি! 

HL onli 
তাহার রাসূল (সা)- Pea et দর ০০ টাও 
যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 


Ea al is eS tose Sah 5 
আকস্মিক বিপদ পৌচছিবার কিংবা যন্ত্রণাদায়ক শাস্তির ভয় করে। 
22d 22/0 24/34 2৫০ K 
Bl Bl ENA টি ১2 (৮) 


রর 20 


(৪৬৩৫৪ /4:১০481 6৫ % 5 GR BG | 2 ৫ ৫ 
৪৬ 4 ৬ ৬৬ 5৫০5 রা nj : ৰ 
CST ES SASS SAAS 


গা তে পাত ও গা 1 25:2৫ পার্ছ 5 42 রে প%৫ {৫ 
19:25 1১ 17531 DESC ০৮৫4 


&$ 


25 2 Al UL 
০৯৯৪2%)1+1 4-1 ক (92 


Contents 


সুরা আহযাব ১০৫ 


৩৭. স্মরণ কর, আল্লাহ্‌ যাহাকে অনুগ্রহ করিয়াছেন এবং তুমি যাহার প্রতি 
রাখ এবং আল্লাহ্‌কে ভয় কর । তুমি তোমার অন্তরে যাহা গোপন করিতেছ আল্লাহ্‌ 
তাহা প্রকাশ করিয়া দিতেছেন। তুমি লোক ভয় করিতেছিলে, অথচ আল্লাহ্‌কেই 
ভয় করা তোমার পক্ষে অধিকতর সংগত । অতঃপর যায়দ যখন যয়নবের সহিত . 
বিবাহ সম্পর্ক ছিন্ন করিল, তখন আমি তাহাকে তোমার সহিত পরিণয় সূত্রে আবদ্ধ 
করিলাম, যাহাতে মু'মিনদিগের পোষঘ্যপুত্রগণ নিজ স্ত্রীর সহিত বিবাহসূত্র ছিন্ন 
করিলে সেইসব রমণীকে বিবাহ করায় মু*মিনদিগের কোন বিন না হয়। আল্লাহ্‌র 
আদেশ কার্যকরী হইয়াই থাকে । 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা তাহার রাসূল (সা) সম্বন্ধে ইরশাদ করেন-তিনি 
তাহার আযাদ করা গোলাম হযরত যায়েদ ইব্‌ন হারিসাহ (রা) যাহার প্রতি আল্লাহ্‌ ও 
তাহার রাসূলের অনুগ্রহ রহিয়াছে । আল্লাহ্‌র অনুগ্রহ হইল, তিনি তাহাকে ইসলাম গ্রহণ 
করিবার ও রাসূলের অনুসরণ করিবার তাওফীক দান করিয়াছেন এবং রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর অনুগ্রহ হইল তিনি তাহাকে আযাদ করিয়াছিলেন । হযরত যায়েদ ইব্ন 
হারিসাহ রাসূলুল্লাহ (সা) এর বড়ই প্রিয় ছিলেন! তাহাকে ..|| 'প্রিয়জন' বলা হইত 
এবং তাহার পুত্র হযরত উসামাহ ইব্‌ন যায়েদ (রা)-কে ০11 ০১ || “প্রিয়জন এর 
পুত্র প্রিয়জন" বলা হইত । হযরত আয়িশা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) যখন তাহাকে 
কোন সেনাদলের সহিত প্রেরণ করিয়াছেন তাহাকে উহার প্রধান করিয়া প্রেরণ 
করিয়াছেন। তিনি জীবিত থাকিলে তাহাকে নিজের প্রতিনিধিও করিতেন । ইমাম 
আহমদ (রে) ...হযরত আয়িশা (রা) হইতে ইহা বর্ণনা করিয়াছেন। 

বাযৃযার (রা) বলেন, খালিদ ইব্‌ন ইউসূফ (র)... হযরত উসামাহ ইব্‌ন যায়েদ 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার আমি মসজিদে ছিলাম, এমন সময় আব্বাস 
এবং আলী ইব্‌ন আবূ তালেব (রা) আমার নিকট আসিয়া বলিলেন, রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর নিকট হইতে আমাদের জন্য ভিতরে প্রবেশ করিবার অনুমতি প্রার্থনা কর। 
অত:পর আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিয়া আলী ও আববাস (রা)-এর আগমন 
বার্তা শুনাইলাম এবং তাহারা যে অনুমতি চাহিতেছে তাহাও জানাইলাম । রাসূলুল্লাহ্‌ 
(সা) জিজ্ঞাসা করিলেন, তাহাদের প্রয়োজন কি, উহা কি তুমি জান? আমি বলিলাম, 
জ্বী না। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, আমি কিন্তু জানি। হযরত উসামাহ (রা) বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদিগকে প্রবেশের অনুমতি দান করিবেন। অনুমতি প্রাপ্ত হইয়া 
তাহারা ভিতরে প্রবেশ করিয়া রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিলেন, ইয়া রসূলাল্লাহ্‌! 
আপনার পরিবারের কোন্‌ ব্যক্তি আপনার সর্বাপেক্ষা অধিক প্রিয়? তিনি বলিলেন, 
পরিবারের সর্বাপেক্ষা অধিক প্রিয় আমার ফাতেমা । তাহারা বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্‌! 
আমরা ফাতেমা সম্বন্ধে জিজ্ঞাসা করিতেছি না রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ১ 44৮4৫ 


ইব্‌ন কাছীর-_১৪ (৯ম) 


Contents 


১০৬ তাফসীরে ইবৃন কাছীর 


১12 ০০504515101 755 ৩ 85০১ ৮১ সেই যায়েদ ইব্‌ন হারিসা 
(রা)-এর পুত্র যাহার প্রতি আল্লাহ্‌ অনুগ্রহ করিয়াছেন এবং আমিও অনুগ্রহ করিয়াছি। 
রাসূলুল্লাহ্‌ (সো) স্বীয় ফুফাত ভগ্নি হযরত উমায়মাহ বিনতে আব্দুল মুত্তালিবের কন্যা 
হযরত যায়নাব বিনতে জাহ্‌শ (রা)-কে যায়েদ ইবৃন হারিসাহ (রা)-এর সহিত বিবাহ 
দিয়াছিলেন। মাহরানা ধার্য করিয়াছিলেন দশ দীনার, ষাট দিরহাম, একটি উড়না, 
একটি চাদর, একটি বর্ম, পঞ্চাশ মুদ খাবার ও দশ মুদ খেজুর। মুকাতিল (র) ইহা 
বর্ণনা করিয়াছেন। বিবাহের পরে হযরত যায়নাব (রা) হযরত যায়েদ ইব্‌ন হারিসাহ্র 
সহিত প্রায় এক বৎসর অবস্থান করেন। অত:পর তাহাদের মাঝে পারস্পরিক দ্বন্দ্বের 
সৃষ্টি হয়। হযরত যায়েদ (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট হযরত যায়নাবের বিরুদ্ধে 
অভিযোগ পেশ করিলে তিনি তাহাকে বলিলেন, | 380 42 LLL Ut তুমি 
তোমার স্ত্রীকে ছাড়িও না এবং আল্লাহ্‌কে ভয় কর । 

ET EE Mire EE, 
তুমি তোমার অন্তরে উহা গোপন করিতেছ, যাহা আল্লাহ্‌ প্রকাশ করিবেন, আর 
মানুষকে তুমি ভয় করিতেছ; অথচ আল্লাহ্‌-ই অধিক ভয়ের যোগ্য । এই আয়াতের 
তাফসীর প্রসংগে ইব্ন জারীর ও ইব্ন আবু হাতিম (রা) কতিপয় রেওয়ায়েত পেশ 
করিয়াছেন। বিশুদ্ধ না হইবার কারণে আমরা উহা এখানে উল্লেখ করিতে বিরত 
.থাকিলাম। ইমাম আহমদ রে) হাম্মাদ (র)-এর সূত্রে হযরত আনাস (রা) হইতে এই 
প্রসংগে একটি হাদীস বর্ণনা করিয়াছেন। কিন্তু উহাও গরীব। ইমাম বুখারী (র) 
সংক্ষিপ্তভাবে উহার কিছু অংশ বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, মুহাম্মদ ইব্ন আব্দুর 
রহীম (র) আনাস ইব্ন মালেক (রা) হইতে বর্ণিত। তিনি বলেন এ..২$ ৬ ৮১১ 
45১ €11| ০ আয়াতটি হযরত যায়নাব বিনতে জাহশ ও যায়েদ ইব্‌ন হারেসাহ রে) 
সম্বন্ধে নাযিল হইয়াছে। ইব্‌ন আবু হাতেম ...... যায়েদ ইব্‌ন জু'দআন হইতে বর্ণনা 
করিয়াছেন। তিনি বলেন, আলী ইব্‌ন হুসাইন আমাকে জিজ্ঞাসা করিলেন, হাসান 
aes ৩০১ ০ ৬4১5 এর কি তাফসীর বর্ণনা করেন? আমি তাহাকে 
হযরত হাসান (র) এর কৃত তাফসীর পেশ করিলে তিনি বলিলেন, ইহা নহে, বরং 
আল্লাহ্‌ তা'আলা তাহার নবী (সা)-কে সংবাদ দিয়াছেন যে, অচিরেই যায়নাব (রা) 
তাহার পত্নিগণের অন্তর্ভুক্ত হইবেন । 

হযরত যায়েদ ইব্‌ন হারিসাহ (র) যখন রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট তাহার স্ত্রীর 
বিরুদ্ধে অভিযোগ পেশ করিতে আসিলেন তখন তিনি বলিলেন, 4% i 4 5৫1 
45% আল্লাহ্‌কে ভয় কর এবং তোমার স্ত্রীকে ছাড়িও না। অত:পর আল্লাহ্‌ তা'আলা 
রাসূলুল্লাহ্‌ (সা)-কে সম্বোধন করিয়া বলিলেন, আমি তোমার সহিত তাহাকে 
_(যায়নাবকে) বিবাহ দিব বলিয়া সংবাদ দিলাম । তুমি মনে মনে এ বিষয়টি গোপন 


Contents 


সূরা আহ্যাব ১০৭ 


করিতে যাহা আল্লাহ্‌ প্রকাশ করিবেন । স্ুদ্দী (রা) হইতে এইরূপ বর্ণিত। ইব্‌ন জারীর 
(র) বলেন, ইসহাক ইব্‌ন শাহীন (রা) হযরত আয়িশা (রা) হইতে বার্ণিত। তিনি 
বলেন, যদি রাসূলুল্লাহ্‌ (সা) ওহীর মাধ্যমে প্রাপ্ত কোন বিষয় গোপন করিতেন তবে 
তিনি পবিত্র কুরআনের আয়াত «১,:£111 |. 4-.১০:১ (৮৯৯) গোপন করিতেন। 


(60391১59064 459 ০০৪ (১15 অত:পর যায়েদ যখন তাহার প্রয়োজন 
পূর্ণ করিল, তখন আমি তোমার সহিত তাহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিলাম । ১৮৪11 
শব্দের অর্থ প্রয়োজন । অর্থাৎ যায়েদ যখন যায়নাবকে ত্যাগ করিল তখন আল্লাহ্‌ 
তা'আলা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত তাহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিলেন । হযরত 
যায়নাবকে (রা) রাসূলুল্লাহ (সা)-এর সহিত বিবাহ দানের কর্তৃত্‌ ও দায়িত্‌ খোদ 
আল্লাহ্‌ তা'আলা গ্রহণ করিয়াছিলেন অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ্‌ (সা)-কে এই 
নির্দেশ দান করিয়াছিলেন যে, তিনি যেন আক্দ মোহরানা ও কোন মানুষকে সাক্ষী 
রূপে গ্রহণ করা ছাড়াই হযরত যায়নাব (রা)-কে পত্তিরূপে গ্রহণ করেন। 

ইমাম আহমদ (র) বলেন, হাশিম ইবৃন কাসিম (র)... হযরত আনাস (রা) 
হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, হযরত যায়নাব (রা)-এর ইদ্দত যখন শেষ 
হইল তখন রাসূলুল্লাহ্‌ (সা) হযরত যায়েদ (রা)-কে বলিলেন, তুমি যায়নাব (রা)-এর 
নিকট যাও এবং তাহার নিকট আমার আলোচনা কর। তিনি হুকুম পালনার্থে চলিলেন, 
এবং তাহার নিকট আসিয়া দেখিলেন, তিনি আটার খামীর প্রস্তুত করিতেছেন । হযরত 
যায়েদ (রা) বলেন, আমি তাহাকে দেখিয়াই আমার অন্তরে তাহার অতিশয় মর্যাদা 
অনুভব করিলাম ৷ এমন কি তাহার প্রতি দৃষ্টিপাত করিতেও সক্ষম হইলাম নাঁ। আমি 
মনে মনে চিন্তা করিলাম, রাসূলুল্লাহ্‌ (সা) তো ইহার আলোচনা করিয়াছেন। অতএব 
তাহার দিকে পিঠ করিয়া আমি উল্টা দিকে দপ্তায়মান হইয়া বলিলাম, যায়না । তুমি 
সুসংবাদ গ্রহণ কর। তোমার আলোচনা করিয়া রাসূলুল্লাহ্‌ সো) আমাকে তোমার নিকট 
প্রেরণ করিয়াছেন । ইহা শ্রবণ করিয়া হযরত যায়নাব (রা) বলিলেন, আল্লাহ্‌র সহিত 
পরামর্শ করা ব্যতীত আমি কোন সিদ্ধান্ত গ্রহণ করিব না। অত:পর তিনি স্বীয় 
সালাতের স্থানে গিয়া সালাত শুরু করিলেন । ইতিমধ্যে পবিত্র কুরআনের আয়াত নাযিল 
হইল এবং রাসূলুল্লাহ্‌ (সা) বিনা অনুমতিতেই তাহার ঘরে প্রবেশ করিলেন। ইহার পর 
রাসূলুল্লাহ্‌ (সা) মাংস ও কুটি দ্বারা আহার করিলেন । আহারের পর আমন্ত্রিত লোকজন 
বাহির হইয়া গেল। কিন্তু কতিপয় লোক আহারের পরেও ঘরে বসিয়া কথাবার্তায় মগ্ন 
রহিল । রাসূলুল্লাহ্‌ (সা) বাহির হইয়া গেলেন, আমিও তাহার অনুসরণ করিলাম । তিনি 
এক এক করিয়া স্বীয় পত্িগণের ঘরে প্রবেশ করিয়া তাহাদিগকে সালাম করিতে 
লাগিলেন । তাহারাও রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিতে লাগিলেন, ইয়া রাসূলাল্লাহ! 
(সা) নতুন পত্বিকে কেমন পাইলেন? হযরত. আনাস বলেন, ইহা আমি সঠিকভাবে 


Contents 


১০৮ তাফসীরে ইব্ন কাছীর 


বলিতে পারি না, আমি কি রাসূলুল্লাহ্‌ (সা)-কে সংবাদ দিয়াছিলাম যে, লোকজন ঘর 
ত্যাগ করিয়াছে না কি অন্য কেহ তাহাকে এই সংবাদ দিয়াছিলেন। সংবাদ পাইয়া 
রাসূলুল্লাহ্‌ (সা) ঘরে প্রবেশ করিলেন। আমিও প্রবেশ করিতে যাইতেছিলাম, এমন 
সময় তিনি পর্দা ফেলিয়া দিলেন এবং পর্দার আয়াত অবতীর্ণ হয় ০১১ 43১53 
১1 ৬১১ 3 ০4 তোমরা নবী (সা)-এর ঘরে অনুমতি ব্যতীত প্রবেশ করিও না। 
সুলায়মান ইব্ন মুগীরা (রা) হইতে ইমাম মুসলিম ও নাসায়ী একাধিক সূত্রে ইহা 
বর্ণনা করিয়াছেন। 

ইমাম বুখারী (র) হযরত আনাস ইব্‌ন মালেক (রা) হইতে বর্ণনা করিয়াছেন । 
তিনি বলেন, হযরত যায়নাব (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-এর অন্যান্য পত্বিগণের উপর এই 
কথা বলিয়া গর্ব করিতেন যে, তোমাদিগকে তো তোমাদের পরিবারের লোকজন বিবাহ 
দিয়াছে; আর আমাকে সাত আসমানের উপর হইতে স্বয়ং আল্লাহ্‌ তাআলা বিবাহ 
দিয়াছেন। সূরা নূর এর তাফসীরে আমরা পূর্বে মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ ইব্‌ন জাহশ এর 
বর্ণনা উল্লেখ করিয়াছি । তিনি বলেন, একবার যায়নাব ও আয়িশা রো) পরম্পরে একে 
অন্যের সাথে এই বলিয়া গর্ব প্রকাশ করিলেন-__ যায়নাব বলিলেন, আমি সেই নারী, 
যাহার বিবাহের ফায়সালা আসমান হইতে নাধিল হইয়াছে । আয়িশা বলিলেন, আমি 
সেই মহিলা, যাহার ওজর আসমান হইতে অবতীর্ণ হইয়াছে। অত:পর যায়নাব তাহার 
কথা স্বীকার করিলেন। 

ইব্‌ন জারীর (র) বলেন, ইব্‌ন হুমাইদ (রা) ও শা'বী হইতে বর্ণিত। তিনি বলেন, 
হযরত যায়নাব (রা) নবী করীম (সা)-কে বলিতেন, আপনার অন্যান্য পত্বিগণের 
তুলনায় আল্লাহ্‌ তা'আলা আমাকে তিনটি অধিক বৈশিষ্ট্যের অধিকারিণী করিয়াছেন। 
আমার ও আপনার দাদা একই ব্যক্তি । খোদ আল্লাহ্‌ তা'আলা আপনার সহিত আমাকে 
বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়াছেন । বিবাহের ব্যাপারে আমাদের মধ্যে জিবরীল (আ) 
মধ্যস্থতা করিয়াছেন। 


১ 311৫৮০১10 ১1 ৮৪০১৯ ০২০১০) ০০৬৫৪ % ৮414৪ 
৮5 24: যেন মুমিনদের জন্য কোন ক্ষতি না হয় তাহাদের পালিত পুত্রগণের 
পত্বিগণের ব্যাপারে যখন তাহারা তাহাদিগকে তালাক দেয়, অর্থাৎ যায়নাব (রা)-কে 
বিবাহ করা আমরা এই জন্য জায়েয করিয়াছি যে, পোষ্যপুত্রগণের স্ত্রীণণকে তালাক 
দেওয়ার পর তাহাদিগকে বিবাহ করিবার ব্যাপারে মু'মিনদের জন্য কোন অসুবিধা না 
হয়। 

যেহেতু নবুওয়াতের পূর্বেই রাসূলুল্লাহ্‌ সো) হযরত যায়েদ ইব্‌ন হারিসা (রো)-কে 
পুত্র বানাইয়াছিলেন এবং সাধারণভাবে তাহাকে যায়েদ ইব্‌ন মুহাম্মদ বলিয়া ডাকা 
হইত । আল্লাহ্‌ তা'আলা তাহাদের এই সম্পর্ক .......... 04217415581 Jas 09 
lll Lie bi 7৯৮03 2৮29 ছারা ছিন্ন করিয়া রাসূলুল্লাহ্‌ (সা) এর 


Contents 


সুরা আহ্যাব ১০৯ 


সহিত হযরত যায়নাব (রা)-এর বিবাহ সম্পন্ন করিয়া উহাকে অনেক অধিক জোরদার 
করিলেন। তাহ্রীম আয়াতের ১:১০ ১০ ৬১১] ০১:1 05৯১ তোমাদের 
ওঁরসজাত সন্তানের বিবিগণও তোমাদের পক্ষে হারাম ইহা দ্বারা মুখবোলা ও 
পোষ্যপুত্রগণের স্ত্রীকে বিবাহ করা যে হারাম নহে, তাহা প্রমাণিত হয়। এবং তাহার 
স্বীয় স্ত্রীগণকে ত্যাগ করিবার পর তাহাদের মুখবোলা পিতাগণের পক্ষে তাহাদিগকে 
বিবাহ করাও হারাম নহে। বরং কেবল ওুঁরসজাত সন্তানের স্ত্রীগণই হারাম বলিয়া 
প্রমাণিত । 

5,55 1555 401,155 আর আল্লাহ্র নির্দেশ অবশ্যই কার্যকর হয়। অর্থাৎ 
যায়নাব (রা)-এর বিবাহের এই বিষয়টি আল্লাহ্‌ তা'আলা পূর্বেই নির্ধারণ করিয়া 
রাখিয়াছেন, যাহা সংঘটিত না হইয়া পারে না। তিনি অচিরেই রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
পত্নিগণের অন্তর্ভুক্ত হইবেন । 


ৰ 12553 27555695014 6৬৬0) 
তত AA চাটি ও | 


0193 bus 40172084508 552 ৫ 2১ 598 


৩৮. আল্লাহ্‌ নবীর জন্য যাহা বিধিসম্মত করিয়াছেন তাহা করিতে তাহার জন্য 
কোন বাধা নাই। পূর্বে যে সব নবী অতীত হইয়া গিয়াছেন, তাহাদিগের ক্ষেত্রেও 
ইহাই ছিল আল্লাহ্‌র বিধান । আল্লাহ্‌র বিধান সুনির্ধারিত ৷ 

তাফসীর $ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৯ £১৯ ৬ ৮১ ৮2 ০040 
1211 7০$ নবীর জন্য আল্লাহ্‌ যাহা বিধি সম্মত করিয়াছেন, উহা করিতে নবীর জন্য 
কোন বাধা নাই। অর্থাৎ রাসূলুল্লাহ্‌ সো) এর পোষ্যপুত্র হযরত যায়েদ ইব্‌ন হারিসা 
(রা)-এর তালাকপ্রাপ্ত স্ত্রী হযরত যায়নাব (রা)-কে বিবাহ করায় শরীয়তের বিধান 
মুতাবিক কোন বাধা নাই । আল্লাহ্‌ তা'আলা তাহার পক্ষে ইহা হালাল করিয়াছেন । 

৮525 05 2 54111 25 যে সকল নবী অতীত হইয়া গিয়াছেন, 
তাহাদের ক্ষেত্রেও ইহাই ছিল আল্লাহ্‌র বিধান। আল্লাহ্‌ তাহাদিগকে এমন কোন হুকুম 
দিতেন না যাহা পালন করিতে তাহাদের পক্ষে কোন বাধার সৃষ্টি হইত । আল্লাহ্‌ তা'আলা 
ইহা দ্বারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর পোষ্যপুত্র হযরত যায়েদ ইব্‌ন হারিসা (রা)-এর স্ত্রী 
বিবাহ করায় মুনাফিকরা যে আপত্তি উত্থাপন করিয়াছিল, উহার প্রতিবাদ করিয়াছেন । 

0৮:55 1755$ 41111 34 আন্রাহ্‌র বিধান সুনির্ধারিত। অর্থাৎ আল্লাহ্‌ যে বিধান 
নির্ধারণ করেন, উহা অবশ্যই সংঘটিত হইয়া থাকে । উহা সংঘটিত হইতে বাধা দিতে 
পারে এমন কেহ নাই। তিনি যাহা ইচ্ছা করেন উহা অবশ্য সংঘটিত হয় আর যাহা 
ইচ্ছা করেন না উহা সংঘটিত হইতে পারে না। 


Contents 


১১০ তাফসীরে ইব্‌ন কাছীর 


043 25445678655 ১ 2 5 91 ৬ Su ৫ 052) 4৫১ (৭) 
০৫৮৮৪ hl BF S14 


ao 


8 ৮1141 ৬৪৬০ (664৮৩ (5) 
ও (৫ 25 0201664 15 


৩৯. তাহারা আল্লাহ্‌র বাণী প্রচার করিত এবং তাহাকে ভয় করিত, আর 
আল্লাহকে ব্যতীত অন্য কাহাকেও ভয় করিত না । হিসাব গ্রহণে আল্লাহ্‌-ই যথেষ্ট । 

৪০. মুহাম্মাদ তোমাদিগের মধ্যে কোন পুরুষের পিতা নহে, বরং সে আল্লাহ্‌র 
রাসূল এবং শেষ নবী । আল্লাহ্‌ সর্ব বিষয়ে সর্বজ্ঞ। 

তাফসীর £ [| ০1.) 7১৯15 ১:57 যাহারা আল্লাহ্‌র বিধান প্রচার করে আল্লাহ্‌ 
তা'আলা সেই সকল বান্দাঁগণের প্রশংসা করেন। যাহারা তাহার বিধানসমূহ তাহার 
মাখলুকের কাছে পৌছাইয়া দেয় ও প্রচার করে এবং রিসালাতের আমানত সঠিক ভাবে 
আদায় করে। 

45১% আর তাহাকে ভয় করে অর্থাৎ কেবলমাত্র আল্লাহ্‌কেই ভয় করে; অন্য 
কাহাকেও ভয় করে না। অতএব কাহারো প্রভাব-প্রতিপত্তি তাহাকে আল্লাহ্‌র বিধান 
প্রচার করিতে বাধা প্রদান করিতে পারে না। 

(5.২ 4110 8৫ আর হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট অর্থাৎ সাহায্যকারী 
হিসেবে আল্লাহ্‌-ই যথেষ্ট ও রিসালাতের দায়িতৃ পালনের ব্যাপারে সর্বোচ্চ মর্যাদার 
অধিকারী হইলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ্‌ (সা)। মাশরিক হইতে মাগরিব পর্যন্ত 
সমগ্র মানব জাতির কাছে রিসালাতের পয়গাম পৌছাইয়া দেওয়ার দায়িত্ব গ্রহণ 
করিয়াছেন এবং তাহার সফল প্রচেষ্টার ফলে আল্লাহ্‌ তাআলা অন্যান্য সকল দ্বীন ও 
শরীয়তের উপর তাহার দ্বীন ও শরীয়তকে বিজয় করিয়াছেন । তীহার পূর্বে যেসকল নবী 
প্রেরণ করা হইয়াছিল তাহাদিগকে কেবল তাহার নিজস্ব কওমের নিকট দ্বীন প্রচারের 
জন্য প্রেরণ করা হইয়াছিল। কিন্তু রাসূলুল্লাহ্‌ (সা)-কে পৃথিবীর সমগ্র মানুষের কাছে 
দ্বীন প্রচারের জন্য প্রেরণ করা হইয়াছিল । আরব আজম নির্বিশেষে সকলেই তাহার 
উম্মৎভুক্ত । ইরশাদ হইয়াছে ঃ 


# 4 


(৮৯৫1 4101 0১০ ০0 ০4 (£%$35 তুমি বল, হে লোক সকল! 
আমি তোমাদের সকলের প্রতি রাসূল হিসাবে প্রেরিত হইয়াছি। 


Contents 


সূরা আহ্যাব ১১১ 


রাসূলুল্লাহ্‌ (সা)-এর ইন্তেকালের পরে তাহার উন্মতই তাবলীগ ও প্রচারের এই 
দায়িত্ব পালনের জন্য ওয়ারিশ ও উত্তরসূরী হিসাবে বিবেচিত । উম্মতের মধ্যে সাহাবায়ে 
কিরামই এই দায়িত্‌ পালনে সর্বোচ্চ মর্যাদার অধিকারী । রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদিগকে 
যেমন হুকুম করিয়াছেন তাহারা কোন প্রকার ব্যতিক্রম ছাড়াই উম্মঘকে পৌছাইয়া 
দিয়াছেন। রাসূলুল্লাহ্‌ (সা)-এর সকল কথাবার্তা তাহার সকল কর্মকাণ্ড ও সকল অবস্থা 
দুনিয়ার সামনে পেশ করিয়াছেন। তাহার প্রকাশ্য-অপ্রকাশ্য দিবা-নৈশ ও 
সফর-ইকামাহ কোন সময় ও অবস্থার কর্মকাণ্ড, কথাবার্তা ও অবস্থা প্রচার করিতে 
তাহারা ছাড়েন নাই। আল্লাহ্‌ তা'আলা তাহাদের প্রতি সন্তুষ্ট হইয়াছেন এবং তাহারাও 
আল্লাহ্র প্রতি সন্তুষ্ট হইয়াছেন। সাহাবায়ে কিরামের পরবর্তী যুগ হইতে আমাদের যুগ 
পর্যন্ত প্রতি যুগেই পরবর্তী যুগের মনীষীগণ পূর্ববর্তীগণের ওয়ারিশ হইয়া তাহাদের 
দায়িতৃ পালন করিয়াছেন। যাহারা হিদায়াতপ্রাপ্ত হইয়াছে তাহারা এ সকল মনীষীগণের 
নুরের অনুসরণ করিয়াছে আর যাহারা তাওফীকপ্রাপ্ত হইয়াছে তাহারা তাহাদের পথেই 
পরিচালিত হইয়াছে । মহান রব্বুল আলামীনের নিকট আমাদের প্রার্থনা, তিনি যেন 
আমাদিগকে তাহাদের অন্তর্ভুক্ত করেন । 

ইমাম আহমদ (রা) বলেন, ইব্ন নুমাইর ... হযরত আবু সাঈদ খুদরী (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 
UNDE dG EIU as dl cs LMA 
৯ (050১855০401 55৯৩9 4582554585 0 4৮১০৪ 

তোমাদের মধ্য হইতে কেহ যেন স্বীয় সত্তাকে লাঞ্চিত না করে অর্থাৎ শরীয়ত 
বিরোধী কোন কাজ করিতে দেখিয়া নীরবতা অবলম্বন করা ইহাই নিজ সত্তাকে লাঞ্চিত 
করিবার শামিল । কিয়ামত দিবসে আল্লাহ্‌ তা'আলা তাহাকে জিজ্ঞাসা করিবেন, শরীয়ত 
বিরোধী কাজ করিতে দেখিয়া উহার বিরুদ্ধে সোচ্চার হইতে বাধা দিয়াছিল কোন্‌ বস্তু? 
সে বলিবে, হে আমার প্রতিপালক! মানুষের ভয়ে আমি এইরূপ করিয়াছি। তখন 
আল্লাহ্‌ বলিবেন, আমার ভয় করাই তো অধিক সংগত ছিল। ইমাম আহমদ (রা) ..... 
আমর ইব্‌ন মুররাহ (রা) হইতেও ইহা বর্ণনা করিয়াছেন। ইমাম ইব্‌ন মাজাহ (র) 
ইহা আ'মাশ (র) হইতে বর্ণনা করিয়াছেন। 

MEI be SIU an GLE মুহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের 
পিতা নহে । এই আয়াত অবতীর্ণ হইবার পর “যায়েদ ইবন মুহাম্মদ’ বলা নিষিদ্ধ ঘোষণা 
করা হইয়াছে। যদিও রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে পোষ্যপুত্র করিয়াছিলেন। বস্তুত 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর কোন ওরসজাত পুত্র যৌবনে পদার্পণ করে নাই । হযরত খাদীজা 
(রা) এর গর্ভে তাহার তিন পুত্র কাসেম, তায়্যিব ও তাহের জন্ম গ্রহণ করেন; কিন্তু 


Contents 


১১২ তাফসীরে ইবৃন কাছীর 


তাহারা সকলেই শৈশবকালে মৃত্যু বরণ করেন। হযরত মারিয়া কিবতিয়্যাহ (রা)-এর 
গর্ভে জন্গ্রহণ করেন ইবরাহীম । তাহার ইন্তেকালও শৈশবকালেই ঘটে । হযরত 
খাদীজা (রা)-এর গর্ভে রাসূলুল্লাহ্‌ (সা)-এর চার কন্যা জন্গগ্রহণ করেন। হযরত 
যায়নাব, উম্মে কুলসূম, হযরত ফাতেমা ও রুকাইয়াহ । রাসূলুল্লাহর (সা) জীবদ্দশায়ই 
তাহার তিন কন্যা ইন্তেকাল করেন এবং হযরত ফাতেমা (রা) তাহার ইন্তেকালের 
ছয়মাস পরে ইন্তেকাল করেন। 


leg: EG bt L5G cll 1) ৬ কিছু তিনি আল্লাহ্র 
রাসূল ও শেষ নবী আর আল্লাহ্‌ সর্ব বিষয়ে সর্বজ্ঞ। অন্যত্র ইরশাদ হইয়াছে "1:1? “lll 
31১ ৩০৯ ৬৯ রিসালাতের দায়িত্ব কাহাকে অর্পণ করিতে হইবে আল্লাহ্‌ তাহা 
খুব ভাল জানেন। 

আলোচ্য আয়াত দ্বারা স্পষ্ট বুঝা যায় যে, হযরত মুহাম্মদ (সা) এর পরে আর কোন 
নবীর আবির্ভীব ঘটিবে না । আর যখন কোন নবীর আগমন ঘটিবে না, সে ক্ষেত্রে কোন 
রাসূলেরও যে আগমন ঘটিবে না, তাহা বলাই বাহুল্য । কারণ রিসালাতের মাকাম 
নবুওতের মাকাম অপেক্ষা খাস। কারণ সকল রাসূল নবী হইয়া থাকেন, কিন্তু সকল 
নবী রাসূল হন না। হযরত মুহাম্মদ (সা)-এর পরে যে কোন নবীর আগমন ঘটিবে না, 
এই সম্পর্কে একদল সাহাবায়ে কিরাম হইতে মুভাওয়াতির সূত্রে হাদীস বর্ণিত 
হইয়াছে। 

ইমাম আহমদ (র) বলেন, আবূ আমের আযদী (র) ... হযরত উবাই ইব্‌ন কা'ব 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 
(43৪০5) ৪০50৬, ৯181015৯০4৭ ১১২4 এ ৪154 
SUSIE YL LNT UA MEH 

আমার দৃষ্টান্ত নবীগণের মধ্যে এইরূপ, যেমন কোন ব্যক্তি একটি প্রাসাদ নির্মাণ 
করিল এবং উহার নির্মাণ সম্পন্ন করিল বটে, কিন্তু একটি ইটের স্থান শূন্য থাকিল। 
মানুষ উহার চতুর্দিকে ঘুরিয়া ফিরিয়া দেখিয়াও শূন্য স্থানটির কারণে আশ্চর্যাবিত হইয়া 
বলিতে লাগিল, হায়! যদি এই ইটের স্থানটি পূর্ণ হইত । রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, 
নবীগণের মধ্যে আমিই হইলাম সেই ইটের স্থান। ইমাম তিরমিযী (র) বান্দার এর 
মাধ্যমে আবু আমের আকদী হইতে অত্র সূত্রে হাদীসটি বর্ণনা করিয়া বলেন, ইহা 
হাসান সহীহ । 

(২) ইমাম আহমদ (র) বলেন, আফফান (র) ... হযরত আনাস ইব্‌ন মালিক 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 


Contents 


সুরা আহ্যাব ১১৩ 


SY SS UO ০০৮৮৪ট ১৪ ৪8১13 Lt 

লিসালাত ও নবুয়াত শেষ হইয়াছে, অতএব আমার পরে কোন রাসূলেরও আগমন 
ঘটিখধে না আর কোন নবীও আসিবেন না। রাবী বলেন, এই কথা শুনিয়া সাহাবীগণ 
ব্যথিত হইলেন । তখন তিনি বলিলেন ১10+550। 24 'সুবাশৃশিরাত' টানা ls 
থাকিবে। সাহাবায়ে কিরান জিজ্ঞাসা করিলেন, 'মুবাশৃশিরাত" কি? তিনি বলিলেন, |: 
12 5০4১0", 4১ মুসলমানের সত্য স্বপন, ইহা নবুওতের 
একটি অংশ ৷ ইমাম তিরমিযী (রা) হাসান ইব্‌ন মুহাম্মদ যাআফরানী (র) এর মাধ্যমে 
আফফান ইবন মুসলিম (রা) হইতে অত্র সূত্রে অনুরূপ বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, 
নুখতার ইব্‌ন ফুলফুল হইতে হাদীসটি গরীব । 

(৩) আবু দাউদ তায়ালেমী (র) বলেন, সুলাইম ইব্ন হাইয়ান (র).. জাবের ইব্‌ন 
আব্দুল্লাহ (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ 


০০১০৯1৮১১১৪ ০৮০৯ SU bs RE Is 
EE 8 Cis x Jt Fi ১11 2 রি Ss 


2৮2 


7১1 1$৮০ SNe Lin aye 

আমার ও পূর্ববর্তী আম্বিয়াগণের দৃষ্টান্ত হইল এইরূপ, যেমন কোন এক ব্যক্তি 
একটি ঘর নির্মাণ করিল এবং উহা সম্পন্ন করিল ও উত্তমরূপে নির্মাণ করিল, কিন্তু 
একটি ইটের স্থান শূন্য রহিল। অত:পর যে ব্যক্তিই উহার মধ্যে প্রবেশ করিল এবং 
উহার প্রতি দৃষ্টিপাত করিল সে-ই এই ইটের স্থানটি বাদ দিয়া উন্মান প্রশংসা করিল। 
সে বলিল, এই ইটের স্থানটি ব্যতীত কত চমৎকারই না এই ঘরটি ৷ বাসুলুল্লাহ (সা) 

বলেন, আমিই হইলাম সেই ইটের শুন্য স্থানটি পূর্ণকারী । আমি হইলাম ৮%/শয নবী । 
ইমাম বুখারী, মুসলিম ও তিরমিযী ইহা সুলাইম ইব্‌ন হাইয়ান (র) রঃ রি 
সূত্রে বর্ণনা করিয়াছেন । ইমাম তিরমিযী (র) বলেন, হাদীসটি সহীহ; কি ই 
ইহা গ্রীব। 

(8) ইমাম আহমদ রে) বলেন, ইউনূস ইবৃন মুহাম্মদ (র) ... ও হযরত আবু 
সাঈদ খুদরী (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ কপ্রিয়াছেন £ 


চিন পলির 7151 BENE 8৮৫ ১8341, au Lis 
Ene 13০৯০ 1: 


আমার ও অন্যান্য নবীগণের দৃষ্টান্ত হইস এইরূপ, যেমর কোন ব্যজি প্রকছি 
নির্মাণ করিল, সে উহা সম্পন্ন করিল বটে; কি একটি ইটের সা 


ইব্‌ন কাইয---১৫ (৯ম); 


/১ 


Contents 


১১৪ তাফসীরে ইব্ন কাছীর 
অত:পর আমার আগমন ঘটিল এবং ইটের সেই শূন্য স্থানটি পূর্ণ করিলাম । আ'নাস 
এর সূত্রে কেবল ইমাম মুসলিমই ইহা বর্ণনা করিয়াছেন। 


(৫) ইমাম আহমদ (র) বলেন, ইউনূস ইব্‌ন মুহাম্মদ রে)... আবু তুফাইল (রা) 
হইতে বর্ণিত। রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £- ০:২1 ১ ৬৬২ 8৬৯ 
আমার পরে মুবাশিশারাত ব্যতীত কোন নবুওয়াতের কিছু অবশিষ্ট থাকিবে না। প্রশ্ন 
করা হইল, মুবাশিশারাত কি ইয়া রাসূলুল্লাহ! তিনি বলিলেন, 0015 4 4 
২ 2106০1129১4 উত্তম স্বপ্ন অথবা তিনি বলিলেন, নেক স্বপন 

(৬) ইমাম আহমদ (র) বলেন, আব্দুর রজ্জাক (র) ... হযরত আবু হুরায়রা (রা) 
হইতে বৰ্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ 
(১117800552৮ 480-874505105557-555 
++: GS Pl Land UU ০5529 ০০ 2৮৮৯৮ 81৮৮ 
পা s Ea SAY UAL 

Lines ct 
আমার ও অন্যান্য নবীগণের দৃষ্টান্ত হইল এইরূপ, যেমন এক ব্যক্তি কতগুলি ঘর 
নির্মাণ করিল এবং অতি উত্তমব্ূপে নির্মাণ করিয়া উহা সম্পন্ন করিল; কিন্তু উহার এক 
কোণে একটি ইটের স্থান শুন্য রহিল । মানুষ ঘরগুলির চতুর্দিকে প্রদক্ষিণ করিল 
উহাদের উত্তম নির্মাণ কার্য দেখিয়া চমৎকৃত হইল কিন্তু শৃন্যস্থানটি দেখিয়া তাহারা 
বলিল, এই স্থানে ইট রাখা হইল না কেন? তাহা হইলেই ইহার নির্মাণ কার্য পূর্ণ 
হইত । রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, আমি হইলাম শূন্যস্থানের সেই ইটখানি। ইমাম বুখারী 
ও মুসলিম রে) আব্দুর রাজ্জাক রে) হইতে ইহা বর্ণনা করিয়াছেন । 

(৭) ইমাম মুসলিম (র) বলেন, ইয়াহ্‌য়া ইব্ন আইয়ুব, কুতায়বাহ ও আলী ইব্‌ন 
হুজ্র (র) ... হযরত আবু হুরায়রা (রো) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) 
ইরশাদ করিয়াছেন ঃ 
০2০11710০74 ৮ ৬৯ ০৮০15850851 6551 


SELASSIE sll 81522 ০৯৩১1 ৮1০12৩95011 


__ছয়টি বিষয় দ্বারা আমাকে অন্যান্য সকল আন্বিয়ায়ে কিরামের উপর মর্যাদা দান 
করা হইয়াছে। আমাকে ব্যাপক অর্থ সম্পন্ন কথার অধিকারী করিয়াছেন। রু“ব ও 


Contents 


সূরা আহ্যাব ১১৫ 


হইয়াছে। ভূমগ্ডলীকে আমার জন্য সিজদার স্থান ও পবিত্রতা লাভের উপায় করিয়াছেন । 
সমগ্র মানবকুলের প্রতি আমাকে নবী হিসেবে প্রেরণ করা হইয়াছে এবং আমাকে 
সর্বশেষ নবী করা হইয়াছে । ইমাম তিরমিযী ও ইব্‌ন মাজাহ (র) ইসমাইল ইব্‌ন 
জাফর (র) হইতে ইহা বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী বলেন, হাদীসটি হাসান 
সহীহ । 

(৮) ইমাম আহমদ (র) বলেন, আবু মুআবিয়াহ রে) ... হযরত আবু সাঈদ খুদরী 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ৪ 


২৮ ০১২১ রিড 01১ ৮১৯০৫ hil HU Li 
LMU EL Lilia 

আমার ও আম্বিয়াগণের দৃষ্টান্ত হইল এইরূপ, যেমন কোন ব্যক্তি একটি ঘর নির্মাণ 
করিল, অত:পর সে উহা সম্পন্ন করিল; কিন্তু একটি ইটের স্থান শূন্য রহিল। অত:পর 
আমার আগমন ঘটিল এবং আমি সেই ইটের শুন্য স্থানটি পূর্ণ করিলাম । হাদীসটি 
ইমাম মুসলিম (র) আবূ বকর ইবৃন আবূ শাযবাহ ও আবু কুরাইব (র) হুইতে বর্ণনা 
করিয়াছেন এবং তাহারা উভয়ই আবু মুআবিয়াহ হইতে অত্র সূত্রে বর্ণনা করিয়াছেন । 

(৯) ইমাম আহমদ (র) আরো বলেন, আব্দুর রহমান ইব্‌ন মাহদী রে) ... হযরত 
ইরবাজ ইব্‌ন সারিয়াহ (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) 
আমাকে বলিলেন £ 

52৮0 0৯৮4 90525501914 ০১5০ 

আল্লাহ্‌র কাছে আমি তখন হইতে সর্বশেষ নবী হিসেবে বিবেচিত যখন আদম 

(আ) মাটির সহিত মিশ্রিত ছিলেন। 


(১০) ইমাম যুহরী (র) বলেন, মুহাম্মদ ইবৃন জুবাইর ইব্‌ন মুভ্ইম তাহার পিতা 
হইতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ সো) কে বলিতে শুনিয়া ঃ 


19281155115 4511 ০1511205781 2০৮১12০৮৮19 
৯১০০৮50০215 1৪121000025 ৮2181 192 ও%1 ১৪৮4 
আমার অনেকগুলো নাম আছে । আমি মুহাম্মদ, আমি আহমদ, আমি মা-হী 


(নির্মলকারী), আল্লাহ তা'আলা আমার দ্বারা কুফর মিশাইয়া দিবেন। আমি হাশরে 
(একত্রকারী), আল্লাহ্‌ তা'আলা আমার পায়ের উপর সকল মানুষ একত্রিত করিবেন 


Contents 


১১৬ তাফসীরে ইব্ন কাছীর 


আমি আকিব (সর্বশেষ আগমনকারী), আমার পরে আর কোন নবী আগমন করিবেন 
না। ইমাম বুখারী ও মুসলিম হাদীসটি তাহাদের সহীহ্‌ গ্রন্থদ্বয়ে উল্লেখ করিয়াছেন। 

(১১) ইমাম আহমদ (র) আরো বলেন, ইয়াহয়া ইব্‌ন ইসহাক (র) ... আব্দুর 
রহমান ইব্‌ন জুবাইর (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার আব্দুল্লাহ ইব্‌ন আমর 
(রা)-কে বলিতে শুনিলাম, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ্‌ (সা) বিদায় গ্রহণকারী 
ব্যক্তির মত বাহির হইলেন; তখন তিনি বলিলেন ঃ 
০2৩14 li ০১ ৪৬৯: টিটি 698: 541 zl ৪ 
BE Ll NOES ELL ACA BUS ED Le bibl ৮৮০৪ 

ls ey 

আমি মুহাম্মদ উন্মী নবী, এই কথা তিনি তিনবার বলিলেন আমার পরে কোন 
নবীর আগমন ঘটিবে না, কালামের প্রারম্ভিক অংশ ও শেষাংশ আমাকে দান করা 
হইয়াছে এবং ব্যাপক অর্থ সম্পন্ন কালামও আমাকে দান করা হইয়াছৈ, দোযখের প্রহরী 
কতজন এবং আরশবহনকারী ফেরেশতার সংখ্যা কত, উহা আমাকে জানান হইয়াছে। 
আমাকে ক্ষমা করা হইয়াছে এবং আমার উন্মতকেও। যতকাল আমি তোমাদের মাঝে 
আছি আমার কথা শ্রবণ কর ও আমার অনুসরণ কর। যখন আল্লাহ্‌ আমাকে পৃথিবী 
হইতে লইয়া যাইবেন তখন অবশ্যই তোমরা আল্লাহ্র কিতাবকে অনুসরণ করিয়া 
চলিবে । উহার মধ্যে উল্লেখিত হালালকে তোমরা হালাল জানিবে এবং হারামকে 
হারাম । কেবল আহমদ হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ রে) উল্লেখিত হাদীসটি ইয়াহয়া ইবৃন ইসহাক (র) .... হযরত 
আব্দুল্লাহ ইব্‌ন আমর (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। এই বিষয়ে আগে বহু 
হাদীস বর্ণিত আছে। 

হযরত মুহাম্মদ (সা)-কে আল্লাহ্র বান্দাগণের প্রতি প্রেরণ করা এবং সাথে সাথে 
তাহাকে সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করা ইহা তাহাদের জন্য আল্লাহ্‌র বিরাট অনুগ্রহ ৷ 
আল্লাহ্‌ তা'আলা তাহার নাধিলকৃত আল-কিতাবের মাধ্যমে এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
মুতাওয়াতির হাদীসের মাধ্যমে এই সংবাদ দিয়াছেন যে, হযরত মুহাম্মদ (সা)-এর পরে 
আর কোন নবী নাই। ইহা দ্বারা তাহাদের বুঝা উচিৎ যে, তাহার পরে যে কেহ 
নবুওয়াতের দাবী করিবে সে একজন মিথ্যাবাদী, প্রতারক ও ধোকাবাজ । সে যদি নানা 
প্রকার ভিলিসম্তির প্রকাশ ঘটায় তবুও গুমরাহী ব্যতীত অন্য কোন নামে তাহা 


অভিহিত হইবে না। যেমন পূর্বে ইয়ামান এর আসওয়াদ আনাসী ও ইয়ামাহ এর 


Contents 


সুরা আহ্যাবু ১৯৭ 


মৃসায়লামাহ এর হাতে এইরূপ তিলিসমতির প্রকাশ ঘটিয়াছিল। কিন্তু তাহা যে সম্পূর্ণ 
গুমরাহী ছিল. জ্ঞানীজনের বুঝিতে বাকী ছিল না। আর যাহারা নবুওয়াতের দাবীদার 
ছিল তাহারাও জ্ঞানীজনের নিকট মিথ্যাবাদী ও গুমরাহ ছিল ইহাতে সন্দেহ নাই! 
কিয়ামত পর্যন্ত যাহারাই এইরূপ দাবী করিবে তাহারাও মিথ্যাবাদী ও গুমরাহ। এমন 
কি খাতেমুল কাযযাবীন ও সর্বশেষ মিথ্যাবাদী ও মহা প্রতারক মসীহ দাজ্জাল এর 
প্রকাশ ঘটিবে । তবে এই সকল প্রতারক ও মিথ্যাবাদীদের কিছু আলামত এমন হইবে, 
যাহার মাধ্যমে কোন আলেম ও মু'মিনের বুঝিতে বাকী থাকিবে না যে, তাহারা 
মিথ্যাবাদী । তাহারা না সৎকাজের নির্দেশ করিবে আর না অসৎ কাজ হইতে বাধা 
দিবে। যদি কখনও এমন হয় তবে তাহা হইবে আকস্মিক, না হয় কোন বিশেষ 
উদ্দেশ্যকে সম্মুখে রাখিয়া । বস্তুত তাহারা তাহাদের কথাবার্তা ও কর্মকাণ্ডে চরম 
প্রতারণা ও মিথ্যার আশ্রয় গ্রহণ করিবে! যেমন ইরশাদ হইয়াছে ৪ 


Fe চি 9 


SIU 48 ble IAS BC SS a oe ELS Yn 

শয়তান যে কাহার নিকট অবতীর্ণ হয়, আমি কি উহা তোমাদিগকে জানাইব? সে 
প্রত্যেক মিথ্যাবাদী ও পাপীর নিকট অবতীর্ণ হয়। কিন্তু আঘিয়ায়ে কিরামর অবস্থা 
ইহার সম্পূর্ণ বিপরীত । তাহারা স্থীয় কার্যকলাপে নেকী, সততা, হিদায়েত, ইস্তিকামাত 
ও আদল-ইনসাফের সর্বশেষ স্তরে আসীন হইয়া থাকেন । সৎকাজে আদেশ করিতেন ও 
অসৎ কাজ হইতে তাহারা বিরত রাখিতেন এবং সাথে সাথে তাহাদের পক্ষ হইতে নানা 
প্রকার মু'জিযা ও অলৌকিক ঘটনাও সংঘটিত হইত । এবং তাহারা সুস্পষ্ট দলীল 
প্রমাণও পেশ করিতেন। চিরকাল তাহাদের প্রতি বর্ষিত হউক আল্লাহ্‌র রহমত সাথী 
হইয়া € থাকুক অশেষ শান্তি। 


81%261655 281165015210550। 87 €)) 
০ মি 

৩৭) ০৬৯! ১65,47৫ ঠে4 ৬08 (£) 
০৬55 2১%০ 98৯ এ 
০৩৫29080655 41ন (65) 


Contents 


১১৮ তাফসীরে ইবন কাছীর 


৪১. হে মু’মিনগণ! তোমরা আল্লাহ্‌কে অধিক স্মরণ করিবে, 

8২. এবং সকাল-সন্ধ্যায় আল্লাহ্র পবিত্রতা ও মহিমা ঘোষণা করিবে। 

৪৩. তিনি তোমাদিগের প্রতি অনুগ্রহ করেন এবং তাহার ফেরেশতাগণও 
তোমাদিগের জন্য অনুগ্রহের প্রার্থনা করেন অন্ধকার হইতে তোমাদিগকে আলোকে 
আনিবার জন্য এবং তিনি খু'মিনদিগের প্রতি পরম দয়ালু । 

88. যেদিন তাহারা আল্লাহ্র সহিত সাক্ষাৎ করিবে, সেদিন তাহাদিগের প্রতি 
অভিবাদন হইবে ‘সালাম’ । তিনি তাহাদিগের জন্য প্রস্তুত রাখিয়াছেন উত্তম 
প্রতিদান । 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা মু‘মিনগণকে তাহাদের প্রতিপালককে অধিক স্মরণ 
করিবার জন্য হুকুম করিয়াছেন। কারণ তিনিই তাহাদিগের প্রতি নানা প্রকার নিয়ামত 
দান করিয়াছেন । ইহাতে তাহারা মহান প্রতিদান ও উত্তম পরিণামের অধিকারী হইবে। 

ইমাম আহমদ (র) বলেন, ইয়াহয়া ইব্ন সাঈদ (র) .... হযরত আবূ দারদা (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, আমি কি 
তোমাদিগকে তোমাদের প্রভুর নিকট উত্তম ও পবিত্রতম আমল কি উহা বলিয়া দিব না, 
যাহা তোমাদের মর্যাদা অধিক বৃদ্ধি করিবে যাহা স্বর্ণ ও রৌপ্য দান করা অপেক্ষা উত্তম 
এবং শক্রর মুকাবিলা করিয়া তোমরা তাহাদের গর্দান কর্তন করিবে তাহারাও 
তোমাদের জীরন নাশ করিবে ইহা অপেক্ষাও যাহা অধিক কল্যাণকর? সাহাবায়ে কিরাম 
বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! উহা কি আমাদিগকে বলিয়া দিন। রাসূলুল্লাহ সো) 
বলিলেন, উহা হইল আল্লাহ্র যিকির ৷ ইমাম তিরমিযী ও ইব্‌ন মাজাহ (র) ... হযরত 
আবৃদ দারদা (রো) হইতে, তিনি রাসূলুল্লাহ্‌ সো) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন । 
ইমাম তিরমিযী (র) বলেন, কোন কোন মুহাদ্দিস হাদীসটি মুরসাল পদ্ধতিতে বর্ণনা 
করিয়াছেন । 

আল্লামা ইব্‌ন কাসীর রে) বলেন, পুর্বে হাদীসটি « ৩1১৫1015410 ০480 
এর তাফসীর প্রসংগে বর্ণিত হইয়াছে। মুসনাদে আহমদ গ্রন্থে যিয়াদ ইবৃন আবু যিয়াদ 
(র) হযরত ম্আয ইব্ন জাবাল (রা) হইতে তিনি রাসূলুল্লাহ্‌ সো) হইতে অনুরূপ 
বর্ণনা করিয়াছেন । ₹151«-]1 

ইমাম আহমদ (র) বলেন, অকী' (র) ... হযরত আবু হুরায়রাহ (রো) হইতে 
বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে একটি দু'আ করিতে শুনিয়াছি, আমি 
উহা কখনও ত্যাগ করিব না। 

Jia ELSIE ES ৯১০৮১৮১০4০৬ ৪০৮০ ৮১০৯1711 হে 
আল্লাহ! আপনি আমাকে অনেক বড় কৃতার্থ করিয়া দিন, আপনার উপদেশের 


Contents 


সূরা আহ্যাব ২১৯ 


অনুসরণকারী করিয়া দিন। আপনার অধিক যিকির করনৈওয়ালা করিয়া দিন এবং 
আপনার ছুকুমের সংরক্ষণকারী করিয়ী দিন। ইমাম তিরমিযী (রা) ইহী ইয়াহয়া ইবন 
মূসা (বর) হযরত আবু হুরায়রা (রা) হইতৈ অনুরূপ বর্ণনা করিয়াছেন। তবে তিনি 
ইহাকে গরীব বলিয়া মন্তব্য করিয়াছেন । ইমাম আহমদ (র) হাদীসটি আবূ নধর হাশিম 
ইব্‌ন কাসেম (র) হযরত আবু হুরায়রা (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন । 

ইমাম আহমদ রে) বলেন, আব্দুর রহমান ইব্ন মাহদী (র) .... হযরত আবদুল্লাহ 
ইব্‌ন বিশর (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার দুইজন গ্রাম্য লোক রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর নিকট আসিল । তাহাদের একজন রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিল, ইয়া 
রাসূলাল্লাহ! উত্তম ব্যক্তি কে? তিনি বলিলেন, «1০ ১০০১ ১১৮০ ১ ৮ যাহার 
জীবন দীর্ঘ ও আমল ভাল । দ্বিতীয় ব্যক্তি বলিল, ইয়া রাসূলাল্লাহ! ইসলামের আহকাম 
তো অনেক, আমাকে এমন একটি বিষয়ের হুকুম করুন, যাহা আমি আকড়াইয়া ধরিয়া 
থাকিব। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, 4111 ১২3১ ৮) 411 0154 তোমার জিহ্বা 
যেন সর্বদা আল্লাহ্‌র যিকির দ্বারা আর্্র থাকে । ইমাম তিরমিযী ও ইব্‌ন মাজাহ রে) 
হাদীসের দ্বিতীয়াংশ মুআবিয়াহ ইব্‌ন সালেহ হইতে অত্র সুত্রে বর্ণনা করিয়াছেন । ইমাম 
তিরমিযী (রা) বলেন, হাদীসটি হাসান গরীব। 

ইমাম আহমদ রো) বলেন, শুরাইহ (রর) .. “ হযরত আবু সাঈদ খুদরী (রা) 
রানির লন রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, 51১5: ০+৯ «| ০৩ 0০২২ 
8 ০১১০ তোমরা আল্লাহ্‌র যিকির এত অধিক করিবে যেন লোকে তোমাদিগকে পাগল 
পচন বর আব্দুল্লাহ ইবৃন আহমদ রে) ... হযরত ইব্‌ন 
আব্বাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সো) ইরশাদ করেন, 4] 4431 
SIG pS ০৬৪ ৯৮০৫। 1৯৪4 ৮৩৯ 15৫৩ তোমরা, যথাযথভাবে আন্মাহ্র যিকির কর 
এমনভাবে যে, মুনাফিকরা যেন্‌ বলে তোমরা লৌকিকতাকারী । 

ইমাম আহমদ রে) বলেন, আবু সাঈদ মাওলা বনু হাশিম (র)... হযরত আব্দুল্লাহ 
ইব্‌ন আমর (রা) হইতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ 
2,১৪1 ২2 ৪৮০৯১৩১ 21428 411 15৫৬০ Lal > 19304 যে সকল 
লোক মজলিসে বসিল অথচ উহাতে আল্লাহ্র যিকির করিল না, কিয়ামত দিবসে ইহার 
কারণে তাহারা অনুতপ্ত হইব । 

আলী ইব্ন আবূ তালহ। (র) হযরত ইব্ন আব্বাস (রা) হইতে 19২3 5111175৭1 
(৫ এর তাফসীর প্রসংগে বলেন, আল্লাহ্‌ তা'আলা যে কোন ফরয নির্ধারণ 
করিয়াছেন উহার জন্য”সীমাও নিদিষ্ট করিয়াছেন এবং ওজর হইলে উহা ক্ষমাও করিয়া 
দেওয়া হয়। কিন্তু যিকিরের জন্য কোন সীমা নির্ধারণ করা হয় নাই এবং উহা ওজরের 
জন্য ক্ষমাও হয় না। তবে যদি কেহ পাগল হইয়া যায় তাহার কথা পৃথক । ইরশাদ 


Contents 


2২০ তাফসীরে ইব্ন কাছীর 
হইয়াছে, ২১৬১৯ ০ শি (21520 [2১1 তোমরা দণ্ডায়মান অবস্থায়, বসা 
টা লারা রর 
সফরে, সচ্ছলতায় ও দারিদ, সুস্থাবস্থায় ও অসুস্থতায়, গোপনে ও প্রকাশ্যে সর্বাবস্থায় 
জা Heated ১১০ £১ ২২৯১৭ তোমরা 
সকাল-সন্ধ্যায় তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা কর। তোমরা এমন করিলে আল্লাহ্‌ 
তা'আলা তোমাদের প্রতি অনুগ্রহ করিবেন এবং তাহার ফেরেশতাগণও রহমত বর্ষণের 
লা 
উৎসাহ প্রদান করা হইয়াছে । আলোচ্য আয়াতেও অধিক যিকির করিবার জন্য উৎসাহ 
দেওয়া ETE 
উল্মায়ে কিরাম দিবারাত্রের যিকির সম্পর্কিত অনেক কিতাবও সংকলন 
করিয়াছেন । যেমন ইমাম নাসায়ী ও মামুরী ও অন্যান্য উলামায়ে কিরাম । তবে ইমাম 
নববী (র)-এর সংকলিত “কিতাবুল আযকার' এই বিষয়ে একটি উত্তম গ্রন্থ। 
১.১-০০ ১১২: ২৬৯০৩ 4৪ আর তোমারা সকালে সন্ধ্যায় তাহার পবিত্রতা ও 
মহিমা ঘোষণা! কর। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে £ 
EE a a ANE 
ES ans Ets pas 
আর সন্ধ্যায় ও প্রভাতে তোমরা আল্লাহ্র পবিত্রতা ও মহিমা ঘোষণা কর এবং 
অপরাহ্েে ও দ্বিপ্রহরে এবং গগণমণ্ডলী ও পৃথিবীতে সকল প্রশংসা তাহারই জন্য । 


o4# 0 


Sh, ple L253 ৬৯ 415৪ তিনি সেই মহান সত্তা, যিনি তোমাদের 
প্রতি অনুগ্রহ করেন এবং তাহার ফেরেশতাগণও অনুগ্রহের জন্য প্রার্থনা করেন। ইহা 
দারা আল্লাহর ধিকির এর প্রতি উৎসাহ প্রদান করা হইয়াছে । অর্থাৎ আন্ধাহ্‌ 
তোমাদিগকে স্মরণ করেন, অতএব তোমরা তাহার যিকির কর ও তাহাকে স্মরণ কর । 
যেমন ইল্শাদ হইয়াছে, ০৪০485 ১০১, ০,551 4১২53 তোমরা আমাকে 
স্মরণ শুর আগম তোমাদিগকে স্মরণ করিব। তোমরা আমার শুকর কর, না শুকরী 
করিও না 1 রাসলুলাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, 


৮9০০ ৮৪২১৫১০১০০৪ ০১৫ ০০২৪ ৮০৯১ 5 45১৫3 ৫০৮৯7 এ ০৮০৫3 Lr 


022 


পা £ 


যে ব্যক্তি মনে মনে আমাকে স্বরণ করিবে আমিও তাহাকে স্মরণ করিব, আর যে 
ব্যাস্ত কোন সমাবেশে আমাকে স্মরণ করিবে, আমি তাহাকে উহা! অপেক্ষা উত্তম 
সমাজ হরণ করিব । 


Contents 


সুরা আহ্যাব ১২১ 


15121 শব্দটি আল্লাহ্‌র প্রতি সম্বন্ধিত হইলে উহার অর্থ হইবে ফেরেশতাগণের 
কাছে আল্লাহ্‌র পক্ষ হইতে বান্দার প্রশংসা করা। ইমাম বুখারী (রা) আবুল আলিয়াহ 
(রা) হইতে উল্লেখ করিয়াছেন । অন্যান্য উলামায়ে কিরাম বলেন, ইহার অর্থ অনুগ্রহ 
করা । তবে দুই অর্থে কোন বিরোধ নাই । ১5| 4115 

আর ফেরেশতা'র প্রতি 23111 শব্দ সম্বদ্দিত হইলে উহার অর্থ হইবে মানুষের 
জন্য দ'আ ও ক্ষমা প্রার্থনা । বস্তুত ফেরেশতাগণ মানুষের জন্য ক্ষমা প্রার্থনা করিয়! 
থাকেন । যেমন ইরশাদ হইয়াছে 


e239 u te 5 wo 9 ৮ ও sr ঠ 5 ৩৩3০৬ ee oo +0 eo নু ee ০ ক্লে 
৯.৯ ₹ ক ক ৬ ” J . ye { 
লা 9 ও রা ° 


i (০১২০:০:০০৮৪০১০০৭ ১) 07855517174 


কতক 


il ১১০০1৯41505 ১ লিটন এলি ৮৯৪৭৪ Lal 


Sd yal ০০৪ RSs dra si Re SSF 
যাহারা আরশ বহন করে আর যাহারা উহার পাশে অবস্থান করে তাহারা তাহাদের 
প্রতিপালকের প্রশংসার সহিত তাহার পবিত্রতা ঘোষণা করে ও তাহার প্রতি ঈমান ও 
বিশ্বাস স্থাপন করে আর এই বলিয়া তাহারা মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে, হে 
আমাদের প্রতিপালক! আপনার অনুগ্রহ ও ইল্ম সর্বব্যাপী । অতএব যাহারা তওবা করে 
ও আপনার পথ অনুসরণ করে তাহাদিগকে ক্ষমা করিয়া দিন এবং জাহান্নামের শাস্তি 
হইতে রক্ষা করুন ! হে আমাদের প্রতিপালক! আপনি তাহাদিগকে স্থায়ী জান্নাতে 
দাখিল করুন যাহার প্রতিশ্রতি আপনি তাহাদিগকে দান করিখয়াছেন। আর তাহাদের 
পিতানাতা, পতি-পত়ি ও সন্তান-সন্ততিদের মধ হইতে যাহারা সৎকর্ম করিয়াছে 
তাহাদিগকেও । আপনি পরাক্রমশীল ও প্রত্ঞময় ! (সুরা মু'মিন 8 আয়াত-৭-৮) 

১১০01 ০1 51515 SS <!,5 যেন তিনি তোমাদিগকে অন্ধকার 
হইতে আলোর দিকে আনিতে পারেন । অর্থাৎ যেহেতু আল্লাহ তা“আলা তোমাদের প্রতি 
সদয় ও আনুহশীল এবং তীহার ফেরেশতাগণও তোমাদের দু'আ করেন । অতএব তিনি 
তোমাদিগকে গুমরাহী “; গ্াযহিলিয়াতের অন্ধকার হইতে হিদায়েত ও ইয়াকীন এর 
আলো প্রাত লইগঠ্নু ঘ বেন । 

(২৯) ১১২ ৩৪৩ আর তিনি ইহফালে ও পরকালে মুমিনদের প্রতি পরম 
দয়ালু! ইহর্নলে তাহাদেব প্রতি দয়া হইল তিনি তাহাদিগকে সত্যের প্রতি হিদায়াত 
দান করিয়াছেন এবং এমন পথ প্রদর্শন করিয়াছেন যাহা হইতে কুকর ও বিদআতের 
প্রতি আহ্বাদকা রী ও তাহাদের অনুসারীর! ভ্রষ্ট হইয়াছে । আর পরকালে তাহাদের প্রতি 
অনুগ্রহ হইল, তিনি তাহাদিগকে মহাবিপদ হইতে নিরাপদে রাখিবেন । ফেরেশতাগণকে 


Contents 


১২২ তাফসীরে ইব্‌ন কারীর 


তাহাদের সহিত সাক্ষাৎ করিয়া বেহেশতের মহা শান্তি ও দোযখের শাস্তি হইতে মুক্তি 
পাইবার সুসংবাদ দান করিবার হুকুম করিবেন । মুমিনদের প্রতি আল্লাহ্র অনুগ্রহেরই 
ইহা নিদর্শন । 

ইমাম আহমদ [(র) বলেন, মুহাম্মদ ইবৃন আবূ আদী (র)... আনাস (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, একবার প্লাসূলুল্নাহ্‌ (সা) কতিপয় সাহাবায়ে কিরামসহ পথ 
অতিক্রম করিতেছিলেন। একটি শিশু তখন পথে পড়িয়াছিল। শিশুর আম্মা যখন 
সাহাবায়ে কিরামকে দেখিল তখন এই আশংকায় যে, সম্ভবত তাহারা শিশুকে না 
দেখিয়া পদদলিত করিয়া ফেলিবে; সে আমার পুত্র! আমার পুত্র! বলিয়া চিৎকার করিয়া 
দ্রুত দৌড়াইয়া আসিল এবং হাতে তুলিল। ইহা দেখিয়া সাহাবায়ে কিরাম বলিলেন 
ইয়া রাসূলুল্লাহ! এই মহিলা কখনও তাহার সন্তানকে আগুনে নিক্ষেপ করিবে না। 
রাসূলাল্লাহ্‌ (সো) তাহাদিগকে নীরব করিয়া বলিলেন কখনও না এবং আল্লাহ্‌ও তাহার 
প্রিয় বান্দাকে কখনও আগুনে নিক্ষেপ করিবেন না। হাদীসটির সনদ বুখারী ও মুসলিম 
এর শর্ত মুতাবিক। তবে সিহাহ সিত্তাহ গ্রন্থসমূহের কোন গ্রন্থে ইহা বর্ণিত হয় নাই। 
তবে ইমাম বুখারী রে) তাহার সহীহ্‌ গ্রন্থে আমীরুল মু'মিনীন হযরত উমর ইবনুল 
খাত্তাব রো) হইতে বর্ণনা করিয়াছেন। একবার রাসূলুল্লাহ্‌ (সা) একজন কয়েদী 
মহিলাকে দেখিলেন, যে তাহার দুগ্ধ পোষ্য শিশুকে ধরিয়া তাহার বুকের সহিত চাপিয়া 
তাহাকে দুধ পান করাইতেছে। তখন তিনি বলিলেন, তোমরা কি মনে কর যে, এই 
মহিলা তাহার এই শিশুকে তাহার শক্তি থাকিতে স্বেচ্ছায় আগুনে নিক্ষেপ করিতে 
পারে? সাহাবায়ে কিরাম বলিলেন, কখনও না। তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন «11১৪ 
১৩৯ ১০ ০১১০৪ 7৯। 41 আল্লাহ্‌র কসম, এই মহিলা ইহার শিশুর প্রতি যত দয়ালু 
আল্লাহ্‌ তা'আলা তাহার বান্দাগণের প্রতি তাহা অপেক্ষাও অধিক দয়ালু । 

9.5 48৪12 ৫ ৮8৯3 আর যে দিনে তাহারা আল্লাহ্‌র সহিত সাক্ষাৎ 
করিবে তাহাদের অভিবাদন হইবে “সালাম'। জাহেরী অর্থ হইল, যেদিনে তাহারা 
আল্লাহ্‌র সহিত সাক্ষাৎ করিবে সে দিনে আল্লাহ্র পক্ষ হইতে তাহাদিগকে সালাম পেশ 
করা হইবে । যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ৮:১5 ১2 4৮৪১... পরম দয়ালু প্রভুর 
পক্ষ হইতে পেশ করা হইবে সালাম ৷ কাতাদাহ রে) বলেন, পরকালে মুমিনগণ যখন 
আল্লাহ্র সহিত সাক্ষাৎ করিবে তখন তাহারা পরস্পরে একে অন্যকে সালাম পেশ 
করিবে । ইব্‌ন জারীর (র) ইহা পছন্দ করিয়াছেন। আল্লামা ইব্‌ন কাসীর (র) বলেন, 
এই তাফসীরের পক্ষে দলীল হিসাবে এই আয়াত পেশ করা হয় ৪ 
Ol LE al Es NEE le 


৮৪ ৩৪৩০ ও 
ৰা পা 


Contents 


সুর; আহযাব নও 


বেহেশতের মধ্যে তাহাদের ধ্বনি হইবে, হে আল্লাহ্‌! আপনি মহা পবিত্র এবং 
সেথায় তাহাদের অভিবাদন হইবে "সালাম" এবং তাহাদের ধন্দনা হইবে সমস্ত প্রশংসা 
মহান রব্বুল আলামীনের জন্য । ৮:১৫ 121 ৮৪:০৮ «৯৪ আর তিনি তাহাদের 
জন্য প্রস্তুত করিয়া রীখিয়াছেন সম্মানিত বিনিময় । অর্থাৎ বেহেশত ও বেহেশতের মধ্যে 
বিদ্যমান নানা প্রকার আহার্য, নানা প্রকার পানীয়, রং বেরংগের পরিধেয়, বাসস্থানসমূহ 
ও নানা ধরনের দৃশ্যসমূহ যাহা না চক্ষু দর্শন করিয়াছে না কোন কর্ণ শ্রবণ করিয়াছে 
আর না কোন কাল্পনিক কল্পনা করিয়াছে । | 


ory oii ৫৫4561851৩৫ (৮০) 
%52/56 4991 47 515 £ (69 


০০5 25% ৯১৫ (৮9) 
546%622১024/ 088 81668 | Rls $ (£) 
ষঁ 4 


৪৫. হে নবী! আমি তো তোমাকে পাঠাইয়াছি সাক্ষীরূপে এবং সুসংবাদাতা ও 
সতর্ককারীরূপে, 

৪৬, আল্লাহ্‌র অনুমতিক্রমে তাঁহার দিকে আহ্বানকারীরূপে ও উজ্জ্বল প্রদীপ 
রূপে । 

8৭. তুমি মু’মিনদিগকে সুসংবাদ দান কর যে, তাহাদিগের জন্য আল্লাহ্র 
নিকট রহিয়াছে মহা অনুগ্রহ । 

৪৮. এবং তুমি কাফির ও মুনাফিকদিগের কথা শুনিও না, উহাদিগের নির্যাতন 
উপেক্ষা করিও এবং নির্ভর করিও আল্লাহ্র উপর । কর্মবিধায়করূপে আল্লাহ্‌ই 
যথেষ্ট । 

তাফসীর ৪ ইমাম আহমদ (র) বলেন, মুসা ইব্ন দাউদ রে)... আতা ইব্‌ন 
ইয়াসার (র) হইতে বর্ণিত। তিনি বলেন, একদা আমি হযরত আমর ইবনুল “আস 
(রা)-এর সহিত সাক্ষাৎ করিয়া বলিলাম, তাওরাত গ্রন্থে রাসূলুল্লাহ্‌ (সা)-এর যে 
গুণাবলীর উল্লেখ করা হইয়াছে উহা কি, আপনি আমাকে জানাইয়া দিন। তিনি 
বলিলেন, পবিত্র কুরআনে যে গুণাবলীর উল্লেখ করা হইয়াছে, উহার কোন কোন 


Contents 


১২৪ তাফসীরে ইব্‌ন কাহীর 


গুণাবলীর উল্লেখ তাওরাত গ্রন্থেও করা হইয়াছে। যেমন ৫১: (61 ৮৫11 ও 
5১5 11৯2০ 1085 হে নবী! আমি তোমাকে সাক্ষীরূপে, জুসংবাদদাতা রূপে ও 
ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করিয়াছি এবং উন্দীদের সংরক্ষণকারী হিসাবে প্রেরণ 
করিয়াছি । তুমি আমার বান্দা ও রাসূল । তোমার নাম আমি মুতাওয়াক্কিল রাখিয়াছি। 
সে কর্কশও নহে, কঠোরও নহে এবং বাজারে গিয়া শোর হাংগামাও করিবেনা 1 মন্দের 
বদলে মন্দ বাবহার করে না । বরং মাফ ও ক্ষমা করিয়া দেয়। বক্র মিল্লাতকে সোজা! 
করিবার পূর্বে আল্লাহ্‌ তাহাকে মৃত্যু দান করিবেন না । অর্থাৎ তাহার উম্মত এই 
স্বীকারোক্তি পেশ করিবে যে, আল্লাহ্‌ ব্যতীত আর কোন মা'বৃদ নাই! ফলে অন্ধ চক্ষু 
আলোকিত হইবে, বধীর কর্ণ শ্রবণকারী হইবে এবং রুদ্ধ অন্তর উন্ুুক্ত হইবে । ইমাম 
বুখারী (র) ইহা 'ক্রয়বিক্রয়' অধ্যায়ে মুহাম্মদ ইব্‌ন সিনান (র)... হিলাল ইব্‌ন আলী 
(র) হইতে অত্র সূত্রে বর্ণনা করিয়াছেন । এবং তাফসীর অধ্যায়ে আক্ুল্লাহ ইবন রাজা .. 
আব্দুল্লাহ ইবৃন সালেহ, (র) ... আব্দুল্লাহ ইব্‌ন আমর (রা) হইতে বর্ণনা! করিয়াছেন । 
ইহা ছাড়া ইব্‌ন আবূ হাতিম (র) ... আব্দুল ES আবু সালামাহ গমাজিশূন (র) 
হইতে ইহা বর্ণনা করিয়াছেন । 

ইমাম বুখারী রে) ক্রয় বিক্রয়" অধ্যায়ে বলেন, সাঈদ (র) ... আব্দুল্লাহ ইবন 
সালাম (রা) হইতে ইহা বর্ণনা করিয়াছেন । ওহব ইব্‌ন মুনাববাহ রে) বলেন, আল্লাহ্‌ 
তা'আলা বনী ইদ্রায়ীলের একজন নবী হযরত শা'আইয়াহ (আ.)-এর নিকট ওহীর 
মাধ্যমে হুকুম করিলেন, স্বীয় কওম নী ই্রাঈলের মধ্যে দণ্ডায়মান হইয়। যাও, আমি 
তোমার মুখ দ্বারা আমার কথা বাহির করিব ! আমি উম্মীদের মধ্যে এককল নবী প্রেরণ 
করিব । সে কর্কশও হইবে না, কঠোরও হইবে না, বাজারে গিয়া শোর হাঙ্গানা করিবে 
না। সে এত নীরব ও শাত্তশিষ্ট যে, প্রদীপের নিকট দিয়৷ অতিক্রম করিলে উহা নিভিবে 
না। বাশের উপর দিয়া চলিলেও পদ শব্দ শ্রুত হইবে না। আমি তাহাকে সুসংবাদ 
দানকারী ও ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করিব। তিনি অশ্বীল কথ! ধলিবেন না । 
তাহার দ্বারা অন্ধ চক্ষুকে আলো দান করিব। বধীব কর্ণকে শ্রবণ শক্তি দান করিয়া 
মরিচা ধরা অন্তরকে উন্মুক্ত করিব । প্রত্যেক উত্তম বিষয়ের প্রতি আমি তাহাকে দিক 
নির্দেশ করিব। সর্ব প্রকার উত্তম চরিত্র আমি তাহাকে দান করিব ! সাকীনাহ ও পান্ীর্য 
তাহার পরিধেয় করিব । নেকী তাহার শিআর ও বিশেষ আলামত করিব ! ভাকওয়া দ্বারা 
তাহার অন্তর পরিপূর্ণ করিব। তাহার বাক্যালাপে হিকমতের প্রকাশ ঘটাবে, তাহার 
স্বভাবে সততা ও বিশ্বস্ততা বিদ্যমান থাকিবে, তাহার চরিত্রে ক্ষমা ও নেকী পরিলক্ষিত 
হইবে । হক তাহার শরীয়ত হইবে, ইনসাফ তাহার সীরাত হইবে, হিদায়াত তাহার 
পেশ্ওয়া হইবে । ইসলাম তাহার মিল্লাত হইবে ! আহমদ তাহার নাম হইবে । তাহার 
দ্বারা আমি গুমরাহকে সঠিক রাহ্‌ দেখাইব। জাহেলকে তাহার দ্বারা আলেমে বানাইব: 


Contents 


সুন' আহ্গাব ্‌ ১২৫ 


অধঃপতিতকে তাহার দ্বারা মর্যাদা দান করিব । অপরিচিতকে পরিচিতি দান করিব । 
তাহার ছ!রা স্বল্পতাকে আধিকো, দারিদ্যকে প্রাচূর্যে পরিণত করিব। অনৈক্যকে এক্যে 
রু্বত7কে মৈত্রিতে এবং বিভিন্ন মত ও পথকে এক মত ও পথে পরিবর্তন করিয়া দিব । 

বিরাট মানবগোষ্ঠিকে তাহার দ্বারা আমি ধ্বংস হইতে রক্ষা করিব। তাহার 
উশ্মতকে আমি সর্বোত্তম উন্মত করিব, মানুষের উপকারের জন্য তাহাদিগকে সৃষ্টি 
করিব । তাহারা সৎকাজের আদেশ করিবে, মন্দ কাজ হইতে বাধা দিবে । তাহারা 
ভাওহীদবাদী, মু'মিন ও সুখলিস হইবে । আমার রাসূলগণ আনীত বিষয়সমূহ তাহারা 
সত্য বলিয়া জানিবে। তাহারা স্বীয় মসজিদে, মজলিসে, শয়ন কক্ষে, চলিতে ফিরিতে 
উষ্চিতে বসিতে সর্বাবস্থায় তাহলীল ও তাসবীহ করিবে । এবং দাড়াইয়া ও বসিয়া 
তাহারা সালাত পড়িবে ৷ আল্লাহ্‌র রাহে তাহারা সারিবদ্ধ হইয়া জিহাদ করিবে । আমার 
সন্তুষ্টি লাভের জন্য তাহাদের মধ্য হইতে হাজার হাজার লোক স্বীয় ঘরবাড়ি ত্যাগ 
করিবে । তাহারা অজু করিতে মুখমণ্ডল ও হাত পা ধৌত করিবে । এবং পায়ের গোছার 
অর্ধেক পর্যন্ত কাপড় পরিধান করিবে । আমার রাহে তাহারা জীবন বিসর্জন দিবে । 
আমার প্রেরিত কিতাব তাহাদের অন্তরস্থ হইবে । তাহারা রাত্রিকালে রাহেব ও আবেদ 
হইবে এবং দিবাকালে জিহাদের ময়দানে সিংহের ন্যায় বীরত্বের পরিচয় দিবে । 

সে নবীর আহলে বাইত ও আওলাদের মধ্যে নেক কাজে অগ্রগামী, সিদ্দীক, শহীদ 
ও সালেহ সৃষ্টি করিব। তাহার ইন্তেকালের পরে তাহার উম্মত সত্যের দিকে দিকদর্শন 
করিবে এবং ইনসাফ করিবে । তাহাদিগকে যাহারা সাহায্য করিবে আমি তাহাদিগকে 
সম্মান দান করিব । যাহারা তাহাদের জন্য দু'আ করিবে আমি তাহাদের সাহায্য করিব। 
যাহারা তাহাদের বিরোধিতা করিবে কিংবা জুলুম অথবা তাহাদের নিকট হইতে কিছু 
ছিনাইয়া লইবে আনি তাহাকে বিপদগ্রস্ত করিব । তাহাদিগকে আমি তাহাদের নবীর 
ওয়ারিশ করিব । তাহারা নেক কাজের জন্য আদেশ করিবে, অন্যায় কাজ হইতে বাধা 
দান করিবে । সালাত কায়েম করিবে, যাকাত আদায় করিবে । অঙ্গীকার পূর্ণ করিবে। 
যেই কল্যাণ তাহাদের অগ্রবর্তীদের দ্বারা শুরু করিয়াছিলাম ইহাদের দ্বারা আমি উহার 
মাপ্তি ঘটাইব। ইহা আমার অনুগ্রহ, যাহাকে ইচ্ছা আমি দান করি। আমি বড়ই 
অনুগ্রহশীল। ইবন আবু হাতিম ওহ্ব ইব্‌ন মুনাববাহ রে) হইতে এইরূপ বর্ণনা 
করিয়াছেন ! 
ইবন lad তম (র) আরো বলেন, আমার পিতা . :"* ইবন আব্বাস (রা) হইতে 
বর্ণিত । তিনি বলেন, যখন 1১25319১544 ie Li Srl 44, নাযিল 
হইল, তখন হয়ন্ত আলা ও মু-আয (রা)-কে ইয়ামান গমন করিবার নির্দেশ দিয়াছেন। 
ভূ আখাত নাখিল হইবার পর তিনি তাহাদিগকে বলিলেন $ 


Contents 


১২৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


|)... 539 1). 1১৪ ১2 99 [১4০১৪ 1৪101 তোমরা যাও এবং সুসংবাদ দান 
কর। মানুষকে নফরত দিও না, তাহাদের সহিত কোমল ব্যবহার করিবে, কঠোর 
রানা দির সারার টানি রা 

(৮: La als ১1 0 ভি $%% হে নবী! আমি তোমাকে 
সাক্মীরূপে, সুসংবাদাতারূপে ও সতর্ককারীরূপে Pent SE tor well 
রি আব্দুর রহমান ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন উবায়দুল্লাহ আরযমী (র) হইতে স্বীয় সনদে 
SE ct রাকা যাননি নার RTT 


(vw পাতি তত 


(এ 04544111515 ৬ ১054১100550 15850058 558 

হালের Sl ESL (45443151105 12375215 

lL 

আমার প্রতি ইহা নাযিল হইয়াছে। হে নবী! আমি তোমাকে তোমার উম্মতের উপর 

সাক্ষীরূপে, বেহেশতের সুসংবাদাতারূপে, দোযখ হইতে সতর্ককারীরূপে এবং আল্লাহ্র 

নির্দেশে তাওহীদের প্রতি আহবানকারী হিসেবে এবং পবিত্র কুরআনের দ্বারা উজ্জ্বল 
প্রদীপরূপে প্রেরণ করিয়াছি। 

রাসূলুল্লাহ্‌ (সা)-কে “সাক্ষীরূপে প্রেরণ করিয়াছি' এর অর্থ হইল রাসূলুল্লাহ্‌ 
(সা)-কে তাওহীদের সাক্ষ্যদাতা ও কিয়ামত দিবসে মানুষের আমলের সাক্ষ্য 
প্রদানকারী হিসেবে আল্লাহ্‌ রাসূলুল্লাহ্‌ (সো)-কে প্রেরণ করিয়াছেন যেমন ইরশাদ 
হইয়াছে।-:-১ ০৮৯ এ: 43045 আর আমি তাহাদের জন্য তোমাকে সাক্ষীরূপে 
উপস্থিত করিব। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে 28: ০1| 122 1১৫, ১৫5 
(১৫০৫5 051 যাহাতে তোমরা মানুষের উপর সাক্ষী হইতে পার এবং রাসূলও 
তোমাদের উপর সাক্ষী হইতে পারেন। 

(১:35 1:5৭ 4155 আর সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ 
করিয়াছি। অর্থাৎ মু'মিনগণের জন্য মহান প্রতিদানের সুসংবাদদানকারী ও কাফিরদের 
শাস্তির ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করিয়াছি। 

250 4111 এ (০12) 41১৪ আল্লাহ্‌র দিকে তীহার নির্দেশে আহবানকারী 
হিসেবে অর্থাৎ সমর মানবকুলকে তাহাদের প্রতিপালকের ইবাদতের দিকে তাহার 
নির্দেশেই আহ্বনকারী হিসেবে তোমাকে প্রেরণ করিয়াছেন। 

০: (1১45 41৯৪ আর উজ্জ্বল প্রদীপ হিসেবে অর্থাৎ রাসূলুল্লাহ্‌ (সা) আল্লাহ্‌র 
পক্ষ হইতে হিদায়েতের যে বিধান আনিয়াছেন উহা সূর্ষের ন্যায় উজ্জ্বল। একমাত্র 
শক্রতা পোষণাকারী ব্যতীত আর কেহ উহা অস্বীকার করিতে পারে না। 


Contents 


সূরা আহ্যাব | ১২৭ 


১31১ ১০১৮১১1১১৮৪ ০ $; আর কাফির ও মুনাফিকদের অনুসরণ 
করিও না, আর তাহাদের নির্যাতন উপেক্ষা করিয়া চল। অর্থাৎ তাহারা যে সকল 
কষ্টদায়ক কথা তোমাকে বলে উহা ক্ষমা করিয়া দাও এবং সকল বিষয় আল্লাহ্‌র উপর 
অর্পণ কর। আল্লাহ্‌-ই উহার জন্য যথেষ্ট । ইরশাদ হইয়াছে ঃ 


$ 0 i তল শি ee er 0 Gere 
-১০৫১40 এ৪৫১4]। le JS 
আর তুমি আল্লাহ্‌র উপর ভরসা কর; আল্লাহ্‌-ই কর্মবিধায়ক হিসেবে যণেষ্ট । 


৩965:485% ৬০:৪1 2 25৫৫1) 22105) 0 (£৭) 


পর্ঠি১ 6 প১৫ পা পা পের 2 220 

GI ye C3 ১৪: (০:21 COD 5 ০৫৪ 
৫ 6 2 958 5 পার্ট ৫ 5 ৬ 

০১৫৫ CM BAGS ODD 

৪৯. হে মু’মিনগণ! তোমরা মু’মিন নারীগণকে বিবাহ করবার পর উহাদিগকে 
ইদ্দত নাই যাহা তোমরা গণনা করিবে। তোমরা উহাদিগকে কিছু সামগ্রী দিবে 
এবং সৌজন্যের সহিত তাহাদিগকে বিদায় করিবে । 

তাফসীর ঃ উল্লেখিত আয়াতে বহু আহ্কাম নিহিত রহিয়াছে । তন্মধ্যে কেবল 
আকদ ও বৈবাহিক বন্ধন এর উপর নিকাহ শব্দের প্রয়োগ করা বিশুদ্ধ । এই বিষয়ে এত 
সুস্পষ্ট আয়াত পবিত্র কুরআনে আর একটিও নাই। 

‘নিকাহ’ শব্দ কয়েকটি অর্থে ব্যবহৃত হয়, তবে ইহার কোন্‌ অর্থ হাকীকী অর্থ-_ 
এই বিষয়ে উলমায়ে কিরাম মতপার্থক্য করিয়াছেন। নিকাহ শব্দ আকদ এর উপর 
অথবা স্ত্রী মিলনের উপর, অথবা উভয়ের উপর প্রযোগ করা ইহা হাকীকী অর্থ _ এই 
বিষয়ে তিনটি মতই বিদ্যমান। পবিত্র কুরআনে সাধারণত আকদ এর উপর এবং পরে 
স্ত্রী মিলন এই অর্থেই নিকাহ শব্দ ব্যবহৃত। কেবল আলোচ্য আয়াতে ইহা শুধু আকদ 
এর অর্থে ব্যবহৃত হইয়াছে। কারণ ইহার পরেই ?+£ ০১+1| 4১৯৫4 13 
১২৮ 01455 ১০ 9৮০5৮1৮ যখন তোমরা মু'মিন নারীদেরকে নিকাহ করিবে 
অত:পর তোমরা তাহাদিগকে স্পর্শ করিবার পূর্বে তালাক দিবে। ইহা দ্বারা বুঝা যায় 
'নিকাহ' দ্বারা শুধু আকদ বুঝান হইয়াছে। ইহা দ্বারা এ বিষয়টিও বুঝা যায় যে, স্ত্রীর 
সহিত মিলনের পূর্বে তাহাকে তালাক দেওয়া জায়েয আছে। . 


Contents 


১২৮ তাফসীরে ইবন কাছীর 


৩০ «155 মু'মিন নারীগণ । মু'মিন নারী কথাটি এখানে এইজন্য ব্যবহৃত 
হইয়াছে, মু'মিন পুরুষগণ সাধারণত মু'মিন নারীগণকে বিবাহ করিয়া থাকে । নচেৎ 
সকল উলামায়ে কিরাম এ বিষয়ে একামত পোষণ করেন যে, ঈসায়ী মহিলা ও মুমিন 
মহিলা যে কেহ কোন মু'মিন পুরুষের স্ত্রী হউক না কেন, তাহাদের সকলের হুকুম 
একই প্রকার । হযরত ইব্‌ন আব্বাস (রা) সাঈদ ইবনুল মুসাইয়িব্য, হাসান বসরী, 
আলী ইব্‌ন হুসাইন ইব্‌ন যাইনুল আবেদীন (র) এবং আরো বহু উলামায়ে কিরাম এই 
আয়াত দ্বারা ইহা প্রমাণ করেন যে, বিবাহের পূর্বে তালাক পতিত হয় না। কারণ 
আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করিয়াছেন, ya 4 ০০১০ ০5১১; 13 মু'মিন 
নারীদিগকে বিবাহ করিয়া তালাক দিলে । এই আয়াতে তালাক দেওয়ার বিষয়টি বিবাহ 
এর পরে উল্লেখ করা হইয়াছে । অতএব বিবাহের পূর্বে তালাক পতিত হইবে না। 
ইমাম শাফেয়ী, ইমাম আহমদ ইব্‌ন হাম্বল (র) এবং আরো বনু উলামায়ে কিরাম 
এইমত পোষণ করেন 

ইমাম মালেক ও শাফেয়ী (র) বলেন, যদি কেহ এই কথা বলেন, "বদি আমি 
অমুক মহিলাকে বিবাহ করি তবে সে তালাক ।” তবে বিবাহের পূর্বে এইরূপ তালাক 
দেওয়া জায়েয । অতএব যখনই সে সেই মহিলাকে বিবাহ করিবে তাহার উপর তালাক 
পতিত হইবে । অবশ্য যদি কেহ বলে, যে মহিলাকে আমি বিবাহ করিব সে তালাক 
তবে এই ক্ষেত্রে ইমাম মালেক (রে) বলেন, যাবৎ না সে কোন নারীকে নির্দিষ্ট করিবে 
তালাক পতিত হইবে না। ইমাম আবু হানীফা (র) বলেন, যে কোন মহিলাকে সে 
বিবাহ করিবে তাহার উপর তালাক পতিত হইবে । অধিকাংশ উলামায়ে কিরামের মতে 
তালাক পতিত হইবে না। তাহারা এই আয়াতকে দলীল হিসেবে পেশ করেন । 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আহমদ ইব্‌ন মানসূর মাররূযী (র) ... ইসহাক 
হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত। যদি কেহ এই কথা বলে, “যে মহিলাকেই 
আমি বিবাহ করিব সে তালাক” তবে বিবাহের পর সে তালাক হইবে না। কারণ 
আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন slid ২4২ 1) ১:21 ১৮ ১১1 ক 
১২45৮ ইহাতে বিবাহের পর তালাক দেওয়ার কথা উল্লেখ কর! হইয়াছে। 

মুহাম্মদ ইব্‌ন ইসমাঈল আহমাসী (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত । 
তিনি বলেন, আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করিয়াছেন ১5 ০ 2 13 
২৮5৯৮ ইহাতে আল্লাহ্‌ বিবাহের পরেই তালাক দেওয়ার কথা উল্লেখ করিয়াছেন! 
তোমরা তাহা লক্ষ্য কর অতএব বিবাহের পূর্বে তালাক দেওয়া শুদ্ধ হইবে না । মুহাম্মা 
ইব্‌ন ইসহাক (রা) ও হযরত ইবন আব্বাস (নন) হইতে অনুরূপ বর্ণনা! করিয়াছেন । 

আমর ইব্‌ন শুনাইব (র) তাহার পিভা এনহং তিনি তাহার দাদা হইতে বর্ণনা 
করিয়াছেন । রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করেন 4123 0০2৪ 251 ০৪৯ ১০৮২ কোন আদম 


Contents 


সুরা আহ্যাব ১২৯ 


সন্তান যাহার মালিক নহে, উহাকে তালাক দেওয়ার অধিকার রাখে না। ইমাম আহমদ 
তিরমিযী ও ইব্‌ন মাজাহ (র) ইহা বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী (র) বলেন 
হাদীসটি হাসান এবং এই বিষয়ে যত হাদীস বর্ণিত হইয়াছে, উহার মধ্যে উত্তম ৷ ইমাম 
ইব্‌ন মাজাহ (র) আলী ও মিসওয়ার ইব্‌ন মাখরামাহ (রো) সূত্রে রাসূলুল্লাহ হইতে 
বর্ণিত। রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেন 0৮11 ৪ ১৮ ১ বিবাহের পূর্বে তালাক 
হয় না। (৫:45 ৮০ ১৯ 24: 25415 তোমাদের জন্য তাহাদের উপর কোন 
ইদ্দত পালন করিতে হইবে নাঁ। এই বিষয়ে সকল উলামায়ে কিরাম এঁক্যমত পোষণ 
করেন যে, যদি স্ত্রীর সহিত মিলনের পূর্বে তাহাকে তালাক দেওয়া হয় তবে তাহার 
উপর ইদ্দত পালন করিতে হইবে না। অতএব তালাক হইতেই সে যাহাকে ইচ্ছা বিবাহ 
করিতে পারিবে । অবশ্য কোন স্ত্রী লোকের স্বামী মৃত্যুবরণ করিলে তাহার উপর 
চারমাস দশ দিন ইদ্দত পালন করা জরুরী হইবে । যদিও তাহার সহিত মিলন না 
ঘটিয়া থাকে। উলামায়ে কিরাম সর্বসশ্িতক্রমে এই মত পোষণ করেন। 

Wan ln A ৯১০০ ১৬১৯১০ 455 তোমরা তাহাদিগকে কিছু সামগ্রী 
দান করিবে এবং সৌজন্যের সহিত তাহাদিগকে বিদায় করিবে । হ,..1| শব্দটি 
এখানে অর্ধেক মোহর কিংবা “বিশেষ সামগ্রী’ এর অর্থে ব্যবহৃত হইয়াছে, যদি তাহার 
জন্য মোহর নির্দিষ্ট করা না হয়। ইরশাদ হইয়াছে £ 
ail UAB A 4১৪ ১০ ৮১৮৮০৪ EEE 

ail 
আর তাহাদের সহিত মিলন ঘটিবার পূর্বেই যদি তাহাদিগকে তালাক দিয়া থাক 
তবে তাহাদের মোহর নিদিষ্ট করিয়া থাকিলে অর্ধেক ৷ 


Lalit ba BAS MULL SL LU 
৯1০ is sli (513০১৪০০৪। ০1535০০৪৮৬] (০ Ayan 

যদি তোমরা তোমাদের পত্তিগণের সহিত মিলন ঘটিবার পূর্বেই তাহাদিগকে 
তালাক দিয়া থাক তবে ইহাতে গুনাহ হইবে না। তাহাদের মোহর নির্দিষ্ট না হইলে 
তাহাদিগকে নিজ নিজ সামর্থ্য হিসেবে নিয়ম মুতাবিক কিছু সামগ্রী দিয়া দিবে___ ধনী 
তাহার সামর্থ্য অনুসারে, দরিদ্র তাহার সামর্থ্য অনুসারে । সৎ লোকদের পক্ষে ইহা 
জরহ্রী । 


ইব্‌ন কাছীর-_-১৭ (৯ম) 


Contents 


১৩০ তাফসীরে ইব্ন কাছীর 


সহীহ বুখারী শরীফে বর্ণিত । সাহ্‌্ল ইব্‌ন সা'দ ও আবু উছাইদ (রা) বর্ণনা করেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) উমায়মাহ বিনতে শরাহীল (র)-কে বিবাহ করিবার পর যখন তাহার 
ঘরে প্রবেশ করিয়া তাহার প্রতি হস্ত সম্পত্রসারণ করিলেন তখন তিনি যেন ইহা অপছন্দ 
করিলেন । অতএব রাসূলুল্লাহ্‌ (সা) আবূ উছাইদ (র)-কে তাহার ছামান প্রস্তুত করিয়া 
দুইটি দুইটি কাপড় দিতে হুকুম করিলেন । 

আলী ইব্‌ন আবু তালহা (র) বলেন, স্ত্রীর জন্য মোহর নির্দিষ্ট করিয়া থাকিলে 
তালাক দেওয়ার পর তাহাকে কেবল অর্ধেক মোহর দিতে হইবে । আর যদি মোহর 
নিদিষ্ট না করিয়া থাকে তবে তাহাকে প্রত্যেকের সামর্থ্য মুতাবিক সামগ্রী দিবে। 
ইহাকেই % ১৯৫ ৮1১. সৌজন্যমূলক বিদায় বলা হয়। 


১১৫৮৯ SHG এএএে (51৩ (০) 
৫৮৮ 9১৮ ০৫ আজ ডি Dek SG 
30646 844 Gb, ১5১৫৫600514 


তর 


sis TRELLIS ED ES TY GENE 
৬৫৫ 97 8 ৫ ৬৪৬ ০৫ এ! 
০ ৬৮০%$20৮% ৮০4৫ (20 ১6441 


৫০. হে নবী! আমি তোমার জন্য বৈধ করিয়াছি তোমার স্ত্রীগণকে, যাহাদিগের 
মোহর কুমি প্রদান করিয়াছ এবং বৈধ করিয়াছি ফায় হিসাবে আল্লাহ্‌ তোমাকে 
যাহা দান করিয়াছেন তন্মধ্য হইতে যাহারা তোমার মালিকানাধীন হইয়াছে 
তাহাদিগকে এবং বিবাহের জন্য বৈধ করিয়াছি তোমার চাচার কন্যা ও ফুফুর 
কন্যাকে, মামার কন্যা ও খালার কন্যাকে, যাহারা তোমার সংগে দেশত্যাগ 
করিয়াছে এবং কোন মুমিন নারী নবীর নিকট নিজকে নিবেদন করিলে. এবং নবী 
তাহাকে বিবাহ করিতে চাহিলে সেও বৈধ--- ইহা বিশেষ করিয়া তোমারই জন্য, 
অন্য মু'মিনদিগের জন্য নহে; যাহাতে তোমার কোন অসুবিধা না হয়। 
মু'মিনদিগের স্ত্রী এবং তাহাদিগের মালিকানাধীন দাসীগণ সম্বন্ধে যাহা নির্ধারিত 
করিয়াছি তাহা আমি জানি । আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু । 


Contents 


সূরা আহ্যাব . ১৩১ 


তাফসীর ৪ আল্লাহ্‌ তা'আলা তাহার নবী (সা)-কে সম্বোধন করিয়া বলেন, তোমার 
জন্য তোমার সকল পত্তিগণকে হালাল করিয়াছি, তুমি যাহাদিগকে মোহর প্রদান 
করিয়াছ।%১% দ্বারা এখান মোহর বুঝান হইয়াছে। মুজাহিদ (র) এবং আরো অনেকে 
ইহা বর্ণনা করিয়াছেন । নবী করীম (সা) তাহার স্ত্রীগণের জন্য সাড়ে বারো উকিয়াহ 
অর্থাৎ পাচশত দিরহাম মোহর নির্ধারণ করিয়াছিলেন । কিন্তু তাহার কয়েকজন পত্র 
বেলায় এই মোহরের ব্যতিক্রম ঘটিয়াছে। হযরত উম্মে হাবীবাহ (র)-এর মোহর ছিল 
চারশত দীনার। আবিসিনিয়ার সম্রাট নাজাশী রাসূলুল্লাহ্‌ (সা)-এর পক্ষ হইতে ইহা 
আদায় করিয়াছিলেন । সফীয়াহ বিনতে হুয়াই (রা)-কে খায়বার যুদ্ধে যাহারা বন্দি 
হইয়াছিল তাহাদের মধ্য হইতে রাসূলুল্লাহ্‌ (সা) বাছাই করিয়া লইয়াছিলেন এবং পরে 
তাহাকে আযাদ করিয়া বিবাহ করিয়াছিলেন ৷ তাহার আজাদীই তাহার মোহর হিসেবে 
বিবেচিত হইয়াছিল । অনুরূপভাবে জওয়াইরিয়াহ বিনতে হারিস মুস্তালকিয়াহ এর বদলে 
কিতাবত শিসামকে, সাবিত ইবন কায়েস বিবাহ করেন এবং এই বদলে কিতাবইত 
মোহর হিসেবে বিবেচিত হয়। 

21515 2101 505 055 এ 5415 ৮ আর আল্লাহ্‌ যাহাদিগকে ফায় হিসেবে 
দান করিয়াছেন তাহাদের মধ্য হইতে যাহারা তোমার মালিকানাধীন হইয়াছে । অর্থাৎ 
গনীমতের মাল হইতে যে সকল মহিলার তুমি মালিক হইয়াছ, আন্মাহ্‌ তা'আলা 
তাহাদিগকেও তোমার জন্য হালাল করিয়াছেন। রাসূলুল্লাহ্‌ (সা) এই সূত্রে হযরত 
সফীয়্যাহ ও জুওয়ায়রিরাহ (র)-এর মালিক হইয়াছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি 
সামউন নাযরীয়াহ ও হযরত ইব্রাহীম (র)-এর আম্মা হযরত মারিয়াহ কিবতিয়্যাহ এর 
মালিক হইয়াছিলেন। উভয়ই যুদ্ধ বন্দিনী ছিলেন । 

4511 ৩ 11 (৪৩ এ১৮০ ৬৪০ 95৪ আর তোমার চাচার 
কন্যা, তোমার ফুফুর কন্যা, তোমার মামুর কন্যা ও তোমার খালার কন্যাকেও হালাল 
করা হইয়াছে । শরীয়তের এই নির্দেশে মধ্য পথ অবলম্বন করা হইয়াছে নাসারাদের 
মতে কোন কন্যাকে বিবাহ করিলে পাত্র ও পাত্রীর মাঝে সাত পুরুষের ব্যবধান হইতে 
হইবে । অপর পক্ষে ইয়াহুদীদের বিবাহের জন্য পাত্রপাত্রীর মাঝে তেমন কোন ব্যবধান 
হওয়ার বিধান নাই । বরং তাহাদের মতে ভাতিজা ও ভাগ্নীকে বিবাহ করাও জায়েয 
আছে। কিন্তু ইসলামী শরীয়ত উভয়ের মাঝে মধ্যবর্তী পথ অবলম্বন করিয়াছে। এবং 
চাচার কন্যা ও ফুফুর কন্যাকে বিবাহ করিবার অনুমতি দেওয়া হইয়াছে । অনুরূপ মামুর 
কন্যা ও খালার কন্যাকে বিবাহ করাও বৈধ ঘোষণা করা হইয়াছে । অপর পক্ষে 
ইয়াহুদীরা ভ্রাতার কন্যা ও ভগ্মির কন্যাকে বিবাহের অনুমতি প্রদান করিয়া যে দারুন 


Contents 


১৩২ ' তাফসীরে ইব্ন কাছীর 


a i 7০ 5437, এর মধ্যে পুংলিঙ্গ বিশিষ্ট পদকে এক বচন এবং 
স্ত্রীলিঙ্গ বিশিষ্ট পদকে বহুবচন ব্যবহার করিবার কারণ হইল, স্ত্রী লিঙ্গ পুংলিঙ্গ অপেক্ষা 
দুর্বল । অতএব বহু বচন ব্যবহার করিয়া দুর্বলকে সবল করা হইয়াছে। যেমন ০ 
JUL A এখানে =, (ডাইন) কে এক বচন ব্যবহার করা হইয়াছে 
এবং 4: (বাম)-কে বহুবচন ব্যবহার করা হইয়াছে। অনুরূপভাবে ৬০৫৯৯ 
১৮১] ll =| এর মধ্যে ,,:// ‘আলো’ -কে একবচন এবং ৬ 
“অন্ধকার’-কে বহুবচন ব্যবহার করা হইয়াছে। ইহার আরো বহু উদাহরণ বিদ্যমান «15৪ 
4.2 3১15 911 যেই সকল মহিলাগণ তোমার সহিত দেশ ত্যাগ করিয়াছে। 

ইব্‌ন আবু হাতিম (রা) বলেন, মুহাম্মদ ইব্‌ন আম্মার রাজী (র) ... উন্মে হানী 
(রা) হইতে বর্ণিত! তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে বিবাহের পায়গাম 
পাঠাইলেন; কিন্তু আমি ওজর পেশ করিলে তিনি আমার ওজর গ্রহণ করিলেন । 
অত:পর আল্লাহ্‌ তা'আলা এই আয়াত নাযিল করিলেন ঃ 
015508555215125555 55517251118 

২431 ৩150০০51555 ০০ ০0১৪ dle 
হযরত উম্মে হানী বলেন, আমি তাহার জন্য হালাল ছিলাম না আর আমি তাহার 
সহিভ দেশ ত্যাণও করি নাই! বরং আমি তাহাদের অন্তর্ভুক্ত ছিলাম, যাহাদিগকে 
রাসূলুল্লাহ্‌ (সা) মক্কা বিজয়ের পর মুক্ত করিয়া দিয়াছিলেন। ইব্‌ন জারীর (র) ইহা 
আবু কুরাইব (র)-এর মাধ্যমে উবায়দুল্রাহ ইব্‌ন মুসা (র) হইতে অত্র সূত্রে বর্ণনা 
করিয়াছেন । ইবৃন আবূ হাতেম (রো) ইহা ... ইসমাইল ইবৃন আবূ খালেদ এর মাধ্যমে 
আবূ সালেহ সৃত্রে হযরত উম্মে হানী হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী 
(রা) ও ইহা তাহার জামে" গ্রন্থে উল্লেখ করিয়াছেন। আবু রধীন ও কাতাদাহ (র) 
বলেন, হিজরত দ্বারা মদীনায় হিজরত কর৷ বুঝান হইয়াছে । কাতাদাহ রে)-এর অন্য 
এক রেওয়াতে বর্ণিত, হিজরত দ্বারা ইসলাম গ্রহণ করা বুঝান হইয়াছে। যাহ্হাক (র) 
বলেন, হযরত ইব্‌ন মাসউদ (রা) এখানে ৫০ 3১৯৯ "5১01 পড়িয়াছেন। 


SiMe HEE bls 
4218 ay 
আর কোন মু'মিন মহিলা যদি তাহার সত্তাকে নবীর জন্য নিবেদন করে এবং নবী 
তাহাকে বিবাহ করিতে ইচ্ছা করেন তবে সেও হালাল! ইহা কেবল তোমার জন্য. অন্য 


কাহারও জন্য নহে! অর্থাৎ যদি কোন মু'মিন নারী নবীর জনা নিজেকে নিবেদন করে 
তবে মোহর ছাড়াই ইচ্ছা করিলে নবী তাহাকে বিবাহ করিতে পারেন। আলোচ্য 


Contents 


সূরা আহ্যাব ১৩৩ 


আয়াতে পরস্পর দুইটি শর্তের উল্লেখ করা হইয়াছে। যেমন এই আয়াতেও দুইটি 
সানির. 


পা ডি 60 ৩5 


আমি 5 উপদেশ দিলে উহা কার্যকরী হইবে না যদি আল্লাহ্‌ 
তোমাদিগকে গুমরাহ করিতে ইচ্ছা করেন। ইহার মধ্যে ৩ 1 ও LE 
পরম্পর দুইটি শর্ত উল্লেখ করা হইয়াছে। ইহা ছাড়া আরো যেমন মূসা (আ) বলিয়াছেন 
als iS Lis lk cl EEL 1১৪2 হে আমার কওম! 
তোমরা মু'মিন হইলে আল্লাহ্র উপর ভরসা কর, যদি তোমরা মুসলমান হইয়া থাক। 
আলোচ্য আয়াতেও দুইটি শর্তের উল্লেখ করা হইয়াছে। 

ইমাম আহমদ (রে) বলেন, ইসহাক (রে) ... সাহ্‌ল ইব্‌ন সা'দ সায়েদী হইতে 
বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলাল্লাহ! (সা)-এর নিকট এক মহিলা আসিয়া বলিল, 
ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার জন্য আমার সত্তাকে নিবেদন করিলাম । ইহা বলিয়া সে 
দীর্ঘক্ষণ অপেক্ষা করিল। রাসূলুল্লাহ্‌ (সা) কোন উত্তর দিতেছেন না দেখিয়া উপস্থিত 
এক ব্যক্তি বলিল, ইয়া রাসূলুল্লাহ! যদি ইহাকে বিবাহ করিতে ইচ্ছা না করেন তবে 
আমার সহিত বিবাহ দিন। তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, ইহাকে মোহর দেওয়ার 
জন্য তোমার কাছে কিছু আছে কি? সে বলিল, আমার একটি পরিধান করা কাপড় 
ব্যতীত আর কিছু নাই। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, ইহাকে তোমার পরিধান করা 
কাপড়টি মোহর দিলে তো তোমার পরিধান করিবার কিছুই থাকিবে না। সে বলিল, 
ইহা ছাড়া আমার আর কিছুই নাই । তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, 5৯; | 
১১১৯ ১৯ লোহার একটি আর্টি হইলেও উহা খুঁজিয়া আন। কিন্তু সে খুঁজিয় কিছুই 
পাইল না। রাসূলুল্লাহ্‌ জিজ্ঞাসা করিলেন, তুমি কিছু কুরআন শিক্ষা করিয়াছ? সে 
বলিল, জী হা, অমুক অমুক সুরা আমি শিখিয়াছি। এই বলিয়া সুরাগুলোর নাম উল্লেখ 
করিল। তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ০1১৪ ০০ এ-* (০3 (43৯5১ কুরআনের 
যতটুকু তুমি শিখিয়াছ উহা তুমি ইহাকে শিক্ষা দিবে এই বিনিময়ে আমি তোমার 
সহিত ইহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিলাম ৷ ইমাম বুখারী ও মুসলিম (র) মালেক 
(র) হইতে ইহা বর্ণনা করিয়াছেন। . 

ইমাম আহমদ (র) বলেন, আফফান (র) .... আনাস (রা) হইতে বর্ণিত । তিনি 
বলেন, একবার একজন মহিলা রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিয়া বলিল, ইয়া 
রাসূলাল্লাহ (সা)! আমি কি আপনার প্রয়োজনে আসিতে পারি? এতটুকু শুনিয়া আনাস 
(রা)-এর কন্যা বলিল, মহিলাটি কত নির্লজ্জ! হযরত আনাস (রা) বলিলেন, সে 
তোমার তুলনায় উত্তম, সে তো রাসূলুল্লাহ্‌ (সা)-এর স্ত্রী হইবার লোভ করিয়াছিল এবং 


Contents 


১৩৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


এই কারণেই সে নিজকে তাহার কাছে সম্পূর্ণ করিয়াছিল । হাদীসটি মারহুম ইব্‌ন 
আব্দুল আজীজ (র)-এর মাধ্যমে সাবেত বুনানী (র)-এর সুত্রে হযরত আনাস (রা) 
হইতে কেবল ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র) আরো বলেন, 
আব্দুল্লাহ ইব্‌ন বুকাইর (র) ..... হযরত আনাস (রা) হইতে বর্ণিত ৷ তিনি বলেন, 
একদা একজন মহিলা রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ! 
আমার একজন অতি সন্দুরী কন্যা আছে, আমি তাহাকে কেবল আপনার জন্যই পছন্দ 
করিয়াছি । অত:পর রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, আমি তাহাকে গ্রহণ করিলাম । সে 
তাহার প্রশংসা করিতে লাগিল; এমন কি সে বলিল, তাহার কখনও কোন অসুখ হয় 
নাই, তাহার মাথা ব্যথাও হয় নাই । অত:পর তিনি বলিলেন, তোমার কন্যার আমার 
কোন প্রয়োজন নাই । 

ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আমার পিতা .. ao GETS 
বর্ণিত । তিনি বলেন, যেই মহিলা রাসূলুল্লাহ্‌ (সা)-কে নিজ সত্তা নিবেদন করিয়াছিলেন 


- তিনি হইলেন খাওলা বিনতে হাকীম । ইব্‌ন ওহ্‌ব (র) বলেন, সাঈদ ইব্‌ন আব্দুর 


রহমান ও ইব্‌ন আবুষ্‌ যিনাদ (র)... উরওয়া (রা) হইতে বর্ণিত। খাওলা বিনতে 
হাকীম ইব্‌ন আওকাস সেই সফল মহিলাগণের অন্তর্ভুক্ত, যাহারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
নিকট স্বীয় সত্তা নিবেদন করিয়াছিলেন । তাহার অপর এক বর্ণনায় তিনি বলেন, সাঈদ 
ইব্‌ন আব্দুর রহমান (র) হিশাম এর মাধ্যমে তাহার পিতা উরওয়াহ হইতে বর্ণিত। 
তিনি বলেন, আমরা এই কথা বলাবলি করিতাম, খাওলাহ বিনতে হাকীম ছিলেন এই 
সকল নারীদের অন্তর্ভূক্ত যাহারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট নিজকে নিবেদন 
করিয়াছিল । তিনি বড় সৎ মহিলা ছিলেন । তবে খাওলা বিনতে হাকীম, তিনি উম্মে 
সুলাইমও হইতে পারেন অথবা অন্য কোন নারীও হইতে পারেন। 

ইব্‌ন আবু হাতিম (রা) বলেন, মুহাম্মদ ইব্‌ন ইসমাইল (র) ..... আব্দুল্লাহ ইব্‌ন 
উবায়দাহ (রা) হইতে বর্ণিত। তাহারা বলেন, রাসূলুল্লাহ্‌ মোট তেরজন মহিলাকে 
বিবাহ করিয়াছিলেন তাহাদের মধ্যে ছয়জন ছিলেন কুরাইশ বংশীয়-__ হযরত খাদীজাহ 
(রা), হযরত আয়িশা (রা), হযরত হাফসাহ (রা), হযরত উম্মে হাবীবাহ (রা), হযরত 
ছাওদাহ (রা) ও হযরত উম্মে সালমাহ (রা)। আর তিনজন বনু আমের ইবৃন ছা"ছাআহ 
গোত্রীয়, দুইজন বনূ হিলাল ইবন আমের গোত্রীয়। আর পর্যায়ক্রমে তাহারা হইলেন 
হযরত মায়মূনাহ বিনতে হারিস। তিনিই রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে স্বীয় সত্তাকে 
নিবেদন করিয়াছিলেন । হযরত যায়না উন্মুল মাসাকীন। আর বনু বকর ইবৃন কিলাব 
এর এক মহিলা, যে দুনিয়াকে প্রাধান্য দিয়াছিল এবং আরো একজন মহিলা যে 
রাসূলুল্লাহ্‌ (সা) হইতে আশ্রয় চাহিয়াছিল। আর হযরত যায়নাব বিনতে জাহ্‌শ 
বিনতে হুয়াই ইব্‌ন আখতাব ও জুওয়াইরিয়াহ বিনতে হারিস ইব্ন আমর ইব্‌ন 
মুস্তালিক খুযাঈয়্যাহ। 


Contents 


সূরা আহ্যাব ১৩৫ 


সাঈদ ইব্‌ন আবু আরূবাহ (র) কাতাদাহ (রা)-এর মাধ্যমে হযরত ইবৃন আব্বাস 
(রা) হইতে বর্ণনা করিয়াছেন :৮%1] (6:১০ ৩4: 3| 2:১9 এর মধ্যে যেই 
মহিলার কথা উল্লেখ করা হইয়াছে তিনি হইলেন মাইমুনাহ বিনতে হারিস। রেওয়াতটি 
মুরসাল। যায়না উন্মুল মাসাকীন যাহাকে বলা হইত, তিনি হইলেন যায়না বিনতে 
খুযায়মাহ আনসারীয়াহ। ইহাই প্রসিদ্ধ। তিনি রাসূলুল্লাহ (সা)-এর জীবদ্দশায়ই 
ইন্তেকাল করেন । ৮151 411 

বস্তুত যেই সকল মহিলা রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে নিজকে নিবেদন করিয়াছিলেন 
তাহাদের সংখ্যা অনেক । যেমন ইমাম বুখারী (র) বলেন, যাকারিয়া ইবৃন ইয়াহয়া (র) 
হযরত আয়িশা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, যেই সকল মহিলাগণ রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর জন্য নিজকে নিবেদন করিয়াছিলেন, তাহাদের প্রতি আমার গায়রত হইত । 
আমি ভাবিতাম, কোন মহিলাও কি নিজকে কোন পুরুষের কাছে এইভাবে নিবেদন 
করিতে পারে? কিন্তু যখন ৮৮৯৪ (-১ ১০ এ| 44০৫৪ ০ এ es 
4:15 005৯38০৮০১০ ১১58% নাযিল হইল তখন আমি বলিলাম, আমি তো 
দেখি আপনার প্রতিপালক আপনার মনোবাঞ্ছা দ্রুত পূর্ণ করেন। 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আলী ইব্‌ন হুসাইন (র)..... হযরত ইব্‌ন আব্বাস 
হইতে বর্ণিত । তিনি বলেন «1 (4৮. ৪১ ০২ ৯9 51১০1 4111 1৯৮০১ ৯০ ১৫০৯1 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট এমন কোন মহিলা ছিল না, যে নিজকে নিবেদন 
করিয়াছিল । ইব্‌ন জারীর (র) আবু কুরাইব রে)-এর মাধ্যমে ইউনূস ইব্‌ন বুকাইর 
(র) হইতে বর্ণিত। তিনি বলেন, কোন মহিলা রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট নিজকে 
নিবেদন করিলে যদিও তাহার পক্ষে তাহাকে গ্রহণ করা জায়েয ছিল, কিন্তু এমন কোন 
মহিলাকে তিনি গ্রহণ করেন নাই । 

১২১৯০ ০৩১ ০০ এ 8০2৮৯ ৭1৪ কেবলমাত্ৰ তোমার জন্যই ইহা বৈধ, অন্য 
মুমিনদের জন্য নহে। ইকরিমাহ (র) বলেন, ইহার অর্থ হইল মোহর ব্যতীত নিজ 
সত্তা সমর্পণকারী মহিলা কেবল তোমার (রাসূলুল্লাহ্‌) জন্যই খাস, অন্য কাহারও জন্য 
জায়েয নহে। অতএব যদি কোন মহিলা রাসূলুল্লাহ্‌ (সা) ব্যতীত অন্য কোন ব্যক্তির 
নিকট নিজকে সমর্পণ করে তবে তাহার জন্য সে বৈধ হইবে না, যাবৎ না তাহাকে 
মোহর দিবে । মুজাহিদ শা*বী (র) এবং অন্যান্য উলামায়ে কিরাম বলেন, যদি কোন 
নারী নিজকে কোন পুরুষের হাতে অর্পণ করে তবে তাহার সহিত এ পুরুষ মিলিত 
হইলে পুরুষের উপর মোহরে মিছিল দেওয়া ওয়াজিব ওয়াশিক এর কন্যা বিরওয়া' 
নিজ সত্তা অর্পণ করিয়াছিল তখন রাসূলুল্লাহ্‌ (সা) ইহার জন্য হুকুম দিয়াছিলেন। যখন 
তাহার স্বামী মৃত্যুবরণ করিল তখন রাসূলুল্লাহ (সা) তাহার জন্য মোহরে মিছিল আদায় 
করিবার নির্দেশ দিলেন। এ মোহরে মিছিল ছাবেত হইবার জন্য স্বামীর মৃত্যু ও 


Contents 


১৩৬ তাফসীরে ইব্ন কাছীর 


স্ত্রীমিলন সমভূমিকা পালন করে। তবে কেবল রাসূলুল্লাহ্‌ (সা) ব্যতীত অন্যদের বেলায় 
কার্যকর । যদি কোন মহিলা রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট নিজকে সমর্পণ করে তবে 
তাহার সহিত মিলন ঘটিলেও রাসূলুল্লাহ্‌ (সা)-এর মোহর আদায় করা ওয়াজিব ছিল 
না। কারণ মোহর, সাক্ষী ও অলী ছাড়াই তাহার জন্য বিবাহ করা জায়েয ছিল। হযরত 
যায়নার (রা)-এর সহিত তাহার বিবাহের ঘটনা দ্বারা ইহাই প্রমাণিত হয়। হযরত 
কাতাদা (র) iba 03 52 4 AL এর ব্যাখ্যা প্রসংগে বলেন, রাসূলুল্লাহ্‌ 
(সা) ছাড়া অন্য কোন পুরুষের জন্য কোন মহিলা নিজকে সমর্পণ করিলেও মোহর 
ব্যতীত শুদ্ধ হইবে না। ইহা কেবল রাসূলুল্লাহ্‌ (সা)-এর জন্য জায়েয । (21০ এ 
১1701৮05790 ০৮5 (১১312 তাহাদের পত্বিগণের ও তাহাদের 
বাদীগণ সম্বন্ধে আমি যাহা কিছু নির্ধারণ করিয়াছি উহা আমি জানি। উবাই ইব্‌ন কা'ব 
মুজাহিদ, হাসান কাতাদাহ ও ইবৃন জারীর (রো) বলেন, আয়াতের অর্থ হইল চারজন 
আযাদ মহিলা পর্যন্ত বিবাহ সীমিত থাকা এবং বাদী রাখার ব্যাপারে কোন সংখ্যা নির্দিষ্ট 
না থাকা, অলী, মোহর ও সাক্ষীর শর্ত হওয়া সম্বন্ধে আল্লাহ্‌ জানেন । কিন্তু রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর জন্য ইহার কোনটাকেই ওয়াজিব করা হয় নাই ।+০2. ৫: 12 78:3 ১51 
যাহাতে তোমার উপর [রাসূলুল্লাহ্‌ (সা)-এর উপর] কোন অসুবিধা না হয়। 41 5 
১০১1১১4 আল্লাহ্‌ ক্ষমাশীল ও পরম দয়ালু 


নি 65266 ১5 (০)) 
৪ 44 
নি? ৫542 SESE ৪৫৮৫ ৫৫ 
০৫১৮8৮2)৫ ০64 


৫১. ভূমি তাহাদিগের মধ্যে যাহাকে ইচ্ছা তোমার নিকট হইতে দূরে রাখিতে 
পার এবং যাহাকে ইচ্ছা তোমার নিকট স্থান দিতে পার এবং তুমি যাহাকে দূরে 
রাখিয়াছ তাহাকে কামনা করিলে তোমার কোন অপরাধ নাই । এই বিধান এই জন্য 
যে, ইহাতে উহাদিগের তৃষ্টি সহজতর হইবে এবং উহারা দুঃখ পাইবে না এবং 
উহাদিগকে তুমি যাহা দিবে তাহাতে উহাদিগের প্রত্যেকেই প্রীত থাকিবে । 
তোমাদিগের অন্তরে যাহা আছে আল্লাহ তাহা জানেন এবং আল্লাহ্‌ সর্বজ্ঞ, 
সহনশীল । 


Contents 


সূরা আহ্যাব ১৩৭ 


তাফসীর ঃ ইমাম আহমদ (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন বিশ্র (র)... হযরত আয়িশা 
(রা) হইতে বর্ণিত । যে সকল মহিলা নিজ সত্তাকে সমর্পণ করিত তাহাদের উপর 
তাহার গায়রত হইত । তিনি বলিতেন, মোহর ব্যতীত এইভাবে নিজকে সমর্পণ করিতে 
কি লজ্জা হয় না? তখন নাযিল হইল : U5 be Dll st ১৫১০০0০৬৫১০ এ 
ইহা নাযিল হইবার পর হযরত আয়িশা (র!) রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিলেন, আপনার 
প্রতিপালক দ্রচত আপনার চাহিদা মুতাবিক হুকুম নাযিল করেন, পূর্বে উল্লেখ করা 
হইয়াছে । ইমাম বুখারী রে) হাদীসটি আবূ উসামাহ হইতে, তিনি হিশাম ইব্‌ন 
উরওয়াহ হইতে বর্ণনা করিয়াছেন । অতএব সত্তা সমর্পণকারিণী মহিলাগণ হইতে 
যাহাকে ইচ্ছা দূরে রাখিতে পার । ৮-০ ১০ 4৩ ৪১৩ এবং তাহাদের মধ্য হইতে 
যাহাকে ইচ্ছা গ্রহণ করিতে পার । তবে যাহাকে দূরে রাখিবে উহাতে তোমার ইখতিয়ার 
থাকিবে ইচ্ছা হইলে পরে তাহাকে গ্রহণও করিতে পারিবে । অতএব ইরশাদ হইয়াছে 
4০ ০৮১৯ 9 ০১ ৯ ০৪৯১৪ ৬৪ যাহাকে তুমি দূরে রাখিয়াছ তাহাকে তুমি 
কামনা করিলে উহাতে তোমার কোন অপরাধ নাই। আমের শাবী * ৮০৪ ০০০ ৪৯৯ 
১4, এর তাফসীর প্রসংগে বলেন, কতিপয় মহিলা রাসূলুল্লাহ্‌ (সা) এর খিদমতে 
এাসির। নিজকে মোহর ব্যতীত সমর্পণ করিলে তিনি তাহাদের কতকের সহিত মিলিত 
হইলেন এবং কতককে দূরে রাখিলেন। তাহাদের সহিত তাহার বিবাহ সংঘটিত হয় 
নাই; উম্মে শরীক তাহাদেরই একজন । অন্যান্য উলমায়ে কিরাম এই আয়াতের যে অর্থ 
করিয়াছেন তাহা হইল, আল্লাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ্‌ (সা)-কে সম্বোধন করিয়া বলেন, 
তোমার পত্নিগণের মধ্য হইতে যাহাকে ইচ্ছা তাহার জন্য নির্দিষ্ট রাত্রকে বিলম্বিত কর 
আর যাহাকে ইচ্ছা তাহার জন্য নির্দিষ্ট রাত্রকে অগ্রবর্তী কর। যাহাকে ইচ্ছা তাহার 
সহিত মিলিত হও আর কাহারও সহিত মিলনের ইচ্ছা না হইলে মিলিও না। ইবৃন 
আসলাম (র) ও অন্যান্য উলামায়ে কিরাম হইতে এইরূপ বর্ণিত হইয়াছে। 

রাসূলুল্লাহ্‌ (সা)-এর পক্ষে তাহার প্রত্যেক পত্তির শয্যায় সমভাবে রাত্র যাপন করা 
ওয়াজিব না হইলেও তিনি নিজের পক্ষ হইতে সাম্য রক্ষা করিয়া চলিতেন। এই কারণে 
এক দল ফুকাহায়ে কিরাম বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর উপর রাত্র বণ্টন ওয়াজিব নহে 
অর্থাৎ প্রত্যেক পত়ির সহিত সমভাবে রাত্রি যাপন করা জরুরী নহে । এবং আয়াতকে 
তাহারা দলীল হিসেবে পেশ করেন । 

ইমাম বুখারী (র) বলেন, হিব্বান ইবৃন মুসা (র) হযরত আয়িশা (রা) হইতে 


1-5 809 


বর্ণিত । তিনি বলেন es AR age DAS Le LM 985১০৫০৮০৬০ ০০ ৭ 
4৮1০ 01৯ 8 541৮5 নাযিল হইবার পর রাসূলুল্লাহ্‌ (সা) আমাদের মধ্যে তাহার 
কোন পত্বির নিকট অনুমতি চাহিতেন। রাবী বলেন, আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, 


ইবন কাছীর--১৮ (৯) 


Contents 


১৩৮ তাফসীরে ইব্ন কাছীর 


আপনি তখন কি বলিতেন? তিনি বলিলেন, আমি তখন বলিতাম, ইয়া রাসূলাল্লাহ! 
যদি অন্য পত্নির নিকট যাইতে দেওয়া না দেওয়ার ব্যাপারে আমার ইখতিয়ার থাকে 
তবে আমার উপর অন্য কাহাকেও প্রাধান্য দিব না। হযরত আয়িশার (রা) এই হাদীস 
দ্বারা প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর উপর রাত্র বণ্টন ওয়াজিব ছিল না। অপর 
দিকে হযরত আয়িশা (রা) কর্তৃক প্রথম হাদীস দ্বারা বুঝা যায় আয়াতটি সেই সকল 
মহিলা সম্বন্ধে নাযিল হইয়াছিল যাহারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট নিজকে সমর্পণ 
করিত। ইহার প্রেক্ষিতে ইব্ন জারীর (র) বলেন, আয়াতটি আম, যে সকল মহিলা 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট নিজকে সমর্পণ করিতেন এবং যে সকল মহিলা তাহার পতি 
হিসাবে বিদ্যমান ছিলেন, সকলের বেলায় ইহা প্রযোজ্য । রাসূলুল্লাহ্‌ (সা) ইচ্ছা করিলে 
তাহাদের মধ্যে রাত্রি যাপনে সাম্য রক্ষা করিবেন আর ইচ্ছা না হইলে নাও করিতে 
পারিবেন । ইবৃন জারীর (র) যাহা পছন্দ করিয়াছেন ইহাই উত্তম। এবং এই ব্যাখ্যার 
দ্বারা হাদীসের পারস্পরিক বিরোধও মীমাংসা হইয়া যায়। 

এই কারণেই ইরশাদ হইয়াছে £ 

১408525059৮ 25১5508০ 58691 4২5 এ] 

তাহাদের চক্ষু শীতল হইবার জন্য ইহাই সহজতর পন্থা; তাহারা দুঃখিতও হইবে 
না আর তাহাদিগকে তুমি যাহা দান করিবে উহাতে তাহারা প্রীত হইবে । অর্থাৎ আল্লাহ্‌ 
তা'আলা তোমার উপর রাত্র বন্টন ওয়াজিব করেন নাই। ইহা যখন তোমার পত্তিগণ 
জানিবে, তোমার ইচ্ছা হইলে কাসাম এর বিধান পালন করিবে আর ইচ্ছা না হইলে 
পালন না করিলেও অপরাধ হইবে না । কিন্তু যদি তুমি স্বেচ্ছায় তাহাদের জন্য কাসাম 
এর বিধান পালন কর তবে ইহাতে তাহারা প্রফুল্ু হইবে, আনন্দিত হইবে । এবং 
তাহাদের জন্য যে তুমি কাসাম এর বিধান পালন কর ও সমতা রক্ষা করিয়া চল 
ইহাতে তাহারা তোমার অনুগ্রহের কথা স্বীকার করিবে। 

২1575052052 100 4155 আল্লাহ্‌ তা'আলা তোমাদের অন্তরস্থ কথা 
জানেন অর্থাৎ বিশেষ কোন পততির প্রতি তোমাদের অন্তরে যে বিশেষ আকর্ষণ রহিয়াছে 
“ যাহা হইতে মুক্তি পাওয়া সম্ভব নহে আল্লাহ্‌ উহা জানেন। ইমাম আহমদ (রা) বলেন, 
ইয়াধীদ রে) ..... হযরত আয়িশা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) 
তাহার পত্তিগণের মধ্যে কাসাম এর বিধান পালন করিতেন ও তাহাদের মধ্যে ইনসাফ 
করিতেন এবং তিনি বলিতেন ঃ 


41219 1০১৯১515801 05511551556 
হে আল্লাহ্‌! যে বিষয়ে আমার ইখতিয়ার রহিয়াছে উহাতে তো আমি এইরূপ 
ইনসাফ কায়েম করি; অতএব যে বিষয়ে আমার কোন ক্ষমতা নাই, আছে কেবল 


Contents 


সূরা আহ্যাব ১৩৯ 


আপনারই । আপনি অনুগ্রহপূর্বক উহাতে আমাকে ভ€্সনা করিবেন না। হাম্মাদ ইব্‌ন 
সালামাহ (র) হইতে চার সুনান গ্রন্থকার এইরূপ বর্ণনা করিয়াছেন। অবশ্য ইমাম আবূ 
দাউদ এ| ০। ১9 41০3 ১৪ ০১০1১. এর পরে ০1501 অন্তর এর উল্লেখ করিয়াছেন। 
রেওয়ায়েতটির সনদ বিশুদ্ধ, ইহার সকল রাবী নির্ভরযোগ্য । এই কারণে ইরশাদ 
হইয়াছে 8 ৮০:42 (৮4.21411 34 আল্লাহ্‌ তা'আলা তোমাদের অন্তরস্থ বিষয়সমূহ 
নি রি পানাহার 


১৮৫% ৩৫৫৩ 5৫এ 52 এ IAS CY) 
1 ১2211 ৫ OES UL ৫2041 522 ৫8 25 ole ৰ ১9511 
2৮৯৫ 2? 2 

055৬৮ ৮ 


৫২. ইহার পর তোমার জন্য কোন নারী বৈধ নহে এবং তোমার স্ত্রীদিগের 
পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণও বৈধ নহে । যদিও উহাদিগের সৌন্দর্য তোমাকে বিস্মিত 
করে; তবে তোমার অধিকারভুক্ত দাসীদিগের ব্যাপারে এই বিধান প্রযোজ্য নহে। 
আল্লাহ্‌ সমস্ত কিছুর ব্যাপারে তীক্ষু দৃষ্টি রাখেন। 


তাফসীর ঃ হযরত ইব্‌ন আব্বাস (রা) মুজাহিদ, যাহ্হাক, কাতাদাহ, ইবৃন যায়েদ 
ও ইব্‌ন জারীর (র) ও অন্যান্য উলামায়ে কিরাম বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) যখন তাহার 
পত়িগণকে ইখতিয়ার দিয়াছিলেন, তখন তাহারা পার্থিব ধন-সম্পদ গ্রহণের পরিবর্তে 
আল্লাহ্‌ ও তাহার রাসূল (সা) এবং পরকালকে গ্রহণ করিয়াছিলেন । আলোচ্য আয়াতে 
উহার বিনিময় ঘোষণা করা হইয়াছে। রাসূলুল্লাহ (সা)-এর পত্তিগণ পার্থিব 
ধন-সম্পদের পরিবর্তে রাসূলুল্লাহ্‌ (সা)-কে গ্রহণ করিলে, উহার বিনিময় হিসাবে 
রাসূলুল্লাহ্‌ (সা)-কে নির্দেশ দিলেন, তিনি যেন তাহার এ সকল পত্তি ছাড়া অতিরিক্ত 
অন্য কোন স্ত্রী গ্রহণ না করেন এবং তাহাদের পরিবর্তে অন্য কোন স্ত্রী গ্রহণ না করেন। 
যদিও তাহাদের সৌন্দর্য তাহাকে বিস্মিত করুক না কেন। অবশ্য বাদী গ্রহণ করায় 
কোন আপত্তি নাই। কিন্তু পরবতীতে আল্লাহ্‌ রাসূলুল্লাহ্‌ (সা) হইতে এই নিষেধাজ্ঞা 
উঠাইয়া নিলেও তিনি আর কখনও অন্য স্ত্রী গ্রহণ করেন নাই যেন তাহার পত্তবিগণের 
উপর তাহার বিশেষ অনুগ্রহ বিদ্যমান থাকে । 

ইমাম আহমদ ইব্‌ন হাম্বল (র) বলেন, সুফিয়ান (র) ....হযরত আয়িশা (রা) 
হইতে বর্ণিত । তিনি বলেন, «1111 /৯। 3 ₹1.২ 4১1০ 4111 1.2 4111 1১০১ ০০৮০ 
‘UL রাসূলুল্লাহ্‌ (সা)-এর ইন্তেকালের পূর্বে তাহার জন্য আল্লাহ্‌ তা'আলা অন্যান্য 


Contents 


১৪০ তাফসীরে ইব্‌ন কাছীর 


মহিলাদিগকে হালাল করিয়াছিলেন। ইমাম আহমদ (র) .... হযরত আয়িশা (রা) 
হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিধী ও নাসায়ী (র) অনুরূপ বর্ণনা 
করিয়াছেন । ইবৃন আবু হাতিম (র) বলেন আবু যুরআহ (র) ....হবরত উম্মে সালমাহ 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, 


ডিক 5758-28-57 8৮ 5225 - 5225 5৪ রত... ঠা 5 8. 
1০215581055 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর ইন্তেকালের পূর্বেই আল্লাহ্‌ তা'আলা যে কোন মহিলাকে 


ইচ্ছা, বিবাহ করা তাহার জন্য হালাল করিয়াছিলেন। অবশ্য মহররম মহিলাগণ তাহার 
জন্য হালাল ছিল না। এই বৈধতা যে আয়াত দ্বারা প্রমাণিত তাহা হইল ঃ 

এই আয়াত তেলাওয়াতের দিক হইতে প্রথম হইলেও নাধিল হইয়াছে পরে । যেমন 
সূরা বাকারায় 'ইদ্দতে ওফাত' সম্পর্কিত প্রথম আয়াত একই সূরায় বিদ্যমান পরবর্তী 
আয়াতের জন্য নাসিখ। 

কোন কোন তাফসীরকার বলেন, £ ? ০০ 21:11 414৯: 3 এই আয়াতের অর্থ 
হইল, উপরে যে সকল মহিলা রাসূলুল্লাহ (সা)-এর জন্য হালাল ঘোষণা করা হইয়াছে 
অর্থাৎ রাসূলুল্লাহ্‌ (সা)-এর বাদী এবং যেই সকল মহিলাদের তিনি মোহর দান 
করিবেন । আর চাচার কন্যা, ফুফুর কন্যা, মামুর কন্যা, খালার কন্যা এবং যে মহিলা 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে নিজ সত্তাকে সমর্পণ করে ইহারা ব্যতীত অন্য কোন মহিলা 
তাহার জন্য হালাল নহে। হযরত উবাই ইব্‌ন কা'ব , মুজাহিদ ও ইকরিমাহ, যাহ্হাক, 
আবু সালেহ, হাসান, কাতাদাহ, সুদ্দী ও অন্যান্য তাফসীরকার হইতে অনুরূপ বর্ণিত। 

ইব্‌ন জারীর (রে) বলেন, ইয়াকৃব (র) ....জনৈক আনসারী হইতে বর্ণিত। তিনি 
বলেন, একদা আমি উবাই ইব্‌ন কা'ব (রা)-কে জিজ্ঞাসা করিলাম, যদি রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর পত্তিগণ সকলেই মৃত্যুবরণ করেন, তবে কি তাহার জন্য অন্য কোন মহিলা 
বিবাহ করা জায়িয হইবে না ? জবাবে তিনি বলিলেন, তখন অন্য মহিলা বিবাহ 
করিতে বাধা কোথায়! আমি বলিলাম, আল্লাহ্‌ তা'আলা যে ইরশাদ করিয়াছেন, 
১১১১০: 4৪ তখন তিনি বলিলেন, আল্লাহ্‌ তাহার জন্য (৮1 1820: 


চি শট 


-৮৮11 (6458 ৪ 91 তত এ ৯15১1 এ| 1১111 101 এর মাধ্যমে কয়েক 


অতঃপর তীহাকে বলা হইয়াছে ৮২: ১০ £1:.$11 41 এ-৯% অর্থাৎ এই সকল 
মহিলা ব্যতীত অন্য কাহাকেও বিবাহ করা তোমার পক্ষে হালাল নহে । আবদুল্লাহ্‌ ইবন 


Contents 


সূরা আহ্যাব ১৪১ 


আহমদ (র) দাউদ (র) হইতে একাধিক সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী 
(র) হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন $ 
bs SEE SAIL Le EL Ls ES 
- Shall oli ail 

1 41 J= 9 <1, মু'মিনা মুহাজিরা মহিলা ব্যতীত অন্যান্য মহিলাদিগকে 
বিবাহ করিতে রাসূলুল্লাহ্‌ (সা)-কে এই আয়াতের মাধ্যমে নিষেধ করা হইয়াছে। 
মু'মিনা যুবতী মহিলাদিগকে আল্লাহ্‌ তা'আলা হালাল করিয়াছেন। অনুরূপভাবে যদি 
কোন মহিলা রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে স্বীয় সত্তা সমর্পণ করে তাহাকেও তাহার জন্য 
হালাল করিয়াছেন এবং অমুসলিম মহিলা হারাম করিয়াছেন। ইরশাদ হইয়াছে ঃ 


HELA ise. AAC sf ADIL ELS rin 

হে নবী! আমি তোমার জন্য তোমার সেই সকল স্ত্রীগণকে হালাল করিয়াছি 
যাহাদিগকে তুমি মোহর দান করিয়াছ ......ইহা কেবল তোমার জন্য । অন্যান্য 
মু'মিনদের জন্য নহে! আয়াতে উল্লেখিত মহিলা ব্যতীত অন্যান্য মহিলা রাসূলুল্লাহ্‌ 
(সা)- -এর জন্যও হারাম করা হইয়াছে। মুজাহিদ রে) ১ 21-.€1| 411-:3 এর 
তাফসীর প্রসঙ্গে বলেন, পূর্ববর্তী আয়াতে উল্লেখিত মহিলা ব্যতীত অন্য কোন মহিলা 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর জন্য হালাল নহে; সে মুসলমান হউক কিংবা ইয়াহুদী-নাসারা 
কিংবা অন্য কোন কাফির মহিলা । আবূ সালেহ (র) আলোচ্য আয়াতের তাফসীর 
করেন, রাসূলুল্লাহ্‌ সো)-এর প্রতি কোন বেদুঈন মহিলা কিংবা আরবীয়ান মহিলা বিবাহ 
করার নির্দেশ হয় নাই। অবশ্য “তিহামাহ' এর মহিলা এবং চাচার কন্যা, ফুফুর কন্যা, 
মামুর কন্যা, খালার কন্যা যদি তিন শতও বিবাহ করিতে ইচ্ছা করেন তবে নবী 
(সা)-এর জন্য তাহা জায়িয আছে। 

ইব্‌ন জারীর (র)-এর মত হইল, যেই সকল মহিলা রাসূলুল্লাহ্‌ (সা)-এর বৈবাহিক 
সূত্রে তাহার ঘরে বিদ্যমান ছিলেন এবং যাহাদিগকে পূর্ববর্তী আয়াতে বিবাহ করা 
হালাল ঘোষণা করা হইয়াছে, আয়াতটি তাহাদের সকলকে শামিল। ইব্‌ন জারীর 
(র)-এর এই মতটি উত্তম এবং পূর্ববর্তী বহু উলামায়ে কিরাম এই মতই পোষণ 
করেন। যাহাদের পক্ষ হইতে ইহার বিপরীত মত বর্ণিত, তাহাদের পক্ষ হইতে ইহার 
অনুরূপ মতও বর্ণিত আছে। উভয়ের মধ্যে কোন বিরোধ নাই (1০111) অবশ্য ইব্ন 
জারীর (র) এই রেওয়ায়েতটি বর্ণনা করিবার পর প্রশ্ন উত্থাপন করিয়া ইহার জবাবও 
দিয়াছেন? রেওয়ায়েতটি হইল, রাসূলুল্লাহ্‌ (সা) হযরত হাফসাহ (রা)-কে তালাক দিয়ে 


Contents 


১৪২ তাফসীরে ইব্ন কাছীর 


পুনরায় তাহাকে গ্রহণ করিয়াছিলেন এবং হযরত সাওদাহ (রা)-কে তালাক দেওয়ার 

ংকল্প গ্রহণ করিয়াছিলেন, কিন্তু তালাক দেন নাই । হযরত সাওদাহ (রা) তাহার জন্য 
নির্ধারিত দিন হযরত আয়িশা (রা)-কে দান করিয়াছিলেন। রেওয়ায়েতটি বাহ্যত: 
cll bebe TY G4 5 0) এর পরিপন্থী । কিনু আল্লামা 
ইব্‌ন জারীর (র) বলেন হযরত হাফসাহ রো) ও হযরত সাওদা (রা) এর ঘটনা ৯ 
cll he be T5519 9 5০2৩ নাযিল হইবার পূর্বের ঘটনা। 

তবে আল্লামা ইব্‌ন জারীর (র) এই যে কথা বলিয়াছেন যে উভয় ঘটনা আয়াত 
নাযিল হইবার পূর্বের ঘটনা এ কথা সত্য; তবে ইহা বলিবার কোন প্রয়োজন নাই। 
কারণ, আয়াতের দ্বারা ইহা তো বুঝা যায় যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর ঘরে বিদ্যমান 
পত্নিগণ ছাড়া অন্য কাহাকেও তিনি বিবাহ করিবেন না এবং তাহাদিগকে পরিবর্তনও 
করিবেন না, কিন্তু আয়াত দ্বারা ইহা বুঝা যায় না যে, তিনি কাহাকেও তালাক দিবেন 
না। 1০141 

বিশুদ্ধ রেওয়ায়েতে হযরত আয়িশা (রো) হইতে বর্ণিত যে, হযরত সাওদাহ (রা) 
এর ঘটনার প্রেক্ষিতেই নিম্নের আয়াত নাযিল হইয়াছিল ৪ 
০201142০0৮১ Lalli চাচি (41-১০-০৪৮৯ ১১৭ 20 

যদি কোন স্ত্রী তাহার স্বামীর দুর্ব্যবহার কিংবা উপেক্ষার আশংকা করে তবে তাহারা 
আপোষ নিষ্পত্তি করিতে চাহিলে তাহাতে কোন দোষ নাই। 

আর হযরত হাফসাহ (রা)-এর ঘটনা সম্পর্কে আবূ দাউদ, ইব্‌ন মাজাহ ও ইব্‌ন 
হাববান (র), ইয়াহয়া ইব্ন যাকারিয়া ইব্‌ন আবূ যায়েদ রে)-এর সূত্রে বর্ণনা 
করিয়াছেন । তিনি বলেন, সালেহ ইব্‌ন সালেহ ইব্‌ন যাকারিয়া ইব্‌ন হুয়াই (র) হযরত 
উমর (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) হাফসাহ (রা)-কে তালাক 
দেওয়ার পর পুনরায় তাহাকে গ্রহণ করেন। হাদীসটির সূত্র মযবুত । 

আবূ ইয়ালা (র) বলেন, আবু কুরাইব রে) .... ইবৃন উমর (রা) হইতে বর্ণিত। 
তিনি বলেন, একবার হযরত উমর (রা) হযরত হাফসাহ (রা)-এর ঘরে প্রবেশ করিয়া 
দেখিলেন, তিনি কাদিতেছেন। তিনি জিজ্ঞাসা করিলেন, কীদিতেছ কেন ? সম্ভবত: 
রাসূলুল্লাহ্‌ (সা) তোমাকে তালাক দিয়াছেন, একবার তো তিনি তোমাকে তালাক 
দিয়াছিলেন; কিন্তু আমার খাতিরে তিনি তোমাকে পুনরায় গ্রহণ করিয়াছিলেন, আল্লাহ্‌র 


Contents 


সুরা আহ্যাব ১৪৩ 


কসম, তিনি যদি আবারও তোমাকে তালাক দিয়া থাকেন তবে আর কখনও তোমার 
সহিত আমি কথা বলিব না । রেওয়ায়েতের সনদ বুখারী ও মুসলিম এর্‌ শর্ত মুতাবিক। 


“Frere goer 


অন্য স্ত্রী গ্রহণ করাও তোমার পক্ষে জায়িয নহে যদিও তাহাদের সৌন্দর্য তোমাকে 
বিস্মিত করুক না কেন। অত্র আয়াতে আল্লাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ্‌ সো)-কে তাহার 
পত্নিগণের মধ্য হইতে কাহাকেও তালাক দিয়া তাহার পরিবর্তে অন্যকে গ্রহণ করিয়া 
অবিচার করিতে নিষেধ করিয়াছেন। কিন্তু বাদী গ্রহণ করা বৈধ ঘোষণা করিয়াছেন। . 
হাফিজ আবূ বকর বায্যার (র) ....হযরত আবূ হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি 
বলেন, জাহেলী যুগে একটি জঘন্য প্রথা এই ছিল যে, একজন অপর জনের সহিত স্ত্রীর 
অদল বদল করিত । একজন অন্যজনকে বলিত, তোমার স্ত্রী আমাকে দাও এবং আমার 
স্ত্রী তুমি গ্রহণ কর। ইসলাম আগমনের পর এই ঘৃণ্য প্রথার অবসান ঘটে এবং আল্লাহ্‌র 
পক্ষ হইতে এই আয়াত নাধিল হয় ঃ 


vw পি তা তি কা কাকা 


রাবী বলেন, একবার উয়ায়নাহ ইব্‌ন হিস্ন ফাযারী রাসূলুল্লাহ্‌ (সা)-এর বিনা 
অনুমতিতেই তাহার ঘরে প্রবেশ করিল, তখন রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট তাহার স্ত্রী 
হযরত আয়িশা (রা) বসিয়া ছিলেন। রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিলেন, তুমি অনুমতি 
ছাড়াই কেন প্রবেশ করিলে ? সে বলিল, ইয়া রাসূলাল্লাহ! আমার জ্ঞান হইবার পর 
আজ পর্যন্ত মুসার গোত্রের কাহার নিকট প্রবেশ করিবার জন্য অনুমতি গ্রহণ করি নাই। 
অত:পর সে জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ! আপনার নিকট এই মহিলা কে? তিনি 
বলিলেন, উম্মুল মু'মিনীন আয়িশা (রো)। তখন সে বলিল, ইয়া রাসূলাল্লাহ! আপনি 
তাহাকে ত্যাগ করুন। আমি তাহার পরিবর্তে সর্বাপেক্ষা সুন্দরী রমণী আমার স্ত্রীকে 
আপনার জন্য পেশ করিতেছি। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, হে উয়ায়নাহ! আল্লাহ্‌ ইহা 
হারাম করিয়াছেন। অতঃপর সে যখন প্রস্থান করিল, তখন হযরত আয়িশা (রা) 
রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিলেন, এই ব্যক্তি কে? তিনি বলিলেন, একজন 
আহাম্মক সরদার । তাহার এই আহাম্মকী সত্ত্বেও তাহার কওম তাহাকে সরদার বলিয়া 
মান্য করে। 

হাদীসটি বর্ণনা করিয়া ইমাম বা্যার (র) বলেন, ইসহাক ইবৃন আব্দুল্লাহ একজন 
অনির্ভরযোগ্য রাবী । কিন্তু যেহেতু রেওয়ায়েত আর কেহ বর্ণনা কয়াছেন বলিয়া আমরা 
জানি না , অতএব ইহাই আমরা বর্ণনা করিলাম । ইহার দুর্বলতাও প্রকাশ করিয়া 
দিলাম ৷ 


Contents 
১৪৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


52:2৫. পে 268 


৮6770555 
5105৬ 5219 ০65510১8254 এ 
30143 65525 23045572058 ৮০৯ 
68৮3011551 2 FAAS BS to GES 
G39 3 OY RS LEH 5 G23 CEs 
bs AB REISS MOLT BEI CES OES 


515৫ 0) ৫৩. AT HLLULTT 2৫ 
01425591425 067936116৫18৩ 


৫৮৫ | UA LL LA GRA 
OE HE Fr EAMES Sr HEIL ojo) 


৫৩. হে মুমিনগণ! তোমাদিগকে অনুমতি দেওয়া না হইলে তোমরা আহার্য 
প্রস্তুতির জন্য অপেক্ষা না করিয়া ভোজনের জন্য নবী-গৃহে প্রবেশ করিও না । তবে 
তোমাদিগকে আহ্বান করিলে তোমরা প্রবেশ করিও এবং ভোজন শেষে তোমরা 
চলিয়া যাইও । তোমরা কথাবার্তায় মশগুল হইয়া পড়িও না। কারণ তোমাদের এই 
আচরণ নবীকে পীড়া দেয়। তিনি তোমাদিগকে উঠাইয়া দিতে সংকোচ বোধ 
করেন । কিন্তু আল্লাহ্‌ সত্য বলিতে সংকোচ বোধ করেন না। তোমরা তাহার 
পতিদিগের নিকট কিছু চাহিলে পর্দার অন্তরাল হইতে চাহিবে। এই বিধান 
তোমাদিগের ও তাহাদিগের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র । তোমাদিগের কাহারও 
পক্ষে আল্লাহ্‌র রাসূলকে কষ্ট দেওয়া অথবা তাহার মৃত্যুর পর তাহার পত্বিদিগকে 
বিবাহ করা কখনও সঙ্গত নহে। আল্লাহ্‌র দৃষ্টিতে ইহা গুরুতর অপরাধ । 

৫৪. তোমরা কোন বিষয় প্রকাশই কর অথবা গোপনই রাখ, আল্লাহ তো সর্ব 
বিষয়ে সর্বজ্ঞ । 

তাফসীর ঃ উল্লেখিত আয়াত পর্দা সম্বন্ধে অবতীর্ণ হইয়াছে । তবে ইহাতে 
শরীয়তের আরো বহু আহকাম ও আদাব লিখিত রহিয়াছে। উল্লেখিত আয়াত হযরত 
উমর (রা)-এর মত অনুসারেই অবতীর্ণ হইয়াছে। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত। 


ঠা 
22 2 522০2 
এ 


Conte 


সূরা আহযাব ১৪৫ 


হযরত উমর (রা) বলেন, তিনটি বিষয়ে আমি যেমন মত পোষণ প্ররিয়াছি, আল্লাহ্‌ 
তা'আলা সেই মুতাবিক ওহী নাযিল করিয়াছেন। একবার আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে 
বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! যদি আপনি মাকামে ইবরাহীমকে মুসাল্লাহ বানাইতেন। 
আমার আকাংখা প্রকাশ করিবার পর আল্লাহ্‌ তা'আলা এই আয়াত 'নাযিল করিলেন, 
০5 ১০০1 ১৮৪১৮ 3৯১% তোমরা মাকামে ইবরাহীমকে মুসাল্লা বানাও। 
আমি আর একবার বলিলাম, ইয়! রাসলাল্লাহ্‌' আপনার পত্তিগণের কাছে সকল প্রকার 

লেক প্রবেশ করে । ভাল লোক এবং মন্দ লোকও । অতএব, যদি আপনি তাহাদিগকে 
পর্দার নির্দেশে দান করিতেন । আমার এই আকাংখাও পূর্ণ হইল এবং আল্লাহ্‌ তাআলা 
পর্দা সম্পর্কিত আয়াত নাযিল করিলেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ্‌ (সা)-এর পত্তিগণ 
যখন গায়রাতের তাকিদে কিছু অতিরিক্ত বলাবলি করিতে শুরু করিলেন, তখন আমি 
তাহাদিগকে বলিলাম, যদি রাসূলুল্লাহ (সা) তোমাদের এই বাড়াবাড়ির কারণে 
চাইত উত্তম পতি তাহাকে দান করিবেন । অতঃপর আল্লাহ্‌র পক্ষ হইতে এই মুতাবিক 
আয়াত নাযিল হইল ৷ মুসলিম শরীফে বর্ণিত, হযরত উমর (রা) দর যুদ্ধে বন্দী 
কাফিরদের হত্যা সম্পর্কে অভিমত প্রকাশ করিলে আল্লাহ্‌র পক্ষ হইতে অনুরূপ আয়াত 
নাধিল হইয়াছিল । তবে ইহা চতুর্থ ঘটনা । 

ইমাম বুখারী (র) বলেন. মুসাদ্লাদ (র) ....আনাস ইব্‌ন মালেক (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, একবার হযরত উমর (রা) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ (সা)! 
আপনার এখানে ভাল-মন্দ সর্বপ্রকার লোকের আগমন ঘটে; যদি আপনি উন্মাহাতুল 
মু'মিনীনকে পর্দার নির্দেশ দিতেন । আমার এই আকাংখা প্রকাশের পর আল্লাহ্‌ তা'আলা 
পর্দার আয়াত নাযিল করেন। হযরত যয়নব (রা)-এর সহিত যেদিন রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর বিবাহ সম্পন্ন হয় সেদিন সকালে পর্দার আয়াত নাধিল হয়। রাসূলুল্লাহ্‌ (সা) 
এর সহিত হযরত যয়নৰ (রা)-এর বিবাহ খোদ আল্লাহ্‌ তা'আলাই সম্পাদিত 
করিয়াছিলেন । কাতাদাহ ও ওয়াকেদীর (র) বর্ণনা মতে এই. ঘটনা ঘটয়াছিল ধিলকদ 
মাসে পঞ্চম হিজরী সনে । তবে আবু উবায়দা মা'মার ইবৃন মুসান্না এবং খলিফা ইব্‌ন 
খাইয়যাত (র) বলেন, তৃতীয় হিজরী সনে ইহা সংঘটিত হইয়াছিল । +৮$ ৭141 

ইমাম বুখারী (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ্‌ রক্কাশী (রে)-:.:.আলাস,ইব্‌ন 
মালেক (রা) হইতে বর্ণনা করেন। তিনি বলেন; দ্বাসূনুল্লাহ (সা) হযরত 'যায়নাব 
বিনতে জাহশ (রা)-কে বিবাহ করিবার পর অলীমার "জন্য দাউয়াত করিলেন॥ আমগ্তিত 
দেখিয়া উঠিবার প্রস্তুতি লইলে-্ তাহারা-কিন্তু উঠিলেন না ।ফলে তিনি ঘরু ছাড়িয়া 
উঠিয়া গেলেন । তিনি উঠিয়া গেলে কতক তৌ ভাহার- সহিত 'উঠিয়া:গেল: কিন্তু ইহার 


ইনুন কাছ্বীর--১৯ (৯ম) 


Contents 


১৪৬ তাফসীরে ইব্ন কাছীর 


পরও তিনজন বসিয়াই রহিল। রাসূলুল্লাহ্‌ (সা) কিছুক্ষণ পরে যখন ঘরে প্রবেশ করিতে 
চাহিলেন তখনও তাহারা বসিয়াছিল। ইহার পর যখন তাহারা চলিয়া গেল তখন আমি 
রাসূলুল্লাহ্‌ (সা)-কে তাহাদের চলিয়া যাইবার সংবাদ দিলাম । তিনি ফিরিয়া আসিয়া 
ঘরে প্রবেশ করিলেন । আমিও তাহার সহিত প্রবেশ করিতে চাহিলে তিনি পর্দা টানিয়া 
দিলেন । অত:পর নাযিল হইল £ 
১১১৮৮৮০1৮৪৭ ১25১1 1১] ৬৩ ALS Al ০১ 65 
10৮858822৮৮ 9িও 91১০3152550 0503 ১৯৬, 
ইমাম বুখারী (র) আরো বলেন, মা'মার রে) ....হযরত আনাস (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা) হযরত যায়নব (রা)-কে বিবাহ করিবার পর 
রুটি ও. গোশত দ্বারা অলীমা করিয়াছিলেন । অলীমার দাওয়াতের জন্য তিনি আমাকে 
প্রেরণ করিয়াছিলেন। দলে দলে লোক আসিয়া আহার সম্পন্ন করিয়া চলিয়া যাইত। 
এক দল আসিয়া আহার করিত এবং চলিয়া যাইত । পুনরায় আর এক দল আসিয়া 
আহার করিত ও চলিয়া যাইত। অবশেষে যখন আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর অলীমায় 
ংশ গ্রহণ করিবার জন্য দাওয়াত দেওয়ার জন্য আর কাহাঁকেও পাইলাম না তখন 
আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে ইহা জানাইলে তিনি বলিলেন ৮৮ 1১১1 তোমরা 
তোমাদের খাবার উঠাইয়া লও । কিন্তু তখনও তিন ব্যক্তি ঘরে গল্প করিতে থাকিল। 
ইহা দেখিয়া রাসূলুল্লাহ্‌ (সা) ঘর হইতে বাহির হইয়া হযরত আয়িশা (রা)-এর ঘরে 
গমন করিলেন এবং তাহাকে সালাম করিলেন । হযরত আয়িশা (রা) তাহার সালামের 
জবাব দিয়া জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্‌! আল্লাহ্‌ আপনাকে বরকত দান করুন। 
আপনার নতুন পৃত্বিকে আপনি কেমন পাইলেন ? ইহার পর তিনি তাহার প্রতে)ক 
পত্তবির নিকট গমন করিয়া সালাম করিলেন এবং যেমন হযরত আয়িশা তাহাকে প্রশ্ন 
করিলেন তাহারা সকলেই তেমন প্রশ্ন করিলেন। এই পর্ব শেষ করিবার পর রাসুলুল্লাহ্‌ 
(সা) পুন্রায় তাহার ঘরে প্রত্যাবর্তন করিলেন, কিন্তু তখনও সেই তিনজন ঘরে বসিয়া 
গল্প করিতেছিলেন। রাসূলুল্াহ্‌ (সা) ছিলেন অতিশয় লঙ্জাশীল। তিনি তাহাদিগকে 
'কছু না বলিয়া পুনরায় হযরত আয়িশা (রা)-এর হুজরার দিকে চলিয়া গেলেন। হযরত 
আনাস (রা) বলেন, এই কথা সঠিকভাবে বলিতে পারিব না যে, রাসূলল্লাহ্‌ (সা)-কে 
আমিই সংবাদ দিয়াছিলাম: না-কি তিনি সংবাদ প্রাপ্ত হইয়াছিলেন মে, ঘর থেকে 
তাহারা চলিয়া গিয়াছে। অতঃপর তিনি প্রত্যাবর্তন করিলেন। এক পা তিনি ভিতরে 
রাখিলেন এবং অপর পা বাহিরে ছিল। এমনি অবস্থায় তিনি পর্দা টানিয়া দিলেন এবং 
ইয়াম বুখারী ব্যতীত সিহাহ সিত্তা'র কোন গ্রন্থকার হাদীসটি রেওয়ায়েত করেন 
নাই। অবশ্য ইমাম নাসায়ী (র “আল ইয়ামু আল্লায়লাহ' গ্রন্থে আব্দুল ওয়ারিস (র) 


Contents 


সূরা আহ্যাব ১৪৭ 


‘হযরত আনাস (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। অবশ্য:তিন ব্যক্তির স্থলে 
তাহারা দুই ব্যক্তির উল্লেখ করিয়াছেন। 

ইব্‌ন আবূ হাতিম বলেন, আমার পিতা ....আনাস ইব্‌ন মালিক (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) এক নতুন বিবাহের পর হযরত উম্মে 
সুলাইম (রা) কিছু হালুয়া প্রস্তুত করিয়া একটি পাত্রে রাখিয়া বলিলেন, ইহা রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর নিকট লইয়া যাও। আমার পক্ষ হইতে তাহাকে সালাম: পৌছাইয়া বলিবে, 
আমাদের পক্ষ হইতে আপনার খিদমতে অতি সামান্য হাদিয়া । রাসূলুল্লাহ (সা)-এর 
দরবারে উহা লইয়া উপস্থিত হইলে তিনি উহার প্রতি দৃষ্টিপাত করিয়া বলিলেন রাখিয়া 
দাও। আমি উহা ঘরের এক কোণে রাখিয়া দিলাম । অতঃপর তিনি আমাকে বলিলেন, 
989 129-5 ৮1 আমাকে অমুক অমুককে ডাকিয়া দাও। এই কথা বলিয়া তিনি 
অনেকের নাম উল্লেখ করিলেন । অত:পর তিনি বলিলেন, যে কোন মুসলমানের সহিত 
তোমার সাক্ষাৎ হউক তাহাকে ডাকিবে। রাসূলুল্লাহ্‌ (সা) যাহাদের নাম বিশেষভাবে 
উল্লেখ করিয়াছিলেন তাহাদিগকে এবং যে মুসলমানের সহিতই আমার সাক্ষাৎ হইল 
আমি তাহাকে ডাকিলাম । আমি যখন ফিরিয়া আসিলাম তখন ঘর, বারান্দা ও ঘরের 
আংগিনা সবই মানুষে পরিপূর্ণ ছিল । জা'ফর ইব্‌ন সুলায়মান (র) বলেন, আমি আমার 
শায়খ আবূ উসমানকে জিজ্ঞাসা করিলাম, তাহাদের সংখ্যা কত ছিল ? তিনি বলিলেন, 
তাহাদের সংখ্যা ছিল তিন শতের মত । হযরত আনাস (রা) বলেনঃ অত:পর রাসূলুল্লাহ্‌ 
(সা) আমাকে বলিলেন, তোমার আম্মার দেওয়া হালুয়া উপস্থিত কর । আমি উহা লইয়া 
তাহার সম্মুখে রাখিলাম ৷ তিনি উহাতে স্বীয় হাত রাখিয়া দু'আ করিলেন এবং বলিলেন, 
মাশা-আল্লাহ্‌ এবং দশ দশ জনের এক একটি চক্র করিয়া বিসমিল্লাহ বলিয়া প্রত্যেককে 
নিজের কোল হইতে আহার করিতে নির্দশ দিলেন। সকলেই রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
নির্দেশ মৃতাবিক বিসমিল্লাহ বলিয়া আহার করিতে শুরু করিল এবং প্রত্যেকেই তৃপ্ত 
হইয়া আহার করিল । 

আহার শেষে রাসূলুল্লাহ্‌ (সা) উহা উঠাইতে বলিলেন। হযরত আনাস (রা) বলেন, 
পারিব না যখন পাত্রটি রাখিয়াছিলাম তখন উহাতে হালুয়ার পরিমাণ বেশী ছিল, নাকি 
যখন উঠাইলাম তখন বেশী ছিল। হযরত আনাস (রা) বলেন, আহার শেষে কিছু লোক 
রাসূলুল্লাহ (সা)-এর ঘরে বসিয়া পারম্পরিক কথায় লিপ্ত হইল এবং রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর নববধূ দেয়ালের দিকে মুখ ফিরাইয়া বসিয়া রহিলেন । নঁকস্তু তাহারা আলাপ 
দীর্ঘ করিল। ইহা রাসূলুল্লাহ্‌ সো)-এর পক্ষে বড় পীড়াদায়ক হইল। তিনি ছিলেন 
অতিশয় লজ্জাশীল। অতএব কাহাকেও কিছু না বলিয়া ঘর হইতে বাহির হইয়া গেলেন 
এবং অন্যান্য পত্বিগণের হুজরায় গিয়া সালাম করিলেন। অবশেষে তিনি যখন 


Contents 


১৪৮ তাফসীরে ইব্‌ন কাছার 


প্রত্যাবর্তন করিলেন এবং তাহারাও রাসূলুল্লাহ (সা)-কে আসিতে দেখিল তখন তাহারা 
রাসূলুল্লাহ্‌ (সা)-কে পীড়া দিয়াছে ধারণা করিয়া দ্রুত বাহির হইয়া পড়িল । তিনি ঘরে 
প্রবেশ করিয়া পর্দা লটকাইয়া দিলেন । কিছুক্ষণ তিনি ঘরে অবস্থান করিলেন । আমি 
তখন আঙ্গিনায় অবস্থান করিতেছিলাম । এই মুহুর্তে পর্দার আয়াত নাধিল হইলে তিনি 
ঘর হইতে উহা পাঠ করিতে করিতে বাহির হইয়া আসিলেন। 11 ১:১1 115" 
৩031 ১0] 50৮51518353 হে মুমিনগণ! তোমরা নবী গৃহে প্রবেশ করিও না 
১, হযরত আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) সর্বপ্রথম আমাকেই আয়াতটি 
শুনাইলেন । আমিই সর্বপ্রথম এই আয়াত শ্রবণকারী ৷ কুতায়বাহ (র)-এর সৃত্রে ইমীম 
মুসলিম, তিরমিযী ও নাসায়ী (র) ইহা বর্ণনা করিয়াছেন । ইমাম বুখারী ইহা 'নিকাহ' 
অধ্যায়ে পরম্পর সূত্র ছাড়াই বর্ণনা করিয়াছেন । তিনি বলেন, ইবরাহীম ইবৃন তাহ্মান 
(র) হযরত আনাস (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম (র) ও 
মুহাম্মদ ইব্‌ন রাফে (র)-এর সুত্রে ইহা বর্ণনা করিয়াছেন। আব্দুল্লাহ্‌ ইব্‌ন মুবারাক (র) 
আনাস (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন. ৷ ইবৃন আবু হাতিম (র) ও আনাস ইব্‌ন 
মালেক (রা) হইত অনুরূপ বর্ণনা করিয়াছেন ইব্‌ন জারীর (র) আমর ইব্‌ন সাঈদ 
এবং যুহরী (র)-এর সূত্রে হযরত আনাস (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন । 

ইমাম আহমদ (র) বলেন, বাহয ও হাশিম ইব্‌ন কাসিম (র) হযরত আনাস (রা) 
হইতে বর্ণিত। হযরত যায়নাব (রা)-এর ইদ্দত শেষ হইলে রাসূলুল্লাহ্‌ (সা) হযরত 
যায়েদ (রা)-কে বলিলেন, ৬1০ । ১১১৪ ₹৪১। তুমি 'যায়নাব'-এর নিকট গিয়া 
আমার আলোচনা কর। রাবী বলেন, যায়েদ রওয়ানা হইয়া যায়নাব (রা)-এর নিকট 
যখন উপস্থিত হইলেন তখন তিনি খামীর প্রস্তুত করিতেছিলেন। হযরত যায়েদ বলেন, 
আমি তাহাকে দেখিয়াই আমার অন্তরে তাহার মহত অনুভব হইল এবং ৮১$ (৮০13 
5 1$:7% তাফসীর প্রসঙ্গ পূর্বে বর্ণিত পূর্ণ হাদীস বর্ণনা করিলেন। 

অবশ্য তিনি শেষে ইহাও বলিলেন, আয়াত নাযিল হইবার পর রাসূলুল্লাহ্‌ (সা) 
মানুষকে নসীহতও. করিলেন। মুসলিম ও নাসায়ী (র) জা'ফর ইব্‌ন সুলাইমান সূত্রে 
হাদীসটি বর্ণনা করিয়াছেন! 

ইব্‌ন জারীর (র) বলেন, আহমদ ইব্‌ন আব্দুর রহমান .. এ 
হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা)-এর পত্তিগণ রাত্রিকালে মাঠে মল ত্যাগ 
করিতে যাইতেন। হযরত উমর (রা) রাসূলুন্বাহ (সা)-কে বলিতেন, আপনার 
পত্বিগণকে পর্দায় রাখুন । কিন্তু রাসূলুল্লাহ্‌ (সা) তাহা করিতেন না। একবার রাসূলপত্তি 
হযরত সাওদাহ (রা) রাত্রিকালে প্রয়োজনে বাহির হইলেন । তিনি ছিলেন একজন লম্বা 
মহিলা । হযরত উমর (রো) তাহাকে চিনিতে পারিয়া উচ্চস্বরে চিৎকার করিয়া বলিলেন, 
হে সাওদাহ (রা)! আমি আপনাকে চিনিতে পারিয়াছি। পর্দার আয়াত যেন নাধিল হয়, 


Contents 


পুর্ন আহযাব ১৪৯ 


এই লোভেই তিনি এমন করিয়াছিলেন । হযরত আয়িশা (রা) বলেন; ইহার পরই পর্দার 
আয়াত নাযিল হইল । এই রেওয়ায়েত তো এইরূপ বর্ণিত, হইয়াছে। কিন্তু হযরত 
সাওদাহ (রা)- -এর সহিত এই ঘটনা পর্দার হুকুম নাযিল হইবার পর্(ঘটিয়াছিল, ইহাই 
প্রসিদ্ধ । যেমন হযরত ইমাম আহমদ, বুখারী ও মুসলিম (র) বলেন, হিশাম ইব্‌ন 
উরওয়াহ তাহার পিতা হইতে তিনি হযরত আয়িশা রো) হইতে বর্ণনা করিয়াছেন 
তিনি বলেন, পর্দার হুকুম নাযিল হইবার পর হযরত সাওদাহ মল ত্যাগ করিবার 
উদ্দেশ্যে রাপ্রিকালে বাহির হইলেন। তিনি ছিলেন দীর্ঘকায় মোটা মহিলা । পরিচিত 
লোকেরা তাহাকে সহজেই চিনিতে পারিত। হযরত উমর (রা) স্তাহাকে চিনিতে 
পারিয়া বলিলেন, হে সাওদাহ! আপনি তো আমাদের দৃষ্টি হইতে লুরাইতে পারিলেন 
না। আপনি যে কিভাবে বাহির হইবেন তাহা চিন্তা-ভাবনা করিয়াই_বাহির হইবেন। 
হযরত আয়িশা (রা) বলেন, ইহা শুনিয়া তিনি প্রত্যাবর্তন করিলেন ॥ রাসূলুল্লাহ্‌ সো) 
তখন আমার ঘরে ছিলেন। তিনি রাত্রের খাবার খাইতেছিলেন। তাহার হাতে তখন 
একটি হাড্ডি ছিল। এমন সময় সাওদাহ (রা) ঘরে প্রবেশ করিয়া হযরত উমর (রা) 
এর বিরুদ্ধে অভিযোগ করিয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি প্রয়োজনৈ ঘরের বাহিরে 
গেলে উমর (রা) আমাকে এইরূপ এইরূপ বলিলেন! হযরত আয়িশা (রা) বলেন, 
তখনই রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি ওহী নাযিল হইল রা 
ছিল: ওহী নাধিল হইবার পর তিনি বলিলেন ২:21 ১২১৯১ ১18৫152 2৪ FJ 
“প্রয়োজনে রাত্রিকালে তোমাদের পক্ষে বাহির হইবার অনুমতি দেওয়া হ্ইয়াছে।” 
আল্লাহ্‌ তা'আলা "1 ০৯ 1১1555 9 এর মাধ্যমে মুসলমানদিগকে নবীর ঘরে 
পূর্বের ন্যায় বিনা অনুষতিতে প্রবেশ করার ব্যাপারে সতর্ক করিয়াছিলার্ম। এই উম্মতের 
জন্য আল্লাহর গায়রত হইয়াছে এবং তিনি জাহেলী যুগের এবং ইসলামের প্রাথমিক 
যুগের ন্যায় অবাধ রাসূলুল্লাহ্‌: (সা) কিংবা অন্য -কাহারো ঘরে প্রবেশ প্ররিতে নিষেধ 
করিয়াছেন। যেমন ইরশাদ হইয়াছে ০৮০41 ১1০ 0১2১119 ১৫.%| সারধান, তোমরা 
মহিলাদের নিকট প্রবেশ করিবে না। অবশ্য অনুমতি গ্রহণ করিয়া প্রবেশ করিবার 
অনুমতি আছে। ইরশাদ হইয়াছে, ১9 ০১৯৬০১52৮০৮ 4 221 022 y। 
তোমাদিগকে অনুমতি দেওয়া হইলে খাবার প্রস্তুতির জন্য অপেক্ষা না করিয়া প্রবেশ 
করিতে পার । মুজাহিদ:ও কাতাদাহ (র) বলেন, খাবার পাক হইবার সনময় কাহারও 
ঘরে প্রবেশ করাই উচিৎ নহে । এই অভ্যাস আল্লাহ্‌ পসন্দই করেন না" ॥ ইহা দ্বারা 
অনাহুতভাবে তুফাইলী হওয়া যে হারাম. তাহাও প্রমাণিত হয় । তুফাইনীদের নিন্দায় 
আল্লামা খতীব বাগদাদী (র) একখানা গ্রন্থ রচনা রুরিয়াছেন এবং তাহাদের বহু ঘটনা 
বা te ST TB Se 
১১৯০২১৩১৯৮৮ 3৮8 LSS pies 9) ১ কিন্তু তোমাদিগকে যখন 
TE et ARLE ECD 


Contents 


১৫০ তাফসীরে ইব্ন কাছীর 


মুসলিম শরীফে হযরত ইব্‌ন উমর (রা) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) ইরশাদ 
করিয়াছেন ১১:১9 314 ৮:১০ ২৯21414১176 9 যখন কেহ তাহার 
ভাইকে দাওয়াত দিবে সে যেন তাহার দাওয়াত গ্রহণ করে । বিবাহের দীওয়াত হউক 
কিংবা অন্য কোন দাওয়াত ৷ বুখারী শরীফে আরো বর্ণিত, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ 
করিয়াছেন, আমাকে যদি একটি বকরীর পা-ও আহার করিবার জন্য দাওয়াত করা হয় 
তবে আমি উহা গ্রহণ করি আর যদি একটি ক্ষুরও আমাকে হাদিয়া দেওয়া হয় তবে 
উহাও আমি কবুল করি। ত্েমরা যখন আহার হইতে অবসর হইয়া যাইবে তখন 
বাড়ীর লোকদিগকে হালকা করিয়া দিবে এবং বাহিরে চলিয়া যাইবে । ইরশাদ হইয়াছে 
৬১০] ১১০০০১১ % তোমরা গল্পে নিমগ্ন হইবে না। যেমন রাসূলুল্লাহ সো)-এর 
ঘরে অবস্থানকারী তিন ব্যক্তি গল্পে মশগুল হইয়াছিল যাহা তাহার পক্ষে পীড়াদায়ক 
হইয়াছিল । ইরশাদ হইয়াছে ৪ ১২১০১৯৫৪৪০9 23415155। 

ইহা নবী (সা)-কে পীড়া দেয়। ফলে তিনি তোমাদের কারণে সংকোচ বোধ 
করেন । কেহ কেহ বলেন, আয়াতের অর্থ হইল, বিনা অনুমতিতে রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
ঘরে প্রবেশ করা হইলে তিনি পীড়িত হন। কিন্তু তাহার অতিশয় লজ্জার কারণে তিনি 
তোমাদিগকে নিষেধ করা পসন্দ করেন না। অবশেষে আল্লাহ্‌ তা'আলাই নিষেধ 
করিয়াছেন। ইরশাদ হইয়াছে ঃ CS EC Pe 

আল্লাহ্‌ তা'আলা সত্য বলিতে সংকোচ বোধ করেন না। এই কারণে তিনি 
তোমাদিগকে উহা হইতে নিষেধ করিয়াছেন। অত:পর আল্লাহ্‌ তা'আলা ইরশাদ 
করিয়াছেন, ৮৯ ৮1০১ ০ ১২৮1: ৮5৮০ ০৮০2165196 যখন তোমরা 
তাহাদের নিকট কিছু চাহিবে তখন পর্দার আড়ালে থাকিয়াই চাহিবে। অর্থাৎ রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর পত্তিগণের কাছে প্রবেশ করা যেমন নিষিদ্ধ, অনুরূপভাবে তাহাদের প্রতি 
দৃষ্টিপাত করাও নিষিদ্ধ। তাহাদের কাছে তোমাদের কাহারও কোন প্রয়োজন হইলে 
না। 

ইব্‌ন আবূ হাতিম (র) কলেন, আমার পিতা .... হযরত আয়িশা রো) হইতে 
বর্ণিত। তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত একটি পাত্রে 'হাইস' 
(হালুয়া বিশেষ) খাইতেছিলাম। এমন সময় হযরত উমর আসিতেছিলেন দেখিয়া 
রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকেও খাবারে শরীক হইবার জন্য ডাকিলেন। কিন্তু খাবার সময় 
ঘটনাচক্রে তাহার আঙ্গুল আমার আঙ্গুলের সহিত স্পর্শ করিয়া বসিল। তখন তাহার 
মুখ হইতে বাহির হইল, আহ্‌! যদি তোমাদের ব্যাপারে আমার কথা মান্য করা হইত 
তবে কোন চক্ষু তোমাদিগকে দর্শন করিত না। তখন পর্দার আয়াত নাযিল হইল । 


Contents 


সূরা আহ্যাব ১৫১ 


যাহ ইহা তোমাদের ও তাহাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র : . 

১111১40৮৯৪৩ 35410০5 08৫845403৭5 

(০১৮০405১598 284; 

তোমাদের কাহারও পক্ষে রাসূলুল্লাহ্‌ (সা)-কে কষ্ট দেওয়া এবং তীহার মৃত্যুর পরে 
তাহার পত্বিগণকে কখনও বিবাহ করা সঙ্গত নহে। নিশ্চয় ইহা আল্লাহ্‌র নিকট গুরুতর 
অপরাধ । ইব্‌ন আবূ হাতিম বলেন, আলী ইব্‌ন হুসাইন .... হযরত ইব্‌ন আব্বাস (রা) 
আলোচ্য আয়াতের শানে নুযুল বর্ণনা করেন । 

একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর ইন্তেকালের পরে তাহার কোন পত্তিকে 
বিবাহ করিবার আশা ব্যক্ত করিলে আয়াতটি তাহাদের ব্যাপারেই নাধিল হইয়াছিল। 
হযরত সুফিয়ানকে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, রাসূলুল্লাহ্‌ (সা)-এর সেই পত্তি কি 
হযরত আয়িশা (রা) ? তিনি বলিলেন, উলামায়ে কিরাম ইহাই উল্লেখ করিয়াছেন। 
মুকাতিল ইব্‌ন হাইয়ান ও আব্দুর রহমান ইব্‌ন যায়েদ ইবৃন আসলাম (র)ও অনুরূপ 
বর্ণনা করিয়াছেন। আব্দুর রহমান ইব্‌ন যায়দ (র) স্বীয় সূত্রে সুদ্বী (র) হইতে বর্ণনা 
করিয়াছেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর ইন্তেকালের পর তাহার কোন পদ্িকে যিনি বিবাহ 
করিবার সংকল্প করিয়াছিলেন, তিনি হযরত তালহা ইব্‌ন আব্দুল্লাহ্‌ (রা)। অবশেষে 
ইহা যে হারাম সেই বিষয়ে সতর্কবাণী বুঝিতে পারিলেন। এই কারল্রী সমস্ত উলামায়ে 
কিরাম এক্যমত পোষণ করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর ইন্তেকালের পরে তাহার কোন 
পত্বিকে কাহারও পক্ষে বিবাহ করা জায়িয নহে। কারণ তাহারা ইহকালে যেমন তাহার 
পতি, পরকালেও তাহার পত্তি এবং মুমিনদের মহাসম্মানিত আম্মা | পূর্বে এই বিষয়ে 
বিস্তারিত আলোচনা হইয়াছে। তবে রাসূলুল্লাহ্‌ সো)-এর যেই স্ত্রীর সৃহিত তাহার মিলন 
ঘটিয়াছে এবং তাহার জীবদ্দশায়ই তাহাকে তিনি তালাক দিয়াছেন, অন্য কাহারও পক্ষে 
তাহাকে বিবাহ করা জায়িয কি-না সে বিষয়ে উলামায়ে কিরামের মধ্যে দ্বিমত 
রহিয়াছে। রাসূলুল্লাহ্‌ সা)-এর এই ধরনের কোন স্ত্রী ১... ১ এর অন্তর্ভূক্ত কি, না? 
বস্তুত: তাহাদের এই বিষয়ে মতপার্থক্য রহিয়াছে। অবশ্য মিলন ঘটিবার পূর্বেই যাহাকে 
তিনি তালাক দিয়াছেন তাহাকে বিবাহ করা যে জায়ি আছে, এই বিষয়ে কাহারও 
কোন দ্বিমত আছে বলিয়া আমাদের জানা নাই। 

ইব্ন জারীর (র) বলেন, মুহাম্মদ ইবৃন মুসান্না (র) ....আমির (র) হইতে বর্ণিত। 
তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) কয়লাহ বিনতে আশআস এর মালিক'হইয়াছিলেন; কিন্তু 
তাহার ইন্তেকালের পরে ইকরিমাহ ইবৃন আবূ জাহ্‌ল (রা) তাহাকে বিবাহ করেন। 
হযরত আবূ বকর (রা) ইহাতে অতিশয় পীড়িত হন। হযরত উমর (রা) তাহাকে 
বুঝাইয়া বলিলেন, হে খলীফায়ে রাসূল! “কায়লা' তো রাসূলুল্লাহ্‌ (সা)-এর স্ত্রী ছিলেন 


Contents 
১৫২ তাফসীরে ইবন কাছার 


না এরং তিনি তাহাকে ইখতিয়ার তো দান করেন নাই। তাহাকে পর্দার হুকুমও দান 
করেন নাই! 'কায়লা' এর কওম মুরতাদ হইবার সাথে সাথে সেও তাহার কওমের 
সহিত চলিয়া যায় এবং এইভাবে আল্লাহ্‌ তা'আলা তাহাকে রাসূলুল্লাহ সো) হইতে 
সরাইয়া রাখেন । রাবী বলেন. হযরত উমর (রা)-এর এই কথার পরে হযরত আবু 
বকর সান্ত্বনা লাভ করেন? রাসূলুল্লাহ (সা) এর ইন্তেকালের পরে তাহার কোন স্ত্রাকে 
বিবাহ করাকে আল্লাহ তা'আলা গুরুতর অপরাধ বলিয়া ঘোষণা করিয়াছেন । 

ইরশাদ হইয়াছে £ ১4101 ১১০54 1451 আল্লাহ্র কাছে ইহা গুরুতর 
অপরাধ । অতঃপর ইরশাদ হইয়াছে ৪" 


Ll ra SEL SUAS Le God 


বসার 
সম্পর্কে সর্বজ্ঞ । | তোমাদের অন্ত রে. নিহিত কোন বন্তুই আল্লাহ্‌র নিকট গোপন নহে। 


(48598 ssl SAFIN OM তা'আলা চক্ষুর 
অপর্যরহার ও অন্তরের গোপন বিষয়ও জানেন |: ২ পি | 


Me, {ন 


(69৭3৩ ৫৯8৫ 869 4 (00) 
১4৬৯৩ AS ৬৫5৬ ও bg 


Ae পি 
বা 


৫" Kies Gt চি bt ELS 590 


৫৫. নবী- পতিদিগের জন্য তাহাদিগের পিতৃগণ, ‘পুত্ৰগণ, ভ্রাতৃগণ, 
ভ্রাতুষ্পুত্রগণ, ভগ্মীপুত্রগণ, স্বিকাগণ এবং তাহাদিগের' অধিকারভূক্ত 
দ্রাস-দায়ীগণের ব্যাপারে উহা পালন না করা অপরাধ নহে। হে নবী-পিগণ 
আল্লাহুকে ভয় কর আল্লাহু সমস্ত কিছু প্রত্যক্ষ করেন। 

তাফসীর ও আল্লাহ্‌ তা'আলা মহিলাদিগকে অনাস্তীয় পুরুষ হইতে পর্দার নির্দেশ 
MA SET CET লিনা আর পা কারান উল্লেখিত 
আায়্যতে .আহ্মদের উল্লেখ UR এ-ও তাহাদের উল্লেখ করা 
ভুইয়াছে। ইরশাদ হইয়াছে £ | 


1১১58) সস বাস সত 5:23: 3১) 


EXE ০০0০93৯৮৮০ ১১ ০১ ৮52৮ LE মি বি 


রে 


Contents 
পুরা আহ্যাব ১৫৩ 


১৩০ ৬৮1৭ rH i Fah Se i Fh 
Elid 


. রর 


তাহারা যেন তাহাদের স্বামী, পিতা. শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পত্র, 
ভগ্নীপুত্র, আপন নারীগণ, তাহাদের মালিকাধীন, দাসী, পুরুষদের যৌন্ন কামনা রহিত 
পুরঘ এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে নাবালক ব্যতীত কাহারও নিকট, স্লহাদের সজ্জা 
প্রকাশ না করে। সুরা ‘নূর’ এর এই আয়াতে আলোচ্য আয়াত অপেক্ষ] কিছু অতিরিক্ত 
বিষয় রহিয়াছে পূর্বে ইহার ব্যাখ্যা সবিপ্তারে আলোচিত হইয়াছে। এখানে উহার 
পুনর্ুপ্লেখের প্রয়োজন নাহ । :, 

ইবন জারীর (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন সুসান্না রে) ...ইকরিম্নুহ (র) হইতে 
all ৮৪ ৫০৮০ 0৮১৯ এর তাফসীর প্রসঙ্গে বর্ণনা করিয়াছেন্‌। রাবী বলেন, 
আয়াতে চাচা ও মামুর উল্লেখ করা, হয় নাই কেন ? জিজ্ঞাসা করা হইলে বলা হইল 
যেহেতু তাহারা স্বীয় পুত্রগণের নিকট এ মহিলাদের বর্ণনা দিতে পারে । ইমাম শাফিয়ী 
ও ইকরিমা তো ইহাও পসন্দ করিতেন ন! যে, মামু ও চাচার সম্মুখে উড়না খুলিয়া রাখা 
হউক ৷ . ৃ ৃ | 

১৮০১ “155 অর্থাৎ মু'মিন মাহলাদের নিকট মু'মিন মহিলাদের পর্দা করা 
জরুরী নহে: 


zs 


22122 ১৪ অর্থাৎ গোলাম ও বাদীদের সম্মুখেও। পর্দার প্রয়োজন 
নাই । এই বিষয়ে. পূর্বে আলোচনা হইয়াছে । সাঈদ ইব্‌ন মুসাইয়ের (র) বলেন, 
৬2 ৫০ দ্বারা শুধু বাদা বুঝান হইয়াছে । ইবন আবু হাতিম ইহা বর্ণনা 
করিয়াছেন | 

Sl (১575045540২ ll ail aly অর্থাৎ প্রকাশ্য ও নির্জনে 
তোমরা আনল্লাহ্‌কে ভয় কর। সকল বন্তু তিনি প্রত্যক্ষ করেন : Porat fern 
গোপন থকে না। 


er) on GE 4 FL প 2 ৫08 (০৭) 
EE 5 13405 46 Ho 


৫2. আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তাহার ফেরেশতাগণও নবীর জন। 
নুহ প্রার্থনা করে OR Llc যতনে দহা আয হ প্রার্থনা কর 
₹ তাহাকে যথাযথভাবে সালাম জানাও । 


ইব্‌ন কাছ --২০ (৯ম) 


Contents 


১৫৪ তাফসীরে ইব্ন কাছীর 


তাফসীর ঃ ইমাম বুখারী (র) বলেন, আবুল আলীয়াহ (র) বলিয়াছেন, 51১1. 
«1]| এর অর্থ হইল ফেরেশতাগণের নিকট আল্লাহ্‌ তাআলার, তাহার রাসূলের প্রশংসা 
করা এবং হ৫%১০1| 51১1.০ এর অর্থ*হইল প্রার্থনা করা । হযরত ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ১১. অর্থ 4১৫১১ অর্থ বরকতের জন্য দু'আ করে। ইমাম বুখারী রে) ইহা 
আবুল আলীয়াহ (র) ও হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বিনা সূত্রে বর্ণনা 
করিয়াছেন । আবু জা*ফর রাজী (র) রাবী" ইব্‌ন আনাস রে) এর মাধ্যমে হযরত আবুল 
আলীয়াহ (র) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন । রবী" হইতেও অনুরূপ বর্ণিত আছে। 
আলী ইব্‌ন আবূ তালহা রে) হযরত ইব্ন আব্বাস রো) হইতে অনুরূপ বর্ণনা 
করিয়াছেন । ইব্‌ন আবূ হাতিম (র) ইহা বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী (র) ও 
সুফিয়ান সাওরী রে) এবং আরো উলামায়ে কিরাম হইতে বর্ণনা করিয়াছেন 51১1০ 
০১ অর্থ অনুগ্রহ, ৫০11 51১1.5 অর্থ ক্ষমা প্রার্থনা করা । ইব্‌ন আবূ হাতিম (র) 
বলেন, আমর আওদী (রে) ...আতা ইব্‌ন রবাহ হইতে বর্ণিত «111 5191. এর অর্থ 


১৯১৮০ 5৪5 %95৪ ঠে১এবলা। 

আয়াতের উদ্দেশ্য হইল, উর্ধ্ব আকাশে যে রাসূলুল্লাহ্‌ (সা) এর বিশেষ মর্যাদা 
রহিয়াছে আল্লাহ্‌র বান্দাগণকে ইহা জানাইয়া দেওয়া । আল্লাহ্‌ খোদ ফেরেশতাগণের 
নিকট রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রশংসা করেন এবং ফেরেশতাগণও তাহার জন্য প্রার্থনা 
করেন। অত:পর আল্লাহ্‌ তা'আলা অধ:জগতে অবস্থানকারীদিগকেও তাহার প্রতি 
সালাত ও সালামের নির্দেশ দিয়াছেন। এইভাবে উ্ধ্ব জগৎ ও অধ:জগতে অবস্থানকারী 
সকলের পক্ষ হইতে যেন রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি সালাত ও সালাম পেশ করা হয়। ' 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আলী ইব্ন হুসাইন (র) ....হযরত ইব্ন আব্বাস 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার বনী ইসরাঈল হযরত মূসা (আ)-কে 
জিজ্ঞাসা করিল, 42) ১:০4 ৫ তোমার প্রতিপালক কি রহমত নাযিল করেন ? তখন 
আল্লাহ্‌র পক্ষ হইতে হযরত মুসা (আ)-এর প্রতি ওহী নাযিল হইল । ইহারা তোমার 
নিকট জিজ্ঞাসা করে, তোমার প্রতিপালক কি রহমত নাযিল করেন ? তুমি বলিয়া দাও, 
হা, আমার প্রতিপালক আম্বিয়া ও রাসূলগণের প্রতি রহমত নাধিল করেন । আল্লাহ্‌ 
তা'আলা এই আয়াত নাযিল করিয়া এই বিষয়ের প্রতি ইঙ্গিত করিয়াছেন ঃ 


oer oe 9 % ০8৮৭০: ডিশ ৮ % ceo ee ## ৬০ 84 5 
Le AU i LL iS DLN 
sl 5° ali 
আল্লাহ্‌ পবিত্র কুরআনের মাধ্যমে ইহাও জানাইয়াছেন যে, তিনি তাহার মু’মিন 
বান্দাগণের প্রতি সালাত অর্থাৎ অনুগ্রহ করিয়া থাকেন। 


Contents 


সূরা আহ্যাব ১৫৫ 
যেমন ইরশাদ হইয়াছ ৪ 
০ ক) প 5৮5 পুর তত 8৮525 5৩ - ০,০ £80," ০৯ 4০24 ৩:15 প ১০০5৫ ৪৭ | 
£ তিল aes ocr eo এ # 


হে মুমিনগণ! তোমরা অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ কর এবং সকালে ও 
সন্ধ্যায় তাহার পবিত্রতা ঘোষণা কর। তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করিয়: থাকেন 
এবং তাহার ফেরেশতাগণ অনুগ্রহের জন্য প্রার্থনা করেন। আরো ইরশাদ হইয়াছে £ 
০১০0 40105941181 01582 | 9১0 9১ iy 

4০১১০৮০৮৪০৬ 

ধৈর্যশীলদিগকে তুমি সুসংবাদ দান কর যাহারা বিপদগ্রস্ত হইলে যেন বলে, আমরা 

আল্লাহ্‌র জন্য এবং তাহার প্রতিই আমরা প্রত্যাবর্তন করিব । তাহাদের প্রতিই তাহাদের 
প্রতিপালকের পক্ষ হইতে অনুগ্রহ নাধিল হয়। 

হাদীস শরীফে বর্ণিত ৬৪০11 ১-০১০ ০1০ ০৬৯৪ 45429525401 ৩/1 আল্লাহ্‌ 
তা'আলা ডান দিকের সারীতে অবস্থানকারী মুসল্লীগণের ওপর অনুগ্রহ করেন এবং 
তাহার ফেরেশতাগণও অনুগ্রহের জন্য দু'আ করেন। অন্য হাদীসে বর্িত, 4.০ ₹$11| 
sl 211১০ হে আন্রাহ্‌! আপনি আবূ আওফা'র পরিবারের প্রতি অনুগ্রহ করুন। 
হযরত জাবির (রা) এর পত্বি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট তাহার ও তাহার স্বামীর প্রতি 
দু'আ করিতে অনুরোধ জানাইলে তিনি বলিলেন এ৯১ 1০9 43০ «11 (৮1০ আল্লাহ্‌ 
তা'আলা তোমার প্রতি ও তোমার স্বামীর প্রতি অনুগ্রহ করুন। রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
প্রতি সালাত ও দরূদ পাঠ করিবার জন্য মুতাওয়াতের সুত্রে বহু হাদীস বর্ণিত। কি 
পদ্ধতিতে তাহার প্রতি দরূদ ও সালাত পাঠ করিতে হইবে হাদীসে উহাও বর্ণিত আছে। 
আমরা উহা হইতে কতিপয় হাদীস এখানে উল্লেখ করিব ইনশাআল্লাহ্‌ । আল্মাহ্‌ 
আমাদের সাহায্যকারী । 

ইমাম বুখারী (র) আলেচ্য আয়াতের তাফসীর প্রসঙ্গে বলেন, সাঈদ ইব্‌ন ইয়াহয়া 
ইব্‌ন সাঈদ (র) ...কা’ব ইব্‌ন উজ্রাহ (রা) হইতে বর্ণিত । একবার রাসূলুল্লাহ্‌ 
(সা)-কে জিজ্ঞা" করা হইল, ইয়া রাসূলাল্লাহ্‌! সালাম করিবার পদ্ধতি আমরা 
শিখিয়াছি, কিন্তু অ, খনান প্রতি সালাত ও দরূদ কিভাবে করিতে হইবে উহা আপনি 
আমাদেরকে শিক্ষা দিন: ?*।ন বলেন £ 


॥ eee © ee ও পলা ee oe কপ ৬০৪৩ পলা € ০ 1০ 2 825 
5 5 ৮ 


রা 
চি 9১০2 441 ০১৯/591 4 __এইরূপভাবে আমার দরূদ পাঠ করিবে। 


Contents 


১৫৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইমাম আহমদ (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন জাফর ...আবু লায়লা হইতে বর্ণিত। 
তিনি বলেন, একবার কা'ব ইব্‌ন উজ্রাহ (রা)-এর সহিত আমার সাক্ষাৎ হইলে তিনি 
বলিলেন, আমি তোমাকে একটি হাদিয়া পেশ করিব কি ? একবার রাসূলুল্লাহ্‌ (সা) 
আমাদের নিকট আগমন করিলে, আমরা জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনার 
' প্রতি সালাম কিভাবে করিতে হইবে উহা তে৷ আমরা জানিতে পারিয়াছি কিন্তু সালাতের 
টা আপনি শিখাইয়া দিন। তিনি বলিলেন, তোমরা সালাত এইভাবে পেশ করিবে ৪ 


FE 


Et Lt 
হাদীসটি মুহাদ্দিসীনে কিরাম তাহাদের সংকলিত খে একাধিক সূত্রে হাকাম ইবৃন 
উতায়বাহ (র) হইতে বর্ণনা করিয়াছেন। ' 
ইব্‌ন আধ হাতিম (র) বলেন, হুসাইন ইবৃন আরাফাহ রে). কা'ব ইব্‌ন উজ্রাহ 
(রো) হইতে বণিত । তিনি বলেন, যখন (4501০ 35172555883 00 
0০125 9 uk ble (£1 ০ নাধিল হইল, তখন আমরা বলিলাম, 
ইয়া রাসূলাপ্লাই! আপনার প্রতি সালাম কিরূপে করিতে হইবে, আমরা উহা তো 
জানিতে পারিয়াছি। কিন্তু সালাত করিতে হইবে কিভাবে উহা শিখাইয়া দিন। তখন 
তিনি বলিলেন, তোমরা বলঃ 


LEC NE Tea 
১০০০২৯১৪০৮8 

০ AES ee lA 

আব্দুর রহমান ইবৃন আবু লায়লা ইহার সহিত ৮০০ (২1০ যোগ করিতেন । এই 
অতিরিক্ত-শ্দের সহিত ইনাম তিরমিযী হাদীসটি বর্ণনা 'করিয়াছেন। আমরা আপনার 
প্রতি .সালাম কিভীবে করিতে হইবে উহা জানিতে পারিয়াছি। ইহা দ্বারা ‘ত।শাহহুদ' এর 
মধ্যে" যে: রাসূলুল্লাহ্‌ সো) সালাম করিবার পদ্ধতি শিক্ষা দিয়াছেন, তাহাই বুঝান 
হইয়াছে।” 

২. ইমাম বুখারী (র) বলেন, আবুল্লাহ্‌ ইব্‌ন ইউসুফ (র) ....হযরত সাঈদ খুদরী 
(রা) হইতে বর্ণিত। তিনি. বলেন, আমরা. একবার রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা 
করিলাম, ইয়া রাস্লাল্লাহ! আপনার প্রতি সালাম করিবার নিয়ম তো হইল এই, যাহা 
আপনি আমাদিগকে শিক্ষা দিয়াছেন। আপনার প্রতি সালাত কিভাবে আমরা পেশ 


Contents 


সুরা আহ্যাব* ১৫৭ 


তিনি বলিলেন, তোমরা বল $ ঃ 
535342030555508558455554558 
১১১১) ৮০ SSL (১৩ ৮৮৯০১) eg 
'ন্লাবু সালিহ (র) লাইছ (র) হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন ৪ 
১৯1১21০1৮1০ ৪০৮২ 0৪ ৯৩৯৪ ৭। কাক শশিশীটি He 


ইমাম বুখারী আরো বলেন, ইবরাহীম ইবন হামযা (র) ...ইয়াধীদ ইব্‌ন হাদ (র) 
হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন 3 LY 


Sess Liss albeit tolls 
2 Jl es ll 
ইমাম নাসায়ী ও ইব্‌ন মাজাহ (র) ইবনুল হাদ এর সূত্রে বর্ণনা করিয়াছেন। 
৩. ইমাম আহমদ (র) বলেন, আব্দুর রহমান (র) ....আবূ হুমাইদ সায়েদী (রা) 


হইতে বার্ণত। তিনি বলেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করিলেন, আপনার প্রতি আমরা 
দরূদ পেশ করিব কিভাবে ? তিনি বলিলেন, তোমরা বলিবে ৪ 


৮ 
-১-১৯০ 4০০৯ 4১1 2221215415 890 LS ০১০ lB 
8. ইমাম মুসলিম (র) বলেন, ইয়াহয়া ইবৃন ইয়াহয়া তামীমী (র) ....আবু 
মাসউদ আনসারী (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার হযরত সা'দ ইব্‌ন উবাদাহ 
(রা)-এর মজলিসে উপস্থিত থাকাকালীন রাসূলুল্লাহ (সা) আমাদের নিকট উত্থিত 
হইলেন । বশীর ইব্‌ন সা'দ (রা) তাহাকে বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ্‌ তাআলা 
আমাদিগকে আপনার প্রতি দরূদ পাঠ করিবার জন্য হুকুম করিয়াছেন । আমরা কিভাবে 
আপনার প্রতি দরূদ পাঠ করিব ? রাবী বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) আমার এই প্রশ্নের পর 
দীর্ঘ নারবতা অবলম্বন করিলেন । ফলে আমরা মনে মনে বলিলাম, হায়: ঘদি তাহার 
নিকট এই প্রশ্ই না করিতাম। অত:পর রাসূলুল্লাহ (সা) বলিলেন, তোমরা এইভাবে 
দরূদ পাঠ করিবে ৪ 


4১0৩ ১১।১10। ৮০১৮০১৫০৭১৯ ১০ te antl 
cidade SSL Siam Js he 
দাউদ, তিরমিযী, নাসায়ী, ইবৃন জারীর (র), মালেক (র)-এর সূত্রে হাদীসটি বর্ণনা 
করিয়াছেন । ইমাম তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান-সহীহ। 


Contents 


১৫৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইমাম আহমদ, আবু দাউদ, নাসায়ী, ইব্ন খুযায়মাহ, ইব্‌ন হাব্বান ও হাকিম 
(র), মুহাম্মদ ইব্‌ন ইসহাক ....মাসউদ বদরী (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, 
একবার সাহাবাগণ রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্‌! আমরা 
সালামের নিয়ম তো শিখিয়াছি, তবে সালাতের মধ্যে দরূদের নিয়ম কি উহা জানাইয়া 
দেন। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, তোমরা দরূদ এইরূপ পড়িবে $ 
১০৭] es Laas le a | 

ইমাম শাফেয়ী (র) তাহার মুসনাদ গ্রন্থে হযরত আবু হুরায়রা (রা) হইতে অনুরূপ 
বর্ণনা করিয়াছেন। আর এই হাদীস দ্বারাই তিনি ইহা প্রমাণ করেন যে, ‘তাশাহহুদ’ এর 
শেষে দরূদ শরীফ পাঠ করা ওয়াজিব । যদি কেহ ইহা ত্যাগ করে তবে সালাত শুদ্ধ 
হইবে না। অবশ্য ইমাম মালেক রে)-এর অনুসারীগণ হইতে কেহ কেহ ইমাম শাফেয়ী 
(র)-এর এই শর্ত আরোপ করিবার জন্য তাহার সমালোচনা করিয়াছেন এবং কেবল 
ইমাম শাফেয়ী রে) একাই এই মত পোষণ করেন বলিয়া মন্তব্য করিয়াছেন এবং কাজী 
ইয়ায (র)-এর উল্লেখ অনুসারে আবু জা*ফর রাষী তবারী ও ইমাম তাহাবী (র) ইহার 
বিপরীত উলামায়ে কিরামের ইজমা ও এক্যমত বর্ণনা করিয়াছেন । হাফিজ ইব্‌ন কাছীর 
(র) বলেন, ইমাম শাফেয়ী (র)-এর এই মতের সমালোচক তাহার সমালোচনায় 
ইনসাফ করেন নাই; বরং সংকীর্ণ তার পরিচয় দিয়াছেন এবং ‘ইজমা’ এর দাবীতেও 
তিনি সঠিক তথ্য তুলিয়া ধরিতে পারেন নাই। সালাতের মধ্যে রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
প্রতি দরূদ পাঠ করা ওয়াজিব আমরা এই দাবীই করিয়াছি এবং সালাতের মধ্যে 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি দরূদ পড়িবার নির্দেশ কুরআনের আয়াতেই রহিয়াছে। 
সাহাবায়ে কিরামের একটি দল আয়াতের এইরূপ ব্যাখ্যাই দিয়াছেন। আব্দুল্লাহ ইব্‌ন 
মাসউদ, আবূ মসউদ বদরী, জাবির ইবৃন আব্দুল্লাহ (রা) তাহাদেরই অন্তর্ভৃক্ত। 
তাবেঈগণের মধ্যে শা'বী, আবু জা'ফর বাকির, মুকাতিল ইব্ন হাইয়ান (র)-ও এই 
মত পোষণ করেন। আর ইমাম শাফেয়ীও এই মত পোষণ করেন। তাহার 
অনুসারীগণের মধ্যে এই বিষয়ে কোন মতপার্থক্য নাই। আবু যুরআহ দামেশকীর 
উল্লেখ অনুসারে ইমাম আহমদ (র)ও শেষ জীবনে এই মতের অনুসরণ করেন। 
ইসহাক ইব্‌ন রাহওয়ায়ে, ইমাম মুহাম্মদ ইব্‌ন ইবরাহীম মালেকী (র)-ও এই মত 
পোষণ করেন। 

অনুরূপভাবে হাম্বলী মাযহাবের কোন কোন ইমাম রাসূলুল্লাহ্‌ সো)-কে প্রশ্ন করিবার 
পর তিনি যেমন শিক্ষা দিয়াছিলেন ঠিক তদ্রপ দরূদ পাঠ করাই ওয়াজিব বলিয়া 
অভিমত প্রকাশ করেন। আল্লামা বন্দনেজী, সালীম রাধী ও তাহার শিষ্য নসর ইব্‌ন 
ইবরাহীম মাকদেসী রাসূলুল্লাহ (সা)-এর পরিবারবর্ণের প্রতি সালাতের মধ্যে দরূদ পাঠ 
করা ওয়াজিব বলিয়া মত প্রকাশ করেন। ইমামুল হারামাইন রে) ও তাহার শিষ্য 


Contents 


সূরা আহ্যাব ১৫৯ 


ইমাম গায্যালী (র) ইহার অনুরূপ এক মত উল্লেখ করিয়াছেন । অবশ্য এই বিষয়ে 
অধিকাংশ উলামায়ে কিরাম বিপরীত মত পোষণ করেন। কিন্তু জাহেরী হাদীস দ্বারা 
ইহা ওয়াজিব বলিয়া প্রমাণিত হয় । 

মোট কথা ইমাম শাফেয়ী সালাতের মধ্যে দরূদ পাঠ করা ওয়াজিব বলিয়া মত 
প্রকাশ করেন, যেমন পূর্বে উল্লেখ করা হইয়াছে। পূর্বের আলোচনা দ্বারা ইহাও প্রমাণিত 
যে, ইহার বিপরীত ইজমা অনুষ্ঠিত হয় নাই। (৮০1 4111 

ইমাম শাফেয়ী (র)-এর উল্লেখিত মতের সমর্থনে ইমাম আহমদ, আবু দাউদ, 
তিরমিযী, নাসায়ী, ইব্‌ন খুযায়মাহ ও ইব্‌ন হাব্বান কর্তৃক বর্ণিত আরো একটি হাদীস 
পেশ করা যায়, যাহা হায়ওয়াহ ইব্‌ন শুরাইহ মিসরী রে)....ফুযালাহ্‌ ইব্‌ন উবাইদ 
(রা). হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) এক ব্যক্তিকে সালাতের 
মধ্যে দু'আ করিতে শুনিলেন; অথচ সে আল্লাহ্‌র প্রশংসাও করে নাই আর দরূদ শরীফও 
পাঠ করে নাই। তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, 1১৯ J এই ব্যক্তি বড় ব্যস্ততা 
করিয়াছে। অত:পর সে পুনরায় দু'আ করিলে তিনি তাহাকে লক্ষ করিয়া বলিলেন ঃ 


রি পন রস ENT 


0 তু ৮ 


ত লাহন তালাত তর্াতত যেন আল্লাহ্‌র প্রশংসা 
করে, অত:পর আমার প্রতি দরূদ পাঠ করে। ইহার পর সে যাহা ইচ্ছা যেন দু'আ 
করে। অনুরূপভাবে ইব্‌ন মাজাহ ধারাবাহিকাভাবৈ আব্দুল মুহাইমিন ইব্‌ন আব্বাস 
ইব্‌ন সাহ্‌ল ইব্‌ন সা'দ সায়েদী (র), তাহার পিতা হইতে, তিনি তাহার দাদা হইতে 
বর্ণনা করিয়াছেন । রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করেন ঃ 
১1০] 51১1৮০১৪৭4০ ৭1৮৭। ১৫৬৪৭ ০০1৭5৮৯৪৯১৭/০৯৪১০৪/৯/০০১ 

০৮১ ৬৯৪1৯1৪0৭১৩ ০1০এ-২ 

54 জালে নিতাই 
পাঠ করে না তাহার অজু হয় না। আর যে ব্যক্তি আমার প্রতি দরূদ পাঠ করে না, 
তাহার সালাত হয় না, আর আনসারকে যে ভালবাসে না তাহারও সালাত হয় না। 
অবশ্য সনদের আব্দুল মুহাইমিন নামক রাবী বিবর্জিত। তবে আল্লামা তাবারানী, 
তাহার ভাই উবাই ইব্‌ন আব্বাস (র) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন; কিন্তু ইহাও 
বিবেচনা সাপেক্ষ । বস্তুত: হাদীসটি আব্দুল মুহাইমিন হইতে বর্ণিত বলিয়া মুহাদ্দিসগণ 
জানেন। ০41, 


Contents 


১৬০ তাফ স্‌ নে ইবন কাছীর 


৫. ইমাম আহমদ (র) বলেন, ইয়াধীদ ইবন হারুন (র) ....বুরায়দা (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, একবার আমরা বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনার প্রতি সালাম 
করিতে হইবে উহা তো আমরা জানিতে পারিয়াছি, কিন্তু দরূদ কিভাবে পাঠ করিতে 
হইবে বুঝাইয়া দিন । তিনি বলিলেন, তোমরা বল ঃ 
(৩ ১-৯-১০)| (৮০9 ১০০৮০4০৮১২৪ ৯০ ৬৮০৬৮ টী। ৮6171 

সনদের আবু দাউদ আ'মা এর আসল নাম হইল নুফাই ইব্‌ন হারিস ! তিনি 
পরিত্যাজ্য । . 

৬. ইবন মাজাহ (র) বলেন. যিয়াদ ইব্‌ন আব্দুল্লাহ (র) ....হযরত আব্দুল্লাহ ইব্‌ন 
মাসউদ (রা) হইতে বর্ণিত ৷ তিনি বলেন, তোমরা যখন রাসূলুল্লাহ সো)-এর প্রতি 
দরূদ পাঠ কর তখন উত্তমরূপে পাঠ কর। কারণ তোমরা ইহা জান না যে, ইহা তাহার 
কাছে পেশ করা হয়। তখন উপস্থিত লোকেরা বলিল, আমাদিগকে শিক্ষা দিন। হযরত 
আব্দুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ বলিলেন, তোমরা এইভাবে দরূদ পাঠ করিবে $ 
eal lms MH os lal Hg dsc asa lily 
Ul sss Blatt desl decal LS sas 

হাদীসটি হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ হইতে মাওকুফ পদ্ধতিতে বর্ণিত । 
ইসমাঈল আল-কাজী (র), হযরত আব্দুল্লাহ ইবন আমর কিংবা হযরত উমর (রা) 
হইতে প্রায় একই রকম বর্ণনা করিয়াছেন । 

৭. ইব্‌ন জারীর (র) বলেন. আবু কুরাইব (র) ....হযরত ইব্ন আববাস (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন, একবার আমরা রাসূলুল্লাহ্‌ সো)-কে জিজ্ঞাসা করিলাম, 
ইয়া রাসূলাল্লাহ! আমরা সালাম করিবার নিয়ম তো শিখিয়াছি: কিন্তু আপনার প্রতি 
দরূদ. কিভাবে পেশ করিতে হইবে উহা আমাদিগকে শিখাইয়া দিন। তখন তিনি 
বলিলেন, তোমরা এইভাবে দরূদ পেশ করিবে ঃ 


৩/ ০159 ৯৯1১21-515 ০ (5 4০৯০ ১1 .৮1০9 ৯ ৮15 পি শি 
tint di ssa) aS as dl sm as tla ll 
last ke Sb aS sass dt ey eds 2220 এটা 


= DS i> 


ক 


Contents 


সূরা আহ্যাব ১৬১ 


যাহারা রাসূলুল্লাহ্‌ সো)-এর প্রতি অনুগ্রহের দুআ করা জায়িয আছে বলিয়া মত 
পোষণ করেন, তাহারা এই হাদীসকে. দলীল হিসাবে পেশ করেন । অধিকাংশ উলামায়ে 
কিরামের মতও ইহাই ৷ অপর একটি হাদীস ইহার সমর্থনে পেশ করা যায়। একবার 
এক গ্রাম্য লোক রাসূলুল্লাহ (সা)-এর দরবারে উপস্থিত হইয়া দু'আ করিল £ 

14৯10৮০৯৯5৪ ১,৬০৯ lal 

হে আল্লাহ্‌! আপনি কেবল আমার ও মুহাম্মদ (সা)-এর প্রতি অনুগ্রহ করুন, 
আমাদের সহিত কাহাকেও অনুগ্হ করিবেন না । ইহা শুনিয়া রাসূলুল্লাহ সো) বলিলেনঃ 

(2... ০১১৯৯ 5৪ “তুমি তো এক প্রশস্ত বস্তুকে সংকীর্ণ করিয়াছ।” 

কাজী ইয়ায রে) বলেন, মালেকী মাযহাবের অধিকাংশ উলামায়ে কিরাম এই দু'আ 
টানা নারা রা গাহি সির ন 
করেন। 

৮. ইমাম আহমদ (র) বলেন, মুহাম্মদ ইবন জা'ফর ....আমির ইবন ববীআহ 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 
১২৫] | এ]১ ০০০০৪ ০৭০০৮০০৪4০০ IS Myla se ce 

যে ব্যক্তি আমার প্রতি দরূদ. পাঠ করে, ফেরেশতাগণ তাহার জন্য ক্ষমা প্রার্থনা 
করিতে থাকেন যাবৎ সে আমার প্রতি দরূদ পাঠ করিতে থাকে । অতএব দরূদের এই 
মর্যাদা শ্রবণ করিবার পর কেহ কম পরিমাণ দরূদ পাঠ করুক কিংবা বেশী, ইহা . 
তাহার ইচ্ছাধীন। ইমাম ইব্‌ন মাজাহ. (র) ইহা শু"বা (র) এর সূত্রে বর্ণনা করিয়াছেন। 

৯. ইমাম আবূ ঈসা তিরমিযী (র) বলেন, বুন্দার (র) ....আবুল্লাহ ইব্‌ন মাসউদ 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ ্‌ 


819০৮157১58 550511 ৩:০1 ০1 

যে ব্যক্তি আমার প্রতি বেশী পরিমাণ দরূদ পাঠ করিবে, কিয়ামতের দিবসে সে 
আমার অধ্নিক নিকটবর্তী হইবে । 

হাদীসটি শুধু ইমাম তিরমিযী (র) বর্ণনা করিয়াছেন এবং তিনি ইহাকে 'হাসান 
গরীব' বলিয়া মন্তব্য করিয়াছেন। 

১০. ইসমাঈল আল-কাজী (র) বলেন, আলী ইব্‌ন আব্দুল্লাহ্‌ (র) ...যায়েদ ইব্‌ন 
তালহা (র) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, আমার 
প্রতিপালকের পক্ষ হইতে একবার এক আগন্তুক আমার নিকট আগমন করিলেন । 
অতঃপর তিনি বলিলেন LL Le Ysa dle ples ৬০৪৯ ৮৪ 


কাছীর-২১ 5 ) 


Contents 


১৬২ তাফসীরে ইব্‌ন কাছীর 


|). যে কোন বান্দা আপনার প্রতি একবার দরূদ শরীফ পাঠ করিবে আল্লাহ্‌ তা'আলা 
উহার বিনিময়ে তাহাকে দশটি রহমত দান করিবেন । এমন সময় এক ব্যক্তি তাহার 
নিকট দীড়াইয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ (সা)! আমার দু“আর অর্ধেক সময় কি আপনার 
জন্য দু'আ করিব ? তিনি বলিলেন, যদি তোমার ইচ্ছা হয়। সে আবার বলিল, আমার 
দু'আর দুই-তৃতীয়াংশ সময় কি আপনার জন্য করিব ? তিনি বলিলেন, যদি তোমার 
ইচ্ছা হয়। সে আবারও বলিল, সম্পূর্ণ দু'আই কি আপনার জন্য করিব ? তখন 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, ৪৯১১| (৭১ (১1| ₹+ «01 4:45 531 তাহা হইলে তো 
আল্লাহ্‌ তা'আলা তোমার ইহকাল ও পরকালের সকল দুর্ভাবনা দূর করিবার জন্য যথেষ্ট 
হইবেন । 

১১. ইসমাঈল আল কাজী (র) বলেন, সাঈদ ইব্‌ন সাল্সাম আল আত্তার (র) 
....কা’ব (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) মধ্য রাত্রে বাহির হইতেন 
এবং বলিতেন ২,3 Le ৬৬৯1| ৮৮৯ 2০1১1] (4৯১5০ «৪ ৯1১11 ৮৯ প্রকম্পনকারী 
শিংগা নিশ্চিত আসিবে এবং পরবাঁ আর এক প্রকম্পনকারী শিংগা হইবে মৃত্যু । উহার 
সকল বিভীষিকাসহ উপস্থিত হইবে । তখন হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) জিজ্ঞাসা 
করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি রাত্রিকালে সালাত পড়ি । আমি কি এ সময়ের এক 
তৃতীয়াংশ আপনার প্রতি দরূদ পাঠ করিব। তিনি বলিলেন, অধিক । হযরত উবাই (রা) 
বলিলেন, তবে কি অর্ধেক করিব। তিনি বলিলেন, দু-তৃতীয়াংশ। হযরত উবাই (রো) 
বলিলেন, তবে কি পূর্ণ সময়টিই আপনার প্রতি দরূদ পাঠ করিব। রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন, «44 এ) এ] ১৪৮১ ১৩| তাহা হইলে তোমার সমস্ত গুনাহ ক্ষমা করিয়া 
দেওয়া হইবে। ইমাম তিরমিযী (র)ও অনুরূপ বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, হান্নাদ 
(র) ....উবাই ইব্‌ৃন কা'ব (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাত্রের দুই-তৃতীয়াংশ 
অতিবাহিত হইবার পর রাসূলুল্লাহ্‌ (সা) জাগ্তত হইয়া বলিতেন ঃ 
৮৮৯ 251541 (৫ ঠা 4831১115৮8৯ 401 19949141101 1০4০1 ০০0] 4205 

Laila oad 

হে লোক সকল! তোমরা আল্লাহ্‌কে স্মরণ কর, তোমরা আল্লাহ্‌কে স্মরণ কর 

প্রকম্পনকারী শিংগার ফুৎকার নিশ্চিত সমাগত হইবে, উহার পর আর একটি সমাগত 

হইবে। মৃত্যু উহার পূর্ণ বিভীষিকাসহ উপস্থিত হইবে । মৃত্যু উহার পূর্ণ বিভীষিকাসহ 
উপস্থিত হইবে। 

হযরত উবাই (রা) বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার প্রতি অনেক দরূদ পেশ 
করিয়া থাকি। আপনি আমাকে বলিয়া দিন,কি পরিমাণ সময় দরূদ পেশ করিব? 
রাসূলুল:: সো) বলিলেন, যতটুকু সময় তুমি ইচ্ছা কর। আমি বলিলাম, এক চতুর্থাংশ? 


Contents 


সূরা আহ্যাব ১৬৩ 


রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন এ] ১১২ ৬4৪ ০১) 98 ৬১0 যত.সময় তুমি ইচ্ছা কর। 
অধিক সময় দরূদ পেশ করিলে উহা তোমার জন্য উত্তম। আমি বলিলাম, অর্ধেক 
সময়? তিনি বলিলেন, এ] ১২২ ৬৫৪ ০১১ ১.৪ ৭ যত সময় তুমি ইচ্ছা কর। 
অধিক সময় দরূদ পাঠ করিলে উহা তোমার পক্ষে উত্তম । আমি বলিলাম, আমার 
সময়ের দুই তৃতীয়াংশ। তিনি এবারও একই উত্তর করিলেন। এবার আমি বলিলাম 
তবে আমার পূর্ণ সময়টিই আপনার প্রতি দরূদ পাঠে ব্যয় করিব 1. তখন তিনি বলিলেন 
৩1১) 1০8৯ 29 এ০৯ 845 ১ তাহা হইলে যাবতীয় দুর্ঘটনা থেকে তোমাকে রক্ষা 
করা হইবে এবং তোমার গুনাহ'ক্ষমা করা হইবে । ইমাম তিরমিযী (র) হাদীসটি 
হাসান বলিয়া মন্তব্য করিয়াছেন। ইমাম আহমদ (র) বলেন, অকী (র).... উবাই (রা) 
হইতে বর্ণিত । তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিল, ইয়া রাসূলাল্লাহ্‌! 
আমি যদি আমার পূর্ণ সময় আপনার প্রতি দরূদ পাঠে ব্যয় (করি তবে ইহা কেমন মনে 
করেন। তিনি বলিলেন, ০১১ 24 ০০ এশা 05 4141 এ-১৫৭ 9১। তখন তো 
আল্লাহ্‌ তা'আলা তোমার দুনিয়া ও আখিরাতের যাবতীয় দুর্ভাবনা থেকে রক্ষা করিবেন। 

১২. ইমাম আহমদ (র) বলেন, আবূ সালামাহ মানসূর ইব্ন সালাম খুযাঈ (র) ও 
ইউনুছ (র) .... হযরত আব্দুর রহমান ইব্ন আওফ (রা) হইতে বর্ণিত। তিনি বলেন 
একবার রাসূলুল্লাহ্‌ (সা) বাহির হইলেন, আমিও তাহার অনুসরণ করিলাম, চলিতে 
চলিতে তিনি একটি বাগানে প্রবেশ করিলেন । তথায় তিনি সিজদায় অবনত হইয়া দীর্ঘ 
সময় পড়িয়া রহিলেন। এমনকি ইহা দেখিয়া আমি তাহার মৃত্যুর আশংকা করিলাম । 
হযরত আব্দুর রহমান (রা) বলেন, তাহার সঠিক অবস্থা জানিবার'জন্য আমি তাহার 
কাছে আসিলে তিনি মাথা উঠাইলেন। আমাকে দেখিয়া তিনি জিজ্ঞাসা করিলেন, 
জানি রামান। কি তাহা পা এরর সনিয়া বলল ত] 
তিনি বলিলেন ঃ 
০৮০৬4১৬৪৬৯৩১৪ 0 ৫৮৮৫ থা ৪100519-415এ-১৯৯০। 

ae Sal dle plas ag te Sala thle 

জিবরীল (আ) আসিয়া আমাকে বলিলেন, আল্লাহ্র পক্ষ হইতে আপনাকে এই 
সুসংবাদ কি দিব না?.তিনি বলেন, যে ব্যক্তি আপনার প্রতি দরূদ পাঠ করে আমি 
তাহার প্রতি অনুগ্রহ করি আর যে ব্যক্তি আপনাকে সালাম করে আমিও তাহাকে সালাম 
করি। 

১৩. ইমাম আহমদ রো) বলেন, আবূ সাঈদ মাওলা বনূ হাশিম (র).... হযরত 
আব্দুর রহমান ইব্‌ন আওফ (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) 
উঠিয়া সদকার মালের নিকট গমন করিলেন। অতঃপর তিনি ভিতরে প্রবেশ করিয়া 


Contents 


১৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


সিজদায় অবনত হইলেন । তিনি সিজদা এত দীর্ঘ করিলেন যে, আমার ধারণা হইল, 
তিনি ইন্তেকাল করিয়াছেন। অতঃপর আমি তাহার নিকটবর্তী হইয়া তাহার কাছে 
বসিয়া পড়িলাম ৷ তখন তিনি সিজদা হইতে মাথা উত্তোলন করিলেন । আমাকে দেখিয়া 
তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কে? বলিলাম, আমি আব্দুর রহমান। জিজ্ঞাসা করিলেন, 
কি ব্যাপার, এখানে কেন? আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি এত দীর্ঘ সিজদা 
করিয়াছেন যে, আমার ধারণা হইয়াছিল আল্লাহ্‌ আপনার রূহই কবজ করিয়াছেন। 
তখন তিনি বলিলেন, আসল ঘটনা ঘটিয়াছিল এই যে, জিবরীল (আ) আমার নিকট 
আসিয়া বলিলেন, আল্লাহ্‌ তা'আলা বলেন, যে ব্যক্তি আপনার প্রতি দরূদ পাঠ করে 
আমি তাহার প্রতি অনুগ্রহ করি। আর যে ব্যক্তি আপনার প্রতি সালাম করে আমি 
তাহাকে সালাম করি । অতএব আল্লাহ্র প্রতি কৃতজ্ঞতা প্রকাশার্থে আমি সিজদায় 
পড়িয়াছিলাম। ইসমাঈল ইব্ন ইসহাক আলকাজী (র) ... আব্দুর রহমান (রা) হইতে 
টা জোর সিরা বারাগারা উর রায়ান 
হইতে বর্ণনা করিয়াছেন । 

| ১৪. আবুল কাসিম তাবরামী রে) বলেন, মুানমদ ইবৃন আনু রহীম ইবৃন বুজাইর 
(র) .... হযরত উমর ইবনুল খাত্তাব (রা) হইতে বর্ণিত। তিনি বলেন,. একবার 
রাসূলুল্লাহ্‌ (সা) প্রয়োজনে বাহির হইলেন; কিন্তু তাহার সাথে যাইবার জন্য কাহাকেও 
পাইলেন না। ইহা দেখিয়া উমর (রা) পানি লইয়া দ্রুত তাহার পশ্চাতে আসিলেন;, 
কিন্তু তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-কে সিজদায় অবনত পাইলেন । অতএব তিনি সরিয়া 
দাড়াইলেন। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ্‌ (সা) মাথা উত্তোলন করিয়া বলিলেন, তুমি 
আমাকে সিজদায় দেখিয়া যে সরিয়া দীড়াইয়াছ ইহা বড় ভাল কাজ করিয়াছ। এখনই 
হযরত জিবরীল আমার নিকট আগমন করিয়া বলিলেন, আপনার উম্মত হইতে যে 
ব্যক্তি আপনার প্রতি একবার দরূদ পাঠ করিবে আল্লাহ্‌ তাহার প্রতি দশবার অনুগ্রহ 
করিবেন এবং তাহার দশটি মর্ধাদা বৃদ্ধি করিবেন। হাফেজ জিয়াউদ্দীন মুকদিসী রে) 
তাহার 'আলমুস্তাখরাজ আলাস্‌ সহীহাইন' গ্রন্থে ইহা উল্লেখ করিয়াছেন। ইসমাঈল 
আলকাজী (র) উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন। অনুরূপ ভাবে তিনি ইয়াকুব ইব্‌ন 
য়াধীদ রো)... উমর রো) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। 

১৫. ইমাম আহমদ (রা) বলেন, আবূ কামিল (র).... আবূ তালহা (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) আগমন করিলেন, তখন তাহার মুখমণ্ডল 
আনন্দে উজ্জ্বল ছিল। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আজ 
আপনাকে যে আনন্দিত মনে হইতেছে? তখন তিনি বলিলেন, জিবরীল (আ) আগমন 
করিয়া আমাকে বলিলেন, হে মুহাম্মদ (সা)! আপনি কি আপনার প্রতিপালকের এই: 
কথায় সত্তুষ্ট নহেন যে, আপনার উম্মতের মধ্য হইতে যে ব্যক্তি আপনার প্রতি একবার 


Contents 


সূরা আহ্যাব ১৬৫ 


দরূদ পাঠ করিবে আমি তাহার প্রতি দশবার অনুগ্রহ করিব । আর য়ে ব্যক্তি আপনাকে 
একবার সালাম করিবে আমি তাহাকে দশবার সালাম করিব। তখন আমি বলিলাম, 
হ্যা অবশ্যই সত্তুষ্ট। ইমাম নাসায়ী হাদীসটি হাম্মাদ ইবৃন সালামাহ (রা) হইতে তাহার 
সূত্রে বর্ণনা করিয়াছেন। ইসমাঈল আল কাজী (র) .... হযরত আবু তালহা (রা) 
হইতে অনুবূপ বর্ণনা করিয়াছেন । 

১৬. ইমাম আহমদ (রা) বলেন, শুরাইহ (র)... আবু তালহা আনসারী (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন, একদিন প্রত্যুষে রাসূলুল্লাহ্‌ (সা)-এর মুখমণ্ডলীতে খুশীর 
চিহ্ন দেখা গেল। উহা দেখিয়া সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ! 
আজ আপনাকে উৎফুল্ল দেখা যাইতেছে এবং আপনার মুখমণ্ডলে আনন্দের চিহ্ন 
পরিলক্ষিত হইতেছে ইহার কারণ কি? তিনি বলিলেন, হ্যা আজ আমার প্রতিপালকের 
পক্ষ হইতে একজন আগন্তুক আগমন করিয়া বলিয়াছে, আপনার উম্মতের মধ্য হইতে 
যে ব্যক্তি আপনার প্রতি একবার দরূদ শরীফ পাঠ করিবে আল্লাহ্‌ তা'আলা তাহার জন্য 
উহার বিনিময়ে দশটি সওয়াব লিপিবদ্ধ করিবেন । দশটি গুনাহ মিটাইয়া দিবেন এবং 
তাহার জন্য দশটি মর্যাদা বুলন্দ করিবেন । হাদীসের সুত্র মজবুত; কিন্তু সিহাহ সিত্তাহ 
গ্রস্থকারগণ ইহা বর্ণনা করেন নাই। . 

. ১৭. ইমাম মুসলিম আবূ দাউদ, তিরমিযী, নাসায়ী (র) ইসমাঈল ইব্‌ন জাফর 
(র) ... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সো) 
ইরশাদ করিয়াছেন 1১:5০ 14১44 «11 ০1০ ৯৯19 ৮০০ ৩০ যে ব্যক্তি আমার 
প্রতি একবার দরূদ পাঠ করিবে, আল্লাহ্‌ তা'আলা তাহার প্রতি দশবার অনুগ্রহ 
ক্রিবেন। ইমাম তিরমিযী রে) বলেন, হাদীসটি হাসান সহীহ । এই বিষয়ে আব্দুর 
রহমান ইব্‌ন আওফ আমির ইব্‌ন রবীআহ, আম্মার, আবূ তালহা, আনাস ও উবাই 
ইব্‌ন কা'ব (রা) হইতে হাদীস বর্ণিত। ইমাম আহমদ (রা) বলেন, হুসাইন ইব্‌ন 
মুহাম্মদ (রা) ... হযরত আবু হুরায়রাহ (র) হইতে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
(সা) ইরশাদ করিয়াছেন £ ্‌ 
৬০1 ভা৪ ২755 ৮405 04৯11 ভা 40011124791 51999 ৮৫0 ৮5 He 
১৯ (015৬৫ ০৯১০ ds HUN Ll 
তোমরা আমার প্রতি দরূদ পাঠ কর, কারণ উহা তোমাদের জন্য পবিত্রতার 
কারণ । এবং আমার জন্য তোমরা অছীলা'র দু'আ কর । উহা বেহেশতের উচ্চ স্তরে 
একটি বিশেষ শ্রেণীকক্ষ, কেবল একজন সৌভাগ্যবান ব্যক্তি উহা লাভ করিবার গৌরব 
অর্জন করিবে এবং আশা করি আমিই সেই ভাগ্যবান ব্যক্তি হইব। এই সূত্রে কেবল 
ইমাম আহমদ (র) হাদীসটি বর্ণনা করিয়াছেন । অবশ্য বায্যার রে) মুজাহিদ এর সূত্রে 
হযরত আবু হুরায়রা (রা) হইতে ইহা অনুরূপ বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, মুহাম্মদ 


Contents 


১৬৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইবন ইসহাক বিকালী (র) ... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, তোমরা আমার প্রতি দরূদ শরীফ পাঠ কর । উহা 
তোমাদের জন্য পবিত্রতার কারণ এবং আমার জন্য বেহেশতের বিশেষ মর্যাদাপূর্ণ স্থান 
অছীলা লাভের জন্য দু'আ কর। অতঃপর আমরা জিজ্ঞাসা করিলাম, অছীলা কি? তিনি 
নিজেই আমাদিগকে বলিলেন, অছীলা বেহেশতের মধ্যে একটি বিশেষ শ্রেণী কক্ষ। 
সেই বিশেষ কক্ষটি এক ব্যক্তিই লাভ করিবে এবং আশা করি আমিই সেই ভাগ্যবান 
ব্যক্তি হইবে । এই হাদীসের সূত্রে কতিপয় সমালোচিত রাবী বিদ্যমান । 

১৮. ইমাম আহমদ (র) বলেন, ইয়াহয়া ইব্ন ইসহাক (র) ... আমর ইবনুল 
আস এর আযাদকৃত গোলাম আবূ কায়েস হইতে বর্ণিত। তিনি বলেন, আমি আব্দুল্লাহ 
ইবৃন আমর (রা)-কে বলিতে শুনিয়াছি, তিনি বলেন ৪ 


tule dll balla Lijit Es EU lay le ba 
SAILS os ae JEL Sy Lo i Ue GSS 

অর্থাৎ যে ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি একবার দরূদ শরীফ পাঠ করিবে 
আল্লাহ্‌ তা'আলা তাহার প্রতি সত্তরবার অনুগ্রহ করিবেন এবং তাহার ফেরেশতাগণ 
সত্তরবার দু'আ করিবে। অতএব আল্লাহ্র কোন বান্দা দরূদ শরীফ বেশি পাঠ করুক 
কিংবা কম, ইহা তাহার ইচ্ছাধীন। রাবী বলেন, আমি আব্দুল্লাহ ইব্ন আমর (র)-কে 
বলিতে শুনিয়াছি তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ্‌ (সা) আমাদের নিকট একজন বিদায়ী 
ব্যক্তির ন্যায় উপস্থিত হইলেন। তিনি বলিলেন, আমি মুহাম্মদ, আমি লিখিতে পড়িতে 
জানি না। এ কথা তিনি তিন বার বলিলেন। আমার পরে কোন নবী আসিবে না। 
আমাকে কালামের প্রারভ্তিক অংশ ও সমাপ্তিক অংশ দান করা হইয়াছে এবং ব্যাপক 
অর্থবাহক কালাম দান করা হইয়াছে । দোযখের প্রহরী কতজন, আরশের বাহক সংখ্যা 
কত, তাহা আমি জানি । আমার প্রতি বিশেষ অনুগ্রহ করা হইয়াছে । আমাকে ও আমার 
উম্মতকে আফিয়াত দান করা হইয়াছে । যতকাল আমি তোমাদের মধ্যে বিদ্যমান 
থাকিব তোমরা আমার কথা শুনিবে এবং মান্য করিয়া চলিবে । অতঃপর আল্লাহ্‌ 
তা'আলা আমাকে তোমাদের মধ্য হইতে লইয়া যাইবেন। তোমরা আন্নাহ্র কিতাব 
ধারণ করিবে । উহার হালালকে হালাল জানিবে এবং হারামকে হারাম জানিবে ! 

১৯. আবূ দাউদ তায়ালিসী (র) বলেন, আবু সালমাহ খুরাসানী (র)...আনাস রো) 
হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ৪ 
1১854342401 ৮৮০০ ৪০৯৮৪০০45৮৫ ৮০ ৮5445 5০১৪ ০১৪১ ০৭ 

যাহার নিকট আমার নাম উল্লেখ করা হইবে সে যেন আমার প্রতি দরূদ পাঠ 
করে । আমার প্রতি একবার যে দরূদ পাঠ করিবে আল্লাহ্‌ তা'আলা তাহার প্রতি দশবার 
অনুগ্রহ করিবেন। 


Contents 


সূরা আহ্যাব ১৬৭ 


ইমাম নাসায়ী (র) 'আল ইয়াওম আল্লায়লাহ' গ্রন্থে আবূ দাউদ তায়ালিসীর 
হাদীসটি আবু সালমাহ (রা) হযরত আনাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন । 

২০. ইমাম আহমদ (র) বলেন, TE 
হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 
-০০3০ ১০০৭০ ৮৯৩০1৯০৮৭০০ 4১154 ৪1০৪৯৮৯১৪1৯৮০ ৬2 ৮০ 

যে ব্যক্তি আমার প্রতি একবার দরূদ পাঠ করিবে আল্লাহ্‌ তাহার প্রতি দশবার 
অনুগ্রহ করিবেন এবং তাহার দশটি গুনাহ ক্ষমা করিয়া দিবেন। 

২১. ইমাম আহমদ (র) বলেন, আব্দুল মালিক ইব্‌ন আমর ও আবু সাঈদ (র)... 
TT রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 
[লি রর এর গার রর ন জার 
সাঈদ এ-..3 18 এর স্থানে ৪ ১43 বর্ণনা করিয়াছেন । ইমাম তিরমিযী (র) ইহা 
সুলায়মান ইব্‌ন বিলাল (র) হইতে বর্ণনা করিয়া বলেন, হাদীসটি হাসান, গরীব 'সহীহ। 
কেহ কেহ ইহাকে হযরত আলী (রা) হইতে বর্ণনা করিয়াছেন। 

২২. ইসমাইল আল কাজী (র) বলেন, হাজ্জাজ ইব্‌ন মিনহাল (র) ... হযরত 
আবূ যর (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ১ 
৬০ ০০৪19 ১:০০ 5০৩১ ০০ ০০১4। 4৯ সর্বাপেক্ষা বড় কৃপণ হইল সেই ব্যক্তি, 
যাহার নিকট আমার নাম উল্লেখ করা হইল, অথচ সে আমার প্রতি দরূদ পড়িল না। 

২৩. ইসমাঈল (র) বলেন সুলায়মান ইব্‌ন হাবিব (রে) .... হাসান রো) হইতে 
বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন ঃ 

- ১০ ০০০১৪ ১১১০ ১৫৩1 ০1০৯ ০৮০০1 সস 

একজন মানুষের কৃপণ হইবার জন্য ইহাই যথেষ্ট যে, তাহার নিকট আমার নাম 
উল্লেখ করা হইলে সে আমার প্রতি দরূদ পাঠ করে না। 

২৪. ইমাম তিরমিযী (র) বলেন, আহমদ ইব্‌ন ইবরাহীম দাওরাকী (র)... হযরত 
আবু হুরায়রা (রো) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 


Ls te TI BAL Yt He SSS 
ollie IN LS Hl 51581511525 
২74৯115১১52 

সেই ব্যক্তি লাঞ্চিত হউক, যাহার নিকট আমার নাম উল্লেখ করা হইল, অথচ সে 
আমার প্রতি দরূদ পাঠ করিল না, লাঞ্ছিত হউক সেই ব্যক্তি, যাহার জীবনে রমযান 


Contents 


১৬৮ তাফসারে হব্ন কাছার 


মাস আসিল অথচ তাহার গুনাহর ক্ষমা হইবার পূর্বে বিদায় নিল। লাঞ্ছিত হউক সেই 
ব্যক্তি যাহার জীবনে তাহার পিতা-মাতা বার্ধক্যে উপনীত হইল, অথচ তাহারা তাহাকে 
বেহেশতে প্রবিষ্ট করিল না। ইমাম তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করিয়া ইহা হাসান 
গরীব বলিয়া মন্তব্য করিয়াছেন । ্‌ 

ইমাম বুখারী (র) আদব অধ্যায়ে .... ইব্‌ন উবাইদুল্লাহ- রে) ... হযরত আবু 
হুরায়রা (রা) হইতে মারফু পদ্ধতিতে হাদীসটি অনুরূপ বর্ণনা করিয়াছেন ।- " - 

মুহাম্মদ ইব্ন আমর এর হাদীস আবু সালামাহ (র)-এর মাধ্যমে হযরত আবু 
হুরায়রা (রা) হইতে পূর্বেই আমরা বর্ণনা করিয়াছি। ইমাম তিরমিযী রে) বলেন, 
হাদীসটি হযরত জাবের ও আনাস (রা) হইতেও বর্ণিত। আল্লামা ইবৃন কাসীর বলেন, 
অত্র হাদীস ও ইহার পূর্ববতী হাদীসসমূহ দ্বারা প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ্‌ সো) এর 
প্রতি দরূদ পাঠ করা ওয়াজিব, যেমন পূর্বেই বলা হইয়াছে। একদল উলামায়ে কিরাম 
এই মতই পোষণ করেন। হযরত ইমাম তাহাবী ও হালীমী (র) ও তাহাদের অন্তর্ভুক্ত 
ইমাম. ইব্‌ন মাজাহ (র) কর্তৃক বর্ণিত অন্য একটি হাদীস,দ্বারাও ইহার সমর্থন পাওয়া 
' যায়। তিনি বলেন, জুনাদাহ ... ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত ৷ তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ২১৯11 ১১৮ ৮151 ১1০ 51৯1০] ১৯০১০ যে 
ব্যক্তি আমার প্রতি দরূদ শরীফ পাঠ করিতে ভূলিয়া যাইবে সে বেহেশতের পথ চলিতে 
ভুল করিবে । অবশ্যই হাদীসটির রাবী জুনাদাহ একজন দুর্বল রাবী কিন্তু ইসমাইল 
আল কাজী (র) একাধিক সূত্রে আবু জা'ফার মুহাম্মদ ইব্ন আলী আল-বার হইতে 
বর্ণনা করিয়াছেন। রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আমার প্রতি দরূদ 
পাঠ করিতে ভুলিয়া যাইবে সে বেহেশতের পথ চলিতে ভুল করিবে । তবে ইহা মুরসাল 
পদ্ধতিতে বর্ণিত, কিন্তু পূর্বের রেওয়ায়েত দ্বারা সমর্থিত। ১5. 
শরীফ পাঠ করা ওয়াজিব । মজলিসের অবশিষ্ট সময় পাঠ করা মুস্তাহাব । ইমাম 
তিরমিযী (র) ইহা বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, মুহাম্মদ ইব্‌ন বাশৃশার (র) ... 
হযরত আবূ হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ 


SUSY A LL HO UDELL ILL Le 
CHAE Lt Ob pee US OU AL 2 55 ple 
যে সকল লোক কোন মজলিস অনুষ্ঠিত করিল অথচ তাহারা সেখানে আল্লাহ্র 


যিকির করিল না আর তাহাদের নবীর প্রতি দরূদও পাঠ করিল না, কিয়ামত. দিবসে 
তাহাদের জন্য ইহা বিপদের কারণ হইবে; তবে আল্লাহ্‌ ইচ্ছা করিলে তাহাদিগকে শাস্তি 


Contents : 


সূরা আহ্যাব ১৬৯ 


দিবেন, ইচ্ছা করিলে ক্ষমা করিয়া দিবেন। এই সূত্রে কেবল ইমাম তিরমিযী (র) 
হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র) ইহা হাজ্জাজ ও ইয়াখীদ ইব্‌ন হারূন 
(র) ... হযরত আবূ হুরায়রা (রা) হইতে মারফু পদ্ধতিতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। 
ইমাম তিরমিযী (র) হাদীসটি হাসান বলিয়া মন্তব্য করিয়াছেন। হযরড় আৰু ছরায়রা 
(রা) হইতে অবশ্য ইহা একাধিক সূত্রে বর্ণিত । 

ইসমাঈল আলকাজী (র) শু'বা (র) হযরত আবূ সাঈদ (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন। তিনি বলেন ঃ 


er ১ JI oer oe 0 


.৮৬২॥ ১৩৬১৪ 4২:১0155১0825551 

যে সকল লোক মজলিস করিয়া নবী (সা)-এর প্রতি দরূদ শরীফ পাঠ করা 
ব্যতীত উঠিয়া যায়, কিয়ামত দিবসে তাহাদের জন্য ইহা অনুতাপের কারণ হইবে । যদি 
ও তাহারা বেহেশতে প্রবেশ করুক না কেন। কারণ সে দিনে তাহারা ইহার অতিরিক্ত 
সওয়াব দেখিতে পাইবে । কতিপয় উলামায়ে কিরামের অভিমত হইল আয়াতের নির্দেশ 
পালনার্থে জীবনে মাত্র একবার দরূদ শরীফ পাঠ করা ওয়াজিব । আল্লামা তাবারী (র) 
হইতে বর্ণিত। তিনি বলেন, আয়াতে দরূদ পাঠ করিবার নির্দেশ মুস্তাহাবমূলক, এই 
বিষয়ে তিনি ইজমারও দাবী করিয়াছেন । তবে সম্ভবত তাহার উদ্দেশ্য একবারে অধিক 
বার দরূদ পাঠ করা মুস্তাহাব । যেমন রাসূলুল্লাহ্‌ (সা)-এর নবুওয়াতের সাক্ষ্য, দান করা 
একবার ওয়াজিব । ইহার অতিরিক্ত মুস্তাহাব। আল্লামা ইব্ন কাসীর (র) বলেন, এ 
সৃত্রটি নিতান্তই অখ্যাত। বিভিন্ন সময়ের জন্য রাসূলুল্লাহ্‌ (সা)-এর পক্ষ হইতে দরূদ 
পাঠ করিবার নির্দেশ হইয়াছে উহার মধ্যে কখনও ওয়াজিব আবার কখনও মুস্তাহাব । 
এই বিষয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করিব । 

সালাতের জন্য আযানের পর দরূদ পাঠ করা । এই সম্পর্কে ইমাম আহমদ (র) 
বলেন, আবূ আব্দুর রহমান (র) ... হযরত আব্দুল্লাহ ইব্‌ন আমর ইবনুল আস (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 


০1০ tit ble bi Ladies li Sl ate 1 

LNs ddl ddd LLL bss Ul nla 

২1411 ০16 Lad a lyst: ১০১৫৪ se sail Yl ৬৯১০১ 
lila sls 


তোমরা মুয়ায্যিনকে যখন আযান দিতে শুনিবে তখন সে যেমন বলে, তোমরাও 
তেমন বলিবে । অতঃপর তোমরা আমার প্রতি দরূদ পাঠ করিবে। যে আমার প্রতি 


বছীৰ ২২ (৬) 


Contents 


১৭০ তাফসীরে ইবৃন কাছীর 


দরূদ পাঠ করিবে আল্লাহ্‌ তাহার প্রতি দশবার অনুগ্রহ করিবেন। অতঃপর তোমরা 
আমার জন্য আল্লাহ্‌র দরবারে “অহ্বীলার জন্য দুআ করিবে । অহ্বীলা বেহেশতের মধ্যে 
একটি বিশেষ মর্ষাদাপূর্ণ স্থান। উহা আল্লাহ্‌র মাত্র একজন বান্দার জন্য সংগত এবং 
আশাকরি আমিই সেই ব্যক্তি হইব। আমার জন্য যে-ই অছীলার দু'আ করিবে, তাহার 
জন্য আমি কিয়ামতে সুপারিশ করিব । ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও নাসায়ী 
(র) কা'ব ইবৃন আলকামাহ (রে) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

২৫. ইসমাঈল আলকাজী (র) বলেন, মুহাম্মদ ইব্ন আবূ বকর (র) ... 
আব্দুল্লাহ ইব্‌ন আমর (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রানু (নট ইরশাদ 
করিয়াছেন 0:5]| 1১515705545 ০881-0 ddI 

যে ব্যক্তি আমার জন্য অছীলার দুআ করিবে কিয়ামত দিবসে আমার সুপারিশ 
তাহার জন্য অবশ্যই হইবে । 

২৬. ইসমাঈল আলকাজী (র) বলেন, সুলাখসান ইব্ন হারব (র) ... ও হযরত 
আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ 

Silt Ad ADM Lag OSS ৪1574519155 003 5151 

তোমরা আমার প্রতি দরূদ পাঠ কর, তোমরা আমার প্রতি দরূদ পাঠ করিলে ইহা 
তোমাদেরই পবিত্রতার উপায় হইবে । এবং তোমরা আল্লাহ্র দরবারে আমার জন্য 
অছীলার দু'আ কর। অছীলা হইল বেহেশতের একটি মর্যাদাপূর্ণ স্থান। উহা আল্লাহ্‌র 
এক ব্যক্তিই লাভ করিবেন এবং আশা করি সেই'ব্যক্তি আমিই হইব । 

ইমাম আহমদ (র) বলেন, হাসান ইব্‌ন মুসা (র) ... রূআইফি ইবৃন সাবিত 
আনসারী (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সা) ইরশাদ করিয়াছেন ঃ 
< ০২৯৩ ২0511৭92555 ৮6১10425511 ১৭1 401075৮1০৬০ ১০ 

যেই ব্যক্তি আমার প্রতি দরূদ পাঠ করিল এবং আল্লাহ্র দরবারে এই দু'আ করিল, 
হে আল্লাহ্‌! আপনি তাহাকে কিয়ামত দিবসে আপনার নিকটবর্তী আসনে স্থান দান 
করুন, তাহার জন্য আমার সুপারিশ ওয়াজিব হইবে । হাদীসের সনদ গ্রহণযোগ্য । 
অবশ্য সিহাহ সিত্তাহ গ্রন্থকারগণ ইহা বর্ণনা করেন নাই। 

২৭. ইসমাঈল আল-কাজী (র) বলেন, আলী ইব্‌ন আব্দুল্লাহ (র) ... ইব্‌ন 
আব্বাস (রা) হইতে বর্ণিত যে, তিনি এই দু'আ পাঠ করিতেন ঃ 
৬১৭৯০১558৮1 45855 ৮05 ৫১৪৫ ৮৮৯১ 850৮5এ১৪০৫ 

Lal SS LS UYU AY 


Contents 


সূরা আহ্যাব ১৭১ 


হে আল্লাহ্‌! আপনি মুহাম্মদ (সা)-এর বড় সুপারিশ কবুল করুন তাহার মর্যাদা 
বুলন্দ করুন। দুনিয়া ও আখিরাতে তাহাকে পার্থিব বস্তু দান করুন যেমন দান 
করিয়াছিলেন ইবরাহীম ও মূসা (আ)-কে। হাদীসের সনদ সহীহ, মযবুত ও নির্ভরশীল । 

মসজিদে প্ররেশ ও মসজিদ হইতে বাহির হইবার সময়ও দরূদ পাঠ করিবার 
নির্দেশ রহিয়াছে । এই বিষয়ে ইমাম আহমদ (র) ইসমাঈল ইবন ইবরাহীম (র) .... 
হযরত ফাতেমা আল কুবরা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) যখন 
মসজিদে প্রবেশ করিতেন তখন তিনি মুহাম্মদ (সা) এর প্রতি দরূদ পাঠ করিতেন এবং 
সালামও পেশ করিতেন। অতঃপর তিনি বলিতেন ৬] 351 ৬:5১ ৬1১৪ 21 41 
৩:২১ ০5! হে আল্লাহ্‌! আপনি আমার গুনাহ ক্ষমা করিয়া দিন এবং আপনার 
রহমতের দ্বার উন্মুক্ত করিয়া দিন এবং যখন মসজিদ হইতে বাহির হইতেন তখনও 
তিনি দরূদ পাঠ করিয়া সালাম করিতেন অতঃপর এই দু'আ পড়িতেন ৬১০| (৫111 
এ 51১৩1 এ] চে 1১ ৬:৬৩ হে আল্লাহ্‌! আমার গুনাহ ক্ষমা করিয়া দিন এবং 
আপনার অনুগ্রহের দ্বার আমার জন্য উন্মুক্ত করিয়া দিন। সালাতের শেষ বৈঠকে 
তাশাহহুদে দরূদ পাঠ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা পূর্বেই করিয়াছি। ইমাম 
শাফেয়ী রে).দরূদ শরীফ পাঠ করা ওয়াজিব বলিয়া মন্তব্য করেন । তিনি ব্যতীত আরো 
উলামায়ে কিরামও এই মত পৌষণ করেন। তবে প্রথম তাশাহ্‌হুদে দরূদ শরীফ পাঠ 
করা কেহ ওয়াজিব বলিয়া মন্তব্য করেন নাই । অবশ্য এই ক্ষেত্রে দরূদ শরীফ পাঠ করা 
মুস্তাহাব কিনা এই বিষয়ে ইমাম শাফেয়ী (র) হইতে দুইটি মত ব্যক্ত হইয়াছে । 

জানাযার সালাতে দরূদ শরীফ পাঠ করিতে হয়। তাহার নিয়ম হইল প্রথম 
তাকবীরের পর সূরা ফাতেহা পাঠ কর। দ্বিতীয় তাকবীরের পর দরূদ শরীফ পাঠ করা 
তৃতীয় তাকবীরের পর মৃতের জন্য দু'আ করা। চতুর্থ তাকবীরের পর এই দু'আ পাঠ 
করা _১৬০$ 1১585 ১9 ১১৯1 ৮১১৯৪ ১ ১৫। হে আল্লাহ্‌! তাহাকে তাহার বিনিময় 
হইতে বঞ্চিত করিও না এবং আমাদেরকে তাদের পরে ফিতনায় লিণ্ড করিও না। 

ইমাম শাফেয়ী (র) বলেন, মুতারবিফ ইব্‌ন মাধিন (র).... জনৈক সাহাবী (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন, জানাযার সালাতের সুন্নাত হইল, ইমাম প্রথম তাকবীর 
বলিয়া প্রথমে সূরা ফাতেহা চুপে চুপে পাঠ করিবেন। অতঃপর নবী করীম (সা)-এর 
প্রতি দরূদ পাঠ করিবেন। সর্বশেষে মৃতের জন্য একনিষ্ঠ হইয়া দু'আ করিবেন। পরবতী 
তাকবীরসমূহের পর কিছু পড়িবে না। অবশেষে চুপে সালাম করিবেন । ইমাম নাসায়ী 
ও রেওয়ায়েতটি হযরত আবূ উমামাহ (র) হইতে বর্ণনা করিয়াছেন । সাহাবায়ে কিরাম 
হইতে বর্ণিত হাদীসসমূহ বিশুদ্ধ মতে মারফু হাদীসের মর্যাদা লাভ করে। ইসমাঈল 
আলকাজী (র) মুহাম্মদ ইব্ন মুসান্না (র) সাঈদ ইব্‌ন মুসাইয়েব (র) হইতে হাদীসটি 
অনুরূপ বর্ণনা করিয়াছেন । হযরত আবু হুরায়রা ইব্‌ন উমর ও শা'বী (রা) হইতেও 
অনুরূপ বর্ণিত। 


Contents 


১৭২ তাফসীরে ইব্ন কাছীর 


ঈদের সালাতেও দরূদ শরীফ পাঠ করিবার নির্দেশ আছে ঃ ইসমাঈল আলকাজী 
(র) বলেন, মুসলিম ইব্ন ইবরাহীম (র) ... আলকামাহ (র) হইতে বর্ণিত। তিনি 
বলেন, একবার হযরত ইব্‌ন মাসউদ আবূ মূসা ও হযরত হুযায়ফা (রা)-এর নিকট 
ইহার তাকবীর করিতে হইবে কি পদ্ধতিতে? হযরত আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ জবাবে 
বলিলেন, প্রথম তাকবীরে তাহরীমাহ করিবে। এই তাকবীর দ্বারাই সালাত শুরু 
করিতে হইবে । তোমার প্রতিপালকের প্রশংসা করিবে এবং নবী করীম (সা)-এর প্রতি 
দরূদ পাঠ করিবে এবং দুআ করিবে । অতঃপর পুনরায় তাকবীর বলিবে এবং পূর্বের মত 
করিবে । পুনরায় তাকবীর বলিবে এবং পূর্বের মত করিবে অতঃপর আবার তাকবীর 
বলিবে এবং পূর্বের মত করিবে। ইহার পর কিরাত পাঠ করিয়া তাকবীর বলিবে এবং 
রুকৃ করিবে । ইহার পর দ্বিতীয় রাকআতের জন্য দণ্ডায়মান হইবে এবং কিরাত পাঠ 
করিবে । তোমার প্রতিপালকের হামদ করিবে ও নবী (সা)-এর প্রতি দরূদ শরীফ পাঠ 
করিবে এবং দু'আ করিবে । অতঃপর তকবীর বলিবে এবং পূর্বের মত করিবে অতঃপর 
রুকু করিবে । হযরত আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা)-এর এই জবাব শুনিয়া হযরত 
হুযায়ফা ও হযরত আবূ মূসা রো) বলিলেন, আবূ আব্দুর রহমান সত্য বলিয়াছেন। 
হাদীসের সনদ বিশুদ্ধ। 

দু'আ শেষে দরূদ পাঠ করা মুস্তাহাব ঃ ইমাম তিরমিযী (র) বলেন, আবূ দাউদ 
(র) হযরত ওমর ইবনুল খাত্তাব রা) হইতে বর্ণিত। তিনি বলেন, 
১০০ ৮1০০১০১৯(৮৪ 2১০ ০০:০৪ ১৪০০০ LY ta reall 

আসমান ও যমীনের মাঝে তোমার দু'আ ঝুলন্ত থাকে, উহার একটুও উপরে 
আরোহণ করে না; যাবৎ না নবী করীম (সা)-এর প্রতি দরূদ শরীফ পাঠ করিবে । 

আইউব ইব্‌ন মূসা (র) সাঈদ ইব্‌ন মুসাইয়েব এর মাধ্যমে হযরত উমর ইবনুল 
খাত্তাব (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন । মু'আয ইব্‌ন হারিস (র) .... হযরত 
উমর (রা) হইতে মারফু সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন। ইব্‌ন মুআবিয়াহ (র) ও তাহার 
গ্রন্থে মারফু সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন ঃ 


৬১৯ এই$ ১৮5 ৩1০ ৬৫০০৪ টস ১০০০9 ০০১%1১০2এ) ১৮2১8১51551 
৮৮59000০210 bios ১০৪৪ 
মাসমান ও যমীনের মাঝে দু'আ ঝুলন্ত থাকে, উপরে আরোহণ করে না যাবৎ না 


আমার প্রতি দরূদ শরীফ পাঠ করা হয়। তোমরা আমাকে আরোহীর পেয়ালার মত 
করিও না। আমার প্রতি দু'আ! ইক্িতে ও শেষে দরূদ শরীফ পাঠ করিও । 


Contents 


সুরা আহ্যাব ১৭৩ 


আব্দ ইব্‌ন হুমাইদ তাহার মুসনাদ গ্রন্থে বলেন, জা"ফার ইব্ন আওন (র) ... 
হযরত জাবের (রা) হইতে বর্ণিত।.তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সা) একবার আমাদিগকে 
বলিলেন ঃ | 


১০১০৮] ১০৮০৪ 48৮5 931 48105501519 ২1011 সে ৮৮1৩ 
Gr Vy Sig ill HEELS ULES Salad sgt ICL ILE 
HEMEL ACE iE ALL AS IE 
তোমরা আমাকে আরোহীর পেয়ালার মত করিও না; সে তাহার প্রয়োজনীয় 
যাবতীয় আসবাব সংগ্রহ করিবার পরে তাহার পানিয পেয়ালা সংগ্রহ করে উহাতে পানি 
ভরে। অজু করিবার প্রয়োজন হইলে অজু করে পান করিবার প্রয়োজন দেখা দিলে পান 
করে নচেৎ উহার পানি নিক্ষেপ করিয়া দেয়। তোমাদের দু'আর শুরুতে মধ্যভাগে এবং 
শেষ ভাগে আমার প্রতি দরূদ শরীফ পাঠ করিও । হাদীসটি গরীব এবং মূসা ইব্‌ন 
উকবাহ একজন দুর্বল রাবী । 
দু'আ কুনূত সম্পর্কে সর্বাপেক্ষা বেশি তাকীদ করা হইয়াছে । ইমাম আহমদ (র) 
সুনান গ্রন্থকারগণ, ইব্‌ন খুযায়মাহ ইব্‌ন হাব্বান ও হাকিম (র) আবুল জাওযা (র)-এর 
সূত্রে হযরত হাসান ইব্‌ন আলী (রা) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
(সা) আমাকে বিতরের সালাতের জন্য কিছু দু'আ শিক্ষা দিয়াছেন, তাহা হইল ঃ 
৩১৮২১০15১০৪ ০১525 ০৪১.০ ১৮১৪ ৮১৪০১ ০৪০১ ০০৪ ial Ll 
SIT CUR A YA ELUATE DLL 
SLi SSS SLE be Ny Sly 
ইমাম নাসায়ী রে) ইহার পর এই কথাও অতিরিক্ত বর্ণনা করিয়াছেন যে এই 
দু'আ পড়িবার পর ৯ «১1০ 111 ১.০ পাঠ করিবে । 
শুক্রবারে ও শুক্রবার রাত্রে অধিক দরূদ পাঠ করা মুস্তাহাব । এই প্রসংগে ইম্!ম 
আহমদ (র) বলেন, হুসাইন ইব্ন আলী জু'ফী (র).... আওস ইব্‌ন আওস সাকাফী 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সা) ইরশাদ করিয়াছেন £ 
CLERC GL Tani rll aii 
01০ 275০০০99155 00455 21৯৮০]। ০০5 18 ৬৪৪28 
.-সর্বাপেক্ষা উত্তম দিন শুক্রবার । এই দিনে আদম (আ)-কে সৃষ্টি করা হইয়াছে এই 
দিনেই তিনি মৃত্যুবরণ করিয়াছেন। এই দিনেই শিংগায় ফুৎকার দেওয়া হইবে এবং 
এই দিনেই বিকট ধ্বনী হইয়া সকলে জ্ঞান হারাইবে। অতএব এই দিনে তোমরা 


Contents 


১৭৪ তাফসীরে ইব্ন কাছীর 


আমার প্রতি অধিক দরূদ পাঠ করিবে তোমাদের দরূদসমূহ আমার নিকট পেশ করা 
হয়। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি মৃত্যুর পর পঁচিয়া 
গলিয়া যাইবেন, এই অবস্থায় আপনার নিকট দরূদ পেশ করা হইবে কিভাবে? তিনি 
বলিলেন 8 39 SUL EL A LD 3) 

আল্লাহ্‌ তা'আলা যমীনের উপর আম্বিয়ায়ে কিরামের শরীর ভক্ষণ করা হারাম 
করিয়াছেন। ইমাম আবূ দাউদ, নাসায়ী ও ইব্ন মাজাহ (র) ইহা হুসাইন ইব্‌ন আলী 
জু'ফী (র) হইতে এই সূত্রে বর্ণনা করিয়াছেন। ইব্ন খুয়ায়মাহ, ইব্‌ন হাব্বান দারে 
কুতনী ও নববী (র) এই হাদীস বিশুদ্ধ বলিয়া উল্লেখ করিয়াছেন। . 

২৮. আবু আব্দুল্লাহ ইব্‌ন মাজাহ (র) বলেন, আম্র ইব্ন ছাওয়াদ মিসরী (র) 
EEE হযরত আবুদ্দারদা রো) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ 
করিয়াছেন £ 


al ESL up is GUT ২] ১১:০1০51১1০11 1১541 
UL AE Se La Wal bd 
শুক্রবারে তোমরা আমার প্রতি অধিক দরূদ পাঠ কর। কারণ এই দিনে 
ফেরেশতাগণ উপস্থিত হন। তোমাদের যে কেহ এই দিনে আমার প্রতি দরূদ শরীফ 
পাঠ করিবে, উহা আমার নিকট পেশ করা হইবে। রাবী বলেন, আপনার মৃত্যুর পরে 
কি উহা আপনার নিকট পেশ করা হইবে ? তিনি বলিলেন, আল্লাহ্‌ তা'আলা যমীনের 
প্রতি আধিয়ায়ে কিরামের শরীর ভক্ষণ করা নিষিদ্ধ করিয়াছেন। আল্লাহ্র নবী জীবিত 
তাহাকে রিজিক দেওয়া হয়। এই সুত্রে হাদীসটি গরীব । উবাদাহ ইব্‌ন নুসাই রে) ও 
আবু দ্দারদা (রা) এর মাঝে সাক্ষাৎ ঘটে নাই। বিচ্ছিন্নতা রহিয়াছে । ইমাম বায়হাকী 
শুক্রবার দিনে ও শুক্রবার রাত্রে অধিক দরূদ শরীফ পাঠ করা সম্পর্কে হযরত আবু 
উমামাহ ও হযরত ইব্‌ন মাসউদ (রা)-এর মাধ্যমে রাসূলুল্লাহ্‌ (সা) হইতে হাদীস 
বর্ণনা করিয়াছেন । কিন্তু উহাদের সুত্র দুর্বল । হাসান বসরী (রে) হইতে মুরসাল সূত্রেও 
হাদীস বর্ণিত। ইসমাঈল আলকাজী (র) হাসান বসরী (র) হইতে বর্ণনা করিয়াছেন। 
তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 
sill Ca ls ba LD 55০21 0858 
রুহুল কুদ্‌স হযরত জিবরীল (আ) যাহার সহিত কথা বলিয়াছেন, যমীন তাহার 
শরীর ভক্ষণ করে না। কাজী বলেন, ইমাম শাফেয়ী (রর) বলিয়াছেন, ইব্রাহীম ইব্‌ন 
মুহাম্মদ (র) সফ্ওয়ান ইব্‌ন সালীম হইতে বর্ণনা করেন । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) 
ইরশাদ করিয়াছেন, শুক্রবার দিনে ও শুক্রবার রাত্রে আমার প্রতি অধিক দরূদ পাঠ 


Contents 


সুরা আহ্যাব ১৭৫ 


কর। হাদীসটি মুরসাল। জুমআর দিনে খতীবের উপর উভয় খুতবায় দরূদ পাঠ করা 
ওয়াজিব এবং দরূদহীন খুতবা শুদ্ধও হইবে না। কারণ খুতবাহ ইবাদত এবং ইবাদতে 
আল্লাহ্র যিকির করা শর্ত। অতএব ইহাতে রাসূলুল্লাহ্‌ (সা) এর যিকির ওয়াজিব 
হইবে । যেমন আযান ও সালাতের মধ্যে আল্লাহ্‌র যিকিরের সহিত রাসূলুল্লাহ (সা)-এর 
যিকির হইয়া থাকে । ইমাম শাফেয়ী ও আহমদ (র) এই মত পোষণ করেন। 


রাসূলুল্লাহ্‌ (সা)-এর কবর যিয়ারতকালেও দরূদ শরীফ পাঠ করা মুস্তাহাব 
ইমাম আবু দাউদ (র) বলেন, ইব্‌ন আওফ মুহাম্মদ ইবন মুক্রী (র) ... হযরত 
আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 
6১৮০] 445 501 ৮২৯ ৬৯৬১ ২০2 4111 El sels snl ie ie Ls 
তোমাদের মধ্যে যে কেহ আমার প্রতি সালাম করিবে আল্লাহ্‌ তা'আলা আমার 
রূহকে ফিরাইয়া দেন। এবং আমিও তাহার সালামের জবাব দেই। হাদীসটি কেবল 
ইমাম আবূ দাউদ বর্ণনা করিয়াছেন । এবং ইমাম নববী (র) আযকার নামক কিতাবে 
ইহা বিশুদ্ধ বলিয়া মন্তব্য করিয়াছেন। ইমাম আবূ দাউদ (র) আরো বলেন, আহমদ 
ইব্‌ন সালেহ (র) হযরত আবু হুরায়রা রো) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
(সা) ইরশাদ করিয়াছেন ঃ 
১২9১4০১006৮ 0১৪৮:৪01০2520085852 0৯8 
১১৫0০৯৪১৮12 
তোমরা তোমাদের ঘরকে কবরের ন্যায় আল্লাহ্‌র যিকির শূন্য করিও না এবং 
আমার কবরের নিকট তোমরা ঈদ ও মেলা অনুষ্ঠিত করিও না। তোমরা আমার প্রতি 
দরূদ পাঠ করিও। তোমরা যেখানেই অবস্থান করনা কেন তোমাদের দরূদ আমার 
নিকট পৌছাইয়া দেওয়া হয়। এই হাদীসও কেবল ইমাম আবু দাউদ (র) বর্ণনা 
করিয়াছেন। ইমাম নববী রে) ইহাকে বিশুদ্ধ বলিয়া মন্তব্য করিয়াছেন। ইমাম আহমদ 
(র) শুরাইহ (র)-এর সূত্রে আব্দুল্নাহ ইবন নাফি' হইতে উক্ত সনদে বর্ণনা করিয়াছেন । 
'ফযলুসসালাত আলাননবী' (সা) নামক গ্রন্থে কাজী ইসমাঈল ইব্‌ন ইসহাক (র) 
বলেন, ইসমাঈল ইবৃন আবূ উওয়াইস (র).... হযরত আলী ইব্‌ন হুসাইন (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি প্রতি দিন সকালে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কবর যিযারত 
করিতে আসিত এবং দরূদ পাঠ করিত । কবরের কাছে আসিয়া দরূদ পাঠ করিবার এই 
নিয়মে কোন ব্যতিক্রম ঘটিত না। একদিন হযরত আলী ইব্‌ন হুসাইন তাহাকে 
জিজ্ঞাসা করিলেন, নিয়মিতভাবে দরূদ পাঠ করিতে প্রতিদিন এখানে আস কেন? 
লোকটি. বলিল, নবী করীম (সা)-এর প্রতি সালাত সালাম করা আমি অত্যন্ত পছন্দ 


Contents 


১৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


করি। তখন আলী ইব্‌ন হুসাইন (র) তাহাকে বলিলেন, আমি. একটি হাদীস কি 
তোমাকে শুনাইব? লোকটি বলিল, জী হ্যা, অবশ্যই শুনাইয়া 'দিন। তখন তিনি 
বলিলেন, আমার আব্বা আমার দাদা হইতে বর্ণনা করিয়াছেন, কিনার কলহ 
(সা) ইরশাদ করিয়াছেন ঃ ্‌ 
78217858784 78787775875875 
Sra Alii 
তোমরা আমার কবরকে ঈদের স্থানে পরিণত করিও না এবং তোমাদের ঘরকে 
কবরের মত ইবাদত শূন্য করিও না। তোমরা যেখানেই অবস্থান কর না কেন সেখান 
হইতে আমার প্রতি দরূদ সালাম পেশ কর। তোমাদের দরূদ ও সালাম আমার নিকট 
পৌছাইয়া দেওয়া হয়। হাদীসের সনদে এক ব্যক্তি নাম ছাড়া উল্লেখ করা হইয়াছে। 
অবশ্য হাদীসটি মুরসাল সৃত্রেও বর্ণিত আছে। আব্দুর রাজ্জাক (র) তাহার 'মুসান্নাফ' 
গ্রন্থে বলেন, সাওরী (র).... হাসান ইব্ন হাসান ইব্‌ন আলী (রা) হইতে বর্ণিত। 
পাপা রা পারার 
তিনি বলিলেন, রিনা 


25188954 
তোমরা আমার কবরে ঈদ ও মেলার অনুষ্ঠান করিও না এবং তোমাদের ঘরকে 
কবরের মত ইবাদত শূন্য করিও না। তোমরা যেখানেই অবস্থান কর সেখানে থেকেই 
আমার প্রতি দরূদ পাঠ কর। তোমাদের দরূদ আমার কাছে পৌছাইয়া দেওয়া হয়। 
হযরত হাসান (র) যাহাদিগকে নিষেধ করিয়াছিলেন সন্ভবত তাহারা প্রয়োজন অতিরিক্ত 
উচ্চস্বরে দরূদ পাঠ করিয়া বেআদবী করিয়াছিলেন; এই কারণে তিনি তাহাদিগকে 
নিষেধ করিয়াছিলেন। ইহাও বর্ণিত। একবার তিনি এক ব্যক্তিকে বার বার কবর 
যিয়ারত করিতে দেখিয়া বলিলেন, ওহে! তোমার এবং উন্দুলুসে বসবাসকারী ব্যক্তির 
মধ্যে কোন পার্থক্য নাই। অর্থাৎ যেমন তোমার দরূদ রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে 
পৌছাইয়া দেওয়া হয় অনুরূপভাবে তাহার দরূদও পৌছাইয়া দেওয়া হয়। কিয়ামত 
পর্যন্ত এই নিয়মে কোন পার্থক্য ঘটিবে না। 
আল্লামা তাবরানী (র) তাহার মু'জামে কবীর গ্রন্থে বলেন, আহমদ ইব্‌ন রিশদীন 
মিসরী (র) ....... হাসান ইব্‌ন আলী (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
(সা) ইরশাদ করিয়াছেন, তোমরা যেখানেই অবস্থান কর না কেন সেখান হইতে 
আমার প্রতি দরূদ পাঠ কর । আমার প্রতি তোমাদের দরূদ পৌছাইয়া দেওয়া হয়। 


Contents 


TAN ১৭৭ 


অতঃপর আল্লামা তাবরানী (র) বলেন, আব্বাস ইব্‌ন হামদান (র)..... “হাসান ইবন 
আলী (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) $443.4 41101 
৷ ০ ৬৯০ পাঠ করিয়া বলিলেন, ইহা একটি ভেদ । তোমরা কিছু জিজ্ঞাসা 
না করিলে আমি তোমাদিগকে ইহা সম্বন্ধে কিছুই বলিতাম না। আল্মাহ্‌ তা'আলা 
আমার সহিত দুইজন ফেরেশতা নিয়োজিত করিয়াছেন। যখনই কোন মুসলমানের 
নিকট আমার নাম লওয়া হয় অতঃপর সে আমার প্রতি দরূদ পাঠ করে তখনই সেই 
দুইজন ফেরেশতা বলেন এ! «111১৪ আল্লাহ তোমাকে ক্ষমা করুন। আল্লাহ এবং 
তাহার ফেরেশতাগণও তখন আমীন বলেন। অনুরূপ যখনই কেহ আমার প্রতি দরূদ 
পাঠ করে সেই দুইজন ফেরেশতা বলেন এ! «1১৪ আন্মাহ তোমাকে ক্ষমা করুন। 
সরি কেকা ত নারির নারদ এতা ক $ 
গরীব । 

ইমাম আহমদ রে) বলেন, অরী (র).. হযরত আপা ইবন মাসউদ (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সো) ইরশাদ করিয়াছেন ১১:4৫:25 | 
9.1 ০০1৮০ ৮১৯15 ৮০০% ৮৪ আল্লাহ্র এমন কিছু ফেরেশতা আছেন, | 
যাহারা পৃথিবীতে ভ্রমণ করিয়া আমার উম্মতের পক্ষ হইতে আমার নিকট সালাম 
পৌছাইয়া দেন। ইমাম নাসায়ী (র)-ও স্বীয় সূত্রে হাদীসটি অনুরূপ বর্ণনা করিয়াছেন। 

অপর এক হাদীসে বর্ণিত ৪ 

যে ব্যক্তি আমার কবরের কাছে অবস্থান করিয়া আমার প্রতি দরূদ পাঠ করে উহা 
আমি শ্রবণ করি আর যে ব্যক্তি দূর হইতে দরূদ পাঠ করে উহা আমার নিকট 
পৌছাইয়া দেওয়া হয় । 

এই হাদীসের সনদেও দুর্বলতা রহিয়াছে। কেননা মুহাম্মদ ইব্‌ন মারওয়ান সুদ্দী 
নামক রাবী, কেবল তিনিই ... আবু হুরায়রা এর সূত্রে মরফু* রূপে বর্ণনা করিয়াছেন । 
এবং তিনি হইলেন বিবর্জিত ও প্রত্যাখাত। 

আমাদের উলামায়ে কিরামগণ বলেন, মুহরিম যখন তাহার তালবিয়াহ (লাববায়কা 
আল্লাহুম্মা লাব্বায়কা) হইতে অবসর গ্রহণ করেন তখন তাহার পক্ষে দরূদ শরীফ পাঠ 
করা মুস্তাহাব । ইমাম শাফিয়ী ও দারেকুতুনী (র) ... ইব্‌ন মুহাম্মদ ইবন আবূ বকর 
(র) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, যখন কেহ তাহার তালবিয়াহ বলা হইতে 
অবসর হইতেন তখন তাহাকে নবী করীম (সো)-এর প্রতি দরূদ পাঠ করিতে হুকুম 
করা হইত । . 

ইসমাঈল আল কাজী (র) বলেন, আরিম ইব্‌ন ফযল (র) ... ওহ্‌ব ইবৃন আজ্দা 
হইতে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত উমর (রা) কে বলিতে শুনিয়াছি, তোমরা 


ইবৃন কাছীর__২৩ (৯ম) 


Contents 


১৭৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


যখন পবিত্র মক্কায় আগমন কর তখন সাতবার বাইতুল্নাহর তাওয়াফ কর এবং মাকামে 
ইবরাহীমে দুই রাকাআত সালাত আদায় কর। অতঃপর সাফা পাহাড়ে আরোহণ করিয়া 
এমন একটি স্থানে দণ্ডায়মান হও, যেখান হইতে বাইতুল্লাহ দেখা সম্ভব হয় এবং 
সাতবার আল্লাহু আকবর বল, আল্লাহ্‌র প্রশংসা কর এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি 
দরূদ পাঠ কর ও দু'আ কর। অতঃপর মারওয়া পাহাড়েও আরোহণ করিয়া অনুরূপ 
সাতবার আল্লাহু আকবর বলিবে, আল্লাহ্র প্রশংসা করিবে, দরূদ পাঠ করিবে ও দু'আ 
করিবে । হাদীসের সনদ বিশুদ্ধ । 
করা মুস্তাহাব । তাহারা ১১ এ৭ (4: এর দ্বারা দলীল পেশ করেন। কোন কোন 
তাফসীরকার বলেন, আয়াতের মর্ম হইল যখনই আল্লাহ্‌র নাম লওয়া হইবে তখনই 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর নামও লইতে হইবে ও দরূদ পাঠ করিতে হইবে। কিন্তু অধিকাং 
উলামায়ে কিরাম এই বিষয়ে ইহাদের বিরোধিতা করেন। তাহারা বলেন, যবেহ 
করিবার সময় এমন একটি সময়, যখন কেবল আল্লাহ্‌র নামই উল্লেখ করিতে হইবে; 
যেমন পানাহার ও স্ত্রী মিলন কালে আল্লাহ্র নাম লইতে হয়। কোন হাদীস দ্বারা এই 
সকল মুহূর্তে রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি দরূদ পাঠ করা প্রমাণিত হয় না। 

ইসমাঈল আলকাজী (র) বলেন, মুহাম্মদ ইবন আবূ বকর আল মুকাদ্দাসী (র) ... 
হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সো) ইরশাদ 
করিয়াছেন ৪ ৮১১২১41৫১৮১ 4111 003 41234015080 ৮15 614 

তোমরা আহ্বিয়ায়ে কিরাম ও রাসূলগণের প্রতি দরূদ পাঠ কর। আল্লাহ্‌ তা'আলা 
যেমন আমাকে প্রেরণ করিয়াছেন তাহাদিগকেও প্রেরণ করিয়াছেন । হাদীসের সনদে 
দুইজন দুর্বল রাবী রহিয়াছেন, তাহারা হইলেন আমর ইব্‌ন হারন ও তাহার শায়েখ। 
১151 ৭1 | অবশ্য আব্দুর রজ্জাক (র) সাওরী (র)-এর মাধ্যমে মূসা ইবন আবীদা 
যুবায়দী হইতে ইহা বর্ণনা করিয়াছেন । 

কানে মুনমুন বা খসখস শব্দ হইলেও দরূদ পাঠ করা মুস্তাহাব, যদিও এই 
বিষয়ে বর্ণিত হাদীস বিশুদ্ধ হয়। এই বিষয়ে ইমাম আবু বকর মুহাম্মদ ইব্‌ন ইসহাক 
ইব্‌ন খ্যায়নাহ রে) তাহার “সহীহ' গ্রন্থে একটি হাদীস বর্ণনা করিয়াছেন । তিনি বলেন, 
_ যিয়াদ ইব্‌ন ইয়াহয়া রে)... আবু রাফে রো) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
.(সা) ইরশাদ করিয়াছেন ঃ 


-১৯ ১০১৫১ ৮০৭]। ১4১০85৮৮০৫৮ ৮১৫১15০4408 Sib Il 
যখন তোমাদের কাহারও কানে মুনুমুন কিংবা খসখস শব্দ হয় তখন সে যেন 
আমাকে স্মরণ করিয়া আমার প্রতি দরূদ পাঠ করে এবং বলে, যে ব্যক্তি আমাকে 


Contents 


সুরা আহ্যাব ১৭৯ 


কল্যাণের সহিত স্মরণ করিয়াছে আল্লাহ্‌ও যেন তাহাকে কল্যাণের সহিত স্মরণ করেন । 
হাদীসের সনদ গরীব এবং ইহা সাবিত কিনা ইহাও বিবেচনাধীন । 

লেখক উলামায়ে কিরাম রাসূলুল্লাহ্‌ (সা)-এর নাম লিখার সময় তাহার প্রতি 
দরূদ লেখা মুস্তাহাব মনে করেন । কাদেহ ইব্‌ন রাহ্মাহ রে) ... ইব্ন আব্বাস রো) 
হইতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন £ 
৯0] এ) 5৪ ৯০] 0195 442200১1411 15511 508 ৪৬5 2 Cm 

মাসআলা ৪ যে ব্যক্তি আমার প্রতি দরূদ শরীফ লিপিবদ্ধ করে তাহার পক্ষ হইতে 
আমার জন্য দরূদ জারী থাকিবে, যতকাল এ কিতাবে আমার নাম লিপিবদ্ধ থাকিবে । 
তবে হাদীসটি একাধিক কারণে শুদ্ধ নহে। হযরত আবু হুরায়রা (রা) হইতেও ইহা 
বর্ণিত। কিন্তু উহাও সহীহ নহে। হাফিজ আবূ আব্দুল্লাহ যাহাবী (র) বলেন, আমার 
ধারণা ইহা মাওযূ ও বানোয়াট । হযরত আবূ বকর ও ইব্‌ন আব্বাস (রা) হইতেও 
অনুরূপ বর্ণিত । কিন্তু উহাও শুদ্ধ নহে। ০11, 

খতীব বাগদাদী (র) তাহার ‘আল জামে লিআদাবির রাবী ও য়া‘সার্মে‘ গ্রন্থে উল্লেখ 
করিয়াছেন, আমি ইমাম আহমদ ইব্ন হাম্বল (র) কে বহুবার রাসূলুল্লাহ্‌ (সা)-এর নাম 
লিখিতে দেখিয়াছি, কিন্তু কখনও তাহাকে দরূদ লিখিতে দেখি নাই। তবে আমি 
জানিতে পারিলাম, তিনি মৌখিক দরূদ শরীফ পাঠ করিতেন। ৰ 

আম্বিয়ায়ে কিরাম ব্যতীত অন্য কাহারও প্রতি দরূদ পাঠ করা যায় কিনা এই বিষয়ে 
অধীনস্থ করিয়া তো অন্যের প্রতিও দরূদ পাঠ করা যায়; যেমন এইরূপ বলা- 


কিন্তু পৃথক ভাবে অন্যদের প্রতি দরূদ পাঠ করা যায় কিনা এই বিষয়ে মতপার্থক্য 
রহিয়াছে। কতিপয় উলামায়ে কিরাম বলেন, পৃথক ভাবেও অন্যদের প্রতি দরূদ পাঠ 

রা যায়। তাহারা নিম্নের আয়াত ও হাদীসসমূহ দলীল হিসাবে পেশ করেন। ইরশাদ 
হইয়াছে ঃ 

১. ১৮০০৫১০৫৬1৩ 

SL. TID SL eke 

Sink Labret Geille Ls 

১. হযরত আব্দুল্লাহ ইবন আবূ আওফা (রা) বলেন, যখন কোন কওম তাহাদের 
সদকার মাল লইয়া রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট উপস্থিত হইত তখন তিনি বলিতেন, 


Contents 


১৮০ তাফসীরে ইব্ন কাছীর 


৫212 J০ 14 একবার আমার পিতা তাহার সদকার মাল লইয়া রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর নিকট আসিলে তিনি বলিলেন ৪ ৬| ]| ৮ ১২০ | বুখারী ও 
মুসলিম শরীফে ইহা বর্ণিত। 

২. হযরত জাবের (রা) বলেন, একবার তাহার স্ত্রী রাসূলুল্লাহ্‌ সো)-কে বলিল, 
৯৪) ৮123 ৪5 4:৭4411 4৯৭৪৪ তখন রাসূলুল্লাহ্‌ সা) বলিলেন 4৯০ 44/41 ০০ 
এ ৭4০ ০০ জুমহুর উলামা বলেন, আত্বিয়ায়ে কিরাম ছাড়া অন্য কাহারও প্রতি 
পৃথকভাবে দরূদ ও সালাত পেশ করা জায়েয নহে। কারণ ইহা তাহাদের 'জন্য শিআর 
ও বিশেষ চিহ্ন হিসেবে বিবেচিত । অতএব «১4০ 4111 51. ৯৫২৬ ০03 কিংবা ৮1০ 003 
«১০ 4111 ১.০ বলা যাইবে না। যেমন ৯ ১০ ৬ বলা যায় না। কারণ এ ১০ 
ইহা কেবল আল্লাহ্‌র সহিত খাস। যদিও অর্থের দিক হইতে ইহা অশুদ্ধ নহে। তবে 
উপরোল্লেখিত উলামায়ে কিরাম যেই আয়াত ও হাদীস পেশ করিয়াছেন, উহাতে 
উল্লেখিত ৪1১1. এর অর্থ দরূদ নহে; বরং উহার অর্থ হইল অনুগ্রহের জন্য দু'আ করা 
ও অনুগ্রহ করা । যেহেতু রাসূলুল্লাহ্‌ সো) আবূ আওফার পরিবারবর্গ এবং হযরত জাবের 
ও তাহার স্ত্রীর জন্য আল্লাহ্‌র অনুগ্রহ অবতীর্ণ হইবার দু'আ করিয়াছিলেন, অতএব ইহা 
তাহাদের শিআরও নহে। 
পেশ করা না জায়িয হইবার কারণ হইল ইহা বিপথগামী ও প্রবৃত্তির অনুসারীদের 
শিআর-এ পরিণত হইয়াছে । এই সকল লোক তাহাদের শ্রদ্ধাভাজনদের প্রতি সালাত 
পেশ করিয়া থাকে । অতএব তাহাদের অনুকরণ করা যাইবে না। 

আধ্বিয়ায়ে কিরাম ব্যতীত অন্যের প্রতি দরূদ ও সালাত পেশ করিতে যাহারা নিষেধ 
করেন, তাহাদের মধ্যে এই বিষয়ে মতপার্থক্য রহিয়াছে যে, ইহা কি মাকরূহ 
তাহরীমাহ, না মাকরূহ তানযীহী না কি অনুরূপ ৷ আবূ বকর যাকারিয়া নববী (র) ইহা 
তাহার “কিতাবুল আযকার' নামক গ্রন্থে সবিস্তারে আলোচনা করিয়াছেন। অবশেষে 
তিনি বলেন, বিশুদ্ধ মত যা অধিকাংশ উলামায়ে কিরাম গ্রহণ করিয়াছেন তাহা হইল 
ইহা মাকরূহ তানযীহী। কারণ ইহা বিদআতীদের শিআর ৷ এবং তাহাদের শিআর গ্রহণ 
করা নিষিদ্ধ । 
সালাত আব্বিয়ায়ে কিরামের জন্য খাস। যেমন এ ১০ আল্লাহ্র জন্য খাস। অতএব 
যেমন এই ১০ ১৯০ বলা যায় না, অনুরূপভাবে আবুবকর সালাল্নাহু আলাইহি ও 
আলী সান্লাল্লাহ আলাইহি বলা যাইবে না। তবে আম্বিমায়ে কিরাম ব্যতীত অন্যদের 
জন্য পৃথকভাবে ‘সালাম’ ব্যবহার করা যাইবে কিনা এই বিষয়ে আবু মুহাম্মদ জুওয়াইনী 
(র) বলেন, ইহাও ‘সালাত’ এর ন্যায় অন্যদের জন্য পৃথকভাবে ব্যবহার করা যাইবে না 


Contents 


সূরা আহ্যাব ১৮১ 


এবং অনুপস্থিত ব্যক্তির জন্য ব্যবহার করা যাইবে না৷ অতএব আধ্দিয়া ব্যতীত অন্যের 

জন্য +১.| «4.০ বলা যাইবে না। এই বিষয়ে জীবিত ও মৃত সকলেই সমান। অবশ্য 
উপস্থিত ব্যক্তিকে সম্বোধন করিয়া এ-১...- এ: ১৮. কিংবা +54-১-.|1 
বলা সর্বসম্মতিক্রমে জায়িয। 

আল্লামা ইব্‌ন কাসীর (র) বলেন, বহু কিতাবে সমস্ত সাহাবায়ে কিরামের মধ্যে 
কেবল হযরত আলী (রা)-এর জন্য আলাইহিস সালাম কিংবা কাররামাল্লাহু আজ্হাহু 
ব্যবহার করা হইয়াছে। অর্থের দিক হইতে যদিও ইহা অশুদ্ধ নহে কিন্তু যেহেতু ইহা 
সাহাবায়ে কিরামের প্রতি সম্মান প্রদর্শনের ব্যাপার, এই কারণে এইরূপ করা সংগত 
নহে। সাহাবায়ে কিরামের মধ্যে এই বিষয়ে সমতা রক্ষা করা উচিৎ। হযরত আলী 
(রা)-এর জন্য এইরূপ করা হইলে হযরত আবূ বকর উমর ও হযরত উসমান 
(রা)-এর জন্য এইরূপ শব্দ ব্যবহার করা অধিক সংগত হওয়া উচিৎ। 

ইসমাঈল আলকাজী (র) বলেন, আব্দুল্লাহ ইব্‌ন আব্দুল ওয়াহিদ (র) ... হযরত 
ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত । তিনি বলেন ঃ 


lL ULV oN LYN LLNS 
-৪১৯০1৮৩ 1:11 


নবী করীম (সা) ব্যতীত কাহারও প্রতি সালাত ও দরূদ পেশ করা ঠিক নহে। 
অবশ্য মুসলমান নর-নারীর জন্য ক্ষমা প্রার্থনা করা যাইবে । ইসমাঈল আলকাজী (র) 
আরো বলেন, আবূ বকর ইব্ন আবৃ শায়বাহ (র) হইতে বর্ণিত। তিনি বলেন, একদা 
হযরত উমর ইব্‌ন আব্দুল আজীজ (র) এক পত্রে লিখিলেন £ 

কিছু লোক পরকালের আমল দ্বারা পার্থিব সম্পদ লাভ করিতেছে এবং কিছু সংখ্যক 
ওয়ায়িজ ও বক্তা যেমন রাসূলুল্লাহ (সা)-এর প্রতি সালাত ও দরূদ পেশ করা হয় 
অনুরূপভাবে তাহারা খলীফা ও আমীরদের প্রতিও সালাত পেশ করে । আমার এই পত্র 
যখন তোমার নিকট পৌছিবে তখন তুমি তাহাদিগকে এই হুকুম কর, তাহারা যেন 
নবীগণের প্রতিই কেবল সালাত পেশ করে এবং অন্যান্য মুসলমানদের জন্য দু'আ 
করে । রেওয়ায়েতটি হাসান। 

ইসমাঈল আলকাজী রে) বলেন, মু'আয ইব্‌ন আসাদ রে) ইব্‌ন ওহ্‌ব রে) হইতে 
বর্ণিত। তিনি বলেন, একবার হযরত কা'ব (রা) হযরত আয়িশা (রা)-এর নিকট 
উপস্থিত হইলেন এবং তাহারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর আলোচনা করিলেন । হযরত কা'ব 
বলিলেন, প্রতিদিন প্রত্যষে সত্তর হাজার ফেরেশতা রাসূলুল্লাহ্‌ (সা)-এর কবর 
মুবারকের চতুর্দিকে বেষ্টন করিয়া ডানা মারিয়া মারিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি 
সালাত ও দরূদ পেশ করেন। অনুরূপভাবে রাত্রিকালেও সত্তর হাজার ফেরেশতা তাহার 


Contents 


১৮২ তাফসীরে ইব্‌ন কাছীর 


কবরকে চতুর্দিকে হইতে বেষ্টন করিয়া দরূদ পেশ করেন। কিয়ামত পর্যন্ত 
ফেরেশতাগণ এইরূপ করিতে থাকিবেন। অবশেষে রাসূলুল্লাহ্‌ (সা) যখন কিয়ামতে 
কবর হইতে বাহির হইবেন তখন তিনি সত্তর হাজার ফেরেশতার.সংগে বাহির হইবেন। 

আল্লামা নববী (র) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি যখন দরূদ পেশ করিবে 
তখন কেবল দরূদই নহে বরং সালামও পেশ করিতে হইবে । অতএব শুধু «||| এ 
₹১1- বলিবে না। অনুরূপভাবে শুধু সালামও পেশ করিবে না। 1১:21 ১2৮11 14:05 


(৮৮15 17415 4:1517405 দ্বারা-ইহা প্রমাণিত । অতএব যখন সালাত ও সালাম 


Ed শা 


করিবে তখন - ৮1-১1-941০ «11 51-০ বলাই উত্তম । 
5) ২ 5৯ ৫৭৫5 254 4% 1239/39, ৫ 
$ 5৩0 & 2 পথ dl 3 1 OSH OZ ৪) (০4) 


রি 
০২৬ (1৩০8051955১ 
৫৫ ৩১৫,৮৮০ 25145281535 (০১) 
GETS EEG EE 


৫৭. যাহারা আল্লাহ্‌ ও রাসূলকে পীড়া দেয় আল্লাহ্‌ তো তাহাদিগকে দুনিয়া ও 
আখিরাতে অভিশপ্ত করেন এবং তিনি তাহাদিগের জন্য প্রস্তুত রাখিয়াছেন 
লাঞ্চনাদায়ক শাস্তি । 

৫৮. মু‘মিন পুরুষ ও মু'মিন নারী কোন অপরাধ না করিলেও যাহারা 
তাহাদিগকে পীড়া দেয় তাহারা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে। 

তাফসীর £ যাহারা আল্লাহ্‌র আদেশ অমান্য করিয়া ও তাহার নিষিদ্ধ বিষয়ে 
বারংবার লিপ্ত হইয়া আন্মাহ্‌কে কষ্ট দেয় এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি দোষারোপ 
করিয়া তাহার রাসূল (সা)-কে পীড়া দেয়, উপরোন্লেখিত আয়াতে আল্লাহ্‌ তাআলা 
তাহাদিগকে ধমক দিয়াছেন (নাউযুবিল্লাহ মিন যালিক) হযরত ইকরিমাহ €র) বলেন, 
1505 2101 555১১ ০১31 51 সেই সকল লোক সম্বন্ধে অবতীৰ্ণ হইয়াছে, যাহারা ছবি 
অংকন করে ও মূর্তি তৈয়ার করে। 

বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত। সুফিয়ান ইব্‌ন উয়ায়নাহ (র) হযরত আবু 
হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন £ 
JEL SEUSS GL IES ECU 

৮৩ 
-১৮৫4-115 


Contents ₹ 


সূরা আহ্যাব ১৮৩ 


আন্রাহ্‌ বলেন, আদম সন্তান যমানাকে গালি দিয়া আমাকে পীড়া দেয়। অথচ 
যামানা সৃষ্টিকারী আমি নিজেই, উহার দিবা নৈশ আমি পরিবর্তন করিয়া থাকি। 

জাহেলী যুগে মানুষ বলিত 1545154 6, 43 ৷ £450 হায়! যামানার 
বঞ্চনা! সে তো আমাদের সহিত এমন এমন করিয়াছে। বস্তুত: তাহারা আল্লাহ্র কাজ 
যামানার প্রতি সম্বন্ধিত করিত এবং তাহাকে গালি দিত । অথচ, সব কিছু আল্লাহ্‌ই 
করেন। ইহা হইতে তাহাদিগকে নিষেধ করা হইয়াছে। ইমাম শাফিয়ী ও আবূ উবাইদ 
প্রমুখ ওলামায়ে কেরাম উপরোক্ত মত বর্ণনা করিয়াছেন। 

_ আওফী (র) হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, আলোচ্য আয়াত 
সেই সকল লোক সম্বন্ধে নাযিল হইয়াছে, যাহারা হযরত সফিয়্যাহ (রা)-কে বিবাহ 
করিবার পর রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিন্দা করিয়াছিল। কিন্তু প্রকাশ্য ইহাই যে, আয়াত 
কেবল বিশেষ লোক সম্বন্ধে নাষিল হয় নাই, বরং ইহা) আম, যাহারা রাসূলুল্লাহ্‌ 
(সা)-কে যে কোন ভাবে গীড়া দেয় তাহারা সকলেই ইহারু অন্তর্ভুক্ত । আর যে ব্যক্তি 
রাসূলুল্লাহ (সা)-কে পীড়া দেয় সে আল্লাহ্‌কে পীড়া দেয়। যে রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
আনুগত্য করে বস্তুত: সে আল্লাহ্‌র আনুগত্য করে। 

ইমাম আহমদ (র) বলেন, ইউনুস (র) ... ইবৃন মুগাফফাল মুযানী হইতে বর্ণিত। 
তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ৪ 


LL Gis Uae ASSEN LLL a LLU 
১৪৪ 00131 ১০৩৪ JAPA ১৫৫৯১ 1৮-৯১১১৪+১০ ১১৭ 
55০14 ৬৬৮ 201 01015020145 
তোমরা আমার সাহাবা সম্পর্কে আল্লাহকে ভয় কর, আল্লাহ্‌কে ভয় কর । আমার 
পরে তাহাদিগকে তোমরা অপবাদের লক্ষ্যবস্তু বানাইওনা। যাহারা তাহাদিগকে 
ভালবাসে তাহারা আমাকে ভালবাসার কারণেই তাহাদিগকে ভালবাসে । আর যাহারা 
তাহাদের প্রতি বিদ্বেষ পোষণ করে বস্তুত তাহারা আমার প্রতি তাহাদের বিদ্বেষের 
কারণেই তাহাদের প্রতি বিদ্বেষ পোষণ করে। যাহারা তাহাদিগকে পীড়া দেয় বস্তুত 
তাহারা আমাকেই পীড়া দেয় । আর যে ব্যক্তি আমাকে পীড়া দেয় বস্তুত সে আল্লাহৃকেই 
পীড়া দেয়। আর যে আল্লাহকে পীড়া দেয় অচিরেই তিনি তাহাকে পাকড়াও করিবেন। 
ইমাম তিরমিযী (র) আবীদাহ ইব্‌ন আবু রায়েতাহ (র) .... হইতে আব্দুল্লাহ ইব্‌ন 
মুগাফফাল (রা) এর সুত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। অতঃপর তিনি ইহাকে গরীব 
বলিয়া মন্তব্য করিয়াছেন । 
3২1০ ১১১০০৮৮৯০1০ ০১০৬। 05১52 92516445 আর যাহারা মু'মিন 
পুরুষ ও মু'মিন নারীদিগকে তাহাদের বিনা অপরাধে পীড়া দেয়। অর্থাৎ যেই অপরাধ 


Contents 


১৮৪ তাফসীরে ইব্ন কাছীর 


(১ (2819 নিঃসন্দেহে তাহারা অপরাধী ও স্পষ্ট পাপ বহন করে। যেই পাপ ও 
অন্যায়ে কোন মুমিন পুরুষ কিংবা নারী লিপ্ত হয় নাই কেবল তাহাদিগকে খাস করিবার 
উদ্দেশ্যে এমন পাপে অভিযুক্ত করা মস্ত বড় অপবাদ । উল্লেখিত ধমকের অন্তর্ভূক্ত 
বেশীর ভাগ কাফির । অতঃপর রাফেজীরাও ইহার অন্তর্ভুক্ত । কারণ তাহারা সাহাবায়ে 
কিরামের দোষ চর্চা করে। আল্লাহ তা'আলা যে দোষ হইতে তাহাদিগকে পবিত্র 
রাখিয়াছেন তাহারা এমন দোষেও তাহাদিগকে অভিযুক্ত করে। অপরদিকে আন্মাহ্‌ 
তাআলা তাহাদের যে গুণাবলীর উল্লেখ করিয়াছেন এবং যে বিশেষ মর্ধাদায় তাহারা 
অধিষ্ঠিত বলিয়া ঘোষণা করিয়াছেন রাফেজীরা তাহাদের সম্পর্কে উহার বিপরীত বলে। 
যেমন আল্লাহ্‌ তা'আলা আনসার ও মুহাজিরদের প্রতি সন্তুষ্ট হইয়াছেন বলিয়া ঘোষণা 
করিয়াছেন ও তাহাদের প্রশংসা করিয়াছেন অথবা এই মূর্খ জাহিলরা তাহাদিগকে গালি 
দেয় তাহাদিগকে খাট করিতে চেষ্টা করে এবং যে সকল অপরাধে তাহারা কখনও লিপ্ত 
হয় নাই ইহারা সেই সকল অপরাধেও অভিযুক্ত করে । বস্তুত ইহাদের অন্তরই উল্টা 
হইয়া গিয়াছে; প্রশংসিতদের ইহারা নিন্দা করে এবং নিন্দিতদের ইহারা প্রশংসা করে। 

আবু দাউদ (র) বলেন, কা'নবী (র) ... হযরত আবু হুরয়রা (রা) হইতে বর্ণিত। 
তিনি বলেন, একবার রাসূলুল্রাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করা হইল, গীবত কি? রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিলেন 8 2১4414৮১145) 

তোমাদের ভাই যাহা পছন্দ করে না তাহার সম্পর্কে এমন কোন আলোচনা করাই 
গীবত । রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করা হইল, আমি যে দোষের আলোচনা করিব 
যদি উহা তাহাদের মধ্যে বিদ্যমান থাকে তবুও গীবত হইবে? রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন ঃ 

LE LE BAC oS LETTS EGET EUG os OS 

যে দোষের তুমি আলোচনা করিবে উহা তাহার মধ্যে বিদ্যমান থাকিলেই উহাকে 
গীবত বলা হইবে । আর যদি তাহার মধ্যে সেই দোষ বিদ্যমান না থাকে তবে তুমি 
বুহতান দিলে ও অপবাদ করিলে । ইমাম তিরমিযী (র) কুতায়বাহ (র)-এর সুত্রে 
দারাওয়ারদী হইতে ইহা বর্ণনা করিয়াছেন এবং হাসান সহীহ বলিয়া মন্তব্য করিয়াছেন। 
ইব্‌ন আবূ হাতিম রো) বলেন, আহমদ ইব্‌ন সালামাহ (র) ... হযরত আয়িশা (রা) 
হইতে বর্ণিত । তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) সাহাবায়ে কিরামকে সম্বোধন 
করিয়া জিজ্ঞাসা করলেন 8 40 ১১০ ১! dl cs! 


আল্লাহ্‌র নিকট সর্বাপেক্ষা বড় সুদ কোনটি? তাহারা বলিলেন, আল্লাহ্‌ ও তাহার 
রাসূল ভাল জানেন। তিনি বলিলেন Ll ৪১০ Bl ll aic Ld al 


Contents 


সুরা আহ্যাব ১৮৫ 


মনে করা । অত:পর তিনি এই আয়াত পাঠ করিলেন ৪ 


2:%৩০%৩১৪০ ঙ শত ৪ ০৮৫৩ ০০৩ 0 + cf oe 0 9 % - 9203 0 $e 


- Lins 
03১05554555) 9591৩6 €) 
পেত পে5 ৫2 রি ৮2৫5 (১21২ 
০৮$,০:১৪ ১৩ AAS SYS কর hr 


| ৮০855 2585 ৫৮৮ ১৩ (০) 
85245445482 2৫ 24709 
OL BESS ডি (ডিও রঃ ৩১১ (১) 

sh 2৫2) তে 0৬52৫ 1 3৪) (৮) 
ORs এর 


৮৬) 


৫৯. হে নবী, তুমি তোমার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মু'মিনদিগের নারীগণকে 
বল, তাহারা যেন তাহাদিগের চাদরের কিয়দংশ নিজেদিগের উপর টানিয়া দেয়। 
ইহাতে তাহাদিগকে চেনা সহজতর হইবে । ফলে তাহাদিগকে উত্যক্ত করা হইবে 
না। আন্নাহ্‌ ক্ষমাশীল্‌, পরম করুণাময় । 

৬০. মুনাফিকগণ এবং যাহাদের অন্তরে ব্যাধি আছে এবং যাহারা নগরে গুজব 
রটনা করে, তোমরা বিরত না হইলে আমি নিশ্চয়ই তাহাদিগের বিরুদ্ধে তোমাকে 
প্রবল করিব । ইহার পর এই নগরীতে তোমার প্রতিবেশী রূপে উহারা স্বল্প সময়ই 
থাকিবে 

৬১. অভিশপ্ত হইয়া; উহাদিগকে যেখানেই পাওয়া যাইবে সেখানেই ধরা 
হইবে এবং নির্দয়ভাবে হত্যা করা হইবে । 


ইবন কাহীর.--২৪ (৯ম) 


‘Contents 


১৮৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


\ ঃ 

৬২. পূর্বে যাহারা অতীত হইয়া গিয়াছে তাহাদিগের ব্যাপারে ইহাই ছিল 
আল্লাহ্‌র বিধান । তুমি কখনও আল্লাহ্‌র বিধানে কোন পরিবর্তন পাইবে না। 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা উল্লেখিত আয়াতে তাহার রাসূল (সা)-কে মু'মিন 
নারীদিগকে, বিশেষত: তাহার পতি ও কন্যাগণকে জাহেলী যুগের নারীসমূহ হইতে 
পৃথক চিহ্ন অবলম্বন করিবার নিমিত্ত তাহাদের চাদরের কিছু অংশ শরীরে ঝুলাইয়া 
দেওয়ার নির্দেশ দানের হুকুম করিয়াছেন । উড়নার উপরে ব্যবহৃত চাদরকে জিলবাব 
জুবাইর, ইবরাহীম, আতা খুরাসানী রে) ও অন্যান্য উলামায়ে কিরাম এই অর্থ ব্যক্ত 
করিয়াছেন। প্রসিদ্ধ ভাষাবিদ আন্মামা জাওহারী বলেন ৫,৮11 অর্থ উপরে 
ব্যবহারযোগ্য চাদর । আরবী কবিতায় এই অর্থে ব্যবহৃত হইয়াছে। এক নিহত ব্যক্তির 
প্রতি আর্তনাদ করিয়া জনৈকা হুযাইল গোত্রীয় মহিলা বলেন ঃ 

wll sold is % LAY Aj ili has 
_ চতুপার্থের অবস্থা হইতে বে-খবর হইয়া চাদর আবৃত কুমারী যুবতীর ন্যায় তাহার 
(নিহতের) দিকে শকুন চলিতেছে । 

আলী ইব্‌ন আবু তালহা (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন, 
মু'মিন মহিলারা যখন কোন প্রয়োজনে ঘরের বাহিরে যাইতে চায় সেই সময়ের জন্য 
আন্মাহ্‌ তাহাদিগকে মাথার উপর হইতে চাদর দ্বারা মুখমণ্ডল ঢাকিবার নির্দেশ 
দিয়াছেন। তাহারা কেবল একটি চক্ষু খোলা রাখিতে পারিবে । মুহাম্মদ ইব্‌ন সীরীন 
(র) বলেন, একবার আমি আবীদাহ সালামানী কে ০৫১৯ ১০ ০: ১: এর 
ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি তাহার মাথা ও মুখমণ্ডলী ঢাকিয়া শুধু স্বীয় বাম 
চক্ষু বাহির করিয়া আয়াতের ব্যাখ্যা দিলেন। হযরত ইকরিমাহ (র) বলেন, নারী স্বীয় 
চাদর দ্বারা তাহার গলা ঢাকিয়া লইবে। 

ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আবূ আব্দুল্লাহ জাহ্রানী (র) ... হযরত উম্মে 
সালমাহ রো) হইতে বর্ণিত। তিনি বলেন, যখন ১১১৯ ১০ ৮৫:1০ 92352 নাধিল 
হইল তখন আনসারী মহিলাগণ কালো চাদরে আবৃত হইয়া অতি গাল্তীর্যের সহিত 
বাহির হইত ৷ ইব্‌ন আবু হাতিম বলেন, আমার পিতা ইউনূস ইব্‌ন ইয়াধীদ (র) 
হইতে বর্ণিত। তিনি বলেন, একবার আমরা ইমাম যুহরীর নিকট জিজ্ঞাসা করিলাম 
বান্দীর প্রতি কি বিবাহিতা কিংবা অবিবাহিতাবস্থায় চাদর আবৃত হওয়া জরুরী? তিনি 
বলিলেন, বিবাহিতা হইলে উড়না ব্যবহার করা জরুরী । অবশ্য সে চাদরে আবৃত হইবে 
না; কারণ আযাদ বিবাহিতা মহিলাদের সাদৃশ্য অবলম্বন করা তাহার পক্ষে মাকরূহ । 


Contents 


সুরা আহ্যাব ১৮৭ 


আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করিয়াছেন £ 

হে নবী! তুমি তোমার স্ত্রাগণকে তোমার কন্যাগণকে এবং মুমিনদের নারীগণকে 
তাহাদের উপর তাহাদের চাদরের কিছু অংশ ঝুলাই দেওয়ার জন্য বল। 

হযরত সুফিয়ান সাওরী (র) হইতে বর্ণিত। তিনি বলেন, ইসলামী রাষ্ট্রের অধীনস্থ 
অমুসলিম নারীদের লজ্জার প্রতি দৃষ্টি দান নাজায়েয নহে। শুধু ফিৎনার আশংকায় ইহা 
বে রোযা ররর তাহার সম্মানার্থে নহে । তিনি বলেন, আয়াতে ৪.3 

১১০৬০|। মুমিনদের নারী এর উল্লেখ করা হইয়াছে। ১১:% ১1৮ 1: ইহা 

রা a Cl Te E 
TOE OA তাহারা 
আযাদ মহিলা । বান্দী নহে আর চরিত্রহীনাও নহে। 

আল্লামা সুদ্দী রে) বলেন উ|1 45 LAY LS al 4৭ এই আয়াতের 
শীনে নুযুল হইল এই যে, মদীনায় কিছু ফাসেক লোক বাস করিত; রাত্রের অন্ধকার 
হইতেই তাহারা মদীনার পথে বাহির হইয়া পড়িত এবং মহিলাদের পিছু করিত। 
মদীনার বাড়ীঘর ছিল সংকীর্ণ, রাত্র হইলেই মহিলারা প্রয়োজন সারিতে পথে বাহির 
হইত । ফাসিকও স্বীয় কামনা পূর্ণ করিত। কিন্তু যখন তাহারা কোন মহিলাকে চাদর 
আবৃত দেখিত তাহারা এই কথা মনে করিত সে আযাদ মহিলা তাহার পিছু করিতে 
বিরত থাকিত। কিন্তু কোন মহিলাকে চাদর আবৃত না দেখিলে তাহারা তাহাকে বান্দী 
বলিয়া তাহার উপর কুদিয়া পড়িত। ৮2১০ 1১ 501 9 «১৪ আল্লাহ্‌ বড়ই 
ক্ষমাশীল, পরম দয়ালু । অর্থাৎ জাহেলী যুগে ইলম না থাকিবার দরুণ মহিলাদের পক্ষ 
হইতে যেই সকল অন্যায় সংঘটিত হইয়াছে আল্লাহ্‌ নিজ অনুগ্রহে উহা ক্ষমা করিয়া 
দিবেন। 

পরবর্তী আয়াতে আল্লাহ্‌ তা'আলা মুনাফিকদিগকে ধমক প্রদান করিয়াছেন । 
মুনাফিক হইল যাহারা প্রকাশ্যে মু'মিন অথচ তাহারা অন্তরে কুফর পোষণ করে । 
ইরশাদ হইয়াছে ১১১৫ +$315 3 ১:১4 আর যাহাদের অন্তরে ব্যাধি রহিয়াছে । 
হযরত ইকরিমাহ ও অন্যান্য তাফসীরকার বলেন, ইহারা হইল ব্যভিচারকারী পুরুষ। 
7১১,০01 ৮৩ ১৬৬৯৮11 আর যাহারা নগরীতে গুজব রটনা করে। অর্থাৎ যাহারা 
মিথ্যা মিথ্যা ভীতি সঞ্চারের উদ্দেশ্যে শক্রর আগমন ঘটিয়াছে যুদ্ধ আসন্ন মিথ্যা গুজব 
ছড়ায় । যদি এই সকল লোক তাহাদের অপকর্ম ত্যাগ করিয়া সত্যের দিকে প্রত্যাবর্তন 
না করে তবে 1৫১ এ$:১১: অবশ্যই আমি তোমাকে তাহাদের বিরুদ্ধে প্রবল করিব। 
আলী ইব্‌ন আবু তালহা (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ইহার অর্থ বর্ণনা 


Contents 


১৮৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


করিয়াছেন, আমি অবশ্যই তোমাকে তাহাদের ওপর প্রবল করিব। কাতাদাহ (র) 
বলেন, ইহার অর্থ হইল, অবশ্যই আমি তোমাকে তাহাদের বিরুদ্ধে উত্তেজিত করিব। 
023 43১০৯ 8 অতঃপর তাহারা মদীনায় তোমার প্রতিবেশী হইয়া অবস্থান 
করিতে পারিবে না। ১১১৯ : রা কিন্তু অল্পকালই অভিশপ্ত হইয়া । ১:০1 
হাল সংঘটিত হইয়াছে। isl (১৬৪ £ (24) যেখানেই তাহাদিগকে পাওয়া যাইবে। 
alee oo SIENA CUT BIE Veetr VUE UE: 

অতঃপর আল্লাহ্‌ বলেন) 5 ১০ 15 ১১১ 3৭ 4১ যাহারা পূর্বে অতীত 
হইয়াছে তাহাদের ব্যাপারে ইহাই আল্লাহ্‌র বিধান। অর্থাৎ মুনাফিকরা তাহাদের কুফর 
ও নিফাকের উপর অনড় হইয়া থাকিলে তাহাদের ব্যাপারে আল্লাহ্‌র বিধান ইহাই যে, 
তাহাদের উপর তিনি মু'মিনদিগকে প্রবল করেন। ১:৮5 4111 ২.1 ০9 ১5 আর 
আল্লাহ্‌র বিধানে তুমি কখনও কোন পরিবর্তন পাইবে না। 


93005 ভগ ABUL (%1) 
৮ ০৬ &। এ 

915০ (৩ ৮4642 dw) 

s BGs Maas ৯ (10) 
BLED ৫0০৮2 85৫82 (৭) 
০%৫%। এ 

০১5৩ (866 ৬৮৫৫৫4১5864 BES CV) 
OLE ES es ৪৫ 96514) (৫ (৯) 
৬৩. লোকে তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে । বল, ইহার জ্ঞান কেবল 


আল্লাহরই আছে। তুমি ইহা কি করিয়া জানিবে। সম্ভবত: কিয়ামত শীঘ্বই হইয়া 
যাইতে পারে। 


Contents 


সূরা আহ্যাব ১৮৯ 


৬৪. আল্লাহ্‌ কাফিরদিগকে অভিশপ্ত করিয়াছেন এবং তাহাদিগের জন্য প্রস্তুত 
রাখিয়াছেন জ্বলন্ত অগ্নি; 

৬৫. সেখানে তাহারা স্থায়ী হইবে এবং উহারা কোন অভিভাবক ও 
সাহায্যকারী পাইবে না। 

৬৬. যেদিন তাহাদিগের মুখমণ্ডল অগ্নিতে উলট পালট করা হইবে সেদিন 
উহারা বলিবে, হায়, আমরা যদি আল্লাহ্‌কে মানিতাম ও রাসূলকে মানিতাম । 

৬৭. তাহারা আরও বলিবে, হে আমাদিগের প্রতিপালক! আমরা আমাদিগের 
নেতা ও বড় লোকদিগের আনুগত্য করিয়াছিলাম, এবং উহারা আমাদিগকে পথভ্রষ্ট 
করিয়াছিল । 

৬৮. হে আমাদের প্রতিপালক! উহাদিগকে দ্বিগুণ শাস্তি দাও এবং তাহাদিগকে 
দাও মহা অভিসম্পাত । 

তাফসীর £$ আল্লাহ্‌ তাআলা তাহার প্রিয় নবী (সা)-কে বলেন, কিয়ামত কবে 
সংঘটিত হইবে, ইহার সঠিক জ্ঞান তোমার নাই। লোকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা 
করিলে ইহাই বলিবে, যে মহান আল্লাহ্‌ কিয়ামত কায়েম করিবেন, তাহারই আছে 
ইহার সঠিক জ্ঞান। অবশ্য কিয়ামত কায়েম হইতে বেশী বিলম্ব হইবে না; উহা 
নিকটবর্তী । ইরশাদ হইয়াছে 155 ১৪ ০১৫ ell Lad LUG তুমি কি করিয়া 
জানিবে, স্ধবত কিয়ামত শীঘ্রই হইতে পারে। অন্য ইরশাদে হইয়াছে ৪ ৯7১৫৭ 
০৪11 5519 504 কিয়ামত নিকটবর্তী হইয়াছে । 


নন OR রর 
YE LSU bel 
যালিম ব্যক্তি সেইদিন নিজ হস্তদ্বয় দংশন করিতে করিতে বলিবে, হায়, আমি যদি 
রাসূলের সহিত সৎপথ অবলম্বন করিতাম, হায়! দুর্ভোগ আমার, আমি যদি অমুককে 
বন্ধু হিসেবে গ্রহণ না করিতাম। সে তো আমাকে বিভ্রান্ত করিয়াছিল, আমার নিকট 
উপদেশ পৌছিবার পর। শয়তান তো মানুষের জন্য মহা প্রতারক । আরো ইরশাদ 
হইয়াছে ১::.০ (58৫ 511১84 3441 4520০ কাফিররা অনেক সময় আকাংখা 
করিবে, হায়, যদি তাহারা মুসলমান হইত আলোচ্য আয়াতেও আল্লাহ্‌ তা'আলা 
কিয়ামতে কাফিরদের অনুশোচনার কথা উল্লেখ করিয়াছেন । শাস্তিকালে তাহারা বলিবে, 
হায়, যদি তাহারা পৃথিবীতে আল্লাহ্‌ ও তাহার রাসূলের অনুগত্য করিত ঃ 


Contents 


১৯০ তাফসীরে ইব্ন কাছীর 


Wd Lal Elsi Gat (| 35,1405 আর তাহারা 
ইহাও বলিবে £ঃ হে আমাদের প্রতিপালক! আমরা আমাদের নেতা ও বড়দের আনুগত্য 
করিয়াছিলাম ফলে তাহারা আমাদিগকে পথভ্রষ্ট করিয়াছিল। তাউস (র) বলেন, $$, 
অর্থ সমাজের আশরাফ ও সন্তরান্ত ব্যক্তিবর্গ এবং 21/ধ অর্থ উলামা ও পণ্তিত লোক। 
ইবন আবূ হাতিম হইতে বর্ণিত অর্থাৎ আমরা সমাজের আশরাফ, আমীর ও পণ্ডিতদের 
কথা মানিয়া চলিয়াছিলাম এবং রাসূলগণের অবাধ্য হইয়া তাহাদের বিরোধিতা 
করিয়াছিলাম । আশরাফ ও পণ্ডিতগণ সম্পর্কে আমাদের ধারণা ছিল, তাহারা বিশেষ 
মর্যাদার অধিকারী, অথচ ইহা সম্পূর্ণ ভুল প্রমাণিত হইয়াছে। ১০১৪-১৫-1১ 
1521। হে আমাদের প্রতিপালক! আপনি তাহাদিগকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন। কারণ 
তাহারা নিজেরাও গুমরাহ ছিল এবং তাহারা আমাদিগকেও বিপথগামী করিয়াছিল । 

১১106 আর তাহাদিগকে দান করুন মহা অভিসম্পাত । কোন কোন ক্বারী (4 
সহ 1%:২« পড়িয়া থাকেন। আবার কেহ কেহ ০৪ সহ 1১:২৫ পড়েন। অর্থের দিক 
হইতে উভয়ই কাছাকাছি । যেমন হযরত আব্দুল্লাহ ইব্ন অমর (র) বর্ণিত হাদীসে 
আছে, একবার হযরত আবূ বকর (রা) বলিলেন, হে আল্লাহ্র রাসূল! আমাকে একটি 
দু'আ শিখাইয়া দিন, উহা দ্বারা সালাতে আমি দু'আ করিব । তখন রাসূলুল্লাহ্‌ সো) ' 
বলিলেন, তুমি সালাতে এই দু'আ করিবে ৪ 
৮1৮৯১5০9180 ৮55520158 ৮218 i Bi 

১৯০]! ডি, ০1 ৬০০৯৩ এ১০৯৪ ১১১ 
হে আল্লাহ্‌! আমি স্বীয় সত্তার প্রতি বহু যুলুম করিয়াছি । কেবল আপনিই সকল 
গুনাহ ক্ষমা করিতে পারেন। অতএব আপনার পক্ষ হইতে আমার গুনাহ ক্ষমা করিয়া 
দিন এবং আমার প্রতি অনুগ্রহ করুন। আপনি তো বড়ই ক্ষমাশীল পরম দয়ালু ৷ 
হাদীসটি বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত। রেওয়ায়েতে 1/:€ ও 1১2৮৫ উভয়ই বর্ণিত 
এবং উভয়ের অর্থ শুদ্ধ। কোন কোন উলামায়ে কিরাম 13:১৫ 5১৫ দুইটি শব্দই 
একত্রিত করিয়া দু'আ করা মুস্তাহাব বলেন। কিন্তু ইহা ঠিক নহে। একই দু'আয় 5৫ 
ও 15:24 পড়া উচিৎ নহে; বরং পাঠক ইচ্ছা করিলে কখনও 1১: আবার কখনও 
(৫ পাঠ করিতে পারে । অনুরূপ ভাবে যে দু'আ করিবে সে কখনও 1744 আবার 
কখনও 545 সহ দু‘আ করিতে পারে। উভয় শব্দ একত্রিত করিয়া দু'আ করা উচিৎ 
হইবে না। Ll এ 

আবুল কাসিম তাবরানী (র) বলেন, মুহাম্মদ ইবৃন উসমান ইবৃন আবু শায়বাহ রে) 
... হযরত আবূ রাফে রো) হইতে বর্ণিত। তিনি বলেন, হযরত আলী (রা)-এর 
সমর্থক হাজ্জাজ ইব্ন আমর ইবৃন গাজিয়্যাহ তিনি হযরত আলা (রা)-এর 


Contents 


সূরা আহ্যাব ১৯১ 


প্রতিপক্ষদিগকে বলিতেন, তোমরা যখন আমাদের প্রতিপালকের সহিত সাক্ষাৎ করিবে 
তখন কি ইহা বলিতে ইচ্ছা রাখ ঃ হে আমাদের প্রতিপালক! আমরা আমাদের নেতা ও 
বড়দের আনুগত্য করিয়াছিলাম । ফলে তাহারা আমাদিগকে পথভ্রষ্ট করিয়াছিল। হে 
আমাদের প্রতিপালক । আপনি তাহাদিগকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন । 


2৪ 15525553510 ৮:৫4 02৯০ Ct (1) 
০১৫5%)05০৬5৮5 
৬৯. হে মু'মিনগণ! মুসাকে যাহারা ক্রেশ দিয়াছে তোমরা উহাদিগের ন্যায় 
হইওনা । উহারা যাহা বর্ণনা করিয়াছিল আল্লাহ উহা হইতে তাহাকে নির্দোষ 
প্রমাণিত করেন । এবং আল্লাহ্র নিকট সে মর্যাদাবান । 
তাফসীর ঃ ইমাম বুখারী (র) এই আয়াতের তাফসীর প্রসংগে বলেন, ইসহাক 
ইব্‌ন ইবরাহীম (র) ... হযরত আবূ হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, মুসা (আ) ছিলেন, অতিশয় লাজুক । আল্লাহ্‌ 
তা'আলা আলোচ্য আয়াতে ইহা উল্লেখ করিয়াছেন। ইমাম বুখারী (র) তাফসীর 
অধ্যায়ে অতি সংক্ষিপ্তভাবে এতটুকু উল্লেখ করিয়াছেন, কিন্তু আমিয়ায়ে কিরামের 
আলোচনা প্রসংগে বর্ণিত হাদীসে তিনি একই সনদে হযরত আবু হুরায়রা (রা) হইতে 
বিস্তারিত আলোচনা করিয়াছেন। হযরত আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) 
ইরশাদ করিয়াছেন, মুসা (আ) ছিলেন অতিশয় লাজুক প্রকৃতির । তিনি তাহার সারা 
শরীর আবৃত করিয়া রাখিতেন আর এই কারণেই বনী ইসরাইলী লোকেরা তাহাকে কষ্ট 
দিত। তাহারা বলিত, মূসা আ) তাহার শরীর এত যে ঢাকিয়া রাখে, কখনও তাহার 
শরীর দেখা যায় না; ইহা নিশ্চয়ই তাহার শরীরের কোন দোষের কারণে হয়। সে কুষ্ঠ 
রোগে আক্রান্ত, না হয় তাহার অন্ডকোষ বড়, আর না হয় সে অন্য কোন শারীরিক 
রোগে আক্রান্ত । আল্লাহ্‌ তাআলা তাহাকে বনী ইস্রায়ীলীদের এই মিথ্যা অপবাদ হইতে 
মুক্ত করিবার ইচ্ছা করিলেন। একদা হযরত মুসা (আ) নির্জনে তাহার শরীর কাপড় 
খুলিয়া পাথরের উপর রাখিয়া গোসল করিতে লাগিলেন। কিন্তু গোসল সারিয়া তিনি 
যখন কাপড় লইতে গেলেন, তখন অলৌকিক ভাবে পাথরটি তাহার কাপড়সহ 
দৌড়াইতে শুরু করিল। হযরত মুসা (আ) তাহার লাঠি লইয়া পাথরের পেছনে ধাওয়া 
করিতে করিতে বলিতে লাগিলেন- আমার কাপড় পাথর. আমার কাপড় পাথর । কিন্তু 
পাথর থামিল না এবং মুসা (আ) ও দৌড়াইতে দৌড়াইতে বনী ইস্রায়ীলের লোকদের 
কাছে পৌছিয়া গেলেন। তাহারা তাহাকে বিবস্ত্র অবস্থায় দেখিতে পাইল । তাহার 


570191 


১৯২ তাফসীরে ইব্‌ন কাছীর 


শারীরিক কোন দোষ নাই । তিনি অতি উত্তম শারীরিক গঠনের অধিকারী । এইভাবে 
আল্লাহ্‌ তা'আলা তাহাকে দোষমুক্ত করেন। পাথরটি তাহাদের কাছে গিয়া থামিয়া 
গিয়াছিল। হযরত মুসা (আ) তাহার কাপড় লইয়া পরিধান করিলেন । অবশ্য তিনি স্বীয় 
লাঠি দ্বারা পাথরে সজোরে প্রহার করিতে শুরু করিলেন। তিন কিংবা চার অথবা পাচ 
বার প্রহার করিলেন। এবং উহাতে দাগ কাটিয়া গেল। আল্লাহ্‌ তা'আলা ১511 (৫215 


বর্ণনা করিয়াছেন ৷ ইমাম মুসলিম ইহা বর্ণনা করেন নাই। 

ইমাম আহমদ (র) বলেন। রাওহ (র) হাসান (র) এর মাধ্যমে নবী করীম (সা) 
হইতে এবং খাল্লাদ ও মুহাম্মদ (র) হযরত আবু হুরায়রা (রা)-এর মাধ্যমে রাসূলুল্লাহ্‌ 
(সা) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, ১৫১১ 1১১৩৬ ৮১১৯ ১৮৯১ OS ৩,৮৬৯ 0। 
«০ ০(৮৯৩,০| ৪ ১৬ ০ ৬১৯৪ হযরত মুসা (আ) বড়ই লাজুক মানুষ ছিলেন, 
লজ্জার কারণে সব শরীর তিনি ঢাকিয়া রাখিতেন। অত:পর ইমাম আহমদ (রি) 
বেওয়ায়েতটি ইমাম বুখারী রে)-এর ন্যায় বর্ণনা করিয়াছেন। ইমাম ইব্‌ন জারীর (র) 
সাওরী (র) ... হযরত আবু হুরায়রা (রা)-এর মাধ্যমে রাসূলুল্লাহ্‌ সো) হইতে অনুরূপ 
বর্ণনা করিয়াছেন । ইব্‌ন জারীর (র) সুলায়মান ইবৃন মিহরান, আ*মাশ, রে)... হযরত 
ইব্‌ন আব্বাস (রা) হইতেও আলোচ্য আয়াতের ব্যাখ্যা অনুরূপ বর্ণনা করিয়াছেন । 
হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, হযরত মুসা (আ)-এর কওম তাহাকে বলিল, 
তোমার অন্ডকোষ বড়। একদিন গোসল করিবার উদ্দেশ্যে বাহির হইলেন । কাপড় 
খুলিয়া তিনি একটি পাথরের উপর রাখিলে পাথরটি কাপড় লইয়া দৌড়াইতে লাগিল । 
হযরত মুসা (আ) বিবস্ত্র অবস্থায় উহার পিছনে ছুটিলেন। পাথরটি দৌড়াইতে 
দৌড়াইতে বনী ইস্রায়ীলের জনসমাবেশের নিকট পৌছিয়া গেল। পাথরের পিছনে মুসা 
(আ)-কে বিবস্ত্র অবস্থায় দেখিয়া তাহারা বলিল, তুমি তো নির্দোষ, তোমার অন্ডকোষ 
তো বড় নহে। 1১41$ 125 40157: এই আয়াতে আল্লাহ্‌ তা'আলা এই ঘটনারই 
উল্লেখ করিয়াছেন । আওফী (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ঠিক এইরূপ বর্ণনা 
করিয়াছেন। 

হাফিজ আবূ বকর বায্যার (র) বলেন, রাওহ ইব্‌ন হাতিম ও আহমদ ইব্‌ন মুআল্লা 
(র)... হযরত আনাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ ইরশাদ করিয়াছেন, 
মূসা (আ) অতি লাজুক ছিলেন ৷ গোসল করিবার জন্য একবার তিনি আসিলেন। [রাবী 
বলেন, আমার ধারণা, রাসূলুল্লাহ্‌ (সা) “পানির কাছে আসিলেন” বলিয়াছেন 1] অত:পর 
একটি পাথরের উপর তাহার কাপড় খুলিয়! রাখিলেন। তিনি তাহার ছতর খুলিতেন না 
এই কারণে বনী ইত্ত্রায়ীল তাহার সম্বন্ধে বলিত, তাহার অন্ডকোষ বড় কিংবা অন্য কোন 
রোগে আক্রান্ত বলিয়াই ছতর ঢাকিয়া রাখে । পাথরের উপর কাপড় রাখিতে পাথরটি 


Contents 


সুরা আহ্যাব ১৯৩ 


কাপড় লইয়া দৌড়াইয়া বনী ইত্রায়ীলের লোকদের সম্মুখে উপস্থিত হইল । তখন তাহারা 
মুসা (আ)-এর প্রতি তাকাইয়া দেখিল, তিনি দোষযুক্ত উত্তম গঠনের অধিকারী ৷ 
আল্লাহ্‌ তা'আলা (2৩৭11০3০045 12113 (2-০511155$ এর মধ্যে ইহাই উল্লেখ 
করিয়াছেন । 


(রা) হইতে বর্ণিত। তিনি আলোচ্য আয়াতের তাফসীর প্রসংগে বলেন, একবার হযরত 
মূসা ও হারূন (আ) উভয়ই পাহাড়ে আরোহণ করেন। হযরত হারূন (আ) সেখানেই 
ইন্তেকাল করেন। কিন্তু বনী ইস্রায়ীল হযরত মুসা (আ)-কে দোষারোপ করিয়া বলিল, 
তুমি তাহাকে হত্যা করিয়াছ। সে তো আমাদের সহিত মিষ্টভাষী ছিল। এইসব বলিয়া 
তাহারা হযরত মুসা আ)-কে কষ্ট দিতে লাগিল। আল্লাহ্‌ তা'আলা ফেরেশতাগণকে 
হযরত হারন (আ)-এর লাশ উঠাইয়া আনিতে হুমুক দিলেন'। তাহারা লাশ উঠাইয়া 
বনী ইস্রায়ীলের মজলিসের নিকট দিয়া অতিক্রম করিলেন এবং তাহার স্বাভাবিক মৃত্যু 
হইয়াছে বলিয়া খবর দিলেন। অবশ্য হযরত হারূন (আ)-এর কবর যে কোথায় ইহা ' 
সঠিকভাবে বলা সন্ভব নহে। ইব্‌ন জারীর রে) আলী ইব্‌ন মুসা তৃসী হইতে আব্বাদ 
ইব্‌ন আওয়াম্ম এর মাধ্যমে ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন জারীর (রে) বলেন, হযরত হারূন (আ)-এর মৃত্যুকে কেন্দ্র করিয়া বনী 
ইস্রায়ীল হযরত মুসা (আ)-কে যে কষ্ট দিয়াছিল, আলোচ্য আয়াতে আন্নাহ্‌ সে কষ্টের 
কথা উন্লেখ করিয়াছেন । উহা এই কষ্টও হইতে পারে এবং পূর্বে যে কষ্টের কথা উল্লেখ 
করা হইয়াছে উহাও উদ্দেশ্য হইতে পারে । আল্লামা ইব্‌ন কাসীর (র) বলেন, আয়াতে 
উভয় কষ্টই উদ্দেশ্য হইতে পারে এবং আরো যে সকল কষ্ট বনী ইস্রায়ীল তাহাকে 
দিয়াছিল, উহাও আয়াতের অন্তর্ভুক্ত হইতে পারে। ইমাম আহমদ (র) বলেন, আবু 
মুআবিয়া (র) হযরত আব্দুল্লাহ (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ্‌ 
(সা) কিছু বিতরণ করিলেন, তখন একজন আনসারী বলিল; এই বিতরণ দ্বারা আল্লাহ্‌র 
সন্তুষ্টি কামনা করা হয় নাই । আমি বলিলাম, হে আল্লাহ্র শত্রু! তুমি যাহা বলিলে, 
আমি অবশ্যই রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে বলিয়া দিব। অত:পর আমি রাসূলুল্লাহ্‌ 
(সা)-কে উহা জানাইয়া দিলে তাহার মুখমণ্ডল লাল হইয়া গেল। তিনি বলিলেন ঃ 


১৯৮৪1১৬০১১৪ এই 5৪] ৮৮০15 4011 
আল্লাহ্‌ হযরত মুসা (আ)-এর প্রতি রহমত বর্ষণ করুন, তাহাকে ইহা অপেক্ষাও 
অধিক কষ্ট দেওয়া হয়। কিন্তু তিনি ধৈর্য ধারণ করিয়াছেন । ইমাম বুখারী ও মুসলিম 
হাদীসটি আমশ (র)-এর সুত্রে তাহাদের সহীহ গ্রন্থদ্ধয়ে বর্ণনা করিয়াছেন । . 
ইমাম আহমদ (র) বলেন, হাজ্জাজ (র) ... হযরত আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) সাহাবায়ে কিরামকে বলিলেন ৪ 


ইবৃন কাছীর__২৫ (৯ম) 


Contents 


১৯৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


1১151 ০১৯| Silt Allis lie Al 
mall pal 

তোমাদের মধ্যে কেহ যেন আমার সাহাবী সম্পর্কে আমার নিকট কোন কথা না 
পৌছায় । কারণ, আমি তোমাদের কাছে সুস্থ হৃদয়ে বাহির হইতে পছন্দ করি। একবার 
রাসূলুল্লাহ্‌ (সা) এর নিকট কিছু মাল জমা হইলে তিনি বণ্টন করিয়া দিলেন। রাবী 
বলেন, আমি দুই ব্যক্তির নিকট দিয়া অতিক্রম করিতে ছিলাম । তখন তাহাদের 
একজন তাহার সাথীকে বলিল, আল্লাহ্‌র কসম, মুহাম্মদ (সা) এই বন্টনের মাধ্যমে না 
তো আল্লাহ্‌র সন্তুষ্টি কামনা করিয়াছেন আর না পরকাল তাহার উদ্দেশ্য ছিল। আমি 
দাঁড়াইয়া তাহাদের উভয়ের কথা শুনিলাম। অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে 
উপস্থিত হইয়া বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্‌! (সা) আপনিতো আমাদিগকে আপনার কাছে 
কোন সাহাবীর কোন কথা পৌছাইতে নিষেধ করিয়াছেন । কিন্তু আমি অমুক অমুক 
ব্যক্তির নিকট দিয়া অতিক্রম করিলে তাহাদিগকে এই বলিতে শুনিয়াছি। ইহা শুনিয়া 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর মুখমণ্ডল লাল হইয়া গেল । এবং তিনি পীড়িত হইলেন অত:পর 
তিনি বলিলেন, তোমরা এই সকল কথা ছাড়। হযরত মূসা (আ)-কে ইহা অপেক্ষা 
অনেক বেশি কষ্ট দেওয়া হইয়াছিল। কিন্তু তিনি ধৈর্য ধারণ করিয়াছিলেন । 

ইমাম আবূ দাউদ (র) আদব অধ্যায়ে মুহাম্মদ ইবৃন ইয়াহয়া যুহলী (র) অলীদ 
ইবন হিশাম (র)-এর সুত্রে সংক্ষিপ্তভাবে বর্ণনা করিয়াছেন। তোমাদের মধ্যে কেহ যেন 
আমার সাহাবীর কোন কথা আমার নিকট না পৌছায় । আমি তোমাদের কাছে সুস্থ 
হৃদয়ে বাহির হইতে পছন্দ করি। ইমাম তিরমিযী (র) "মানাকিব' অধ্যায়ে.যুহলী এর 
সূত্রে ঠিক এইরূপ বর্ণনা করিয়াছেন। এবং তিরমিযী (র) মুহাম্মদ ইব্‌ন ইসমাঈল (রি) 

. অলীদ ইবৃন আবূ হিশাম (রা) হইতে সংক্ষিপ্ত বর্ণনা করিয়াছেন। তবে ইহাকে তিনি 
গরীব বলিয়াছেন। (৯3 | 2:০3; আর তিনি আল্লাহর কাছে মর্যাদার অধিকারী 
ছিলেন। হাসান (র) বলেন, হযরত মুসা (আ) আল্লাহ্‌র দরবারে 'মুস্তাজাবুদ্দাওয়াত’ 
ছিলেন। অর্থাৎ তাহার দু'আ কবুল করা হইত। অন্যান্য পূর্বসূরী উলামায়ে কিরাম 
বলেন, তিনি যখনই আল্লাহ্র দরবারে দু'আ করিতেন, আল্লাহ্‌ তাহাকে উহা দান 
করিতেন। কিন্তু তিনি তাহাকে কেবল নিজের দর্শন দান করেন নাই । কতিপয় 
উলামায়ে কিরাম বলেন, আল্লাহ্র দরবারে তাহার মর্যাদার নিদর্শন হইল, তিনি তাহার 
ভাই হযরত হারূন (আ)-কে নবী করিবার সুপারিশ করিলে আল্লাহ্‌ উহা কবুল করেন। 
যেমন ইরশাদ হইয়াছে ঃ (33১3১০১১৮১1 ৮১৮৯০ ১০4০৪ 

আর আমার অনুগ্রহে আমি তাহার ভাই হারূন-কে নবী হিসাবে তাহাকে দান 
করিয়াছি। 


Contents 


সূরা আহ্যাব ১৯৫ 
0163৬. ১5125 4815501120 0201 ৬৪6০ ($.) 
BLO ACS POLS EIU ETFS (VN) 

0 Ric 153550 EATS Zl 


৭০. হে মু’মিনগণ! আল্লাহ্‌কে ভয় কর এবং সঠিক কথা বল। 

৭১. তাহা হইলে তোমাদিগের কর্মকে ক্রটিমুক্ত করিবেন এবং তোমাদিগের 
পাপ ক্ষমা করিবেন । যাহারা আল্লাহ্‌ ও তাহার রাসূলের আনুগত্য করে তাহারা 
অবশ্যই মহা সাফল্য অর্জন করিবে। 

তাফসীর $ উল্লেখিত আয়াতে আল্লাহ্‌ তা'আলা তাহার মু'মিন বান্দাগণকে ভয় 
দেখিতেছে। আর ইহারও নির্দেশ দিয়াছেন যেন তাহারা সঠিক কথা বলে ৷ কথায় যেন 
কোন প্রকার বক্রতা না থাকে । যদি তাহারা এই নির্দেশ যথাযথভাবে পালন করে তবে 
ইহার বিনিময়ে তিনি তাহাদের সহিত ওয়াদা করিয়াছেন যে, তাহাদিগকে নেক 
আমলের তাওফীক দান করিবেন এবং বিগত গুনাহ সমূহ ক্ষমা করিয়া দিবেন। আর 
ভবিষ্যতেও তাহাদের যে গুনাহ হইবে উহা হইতে তাওবা করিবার তাওফীক দান 
করিবেন। অত:পর ইরশাদ করিয়াছেন ১21১৪ 9.3 14854901৮2৬ 
আর যেই ব্যক্তি আল্লাহ্‌ ও তাহার রাসূলের আনুগত্য করিবে সে মহা সাফল্য অর্জন 
করিবে । অর্থাৎ আল্লাহ্‌ তাহাকে জাহান্নামের অগ্নি হইতে রক্ষা করিয়া চির শাস্তি 
নিকেতন বেহেশতের অধিকারী বানাইবেন। 

ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আমার পিতা হযরত আবূ মুসা রো) হইতে বর্ণিত। 
তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) আমাদের সহিত যোহরের সালাত পড়িলেন। 
সালাত শেষে তিনি আমাদিগকে বসিয়া থাকিবার জন্য ইশারা করিলেন । আমরা বসিয়া 
রহিলাম। অতঃপর তিনি বলিলেন, আল্লাহ্‌ তা'আলা আমাকে এই নির্দেশ দিয়াছেন, 
যেন আমি তোমাদিগকে আল্লাহকে ভয় করিতে এবং সঠিক কথা বলিতে নির্দেশ দেই। 
অতঃপর তিনি মহিলাদের নিকটও গমন করিয়া বলিলেন, আল্লাহ্‌ তা'আলা আমাকে 
এই নির্দেশ দিয়াছেন যেন আমি তোমাদিগকে আল্লাহ্‌কে ভয় করিতে ও সঠিক কথা 
বলিতে হুকুম করি । 
| ইব্‌ন আবু দ্দুন্য়া (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন আব্বাদ ইব্‌ন মুসা রে) .. 

আয়িশা (রা) হইতে বর্ণিত ৷ তিনি বলেন, রর জর 
আমি তাহাকে ইহা বলিতে শুনিতাম ঃ 


Contents 


১৯৬ তাফসীরে ইব্ন কাছীর 


HE PLE Ll A al sl LE 
হে মুমিনগণ । তোমরা আল্লাহ্‌কে ভয় কর এবং সঠিক কথা বল। রেওয়ায়েতটি 
অত্যান্ত গরীব ও অখ্যাত । 
আব্দুর রহীম ইব্‌ন যায়েদ (র) তাহার পিতা ও মুহাম্মদ ইব্‌ন কা’ব এর মাধ্যমে 
হযরত ইব্‌ন আব্বাস হইতে মাওকৃফ সূত্রে বর্ণনা করিয়াছেন ঃ 
20601586174 4448565-55 
যে ব্যক্তি সর্বাপেক্ষা সম্মানিত হওয়ায় আনন্দ বোধ করে সে যেন আল্লাহ্‌কে ভয় 
করে। | ্‌ 
ইকরিমাহ রে) বলেন, £?১.৫1| ৫881 হইল, “লা-ইলাহা ইন্লাল্লাহ্‌' । অন্যান্য 
উলামায়ে কিরাম বলেন, ইহার অর্থ, সত্য কথা । মুজাহিদ (রে) বলেন, ইহার অর্থ 
সঠিক কথা । যে অর্থই গ্রহণ করা হউক না কেন, উহা ঠিক হইবে। 


JCI CBS ol LE HUN ELE ES (vy) 
6328030 ০৬ &) 
৯0505785880 25941 5৩৬৩ €) 


Ls tail BA । € 227 2 2০ ti 256 
87748 ০০১৭৪150৮14 এআ জি 

৭২. আমি তো আসমান যমীন ও পর্বতমালার প্রতি আমানত অর্পণ 
করিয়াছিলাম । উহারা উহা ইহা বহন করিতে অস্বীকার করিল এবং উহাতে শংকিত 
হইল; কিন্তু মানুষ উহা বহন করিল । সেতো অতিশয় যালিম, অতিশয় অজ্ঞ। 

৭৩. পরিণামে আল্লাহ্‌ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং মুশরিক পুরুষ ও 
মুশরিক নারীকে শাস্তি দিবেন এবং মু"মিন পুরুষ ও মু“মিন নারীকে ক্ষমা করিবেন। 
আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু । 

তাফসীর ঃ আওফী (র) হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন, 
'আমানত' দ্বারা আনুগত্য বুঝান হইয়াছে । হযরত আদম (আ)-এর প্রতি ইহা পেশ 
করিবার পূর্বে আল্লাহ্‌ তা'আলা আসমান যমীন ও পর্বতমালার প্রতি পেশ করিয়াছিলেন 


Contents 
সূরা আহ্যাব ১৯৭ 


কিন্তু তাহারা উহা বহন করিতে অক্ষমতা প্রকাশ করিয়াছিল । অতঃপর আল্লাহ্‌ তা'আলা 
উহা আদম (আ)-কে পেশ করিয়া বলিলেন, হে আদম! আমি তো ইহা আসমান 
যমীন, পাহাড় পর্বতের প্রতি পেশ করিয়াছিলাম; কিন্তু তাহারা উহা বহন করিতে 
অক্ষমতা প্রকাশ করিয়াছে । আচ্ছা তুমি কি উহা বহন করিতে পারিবে? হযরত আদম 
জিজ্ঞাসা করিলেন, হে আমার প্রতিপালক! উহার বিনিময়ে আমি কি লাভ করিব? তিনি 
বলিলেন, উত্তম কাজের বিনিময়ে উত্তম পুরঞ্কার । আর মন্দ কাজের বিনিময়ে শাস্তি । 
ইহা শুনিয়া হযরত আদম উহা বহন করিতে সম্মত হইলেন । আলোচ্য আয়াতে আল্লাহ্‌ 
তা“আলা ইহাই উল্লেখ করিয়াছেন। 

আলী ইব্‌ন আবূ তালহা (রে) হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, 
'আমানত” অর্থ ফরজসমূহ যাহা আল্লাহ্‌ তা'আলা আসমান যমীন ও পবর্তমালার প্রতি 
পেশ করিয়াছিলেন এবং তাহাদিগকে বলিয়াছিলেন, যদি তাহারা তাহাদের প্রতি অর্পিত 
পালন করিতে ব্যর্থ হইলে শাস্তি দিবেন। কিন্তু তাহারা ইহাতে সম্মত হইল না; তাহারা 
শংকিত হইল । হয়ত বা তাহাদের দ্বারা এই দায়িত্‌ পালন করা সম্ভব হইবে না। কিন্তু 
যেহেতু আল্লাহ্‌ তাহাদিগকে এই দায়িতৃ শুধু পেশই করিয়াছিলেন, ইহা পালন করিতে 
নির্দেশ দেন নাই । অতএব ইহা পালনে অমত পোষণ করা গুনাহ নহে । বরং তাহাদের 
পক্ষ হইতে ইহা এক প্রকার সম্মান প্রদর্শন করার নামান্তর । অতঃপর আল্লাহ্‌ তা'আলা 
ইহা আদম (আ)-এর প্রতি পেশ করিলেন এবং তিনি গ্রহণ করিলেন। আল্লাহ্‌ তা'আলা 
নিম্নের আয়াতে ইহাই উল্লেখ করিয়াছেন ১১4. 15১1 504 291 01545518159 
মানুষ উহা বহন করিল। সে তো বড়ই যালিম বড়ই অজ্ঞ। আল্লাহ্‌র হুকুম সম্পর্কে 
ওয়াফিক নহে । 

ইব্‌ন জারীর (র) বলেন, ইবৃন বাশৃশার (র).... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে 
বর্ণিত। তিনি আলোচ্য আয়াতের এই তাফসীর বর্ণনা করিয়াছেন। আল্লাহ্‌ বলেন আমি 
আদম (আ)-এর প্রতি আমানত পেশ করিয়া বলিলাম, তুমি ইহা গ্রহণ কর। যদি ইহার 
মধ্যে বিদ্যমান নির্দেশ পালন কর তবে তোমাকে ক্ষমা করিব আর পালন না করিলে 
শাস্তি দিব। আদম (আ) বলিলেন, আমি গ্রহণ করিলাম । কিন্তু সেই দিন আসর হইতে 
রাত্র পর্যন্ত পরিমাণ সময়ের মধ্যেই ভুল করিয়া বসিলেন। যাহ্হাক (র) হযরত ইব্‌ন 
আব্বাস (রা) হইতেও প্রায় এইরূপ বর্ণনা করিয়াছেন । কিন্তু ইহা নিশ্চিত বিশুদ্ধ নহে। 
হযরত ইব্ন আববাস (রা) ও যাহ্হাক (র)-এর মধ্যে সাক্ষাৎ ঘটে নাই । ৮11 «111, 
মুজাহিদ, সাঈদ ইবৃন জুবাইর, যাহ্হাক, হাসান বসরী (র) এবং আরো অনেকে বলেন, 
আমানত অর্থ ফরজসমূহ। অন্যান্য উলামায়ে কিরাম বলেন, ইহার অর্থ আনুগত্য । 


Contents 
১৯৮ তাফসীরে ইব্ন কাছীর 


আ'“মাশ রে) আবু যুহা (রা) এর সূত্রে মাস্রূক (র) হইতে বর্ণিত । তিনি বলেন, 
হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) বলিয়াছেন, স্ত্রীর সতীত্‌ সংরক্ষণও আমানত এর 
অন্তর্ভুক্ত । কাতাদাহ (র) বলেন, আমানত হইল, দ্বীন, ফরজসমূহ ও হদ্দসমূহ (দণ্ড 
বিধান) । কেহ কেহ বলেন, জানাবাত এর গোসলও আমানত এর অন্তর্ভুক্ত । যায়েদ 
ইব্‌ন আসলাম হইতে মালেক (র) বলেন, আমানত তিনটি, সালাত, সিয়াম ও 
জানাবাত এর গোসল । তবে উল্লেখিত ব্যাখ্যাসমূহে কোন বৈপরিত্য নাই। বরং সকল 
ব্যাখ্যার মূল আবেদন হইল, শর্ত সাপেক্ষে আল্লাহর আদেশ ও নিষেধ পালন করিবার 
দায়িত্‌ গ্রহণ করা । আর শর্ত হইল, পালন করিলে বিনিময় দান করা হইবে এবং পালন 
না করিলে শাস্তি দেওয়া হইবে । মানুষ তাহার দুর্বলতা সত্তেও উহা গ্রহণ করিল । 

ইবৃন আবূ হাতেম (র) বলেন. আমার পিতা ... হাসান বসরী (র) হইতে বর্ণিত। 
একবার তিনি &1| ০13৮-এ1515 81591 (5:১5 0 পাঠ করিয়া বলিলেন, আল্লাহ্‌ 
তা'আলা নক্ষত্র পুর্জে সজ্জিত সাত আসমানকে সম্বোধন করিয়া বলিলেন, তুমি কি 
আমানত এবং উহার মধ্যস্থ বস্তু বহন করিতে পারিবে? সে জিজ্ঞাসা করিল, উহার মধ্যে 
কি আছে? তিনি বলিলেন, ভাল কাজ করিলে উত্তম বিনিময় দান করা হইবে এবং মন্দ 
কাজ করিলে শাস্তি দেওয়া হইবে । তখন সে অস্বীকার করিল। অতঃপর আল্লাহ্‌ সাত 
স্তর মযুবত যমীনকে পেশ করিয়া বলিলেন, তুমি কি ইহা এবং ইহার মধ্যস্থ বস্তু বহন 
করিবে? জিজ্ঞাসা করিল, ইহার মধ্যে কি আছে? আল্লাহ্‌ বলিলেন, ভাল কাজ করিলে 
উত্তম বিনিময়, মন্দ কাজ করিলে শাস্তি । তখন সেও অস্বীকার করিল। অতঃপর আল্লাহ্‌ 
এ আমানত উচ্চ কঠিন পর্বতমালার প্রতি পেশ করিলেন । তাহাকে বলা হইল, তুমি কি 
এবং মন্দ কাজের বিনিময় হইবে শাস্তি। তখন পর্বতমালাও অস্বীকৃতি জানাইল। 

মুকাতিল ইব্‌ন হাইয়ান (র) বলেন, আল্লাহ্‌ তাআলা তাহার সকল সৃষ্ট বস্তু সৃষ্টি 
করিবার পর মানব দানব, আসমান-যমীন ও পর্বতমালা একত্রিত করিলেন এবং সর্ব 
প্রথম আসমানসমূহের প্রতি তাহার আমানত পেশ করিলেন। আল্লাহ্‌ বলিলেন, এই 
আমানত কি তোমরা বহন করিতে পারিবে? ইহার বিনিময়ে মর্যাদা লাভ করিবে এবং 
বেহেশতে পুরস্কৃত হইবে । আসমানসমূহ জবাব দিল, এই আমানতের বোঝা বহন 
করিবার ক্ষমতা আমাদের নাই। অবশ্য আমরা আপনার আনুগত্য করিব। অতঃপর 
তিনি যমীনসমূহের প্রতি ইহা পেশ করিয়া বলিলেন, তোমরা কি ইহা বহন করিতে 
পারিবে? আমি তোমাদিগকে পৃথিবীতে মর্ধাদা দান করিব। জবাবে বলিল, ইহা বহন 
করিবার ধের্য আমাদের নাই, ক্ষমতাও নাই। অবশ্য হে আমাদের প্রতিপালক! আমরা 
কোন বিষয়ে আপনার অবাধ্য থাকিব না। অবশেষে আল্লাহ্‌ তা'আলা হযরত আদম 


Contents 


সূরা আহ্যাব ১৯৯ 


(আ)-এর প্রতি ইহা পেশ করিয়া বলিলেন, হে আদম! তুমি কি ইহা বহন করিতে 
পারিবে? ইহার হক কি তুমি যথাযথ ভাবে আদয় করিতে পারিবে? আদম (আ) 
জিজ্ঞাসা করিলেন, আপনার নিকট আমি ইহার বিনিময় কি পাইব? তিনি বলিলেন, হে 
আদম, যদি তুমি উত্তম কাজ কর, আনুগত্য কর এবং যথাযথ ভাবে আমানতের 
ংরক্ষণ কর তবে আমার নিকট তোমার বিশেষ মর্যাদা হইবে এবং বেহেশতে ইহার 
উত্তম বিনিময় লাভ করিবে । আর যদি তুমি আমার অবাধ্য হও এবং যথাযথ ভাবে 
ইহার হক আদায় না কর তবে আমি তোমাকে শাস্তি দিব এবং দোযখে নিক্ষেপ করিব । 
তখন হযরত আদম (আ) বলিলেন, হে আমার প্রতিপালক । আমি ইহাতে রাজী, আমি 
সন্তুষ্ট । তখন আল্লাহ্‌ তা'আলা বলিলেন, তবে আমি তোমার উপর এই আমানতের 
বোঝা অর্পণ করিলাম । 

আল্লাহ্‌ তা'আলা ইহা এই আয়াতে উন্লেখ করিয়াছেন $ ০০১1 Lele 

রেওয়ায়েতটি ইবৃন আবু হাতিম বর্ণনা করিয়াছেন। 

মুজাহিদ রে) হইতে বর্ণিত। আল্লাহ্‌ তা'আলা আসমান সমূহের প্রতি আমানত 
পেশ করিলে আসমান সমূহ বলিল, হে আমাদের প্রতিপালক! আমার উপর নক্ষত্রপু্জ ও 
আসমানে বসবাসকারী ফেরেশতাদের বোঝা চাপাইয়া রাখিয়াছেন। এই সকল বোঝা 
তো আমি বহন করিতে সক্ষম, কিন্তু “করজ' এর বোঝা বহন করিবার ক্ষমতা আমার 
নাই। মুজাহিদ রে) বলেন, অতঃপর আল্লাহ্‌ তা'আলা আমানত এর বোঝা যমীনের 
প্রতি পেশ করিলে যমীন বলিল, হে আমার প্রতিপালক! আপনি আমার উপর বৃক্ষরাজী 
উৎপন্ন করিয়াছেন, নদী সাগর প্রবাহিত করিয়াছেন এবং আমার উপর বসবাসকারী 
লোকদের বোঝাও চাপাইয়াছেন; আমি বিনিময় ছাড়াই ইহাদের বোঝা বহন করিতে 
প্রস্তুত, কিন্তু কোন ফরজ কাজের দায়িত বহন করিবার ক্ষমতা আমার নাই। পর্বত 
মালার প্রতি এই আমানত পেশ করা হইলে সেও এই একই জবাব দিল । আল্লাহ্‌ 
তা'আলা ইরশাদ করেন 44: (515 30৫ 291 ১৮০০551 (41555 কিন্তু মানুষ উহা 
বহন করিল, সে যালিম এবং পরিণাম সম্পর্কে জ্ঞ। 

ইব্ন আশও“আ (রে) হইতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ্‌ তা'আলা আসমান-যমীন 
ও পর্বতমালার প্রতি আমানত পেশ করিলে তিনদিন পর্যন্ত ভয়ে চিৎকার করিতে থাকিল 
এবং আল্লাহ্‌র কাছে এই ফরিয়াদ করিল, হে আমাদের প্রতিপালক! এই আমানত বহন 
করিবার ক্ষমতা আমাদের নাই, আমরা কোন বিনিময় কামনা করি না। 

ইব্‌ন আবু হাতিম রে) বলেন, আমার পিতা ... যায়েদ ইব্ন আসলাম হইতে 131 
০৬৮]] 42 391 62,2 এর তাফসীর প্রসংগে বলেন, আল্লাহ্‌ তাআলা 
আমানতের বোঝা মানুষকে পেশ করিলে সে বলিল, আমি মাথা পাতিয়া ইহা গ্রহণ 


Contents 


২০০ তাফসীরে ইব্‌ন কাছীর 


করিলাম । তখন আল্লাহ্‌ তা'আলা বলিলেন, আমানতের বোঝা বহন করিতে আমি 
তোমায় সাহায্য করিব। আমি তোমার চক্ষুদ্বয়ের উপর দুইটি ঢাকনা দিব অর্থাৎ দুইটি 
পলক দান করিব । যখন চক্ষুদ্বয় আমার অপছন্দ বস্তুর প্রতি দৃষ্টি নিক্ষেপ করিতে চাহিবে 
তখন তুমি পলকদ্য়ের দ্বারা চক্ষু ঢাকিবে। তোমার জিহ্বার উপরও আমি তোমাকে 
দুইটি ঠোট দ্বারা সাহায্য করিব । জিহবা যখন আমার অপছন্দনীয় কথা বলিতে চাহিবে 
দুইটি ঠোট বন্ধ করিয়া দিবে । তোমার লজ্জাস্থানের উপরও আমি তোমাকে পোষাক 
অবতীর্ণ করিয়া সাহায্য করিব। আমার অছন্দনীয় বস্তুর জন্য তুমি উহা খুলিও না। 
অতঃপর আবু হাতিম হইতেও অনুরূপ বর্ণিত আছে। 

ইব্‌ন জারীর (র) বলেন, ইউনূস (র) ... বর্ণনা করিয়াছেন। আল্লাহ্‌ তাআলা 
আসমান-যমীন ও পবর্তমালার প্রতি দ্বীনের আমানত পেশ করিলেন। ইহা সঠিকভাবে 
সংরক্ষণ করিলে পুরষ্কার দান করিবেন এবং ব্যর্থতায় শাস্তি ভোগ করিতে হইবে ইহা 
বলিলেন । কিন্তু তাহারা দ্বীনের এই বোঝা বহন করিতে অস্বীকার করিল । তাহারা 
বলিল, আমরা আপনার আদেশের অধীনস্থ হইয়া থাকিব। কোন পুরষ্কার আমাদের 
কাম্য নহে। আর শাস্তিও ভোগ করিতে চাই না। অতঃপর আল্লাহ্‌ তা'আলা হযরত 
আদম (আ) এর কাছে পেশ করিলে তিনি উহা মাথায় তুলিয়া লইলেন। ইব্‌ন যায়েদ 
(র) বলেন, অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলিলেন, আমানতের এই বোঝা যখন তুমি 
বহন করিলে তখন আমি তোমার সাহায্য করিব। তোমার চক্ষুর উপর একটি পর্দা সৃষ্টি 
করিব। অন্যায় কোন বস্তুর প্রতি চক্ষুকে তাকাইতে দেখিলে তুমি উহার উপর পর্দাটি 
টানিয়া দিবে । তোমার জিহ্বার উপরও একটি দরজা আমি সৃষ্টি করিব। কোন অন্যায় 
কথা বলিবার আশংকা করিলে দরজা বন্ধ করিয়া দিবে । আর তোমার লজ্জাস্থানের জন্য 
আমি পোষাক সৃষ্টি করিব । অতএব অবৈধ স্থানে কখনও তোমার পোষাক খুলিবে না। 

ইব্‌ন জারীর (রে) বলেন, সাঈদ ইবৃন আমর ছাকৃনী (র) ... হাকাম ইবৃন উমাইর 
(রা) হইতে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইর্শাদ করিয়াছেন ঃ 

AS Ll lil oe sl ALE ISLS LL St 

আমানত ও ওফা বনী আদমের প্রতি অবতীর্ণ হইয়াছে আম্বিয়ায়ে কিরামের 
মাধ্যমে । এবং বিভিন্ন যুগে নবী-রাসূলগণের মাধ্যমে পৃথিবীর সর্ব ভাষাভাষীর কাছে 
উহা অবতীর্ণ হইয়াছে। আল্লাহ্‌র কিতাবও নাযিল হইয়াছে আধ্িয়ায়ে কিরামের 
সুন্নাতও । এবং আরবী আজমী সকলেই আল্লাহ্র ও আশ্বিয়ায়ে কিরামের সুন্নাতের 


Contents 


সুরা আহ্যাব ২০১ 


মাধ্যমে আল্লাহ্‌র বিধান সম্পর্কে অবগত হইয়াছে । তাহাদের জন্য আল্লাহ্‌ তাআলা 
তাহার আদেশ নিষেধ সবিস্তারে বর্ণনা করিয়াছেন । ভালমন্দ সবই তাহারা জানিতে 
পারিয়াছে! পরবর্তীতে সর্বপ্রথম আমানত উঠাইয়া লওয়া হইবে। মানুষের অন্তরের 
অন্তস্থলে কেবল উহার চিহ্ন থাকিয়া যাইবে । ইহার পর ওফাঁও উঠাইয়া লওয়া হইবে। 
অবশিষ্ট থাকিবে শুধু আল্লাহ্র কিতাব । তাহাদের মধ্যে যে ব্যক্তি আলেম, সে তো 
কিতাবের বিধান মুতাবিক আমল করিয়াছে এবং মূর্খ ও উহা চিনিতেছে কিন্তু অস্বীকার 
করিয়াছে অবশেষে উহা আমার ও আমার উম্মতের নিকট:পৌছিয়াছে, যাহার ভাগ্যে 

ংস রহিয়াছে সেই ধ্বংস হইবে । যে ইহা বর্জন করিবে সে ইহা হইতে গাফিল 
থাকিবে । অতএব হে লোক সকল! তোমরা সাবধান । কুমন্ত্রণাকারীর কুমন্ত্রণা হইতে 
তোমরা হুশিয়ার থাকিবে । তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী আল্লাহ্‌ উহা পরীক্ষা 
করিবেন। হাদীসটি অত্যন্ত গরীব ও অখ্যাত। অবশ্য একাধিক সূত্রে ইহার সমর্থক 
রেওয়ায়েত বিদ্যমান৷ 

ইব্‌ন জারীর (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন খলফ্‌ আসকালানী (র) ... হযরত 
আবুদ্দারদা হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি 
পাচটি বিষয় ঈমানের সহিত নিয়মিত পালন করিবে, কিয়ামত দিবসে সে বেহেশতে 
প্রবেশ করিবে। যে ব্যক্তি পাচ ওয়াক্তে সঠিকভাবে অজু করিবে, উহার রুকু সিজদা ঠিক 
আল্লাহ্র কসম ইহা কেবল মু'মিন ব্যক্তিই করিতে সক্ষম হইবে । আমানত আদায় 
করিবে । লোকেরা জিজ্ঞাসা করিল, হে আবুদ্দরদা! আমানত আদায় করিবার অর্থ কি? 
তিনি বলিলেন, জানাবাতের গোসল করা । মনে রাখিবে, আল্লাহ্‌ তাআলা ইহা ছাড়া 
মানুষের কাছে অন্য কিছু আমানত রাখেন নাই। আবূ দাউদ (র) বলেন, ইব্‌ন আব্দুর 
রহমান আম্বরী (র) ... হযরত আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হুইতে বর্ণিত । তিনি বলেন 
রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, আল্লাহ্র রাহে নিহত হওয়া গুনাহ বিলুপ্ত করিয়া 
দেয়। কিন্তু আমানতের খিয়ানত বিলুপ্ত করে না। আমানতে খিয়ানতকারীকে আল্লাহ্র 
সম্মুখে উপস্থিত করিয়া বলা হইবে, তুমি আমানত আদায় কর। সে বলিবে, হে আমার 
প্রতিপালক! দুনিয়াতো শেষ হইয়া গিয়াছে, আমি আমানত আদায় করিব কিভাবে? 
আল্লাহ্‌ তা'আলা এইভাবে তিনবার তাহাকে বলিবেন এবং সে এইরূপ তিনবার জবাব 
দিবে। অতঃপর তাহাকে 'হাবিয়া' নামক দোযখে নিক্ষেপ করিবার নির্দেশ দিবেন । হুকুম 
পালন করা হইবে এবং তাহাকে সেই দোযখে নিক্ষেপ করা হইবে । সে উহার তলদেশে 


ইব্‌ন কাছীর ২৬ (৯ম) 


Contents 


২০২ তাফসীরে ইব্ন কাছীর 


পৌছিয়া যাইবে । সে নষ্টকৃত আমানতের আগুনের সদৃশ বস্তু দেখিতে পাইবে । উহা 
তাহাকে কাধে উঠাইয়া দোযখের কিনারায় লইয়া আসিবে । সে তখন ভাবিবে এই তো 
দোযখ হইতে বাহির হইলাম; কিন্তু সেই মুহূর্তেই তাহার পাও পিচ্ছল খাইবে এবং 
চিরকালের জন্য সে উহার গহ্বরে পড়িবে । তিনি বলেন, আমানত সালাতেও রক্ষা 
করিতে হয়, সিয়ামের মধ্যেও এবং অজুর মধ্যেও আমানত রক্ষা করিতে হয়। এবং 
কথাবার্তায়ও আমানত রক্ষা করিয়া চলিতে হয়। 


আর যে সকল বস্তু গচ্ছিত রাখা হয় উহাতে আমানত রক্ষা করা সর্বাধিক 
গুরুত্পূর্ণ | রাবী খাযান (র) বলেন, অতঃপর আমি বারা' এর সহিত সাক্ষাৎ করিয়া 
জিজ্ঞাসা করিলাম, তোমার ভাই আব্দুল্লাহ ইবৃন মাসউদ (রা) কি বলেন, উহা শুনিয়াছ 
কি? তিনি বলিলেন, সত্য বলিয়াছেন। শরীক (র) বলেন, আইয়াশ আমেরী (র) যাযান 
এর সূত্রে আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) নবী করীম (সা) হইতে অনুরূপ বর্ণনা 
করিয়াছেন। অবশ্যই এই সনদে বর্ণিত হাদীসে সালাতের মধ্যে আমানত এর বিষয়টি 
উল্লেখ নাই । সনদটি বিশুদ্ধ । 


আমানত সম্পর্কিত আর একটি হাদীস ইমাম আহমদ (র) বর্ণনা করিয়াছেন । তিনি 
বলেন, আবূ মুআবিয়াহ (র) হযরত হুযায়ফা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, আমি 
রাসূলুল্লাহ্‌ (সা) হইতে দুইটি বিষয় সম্পর্কে হাদীস শুনিয়াছি। একটি তো প্রত্যক্ষ 
করিয়াছি এবং অপরটির অপেক্ষা করিতেছি । তিনি আমাদিগকে বলিয়াছেন, আমানত 
মানুষের অন্তরে মূলে অবতীর্ণ হইয়াছে। অতঃপর পবিত্র কুরআন অবতীর্ণ হইয়াছে। 
অতঃপর মানুষ কুরআন ও সুন্নাহ হইতে জ্ঞান লাভ করিয়াছে । অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) 
আমানত উত্থিত হওয়া সম্পর্কেও হাদীস শুনাইয়াছেন। তিনি বলেন, ঘুমের মধ্যেই 
অন্তর হইতে আমানত উঠাইয়া লওয়া হইবে এবং পায়ের উপর আগুনের অংগার 
গড়াইয়া দিলে যেমন পায়ে ফোসকা পড়িয়া যায় আমানত উঠাইয়া লওয়ার পর অন্তরেও 
অনুরূপ ফোসকার দাগ পড়িয়া যায় । অতঃপর তিনি ইহা বুঝাইবার জন্য একটি কংকর 
পায়ের উপর দিয়া গড়াইয়া দিলেন। তিনি বলেন, এই পরিস্থিতি সৃষ্টি হইবার পর 
লোকজন কারবার করিবে; কিন্তু আমানত আদায় করিতে চাহিবে না। এমনকি বলা 
হইবে, অমুক গোত্রে একজন আমানতদার লোক আছে । এমনকি বিশেষ ব্যক্তি সম্পর্কে 
ইহাও বলা হইবে, সে কত বড় বীরত্বের অধিকারী, কত বড় হুশিয়ার । কত বড় জ্ঞানী । 
অথচ তাহার অন্তরে বিন্দু পরিমাণ ঈমানও নাই । রাবী বলেন, আমার নিকট এমন 
একটি যুগও সমাগত হইয়াছিল, যখন তোমাদের কাহার সহিত আমি বাকী ক্রয় বিক্রয় 


Contents 
সূরা আহ্যাব ্‌ ২০৩ 


করিতেছি, এই বিষয়ে আমার কোন পরোয়া ছিল না। কারণ সে মুসলমান হইলে তো 
সে ধর্মের তাগিদেই আমার প্রাপ্য আমাকে ফিরাইয়া দিত আর নাসারা কিংবা ইয়াহুদী 
হইলে ইসলামী হুকুমতের কর্মকর্তা আমার প্রাপ্য আমাকে লইয়া দিত। অথচ আজ 
কাল তো শুধু অমুক অমুকের সহিত বাকী ক্রয় বিক্রয় করি। ইমাম বুখারী ও মুসলিম 
(র) তাহাদের সহীহ গ্রন্থে আ'মাশ (র)-এর সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ (র) বলেন, হাসান (র) ... হযরত আব্দুল্লাহ ইবন আমর (রা) 
হইতে বৰ্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ 
৬১৬৯ ৬০৩230০10৮০ 03511 ০-০ এ এ135 এ০1০ ১২ এন ৬ SS 

4৮০ 4-859 48০747৯০০৮৩ 
তোমার মধ্যে চারটি-গুণ থাকিলে পৃথিবীর অন্য কোন বস্তু ছুটিয়া গেলে তোমার 
কোন ক্ষতি হইবে না। 'আমানত' সংরক্ষণ, কথার সত্যতা, চরিত্রের উত্তমতা ও 
আহারের পবিত্রতা । ইমাম আহমদ (রো) তাহার মুসনাদ গ্রন্থে আব্দুল্লাহ ইব্‌ন আমর 
ইব্‌ন আস (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন । ইমাম তাবরানী (র) ইহা আব্দুল্লাহ 
ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি তাহার মুসনাদ গ্রন্থে বলেন, ইয়াহ্‌য়া 
ইবন আইযুব আল আন্লাফ আল মিসরী (র) ... হযরত আব্দুল্লাহ ইবৃন উমর (রা) 
হইতে বৰ্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 
৬১০৯ ৩১৮৯৪ ২3০| 1১৬৮৯090411 ০ এ ৩৮০ এ 1০১5 এও ০৫1 ৮29| 
৯০ 4০৩৭৪27৯০৮৯ 
অত্র হাদীসের সনদে ইমাম তাবরানী (র) ইব্‌ন হুজায়রাহ (র)-কে অতিরিক্ত 
আনিয়াছেন এবং আব্দুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন। 

‘আমানত’ এর সহিত শপথ করিতে হাদীসে নিষেধ আসিয়াছে। আব্দুল্লাহ ইব্‌ন 
মুবারক (রা) তাহার ‘কিতাবুয্যুহ্দ’ নামক গ্রন্থে বলেন, শরীক (র) ... বলেন, একবার 
আমি যিয়াদ ইব্‌ন হুদাইর (র) এর সহিত 'জাবিয়াহ' স্থান হইতে আসিতে ছিলাম, 
তখন আমি কথায় কথায় “আমানত এর শপথ করিলাম । অতঃপর তিনি কাদিতে 
লাগিলেন। আমি ধারণা করিলাম, আমি গুরুতর মারাত্মক কাজ করিয়া বসিয়াছি। 
অতএব তাহাকে জিজ্ঞাসা করিলাম, আপনি কি আমার এইরূপ শপথ করা অপছন্দ 
করেন? তিনি বলিলেন, হ্যা, হযরত উমর ইবনুল খাত্তাব কঠোর ভাবে আমানত এর 


Contents 


২০৪ তাফসীরে ইব্ন কাছীর 


শপথ করিতে নিষেধ করিতেন । এই বিষয়ে ‘মারফু’ সূত্রেও হাদীস বর্ণিত আছে। 

আবু দাউদ (র) বলেন, আহমদ ইব্‌ন আব্দুল্লাহ ইব্‌ন ইউনুস (র) বুরাইদাহ রে) 
হাবীব বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন। 24680) 15 (৫ 
(2, ৮.5 যে ব্যক্তি আমানত এর শপথ করিবে, সে আমার দলভুক্ত নহে। 
রেওয়ায়েতটি কেবল আবু দাউদ বর্ণনা করিয়াছেন । 

০৫১১০১10৫১৮. 8915710 0১58৭012111 2৮545 আল্লাহ্‌ 
তা'আলা মানুষের উপর আমানত এর বোঝা বহন করিবার দায়িত্ব অর্পণ করিয়াছেন 
যাহাতে তিনি মুনাফিক পুরুষ ও নারী এবং মুশরিক পুরুষ ও নারীকে শাস্তি দিতে 
পারেন। 

মুনাফিক হইল সেই সকল লোক, যাহারা মুমিনদের ভয়ে ভীত হইয়া নিজদিগকে 
মু'মিন বলিয়া প্রকাশ করে; অথচ তাহারা কাফিরদের অনুকরণে মনে মনে কুফর পোষণ 
করে। আর মুশরিক হইল তাহারা, যাহারা প্রকাশ্যেও আল্লাহ্‌র সহিত শরীক করে এবং 
তাহারা রাসূল (সা)-এর বিরোধিতা করে এবং তাহারা মনে মনে কুফর-শিরক ও 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর বিরোধিতা পোষণ করে। (৭১০11 ১১851 75 201 ১55 
আর যাহাতে তিনি মু'মিন পুরুষ ও নারীকে ক্ষমা করিতে পারেন। অর্থাৎ যাহারা 
আল্লাহ্‌, ফেরেশতা আল্লাহর কিতাব ও তাহার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং 
আল্লাহ্‌র আনুগত্য প্রকাশ করে তাহারাই হইল মুমিন । 

০১ 1১4% 401 ১, আল্লাহ্‌ বড় ক্ষমাশীল, পরম দয়ালু 


॥ সূরা আহ্যাব-এর তাফসীর সমাপ্ত ॥ 


Contents 


সূরা সাবা 


৫৪ আয়াত, ৬ রুকু, মক্কী 


- oo ॥ ০ & b 0 
টি 


eS 


১2648158555 6 ধ ৬919৩ (9 


৪৮ 


০0456144612 ৯১ 

(৮1054556575 41454 6) 

০১৯৯) ৪ 

১. প্রশংসা আল্লাহ্‌র, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত 
কিছুরই মালিক এবং আখিরাতেও প্রশংসা তাহারই । তিনি প্রজ্ঞাময়, সর্ব বিষয়ে 
অবহিত । 

২. তিনি জানেন যাহা ভূমিতে প্রবেশ করে, যাহা উহা হইতে নির্গত হয় এবং 
যাহা আকাশ হইতে বর্ষিত ও যাহা কিছু আকাশে উথ্থিত হয় । তিনিই পরম দয়ালু, 
ক্ষমাশীল । 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, ইহকাল ও পরকালে সমস্ত প্রশংসার 
অধিকারী তিনি-ই। কারণ পৃথিবীর জনমানবের ওপর তিনিই অনুগ্রহ করেন এবং 


পরকালেও তিনিই অনুগহ করিবেন। ইহকাল ও পরকালে তিনিই হুকুমতের অধিকারী । 
টা নটি নিসা 


৮54৩5 


Contents 


$$ 


২০৬ তাফসীরে ইব্ন কাছীর 


তিনিই আল্লাহ্‌, তিনি ব্যতীত আর কোন ইলাহ্‌ নাই । ইহকাল ও পরকালে তিনিই 

প্রশংসার অধিকারী । তিনিই হুকুমতের অধিকারী । তাহার নিকট তোমাদিগকে 
প্রত্যাবর্তন করা হইবে । এইজন্যই ইরশাদ হইয়াছে ৪ 

Ha SLL salen 
প্রশংসা সেই আল্লাহ্র, যিনি আকাশমণ্ডলীতে যাহা কিছু অবস্থিত এবং যাহা 
কিছু ভূমগুলে বিদ্যমান সব কিছুরই তিনি মালিক। অর্থাৎ সকল বস্তুর মালিক তিনিই, 
সকলেই তাহার দাস । এবং সকলের ওপর তাহারই কর্তৃত্ব প্রতিষ্ঠিত । 

যেমন ইরশাদ হইয়াছে 8৪ 150 5,৯3 1১100 প্লান নর 
আমিই । 

১১3৬ "4 ১21 ২ আর পরকালেও প্রশংসা তাহারই জন্য। তিনি চির উপাস্য 
চির প্রশংসিত। 2৫2 $5$ আর তিনি প্রজ্ঞাময় । তাহার কথায়, কাজে ও নির্ধারণে 
তাহার প্রজ্ঞার অন্ত নাই। ৮:১1 তিনি অবহিত, কোন বস্তুই তাহার নিকট গোপন 
নহে। কোন কিছুই তাহার অদৃশ্যে নহে। ইমাম মালিক রে) ইমাম যুহরী (র) হইতে 
বর্ণনা করেন, টি রানি ভান রর UR 
বহু নির্দেশে প্রজ্ঞাময় । এ কারণে ইরশাদ হইয়াছে ৪ 

-৮১০০১১:৮৩০০১%। ৮৪ ড1251152 
ভূমিতে যাহা কিছু প্রবেশ করে তাহাও তিনি জানেন আর তাহাও তিনি জানেন যাহা 
ভূমি হইতে নির্গত হয়। অর্াৎ আসমান হইতে যে কত ফোটা বৃষ্টি ভূমিতে প্রবেশ করে 

রত WUE ORE 
তিনি জানেন । উৎপন্ন বস্তুসমূহের গুণাবলীও তাহার অজানা নয় । 

‘5 ১০ 0১১৫ ৮ আর আসমান হইতে যে রিজিক অবতীর্ণ হয় ৮৮:৫1? 
$--* আর যাহা আসমানে আরোহণ করে। অর্থাৎ মানুষের যে কোন আমল আকাশে 
উত্থিত হয় এবং আরো যাহা কিছু আছে সবই তিনি জানেন। 


১৮2% ১৯৬ ৬ আর তিনি পরম দয়ালু, বড়ই ক্ষমাশীল । যেহেতু তিনি 
তাহার বান্দাদিণের প্রতি পরম দয়ালু, অতএব তাহাদের মধ্যে যাহারা অপরাধী 
তাহাদিগকে শাস্তি দানে তিনি ব্যস্ত হন না। আর যেহেতু তিনি পরম ক্ষমাশীল অতএব 
যাহারা তাওবা করে আর যাহারা তীহার ওপর ভরসা করে তাহাদের গুনাহ তিনি ক্ষমা 
করিয়া দেন। 


Contents 


সূরা সাবা ২০৭ 
প$942-/506 05,890 06576 22১06$20) 
2185 ৯১৫। 3890652 LAY Clee 

6 ১১৮ এ: ৪2 SYS এ, ০৮৮ Ny 
6), EELS EOIN EHD NIES LUG GIG (£) 
one. 


তপ্ত পট ৪ wu 


2 হি és 7225 AE পাঠ । 5 
০০5৩৪ ৩1475 2250 554250/02) 
$৫559৩) 05109045900 88044 CY 
AAA NA 381 518 ৫ | ১৪৫১ ৮ 


৩. কাফিররা বলে, আমাদের নিকট কিয়ামত আসিবে না। বল, আসিবেই। 
শপথ আমার প্রতিপালকের, নিশ্চয়ই তোমাদিগের নিকট উহা আসিবে । তিনি 
অদৃশ্য সম্পর্কে সম্যক পরিজ্ঞাত। আকাশমণ্ডলী ও পৃথিবীতে তাহার অগোচর নহে 
অণু পরিমাণ কিংবা তদপেক্ষা ক্ষুদ্র অথবা বৃহৎ; বরং ইহার প্রত্যেকটি লিপিবদ্ধ 
আছে সুস্পষ্ট কিতাবে । 

৪. ইহা এইজন্য যে, যাহারা মু'মিন ও সৎকর্মপরায়ণ, তিনি তাহাদিগকে 
পুরস্কৃত করিবেন । ইহাদিগেরই জন্য আছে ক্ষমা ও সম্মানজনক রিযক। 

৫. যাহারা আমার আয়াতকে ব্যর্থ করিবার চেষ্টা করে তাহাদিগের জন্য 
রহিয়াছে ভয়ংকর মর্মস্ুদ শাস্তি । 

৬. যাহাদিগকে জ্ঞান দেওয়া হইয়াছে তাহারা জানে যে, তোমার প্রতিপালকের 
নিকট হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহা সত্য । ইহা মানুষকে 
পরাক্রমশালী ও প্রশংসার আল্লাহ্র পথ নির্দেশ করে। 

তাফসীর ৪ গোটা কুরআন মজীদে যে তিন স্থানে আল্লাহ্‌ তা'আলা শপথ করিয়া 
তাহার রাসুল (সা)-কে কিয়ামত সংঘটিত হইবার কথা উল্লেখ করিয়াছেন, আলোচ্য 
আয়াত উহার একটি । 


Contents 


২০৮ তাফসীরে ইব্ন কাছীর 
সুরা ইউনূসে একটি আয়াত, তাহা হইল £ 


2 oso cede 282 5 eee ও ones se 2৫৪. পপ 
-০:১৯*০১ ৯১ ১৩ 4১125351৪৬৯ ৯ এ৭৪০১৪৪ 
তাহারা তোমার কাছে জিজ্ঞাসা করে উহা (কিয়ামত) কি সত্য? তুমি বল, হা, 


আমার প্রতিপালকের কসম, উহা অবশ্যই সত্য । আর তোমরা এই বিষয়ে আল্লাহ্‌কে 
অক্ষম করিতে সক্ষম নহে। আর দ্বিতীয় আয়াত সুরা সাবা এর এই আয়াত ঃ 


০8855105155 015052501 05509 10০86 ০5৮01 00 
কাফিররা বলে, উহা (কিয়ামত) আমাদের কাছে আসিবে না। তুমি বল, হা, 
আমার প্রতিপালকের কসম অবশ্যই উহা তোমাদের কাছে আসিবে । তৃতীয় আয়াত 
সূরা “আত্তাগাবুন' এ উল্লেখ করা হইয়াছে। 


25০52 


12 266551555551055585৮52488058৮৮15 
22855 
কাফিররা বলে, তাহাদেরকে কখনও উথিত করা হইবে না । তুমি বল, হী, আমার 
প্রতিপালকের কসম অবশ্যই তোমাদিগকে পুনরুথিত করা হইবে । তখন তোমাদের 
কর্মকাণ্ড তোমাদিগকে অবহিত করা হইবে । এবং ইহা আল্লাহ্‌র পক্ষে সহজ কাজ । 
এখানেও আল্লাহ্‌ ইরশাদ করিয়াছেন, +₹:351 ৮:১১ ৫০: ৫$ “তুমি বল, আমার 
প্রতিপালকের কসম অবশ্যই কিয়ামত তোমাদের নিকট সমাগত হইবে । এই 
বিষয়টিকে অধিক জোরদার করিবার লক্ষ্যে অত:পর আল্লাহ্‌ ইরশাদ করেন ঃ 


১৬:০2 ৮৪ 450 ৮8৪5 00885255০৯৯ ৮১105 
733১৮05০381 সরথিও ৫১১০ 
তিনি অদৃশ্য সম্বন্ধে সম্যক অবগত, আকাশমণ্ডলী ও পৃথিবীতে অবস্থিত অণু 
পরিমাণ, কিংবা তদপেক্ষা ক্ষুদ্র কিংবা বৃহৎ তাহার অগোচরে নহে। বরং ইহার 
প্রত্যেকটি স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে। 
মুজাহিদ ও কাতাদাহ (র) বলেন ১% অর্থ 5% অদৃশ্য হয় না- অর্থাৎ 
আকাশমণ্ডলী ও পৃথিবীতে অবস্থিত সকল বস্তু সম্বন্ধেই আল্লাহ্‌ অবগত ৷ কোন বস্তুই 
তাহার নিকট গোপন নহে । মৃত্যুর পর মানুষের হাডিড গুঁড়ি গুঁড়ি হয়ে অণু পরমাণুতে 
পরিণত হইলেও আল্লাহ্‌ উহা সম্বন্ধে পরিজ্ঞাত। তিনি ইহাও জানেন যে, সেগুলো 
কোথায় গিয়াছে ও কোথায় অবস্থান করিতেছে । অতএব তিনি কিয়ামতে সবগুলি 
একত্রিত করিয়া প্রথম বারের মতই পূর্ণাঙ্গ মানুষে পরিণত করিয়া জীবিত করিবেন। 


Contents 


সূরা সাবা ২০৯ 


পরবর্তী আয়াতে আল্লাহ্‌ পুনরায় জীবিত করিবার হিকমত ও কিয়ামত সংঘটিত 
করিবার ফায়দা কি, উহা উল্লেখ করিয়াছেন। ইরশাদ হইয়াছে ৪ 


45 ০৪%০০%০ ৮ 555 GS রর 5 ar 2+ ese. 0 9 oe 
০২১৯০ sul si ba ০5১1 
ইহা এইজন্য যে, যাহারা মু'মিন ও সৎকর্মপরায়ণ তাহাদিগকে তিনি পুরস্কৃত 
করিবেন । আর তাহাদের জন্যই রহিয়াছে ক্ষমা ও সম্মানজনক রিজিক । আর যাহারা 
আমার আয়াতকে ব্যর্থ করিতে চেষ্টা করে। অর্থাৎ আল্লাহ্র পথে চলিতে বাধা দেয় 
এবং তীহার রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করে 7:11 ১53 ১-2:/32 44599 তাহাদের 
জন্য রহিয়াছে ভয়ংকর মর্মস্ত্দ শাস্তি । অর্থাৎ কিয়ামত কায়েম করিয়া তিনি 


সৌভাগ্যশালী মু'মিনদিগকে নিয়ামত দান করিবেন এবং হতভাগা কাফিরদিগকে শাস্তি 
দিবেন। কারণ ইহাদের মধ্যে রহিয়াছে বিরাট পার্থক্য । ইরশাদ হইয়াছে ঃ 


০৬১০0811৯81 ০৮৯৮৩ হী ০৮৯০০০১০৭। ০৮৯০৭ ৪০৪ 
দোযখবাসী ও বেহেশতবাসীগণ সমান নহে । বেহেশতকাসীগণই হইল সাফল্যের 
অধিকারী । আরো ইরশাদ হইয়াছে £ 


Ee le NE iia EE ICSI 
যাহারা মু'মিন সৎকর্মপরায়ণ তাহাদিগকে কি আমি সেই সকল লোকের মত করিব 
যাহারা দেশে ফাসাদ করে? না কি মুত্তাকীগণকে আমি ফাজিরদের মত করিব? 


Gn LD oe LIE ssl all +1 54311 6929 আর যাহাদিগকে 
জ্ঞান দেওয়া হইয়াছে তাহারা জানে যে, তোমার প্রতিপালকের পক্ষ হইতে তোমার 
কাছে যাহা অবতীর্ণ করা হইয়াছে উহা সত্য । কিয়ামত কায়েম করিবার জন্য ইহা আর 
একটি ফায়দা ৷ অর্থাৎ আম্বিয়ায়ে কিরামের কাছে প্রেরিত বিষয় বস্তুর ওপর যাহারা 
বিশ্বাস স্থাপন করিয়াছিল এবং পৃথিবীতেই তাহারা আল্লাহ্‌র প্রেরিত কিতাবসমূহের 
মাধ্যমে ইহা জানিতে পারিয়াছিল যে, কিয়ামত কায়েম হইবে এবং সৎ অসৎ 
লোকদিগকে যথাযথ বিনিময় দেওয়া হইবে । কিয়ামত কায়েম হইবার পর যখন 
তাহারা স্বচক্ষে উহা প্রত্যক্ষ করিবে তখন তাহাদের নিকট আল্লাহ্‌র পূর্ব ওয়াদা বস্তুত 


কঃ টি 2 


সত্য বলিয়া প্রমাণিত হইবে। তাহারা তখন বলিবে 10: (3 ০ ০০৮৯ ১৪7 
অবশ্যই আমাদের প্রতিপালকের রাসূলগণ আমাদের নিকট সত্য পেশ করিয়াছিলেন। 
আর তাহাদিগকে তখন বলা হইবে -7১1-০১|| ৯ 42,0154 ইহা 


ইবৃন কাছীর--২৭ (৯ম) 


Contents 


২১০ তাফসীরে ইব্‌ন কাছীর 


হইল সেই বস্তু যাহার প্রতিশ্রুতি পরম করুণাময় আল্লাহ্‌ দিয়াছিলেন এবং রাসূলগণ 
সত্য সত্য বলিয়াছেন। 
SUG bb Sl 411 40105557504 ১81 
আল্লাহ্র লিখিত লিপি মুতাবিক তোমরা কিয়ামত পর্যন্ত অবস্থান করিয়াছ আর 
এইতো কিয়ামত দিবস । 
he EID UD TG LSB 
ও তোয়ালে 
পক্ষ হইতে যাহা অবতীর্ণ হইয়াছে তাহা সত্য আর তাহা পরাক্রমশালী প্রশংসার 
আল্লাহ্র পথের প্রতি নির্দেশ করে । অর্থাৎ তিনি পরম পরাক্রমশালী, যাহাকে জয় করা 


যায় না ও প্রতিরোধও করা যায় না। বরং তিনিই সকলের ওপর জয় লাভ করেন। তিনি 
. তাহার সকল কথায় কাজে ও নির্ধারণে প্রশংসার । 


BLES BF SEIN 4516 010৬ 0) 
ORIEL YAGI Pc) 
8৯১0৫৮39509, 24৮40 ৫ 4৪ | (/) 
০ ১১1 4615140 G 





৮ 498 ১12 88৩8৮) ss রা (৭) 
10564 96555 Sook GS 


TEE NUNS রী - ৫) 


৭. কাফিররা বলে, আমরা কি তোমাদিগকে এমন এক ব্যক্তির সন্ধান দিব, যে 
তোমাদিগকে বলে, তোমাদিগের দেহ সম্পূর্ণ ছিন্রভিনন হইয়া পড়িলেও তোমরা 
নতুন সৃষ্টি রূপে উত্থিত হইবে ? 

৮. সে কি আল্লাহ্‌ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে অথবা সে কি উম্মাদ? বস্তুত 
যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহারা শাস্তি ও ঘোর বিভ্রান্তিতে রহিয়াছে । 


Contents 


সুরা সাবা ২১১ 


৯. উহারা কি তাহাদিগের সম্মুখে ও পশ্চাতে আসমান ও যমীনে যাহা আছে ' 
উহার প্রতি লক্ষ্য করে না? আমি ইচ্ছা করিলে উহাদিগকেসহ ভূমি ধসাইয়া দিব 
অথবা তাহাদের উপর আকাশ খণ্ডের পতন ঘটাইব । আল্লাহ্‌র অভিমুখী প্রতিটি 
বান্দার জন্য ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে । 

তাফসীর ঃ কাফির রে কিরাম সাগেটিত হওয়াকে গাজর গানে কারে বং 
রাসূলুল্লাহ (সা)-এর সহিত তাহা লইয়া বিদ্রাপ করে, উল্লেখিত আয়াতে আল্লাহ্‌ 
তা“আলা তাহাই উন্লেখ করিয়াছেন। ইরশাদ হইয়াছে ঃ 


ঠা 5 


3১১৫55০05৯৮ 86 ০০10 


কাফিররা বলে, আমরা তোমাদিগকে এমন এক ব্যক্তির সন্ধান দিব কি, যে 
তোমাদিগকে বলে, যখন তোমরা সম্পূর্ণ ছিন্নভিন্ন হইয়া যাইবে। মৃত্যুর পরে তোমাদের 
নতুন সৃষ্টিরূপে উথ্থিত হইবে। অর্থাৎ তখন পুনরায় তোমাদিগকে জীবিত করা হইবে 
এবং তোমাদিগকে রিজিক দেওয়া হইবে । এই ব্যক্তি যে এইরূপ আজগুবি কথা বলে, 
তাহার সম্পর্কে দুইটি ধারণা হইতে পারে। হয় সে সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে ইচ্ছা করিয়াই 
আল্লাহ্‌র প্রতি এই অপবাদ আরোপ করিয়াছে যে, তিনি তাহার নিকট এই ওহী প্রেরণ 
করিয়াছেন, কিংবা তাহার মস্তিফ বিকৃত হইয়াছে। ফলে সে অনিচ্ছায়ই এইরূপ কথা 
বলিয়া বেড়াইতেছে। আল্লাহ্‌ তা'আলা সেই কাফিরদের মন্তব্যের প্রতিবাদ করিয়া 

বস্তুত যাহারা আখিরাতে বিশ্বাস করে না, তাহারা শাস্তি ও ঘোর গুমরাহীর মধ্যে 
রহিয়াছে। অর্থাৎ কাফিররা যাহা বলিতেছে উহা ঠিক নহে। বরং মুহাম্মদ (সা)-ই 
সত্যবাদী, সে যাহা কিছু বলিতেছে উহাই সঠিক । সে সত্যই পেশ করিয়াছে। আর 
কাফিররা হইল মিথ্যাবাদী ও মূর্খের দল। তাহাদের কুফর তাহাদিগকে কঠিন শাস্তিতে 
নিক্ষেপ করিবে । আর দুনিয়ায় তাহারাই ঘোর গুমরাহীর মধ্যে রহিয়াছে। 

পরবর্তী আয়াতে আল্লাহ্‌ তা'আলা স্বীয় ক্ষমতা ও; সৃষ্টি শক্তি সমদ্ধে সতর্ক করিয়া 
বলেন ঃ aU tall oa MEALS UG ipl os Ue (১:15 

তাহারা কি তাহাদের সম্মুখে ও পশ্চাতে, আসমানে ও যমীনে যাহা কিছু আছে 
উহার প্রতি লক্ষ্য করে না। তাহারা যেদিকেই.যাইবে আসমান তাহাদের ওপর ছায়া 
“দিয়া যাইতেছে এবং ভূখণ্ড তাহাদের নীচে তাহাদিগকে আশ্রয় দিতেছে? ইরশাদ 


টি 
“a? il “0 er oe 0 eee ওল 55 oso 39 oa oe aoe 4 প্‌ 

-0--৯। 75১5 0২১৪ ০৯০১৩০৬৯৯৬৭ Gls bi -১(-১১১ ০০৪ 
A রা পি পার্ট 


Contents 


২১২ তাফসীরে ইব্‌ন কাছীর 


আসমান তো আমি নিজ হাতেই নির্মাণ করিয়াছি আর প্রশস্তও আমিই করি । আর 
পৃথিবীকেও আমি বিস্তৃত করিয়াছি, বস্তুত আমি বড় উত্তম বিস্তৃতকারী । 
আব্দ ইব্‌ন হুমাইদ (র) কাতাদাহ (র) হইতে আলোচ্য আয়াতের এই অর্থ বর্ণনা 


যদি তুমি, তোমার ডাইনে ও বামে, সম্মুখে ও পশ্চাতে দৃষ্টিপাত কর তবে আসমান 
ও যমীন তোমাদের দৃষ্টিগোচর হইবে । 


1775 পর Ee ০৪. ০৭৮ 0 ০ 5৩০০ ৩০,৩ 4 9 9৪ কি” এ 

eld os ৫৯0৪5৩০৯০১1 ৫১ -৬৮৮৯১১০। 
আমি ইচ্ছা করিলেই তো তাহাদেরসহ ভূমি ধসাইয়া দিব কিংবা তাহাদের উপর 
আকাশ খণ্ডের পতন ঘটাইব । অর্থাৎ তাহাদের যুল্ম ও অবিচারের কারণে তাহাদিগকে 
সহ ভূমি ধসাইয়া দেওয়ার ও আকাশখন্ডের পতন ঘটাইবার শক্তি আমার আছে, ইহা 


কেবল আমার ইচ্ছার ব্যাপার। কিন্তু যেহেতু আমার ধের্য অপরিসীম ও আমি বড়ই 
ক্ষমাশীল; এই কারণে আমি তাহাদিগকে অবকাশ দিতেছি। 


০০০১501১755) অবশ্যই ইহাতে আল্লাহ্র প্রতি নিবিষ্ট প্রত্যেক 
বান্দার জন্য নিদর্শন রহিয়াছে। মামার কাতাদাহ (র) হইতে বর্ণনা করেন ১১, অর্থ 
তাওবাকারী। সুফিয়ান (র) হযরত কাতাদাহ (র) হইতে বর্ণনা করেন ১: অর্থ 
আল্লাহ্‌র প্রতি নিঝিষ্ট ব্যক্তি। অতএব আয়াতের অর্থ হইল আসমানসমূহ ও যমীনের 
সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করার মধ্যে নিহিত রহিয়াছে জ্ঞানীজন ও আল্লাহ্‌র প্রতি নিবিষ্ট 
ও কিয়ামত কায়েম করিবার পূর্ণ ক্ষমতার অধিকারী । কারণ, যিনি এত সুউচ্চ 
আকাশমগ্ডলী ও সুবিস্তৃত পৃথিবী সৃষ্টি করিতে সক্ষম, তিনি অবশ্যই মৃতকে জীবিত 
করিতে এবং ছিন্রভিন্ন হাডি একত্রিত করিয়া জীবন দান করিতে সক্ষম । ইরশাদ 
হইয়াছে 8 


LH GLE lL li 53০0৮] ডেড ৬৬৫ ০০৪ 
'যে মহান সত্তা আকাশমণ্লী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন, তিনি উহাদের অনুরূপ সৃষ্টি 
করিতে সক্ষম নহেন? নি রানা এ 


পন বৃ কর সবি বা ক ক 
কিন্তু অধিকাংশ মানুষ বুঝে না। 


€? 


Contents 
I 


সূরা সাবা ২১৩ 


পাঠ পে 


পর ৮ 727 পণ চিতা 2 ও 9H 
HRB GT UNG LIL poo ie (১) 


GGL CG 064৯8 ০৪০৬ 
০4০ 4৮৫ 


১০. আমি নিশ্চয় দাউদের প্রতি অনুগ্রহ করিয়াছিলাম এবং আদেশ 
করিয়াছিলাম, হে পর্বতমালা! তোমরা দাউদের সংগে আমার পবিত্রতা ঘোষণা 
কর। এবং বিহংগকুলকেও, তাহার জন্য নমনীয় করিয়াছিলাম লৌহ-_ 

১১. যাহাতে তুমি পুর্ণ মাপের বর্ম তৈয়ার করিতে এবং বুননে পরিমাণ রক্ষা 
করিতে পার। এবং তোমরা সতকর্ম কর। তোমরা যাহা কিছু কর আমি উহার সম্যক 
দ্ৰষ্টা । , 

তাফসীর £ আন্রাহ্‌ তা'আলা হযরত দাউদ (আ) এর প্রতি যে অনুগ্রহ 
করিয়াছিলেন, তাহাকে নুবুওত দান করিয়াছিলেন, সাম্তরাজ্যও দিয়াছিলেন এবং 
শক্তিশালী সেনাবাহিনীও দান করিয়াছিলেন। ইহা ছাড়া তাহাকে এত মধুর স্বর দান 
করিয়াছিলেন যে, তিনি যখন তাসবীহ করতেন তাহার সুরে আকৃষ্ট হইয়া পর্বতমালাও 
তাহার সহিত তাসবীহ করিত। উড়ন্ত বিহংগকুলও থামিয়া যাইত এবং তাহার সহিত 
আল্লাহ্র তাসবীহ পাঠ করা শুরু করিত । 

বুখারী শরীফ বর্ণিত। একবার রাসূলুল্লাহ (সা) রাত্রিকালে হযরত আবু মূসা 
আশ'আরী (রো)-কে কুরআন পাঠ করিতে শুনিয়া তিনি থামিয়া গেলেন। অতঃপর তিনি 
বলিলেন £ 3 Je be DS a ১1 

আবু মূসা (রা)-কে হযরত দাউদ (আ)-এর কণ্ঠস্বরের কিছু অংশ দান করা 
হইয়াছে। 

আবু উসমান নাহদী রে) বলেন, আমি কখনও আবু মুসা (রা)-এর কণ্ঠস্বর অপেক্ষা 
অধিক মধুর স্বর কোন বাদ্যযন্ত্রেরও শুনি নাই। 

০১ হযরত ইব্ন আব্বাস (রা) মুজাহিদ (র) ও অন্যান্য তাফসীকারগণ এই 
শব্দের অর্থ করিয়াছেন, ৬৮ তাসবীহ কর ও আল্লাহ্র পবিত্রতা ঘোষণা কর। আবু 
মায়সারাহ রে) বলেন, হাবশী ভাষায় শব্দটির অর্থ ইহাই। কিন্তু শব্দটির এই অর্থ গ্রহণ 


Contents 


২১৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


করিবার ব্যাপারে চিন্তা ভাবনার প্রয়োজন রহিয়াছে। কারণ ১ এর আভিধানিক অর্থ 
৮১৯১5] সুমধুর স্বরে পুনরাবৃত্তি করা । আল্লাহ্‌ তা'আলা পাহাড় ও পাখীকুলকে হুকুম 
করিয়াছেন, তাহারা যেন হযরত দাউদ (আ)-এর সহিত সুমধুর কণ্ঠে তাসবীহ করে । 
আবুল কাসিম আব্দুর রহমান ইবৃন ইসহাক যুজাজী (র) তাহার “আলজামাল' গ্রন্থে 
এ», ১২9 এর অর্থ করিয়াছেন «১1410 «*-০ ৪১০ সারা দিন তাহার সহিত চল। 
কেননা ০3৪ এর অর্থ সারা দিন চলা এবং ৫১ অর্থ রাত্রিকালে চলা । এই অর্থ 
বিরল। তিনি ছাড়া অন্য কেহ বলেন নাই ৷ যদিও আয়াতের এই অর্থ হইতে পারে। 
কিন্তু আলোচ্য আয়াতের এই অর্থ গ্রহণ করা যায় না। আয়াতের সঠিক অর্থ হইল, হে 
পর্বতমালা! দাউদ (আ)-এর তাসবীহ এর সহিত সুর মিলাইয়া তোমরাও আল্লাহ্‌র 
পবিত্রতা ঘোষণা কর ও তাহার হাম্দ ও প্রশংসা কর। ₹1514119 

3৯৪ £1 06 আর আমি তাহার জন্য লৌহ নরম করিয়াছি । হাসান বসরী, 
কাতাদাহ, আ“মাশ (র) ও অন্যান্য তাফসীরকারগণ বলেন, লৌহ নরম করিবার জন্য 
হযরত দাউদ (আ) এর না তো আগুনে দেওয়ার প্রয়োজন ছিল, না হাতুড়ী মারিবার 
দরকার হইত। বরং লৌহ তাহার হাতে আসিতেই নরম হইত, সুতার ন্যায় মুড়াইয়া 
রশি বানাইতেন। ' | | 

sil ০51 ৩1 - UU অর্থ বর্ম, হযরত কাতাদাহ (র) বলেন, হযরত 
দাউদ (আগ সর্ব প্রথম বর্ম তৈয়ার করেন। 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আলী ইব্‌ন হাসান (র) .... ইব্‌ন শাওযাব হইতে 
বর্ণিত। তিনি বলেন, হযরত দাউদ (আ) প্রতিদিন একটি বর্ম তৈয়ার করিতেন এবং 
ছয় হাজার দিরহামে উহা বিক্রয় করিতেন । দুই হাজার তিনি তাহার নিজের ও তাহার 
পরিবারের জন্য ব্যয় করিতেন এবং চার হাজার তিনি বনী ইত্রায়ীলী অতিথিদের জন্য 
ব্যয় করিতেন। ্‌ 

+১এ। ৬৪ ১5৪) ইহা দ্বারা আল্লাহ্‌ তা'আলা তাহার নবী হযরত দাউদ আ)-কে 
বর্ম তৈয়ার করিবার নির্দেশ করিয়াছেন। 

হযরত মুজাহিদ (র) বলেন, ১১..এ| (৮৪ ১:১8) এর অর্থ বর্মের আংটা পরিমাণ মত 
তৈয়ার করিবে । ছোটও যেন না হয়, আর বড়ও যেন না হয়। আলী ইব্‌ন আবু তালহা 
(র) ইব্ন আব্বাস রো) হাফিজ ইবৃন আসাকির রে) হযরত দাউদ (আ)-এর বর্ণনায় 
ওহ্ব ইব্‌ন মুনাব্বাহ (রা) হইতে বর্ণনা করিয়াছেন । তিনি বলেন, হযরত দাউদ (আ) 


- ছদ্মবেশে বাহির হইতেন এবং কাফির লোকজনকে হযরত দাউদ (আ)-এর চরিত্র 


সম্পর্কে জিজ্ঞাসা করিতেন। তাহারা সকলেই তাহার ইবাদাত, চরিত্র ও তাহার 
ইনসাফের প্রশংসা করিত। ' 


Contents 


সূরা সাবা ২১৫ 


একবার আল্লাহ্‌ তা'আলা একজন ফেরেশতাকে একজন মানুষের আকৃতিতে প্রেরণ 
করিলেন। তিনি হযরত দাউদ (আ)-এর সহিত সাক্ষাৎ করিলে তিনি উক্ত 
ফেরেশতাকেও ঠিক অন্ধপ প্রশ্ন করিলেন। ফেরেশতা তাহার প্রশংসা করিয়া বলিলেন, 
তিনি সমস্ত মানুষের মধ্যে উত্তম । অবশ্য তাহার মধ্যে যদি একটি অভ্যাস না থাকিত 
তবে তিনি বড়ই কামিল লোক হইতেন। হযরত দাউদ (আ) তাহাকে জিজ্ঞাসা 
করিলেন, সে অভ্যাসটি কি? তিনি বলিলেন, তিনি মুসলমানের মাল অর্থাৎ বাইতুল 
মাল হইতে নিজের ও পরিবারের আহারের ব্যবস্থা করেন । ফেরেশতার একথা শুনিয়া 
তিনি তখনই আল্লাহ্‌র দরবারে হাত উঠাইয়া এই দু'আ করিলেন, তিনি যেন তাহাকে 
এমন কোন কাজ শিখাইয়া দেন যাহার মাধ্যমে নিজের ও পরিবারের ভরণ পোষণের 
জন্য বাইতুল মালের মুখাপেক্ষী না হন। অত:পর আল্লাহ্‌ তা'আলা তাহার জন্য লৌহ 
নরম করিয়া দিলেন এবং তাহাকে বর্ম তৈয়ার করিবার পদ্ধতি শিক্ষা দিলেন । তিনিই 
সর্বপ্রথম বর্ম তৈয়ার করিতে শিখিলেন। আল্লাহ্‌ তা'আলা ৬৪ 9১8) ০০১১৮:০০০| ০1 
এ} এই আয়াতে এই বিষয়েরই উল্লেখ করিয়ছেন। . 7 ৃ্‌ 
রাবী বলেন, হযরত দাউদ (রা) বর্ম তৈয়ার করিতে লীগিলেন। যখন একটি. বর্ম 
তৈয়ার করা হইত তিনি উহা বিক্রয় করিয়া উহার মূল্যের এক তৃতীয়াংশ সদকা 
করিতেন, এক তৃতীয়াংশ নিজের ও নিজের পরিবারের ভরণ পোষণের জন্য ব্যয় 
করিতেন এবং আর এক অংশ তিনি আর একটি বর্ম প্রস্তুত হওয়া পর্যন্ত কিছু কিছু 
করিয়া সদকা করিতেন। রাবী আরো বলেন; হযরত দাউদ (আ) এত মধুর কন্ঠশ্বরের 
অধিকারী ছিলেন যে, যখন তিনি যাবুর গ্রন্থ পাঠ করিতেন তখন সকল প্রকার পশুপক্ষী 
তাহার কাছে একত্রিত হইয়া তাহার পাঠ শ্রবণে বিমোহিত হইয়া যাইত । পরবর্তীকালে 
শয়তান সর্বপ্রকার বাঁশি বাদ্যযন্ত্র উদ্ভাবন করিয়া তাহার স্বরের নকল করিতে শুরু 
করিয়াছে। হযরত দাউদ (আ) ছিলেন বড়ই পরিশ্রমী । তিনি যখন যাবূর পাঠ করা শুরু 
করিতেন তখন মনে হইত তিনি অনেকগুলি বাশীতে একই সাথে ফুঁকাইতেছেন। 
তাহার গলায় যেন সত্তরটি বাশী একত্রিত করিয়া জড়াইয়া দেয়া হইয়াছিল । 

L51০ [১15% আল্লাহ্‌ যে নিয়ামত তোমাদিগকে দান করিয়াছেন তার প্রতি 
কৃতজ্ঞতা প্রকাশার্থে তোমরা সৎকর্ম কর! 

5.551545 1, 1,4 তোমরা যাহা কিছু কর আমি উহার সম্যক দৃষট। 
তোমাদের কৃতকর্ম আমি দেখি ও রানা TON রা 
কাছে কিছুই গোপন নহে। 


Contents 
২১৬ | তাফসীরে ইব্‌ন কাছীর 


5585 5455850848759)) 0215 (5) 


ধর পচ ৫ 5 ০ 


৩ » 44 1০4০৭৫১০১৮1 ০% 57৫১4 


গে 2 তে 25 


0 Lal ASG HG RAs Fl 
০৮৮৫০550250 pio 0204 ০৯৪ (১৭) 
৫১5 ৫ ১3028 ১ পাঠ 5515 0 2 ABN 

02% 


১২. আর আমি সুলায়মানের অধীন করিয়াছিলাম বায়ুকে, যাহা প্রভাতে এক 
মাসের পথ অতিক্রম করিত এবং সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করিত । আমি 
তাহার জন্য গলিত তাত্ত্রের প্রস্রবণ প্রবাহিত করিয়াছিলাম ৷ আল্লাহ্র অনুমতিক্রমে 
জিনদিগের কতেক তাহার সম্মুখে কাজ করিত । তাহাদিগের মধ্যে যে আমার নির্দেশ 
অমান্য করে তাহাকে আমি জলন্ত অগ্নি শাস্তি আন্বাদন করাইব। 

১৩. যাহারা সুলায়মানের ইচ্ছানুষায়ী প্রাসাদ, মূর্তি, হাওয়া সদৃশ বৃহদাকার 
পাত্র এবং সুদৃঢ়ভাবে স্থাপিত বৃহদাকার ডেগ নির্মাণ করিত। আমি বলিয়াছিলাম, 
হে দাউদ পরিবার! কৃতজ্ঞতার সংগে তোমরা কাজ করিতে থাক । আমার 
বান্দাদিগের মধ্যে অল্পই কৃতজ্ঞ। 

তাফসীর $£ আল্লাহ্‌ তা'আলা হযরত দাউদ (আ)-কে দেওয়া নিয়ামতসমূহের 
উল্লেখ করিবার পর, তাহার পুত্র হযরত সুলায়মান (আ)-কে দেওয়া নিয়ামতের উল্লেখ 
করিয়াছেন অর্থাৎ আল্লাহ্‌ বায়ুকে তাহার অধীন করিয়াছিলেন যাহা প্রভাতে তাহার 
সিংহাসনকে উড়াইয়া এক মাসের পথ অতিক্রম করিত এবং সন্ধ্যায় এক মাসের পথ 
অতিক্রম করিত। 

হাসান বসরী (র) বলেন, প্রভাতে দামিশক হইতে বায়ু তাহার সিংহাসন উড়াইয়া 
ইস্তাখার পৌছাইয়া দিত এবং সেখানে তিনি সকালের আহার করিতেন এবং সন্ধ্যায় 
পুনরায় বায়ু তাহাকে উড়াইয়া কাবুল পৌছাইয়া দিত। দামিশৃক ও ইস্তাখার এর মাঝে 


Contents 


_ সূরা সাবা ২১৭ 


দ্রুতগামী সোয়ারীর জন্য এক মাসের দুরত্‌ এবং ইস্তাখার ও কাবুলের মাঝেও এক 
মাসের দুরত্ব বিদ্যমান । 

shall dL আর আমি তাহার জন্য তামার একটি প্রপ্রবণ প্রবাহিত 
করিয়াছিলাম। হযরত ইবৃন আব্বাস, মুজাহিদ, ইকরিমাহ্‌, আতা খুরাসানী, কাতাদাহ 
সুদ্দী ও মালিক রে)- তাহারা যায়েদ ইব্‌ন আসলাম ও আব্দুর রহমান ইব্‌ন যায়েদ. (র) 
এবং আরো অনেক হইতে বর্ণনা করেন, ১.৪ || অর্থ তাম্্র। কাতাদাহ (র) বলেন, তাগ্র 
ইয়ামান-এ বিদ্যমান ছিল। সুলায়মান (আ) এর যুগ হইতেই মানুষ তার দ্বারা বিভিন্ন 
বস্তু প্রস্তুত করা আরন্ু করিয়াছে । সুদ্দী (র) বলেন, তিনদিন পর্যন্ত হযরত সুলায়মান 
(আ)-এর জন্য তাম প্রবাহিত রাখা হয়। 

43) 0১0 4352 ০২০৮ ০০ ৮৪11 ০ আর জিনদের মধ্য হইতে কতক 
তাহার প্রতিপালকের অনুমতি ক্রমে তাহার সম্মুখে কাজ করিত। অর্থাৎ জিনকে আমি 
সুলায়মান (আ)-এর অধীন করিয়া দিয়াছিলাম যাহাদের মধ্যে কতক তাহার 
প্রতিপালকের ইচ্ছায় তাহার সম্মুখে ঘর নির্মাণ ও অন্যান্য কাজ করিত। 

(১৮ ১০1: &১ ১৩ আর তাহাদের মধ্য হইতে যে আমার নির্দেশ অমান্য 
করে। 

১৯৮০১] ৯155 oe আমি তাহাকে জলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাইব। 

ইব্‌ন আবু হাতিম (রা) এখানে একটি গরীব হাদ্বীস বর্ণনা করিয়াছেন। তিনি 
বলেন, আমার পিতা ... হযরত আবূ সালাবাহ খুশানী হইতে বর্ণিত । তিনি বলেন, নবী 
করীম (সা) ইরশাদ করিয়াছেন ঃ 
Soo cae ceo es, জিত ভু ৬8 কিরেন রা iat 4 
২৬১১০৩৮1411 55 ০৩১:১০৭৯ ৮৯1৫1-৮১০৪৮১০০ 5৪15০ | 

ASSES Cd 

জিন তিন প্রকার £ এক প্রকার জিনের পর আছে, তাহারা উড়িতে পারে। দ্বিতীয় 

প্রকার সাপ ও কুকুর এবং তৃতীয় প্রকার যানবাহনে আরোহণ করে ও অবতরণ করে। 
হাদীসটি অতিশয় গরীব । 

ইব্‌ন আবু হাতিম (র) আরো বলেন, আমার পিতা ইব্‌ন আনউম হইতে বর্ণিত £ 
জিন তিন প্রকার, এক প্রকার যাহার শাস্তি হইবে এবং পুরস্কৃত হইবে । দ্বিতীয় প্রকার 
আসমান ও যমীনের মাঝে উড়িয়া থাকে । এবং তৃতীয় প্রকার কুকুর ও সাপ। বাকর 


ইব্‌ন মুযার রে) আরো বলেন, মানুষ তিন প্রকার ৷ এক প্রকার যাহাদেরকে কিয়ামতের 
দিন আল্লাহ্‌ তা'আলা তাহার আরশের ছায়ায় স্থান দান করিবেন। দ্বিতীয় প্রকার হইল 


ইব্‌ন কাছীর__২৮ (৯ম) 


Contents 


২১৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং ইহার চেয়ে অধম । তৃতীয় প্রকার হইল শয়তানের অন্তর 
হইতে বর্ণিত । তিনি বলেন ঃ 
০0৪| ০31৮৮50১৮৯৯ ৮9 স০০৪০০] সঃ 
১52১১১০০৫০০ 450০6 5505৬০5৯১১৫ ১০৮০৭ 
oli se IS 
জিন ইবলীসের বংশধর এবং মানুষ আদম (আ)-এর বংশধর ৷ উভয় জাতির মধ্যে 
মু'মিনও আছে আর কাফিরও আছে, উভয় জাতি সওয়াব ও শাস্তিতে সমানভাবে শরীক 
ধার রারো ররর রারারা বারা যার ররর 
কাফির সে শয়তান। 7. 

18125) ০১১০০ ৯০205 0০44 0১1-75: তীহার ইচ্ছানুযায়ী তাহার জন্য 
প্রাসাদ ও মূর্তি নির্মাণ করে । .:)৮2 উত্তম বাসস্থান ৷ মুজাহিদ (র) বলেন, ১১৮, 
বলা হয় সেই সকল ঘরকে, যা প্রাসাদ ও মহল হইতে নিম্নতর । যাহ্হাক (র) বলেন, 
২১১৯৭ অর্থ মসজিদ । কাতাদাহ (র) বলেন, মসজিদ ও প্রাসাদ অর্থের জন্য শব্দটি 
ব্যবহৃত হয়। ইব্‌ন যায়েদ (র) বলেন, ইহার অর্থ বাসস্থান । (|৭ 1 অর্থ কি এ 
সম্বন্ধে আতিয়্যাহ, যাহ্হাক ও সুদ্দী €র) বলেন, ইহার অর্থ মূর্তি। মুজাহিদ (র) বলেন, 
তাম্রের মুর্তি, কাতাদাহ রে) বলেন, মাটি ও কাচের মূর্তিকে [5.5 বলা হয় । 

০৮০০4১11১5৪ ৬৮0 ১৮১৯৩ আর হাউস সদৃশ বৃহদাকার পাত্র এবং 
সুদৃঢ়ভাবে স্থাপিত বৃহদাকার ডেগ 1১: || শব্দটি হ এর বহুবচন অর্থ পানির 
হাউস আলী ইব্‌ন আবূ তালহা (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন 
| অর্থ, বড় গর্ত, .আওফী (র) বলেন, ইহার অর্থ হাউস, মুজাহিদ, হাসান, 
কাতাদাহ, যাহ্হাক রে) ও অন্যান্য তাফসীরকারগণ অনুরূপ বর্ণনা করিয়াছেন । /,৪| 
০০১১ অর্থ স্থাপিত বৃহদাকার ডেগ। যাহা বড় হইবার কারণে স্থানান্তর করা হয় না। 
মুজাহিদ যাহ্হাক রে) ও অন্যান্য তাফসীরকারগণ ইহা উল্লেখ করিয়াছেন। 1 19122 
২ 282 হে দাউদ পরিবার! তোমরা কৃতজ্ঞতা পালনার্থে কাজ কর। অর্থাৎ আমি 
দাউদ পরিবারকে বলিলাম, তোমাদিগকে দ্বীন ও দুনিয়ায় আমি যে বিশেষ নিয়ামত দান 
করিয়াছি উহার কৃতজ্ঞতা পালনার্থে কাজ কর । শুকর ও কৃতজ্ঞতা যেমন কথার মাধ্যমে 
হইয়া থাকে অনুরূপভাবে কাজের মাধ্যমে হইয়া থাকে । যেমন কবি বলেন £ 


ক 


2 ৫৩ র্‌ se or $ 9 ০৭ প্‌ পু 
(১৯| ১৮০১১4৩০১০০ ০৪ > SEAS 


Contents 


সূরা সাবা ২১৯ 


তোমাদের পক্ষ হইতে প্রাপ্ত নিয়ামতের বিনিময়ে আমার তিনটি জিনিস উপকার 
করিয়াছে ঃ আমার হাত, আমার মুখ ও আমার অন্তর। 

আবু আব্দুর রহমান সুলামী (র) বলেন, সালাত শুকর সিয়ামও শুকর এবং আল্লাহ্‌র 
সন্তুষ্টি লাভের জন্য যে কোন ভাল কাজ তুমি করিবে উহা শুকর হিসেবে বিবেচিত | 
নি বার রা বার বিল বলার বানা গা রা রানির রা রাসবণ 
করিয়াছেন । . 

ইব্‌ন জারীর ও ইব্ন আবু হাতিম (র) উভয়ই মুহাম্মদ ইব্‌ন কা'ব কুরাজী (র) 
হইতে বর্ণনা করেন, শুকর হইল তাকওয়া গ্রহণ ও নেক আমল । হযরত দাউদ (আ) 
এর পরিবার কথায় আল্লাহ্‌র শুকর করিতেন এবং কাজের মাধ্যমেও আল্লাহ্‌র প্রতি 
শুকর জ্ঞাপন করিতেন। 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আমার পিতা সাবিত বুনানী (র) হইতে বর্ণিত ঃ 


৩ ৪৮০ কাকা # ৮ পা ভা ক oe Le iA Ore of e er রি 
৪ ৮2 


tay ls Bh GM bs Lette 

হযরত দাউদ (আ) তাহার স্ত্রী পুত্র ও পরিবারের জন্য এমনভাবে সময় ভাগ করিয়া 

দিয়াছিলেন যে, যখনই তিনি ঘরে প্রবেশ করিতেন তখন তাহার পরিবারের কেহ না 
কেহ সালাতে লিপ্ত থাকিতেন। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত ৪ 


15155254511 15525705508 58151554181 411555541-2121 
(১০৮৮১০০০২১৮ 9525541৮410 এ] 125৭0 ০৯০৮০৮৩ 
_15%19| ১৪০9 

সর্বাপেক্ষা উত্তম সালাত হইল হযরত দাউদ (আ)-এর সালাত; তিনি অর্ধেক রাত্র 
নিদ্রা যাইতেন, এক তৃতীয়াংশ সালাত পড়িতেন এবং শেষে এক ষষ্ঠাংশ আবার নিদ্রা 
যাইতেন। আর হযরত দাউদ (আ)-এর সিয়ামও সর্বাপেক্ষা উত্তম সিয়াম । তিনি 
একদিন সিয়াম পালন করিতেন এবং একদিন সিয়াম ছাড়িতেন আর শক্রর মুকাবিলা 
করিলে পলায়ন করিতেন না। 

ইমাম ইব্‌ন মাজাহ (র) সাঈদ ইব্‌ন দাউদ (র)-এর সুত্রে বর্ণনা করেন। তিনি 
বলেন, ইউসুফ ইবৃন মুহাম্মদ ইবৃন মুনকাদির (রে) হযরত জাবির রো) হইতে বর্ণিত। 
তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন $ 


“60 ee ofr 2 ee 94 Se 9 5 ed ee ef কে 5৮ ৩৮ 22 LOY 
HILAL Lolli te Bol pl od 
a ddd oe Soe aes টি ৪৬ 9 a SECC 0% 
lll as Dis JAS JUG ssl 52S SU JUG 


Contents 


২২০ তাফসীরে ইবৃন কাছীর 


হযরত সুলায়মান (আ)-এর আম্মা একবার হযরত সুলায়মান (আ)-কে বলিলেন, 
বৎস! রাত্রিকালে অধিক নিদ্রা যাইও না। কারণ, রাত্রিকালের অধিক নিদ্রা কিয়ামত 
দিবসে মানুষকে দরিদ্র করিয়া ছাড়িবে। 

ইউসুফ ইবৃন মুহাম্মদ (র) আরো বলেন, আমার পিতা আবু যায়েদ কবীসাহ ইব্‌ন 
ইসহাক রে) হইতে বর্ণিত। তিনি বলেন, 19২: 2, 01 (১1221 এর তাফসীর প্রসংগে 
হযরত ফুযাইল (র) বলেন, হযরত দাউদ (আ) আল্লাহ্‌র নিকট জিজ্ঞাসা করিলেন, হে 
আল্লাহ্‌! শুকরও তো আপনার নিয়ামত । সে ক্ষেত্রে আপনার নিয়ামতের শুকর করিব কি 
করিয়া? তখন আল্লাহ্‌ বলিলেন ১০ ৮১]| 0 ০০০০০ ০৯৯ ৮৮১৫০ 931 এখানেই 
তুমি আমার শুকর করিলে যখন তুমি ইহা বুঝিতে পারিয়াছ যে, সকল নিয়ামত আমার 
পক্ষ হইতে । 


9, 95501 6 জি ও (9 
০৮126 47 (8৯) 553 ১251 66854 EL ০53 
৬০৪ 064) 1৮022) 


১৪. যখন আমি সুলায়মানের মৃত্যু ঘটাইলাম তখন জিন্নদিগকে তাহার মৃত্যু 
বিষয় জানাইল কেবল মাটির পোকা যাহা সুলায়মানের লাঠি খাইতেছিল। যখন 
সুলায়মান পড়িয়া গেল তখন জিনেরা বুঝিতে পারিল যে,উহারা যদি অদৃশ্য বিষয় 
অবগত থাকিত তাহা হইলে তাহারা লাঞ্কনাদায়ক শাস্তিতে আবদ্ধ থাকিত না। 

তাফসীর ঃ উপরুল্লেখিত আয়াতে আল্লাহ্‌ তা'আলা এই বিষয়ে ইরশাদ করিয়াছেন 
যে, হযরত সুলায়মান (আ) কিভাবে ইন্তেকাল করেন। এবং কষ্টদায়ক কাজে 
নিয়োজিত জিনদের ওপর কিভাবে তাহার মৃত্যু সংবাদ গোপন রাখা হয়।. হযরত 
সুলায়মান (আ) তাহার মৃত্যুর পরও তাহার লাঠির ওপর ভর দিয়া দীর্ঘ দিন অবস্থান 
করেন। হযরত ইব্ন আব্বাস, মুজাহিদ, হাসান ও কাতাদাহ রে) এবং আরো অনেকের 
মতে তিনি প্রায় এক বৎসর কাল এই অবস্থায় থাকেন। কিন্তু পরবর্তীতে মাটির পোকা 
তাহার লাঠি খাইয়া ফেলিল তখন তিনি পড়িয়া গেলেন আর তখনই কাজে নিয়োজিত 
জিন এবং মানুষ জানিতে পারিল যে, তিনি দীর্ঘকাল পূর্বেই ইন্তেকাল করিয়াছেন। এবং 
তখন না শুধু মানুষ বরং জিনরাও বুঝিতে পারিল যে, তাহাদের মধ্যে কেহই গায়েব 
জানে না। অথচ, পূর্বে তাহারা ধারণা করিত এবং মানুষকেও তাহারা ধারণা দিত যে, 
তাহারা গায়েব জানে । 


Contents 


সূরা সাবা ২২১ 


ইব্‌ন জারীর (র) বলেন, আহমদ ইব্‌ন মানসুর (র) .... ইব্ন আব্বাস (রা) 
হইতে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, আল্লাহ্র নবী হযরত 
সুলায়মান (আ) যখন সালাত পড়িতেন তখন তাহার সন্মুখে একটি গাছ দেখিতে 
পাইতেন। গাছটি দেখিয়া তিনি তাহার নাম জিজ্ঞাসা করিতেন । গাছটি নাম বলিবার 
পর তিনি তাহাকে জিজ্ঞাসা করিতেন, তোমার উপকার কি? গাছটি তাহার উপকারও 
বলিয়া দিত। অতঃপর তিনি উহা মাটিতে লাগাইবার প্রয়োজন বোধ করিলে মাটিতে 
লাগাইয়া রাখিতেন এবং যদি উহা চিকিৎসার কাজে ব্যবহারযোগ্য হইত তবে তিনি 
, উহা লিখিয়া রাখিতেন। একদা তিনি সালাত পড়িতেছিলেন, তখন তিনি একটি গাছ 
তাহার সম্মুখে দেখিতে পাইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? গাছটি 
নাম বলিল, “আলখারূব' তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার উপকার কি? গাছটি বলিল, 
এই ঘর ধ্বংস করা আমার কাজ । তখন হযরত সুলায়মান (আ) আল্লাহ্‌র দরবারে এই 
দু'আ করিলেন, হে আল্লাহ্‌! আপনি আমার মৃত্যুকে জিনদের উপর গোপন রাখুন । যেন 
মানুষ বুঝিতে পারে, জিন জাতি গায়েব জানে না। হযরত সুলাইমান অন্য একটি লাঠি 
বানাইলেন এবং উহার উপর মৃত্যু অবস্থায় এক বৎসর রহিলেন। এবং জিনরা নিয়মিত 
ভাবে তাহাদের কাজে লিপ্ত রহিল । 

যেহেতু মাটির পোকা লাঠিটি খাইতেছিল, ফলে দীর্ঘ এক বৎসর পর উহা মাটির 
ওপর পড়িয়া গেল। তখন মানুষ বুঝিতে পারিল যে, জিন জাতি গায়েব জানিলে তাহারা 
এইরূপ কষ্টদায়ক কাজে লিপ্ত থাকিত না। রাবী বলেন, অতঃপর জিনরা উই পোকার 
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিল। 

ইব্ন আবূ হাতিমও হাদীসটি ইবরাহীম ইব্ন তাহমান এর সূত্রে অনুরূপ বর্ণনা 
করিয়াছেন। তবে মারফু হিসেবে হাদীসটি মুনকার ও গরীব । অবশ্য মাওকুফ রূপে 
বর্ণিত হওয়াই অধিক যুক্তিসংগত । আতা ইব্‌ন আবূ মুসলিম খুরাসানী (র) বহু গরীব 
রেওয়ায়েত বর্ণনা করেন। সুদ্দী (রর) বলেন, তাহার বর্ণিত হাদীস মুনকার । 

সুদ্দী (র) বলেন, আবু মালিক, আবূ সালিহ (র)-এর মাধ্যমে হযরত ইব্‌ন 
আব্বাস (রা) হইতে এবং মুররাহ হামদানী এর মাধ্যমে হযরত আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ 
(রা) হইতে এবুং আরো কতিপয় সাহাবায়ে কিরাম হইতে বর্ণনা করেন। হযরত 
সুলায়মান (আ) কখনও এক বৎসর কখনও দুই বৎসর আবার কখন একমাস কিংবা 
দুই মাস বায়তুল মুকদ্দাস-এ ইতিকাফ করিতেন । অবশ্য ইহার চাইতে কম-বেশিও 
কোন সময় করিতেন । ইতিকাফের জন্য তিনি খাদ্যদ্রব্য ও পানীয় বস্তু সাথে লইয়া 
যাইতেন। যে বৎসর তিনি ইন্তেকাল করেন সে বৎসরও.তিনি ইতিকাফের জন্য বাইতুল 
মুকাদ্দাস-এ প্রবেশ করিলেন। প্রতিদিন প্রভাতে তিনি একটি নতুন গাছ দেখিতে 
পাইতেন এবং তিনি উহাকে জিজ্ঞাসা করিতেন, তাহার নাম কি? গাছটি তাহার নাম 
বলিয়া দিত। উহা লাগাইয়া রাখা সংগত মনে করিলে তিনি উহা লাগাইয়া রাখিতেন 


Contents 


২২২ তাফসীরে ইব্ন কাছীর 


আর কোন ওষধের জন্য ব্যবহারযোগ্য হইলে যে সকল রোগের ওঁষধ হিসেবে ব্যবহার 
করা যাইত উহার জন্য তিনি ব্যবহার করিতেন। 

একবার তিনি প্রভাতে নতুন একটি গাছ দেখিয়া জিজ্ঞাসা করিলেন, তোমার নাম 
কি? বলিল, আমার নাম “খারূবাহ' । তিনি জিজ্ঞাসা করিলেন, কি কাজের জন্য তুমি 
উৎপন্ন হইয়াছ? গাছটি বলিল, মসজিদ ধ্বংসের জন্য। তিনি হযরত সুলায়মান 
(আ)-কে বলিলেন, আমার জীবিতাবস্থায় তো মসজিদ ধ্বংস হইবে না; অবশ্য তুমি 
আমার মৃত্যুর জন্য উৎপন্ন হইয়াছ। এই কথা বলিয়া তিনি গাছটি উঠাইয়া তাহার 
নিজের বাগানে রোপণ করিলেন । অতঃপর তিনি মসজিদে প্রবেশ করিয়া তাহার লাঠির 
ওপর ভর দিয়া সালাতের জন্য দণ্ডায়মান হইলেন এবং সেই অবস্থায়ই তিনি ইন্তিকাল 
করিলেন। কিন্তু জিনরা কিছু টের পাইল না । তাহারা প্রত্যেকেই নিজ নিজ কাজে লিপ্ত 
রহিল। তাহাদের ভয় ছিল যদি তাহারা নির্লিপ্ত থাকে তবে তিনি মসজিদ হইতে বাহির 
হইয়া শাস্তি দিবেন। জিনরা মিহরাবের চতুর্দিকে একত্রিত হইত ৷ মিহরাবের 
অথে-পশ্চাতে কয়েকটি জানালা ছিল। তাহাদের মধ্যে একজন ছিল অতিশয় দুষ্ট । 
একবার সে বলিল, যদি আমি এক জনালা দিয়া প্রবেশ করিয়া অপর জানালা দিয়া 
বাহির হইতে পারি তবে তোমরা আমার সাহসিকতার স্বীকৃতি দিবে কি? অতঃপর সে 
ভিতরে প্রবেশ করিয়া নির্বিঘ্নে অতিক্রম করিয়া গেল। অথচ কোন জিন হযরত 
সুলায়মান (আ)-এর প্রতি দৃষ্টিপাত করিতেই জুলিয়া যাইত। অতঃপর সে পুনরায় 
মসজিদে প্রবেশ করিয়া উহা অতিক্রম করিল, কিন্তু সে কোন শব্দ শুনিল না। অতএব 
সে আবারও পুনরায় মসজিদে প্রবেশ করিল এবং হযরত সুলায়মান (আ)-এর প্রতি 
সাহস করিয়া দৃষ্টিপাত করিল; কিন্তু সে দেখিল, তিনি মৃত পড়িয়া আছেন। অতঃপর 
সে মানুষকে সংবাদ দিল যে, হযরত সুলায়মান (আ) মৃত্যু বরণ করিয়াছেন। তখন 
তাহারা দরজা খুলিয়া তাহাকে বাহির করিল। তাহার লাঠিটি উই পোকা খাইয়া 
ফেলিয়াছিল। কিন্তু তাহারা জানিত না যে, হযরত সুলায়মান কবে মৃত্যবরণ 
করিয়াছেন। তাহারা তাহার মৃত্যুকাল নির্ণয় করিবার জন্য লাঠির ওপর উই পোকা 
রাখিয়া দিল। উই পোকা এক দিন ও এক রাত্র লাঠি খাইতে থাকিল। পরে তাহারা 
এই সময়ে উই পোকা যে পরিমাণ খাইয়াছে উহা দ্বারা হিসাব করিয়া দেখিল যে, তিনি 
এক বৎসর পূর্বেই ইন্তেকাল করিয়াছেন। এবং মানুষ বিশ্বাস করিল*যে, জিনজাতি 
তাহাদের নিকট মিথ্যা বলিত। বস্তুত তাহারা গায়েব জানে না। যদি তাহারা গায়েব 
জানিত তবে হযরত সুলায়মান (আ)-এর মৃত্যুর বিষয়টি তাহাদের অজানা থাকিত না 
আর দীর্ঘ এক বৎসর পর্যন্ত কঠিন কাজ আঞ্জাম দেওয়ার শাস্তিও তাহারা ভোগ করিত 
না। আল্লাহ্‌ এই আয়াতে এই বিষয়টি উল্লেখ করিয়াছেন ৪ 


৭9230 ০৫ 


£ ঠেকে তে “ 28 ৪ #2 রি ১৩৩৪ 2 2৮ লহ ৮952 শা 
101০241৯০৮৯ 0৮134৮১০985 ০০21 825 31 4555 ole tS ০ 
gall oll id bi onlays AE 


Contents 


সূরা সাবা - ২২৩ 


অর্থাৎ সুলায়মান (আ)-এর মৃত্যু সংবাদ জিনদিগকে মাটির পোকা-ই জানাইয়া 
দিল যাহারা তাহার লাঠি খাইতেছিল। যখন তিনি পড়িয়া গেলেন তখন তাহারা বুঝিতে 
পারিল যে, NG CTO নিক পানের 
শাস্তিতে আবদ্ধ থাকিত না। 

যা এ এ রানার খাইতে তর 
পানীয় বস্তুও পেশ করিতাম। কিন্তু তোমরা আর সেই বস্তু পানাহার কর না। অতএব 
আমরা তোমাদের জন্য নিয়মিত ভাবে পানি ও মাটি আনিয়া দিব । তখন হইতে জিনরা 
উই পোকার জন্য মাটি ও পানি পৌছাইয়া দেয়। লাকড়ির মধ্যে উই পোকার কাছে যে 
মাটি দেখিতে পাওয়া যায় তাহা জিনদের পেশ করা মাটি, যাহা তাহারা উইপোকার 
কৃতজ্ঞতা প্রকাশার্থে তাহাদের সম্মুখে পেশ করিয়া থাকে । এই সমস্ত বনী ইস্রায়ীল 
আলিমগণ বলিয়া থাকেন। তাহাদের বক্তব্যের মধ্যে যাহা সত্য উহা গ্রহণযোগ্য আর 
যাহা অসত্য তাহা পরিত্যাজ্য । আর যাহার সত্য মিথ্যা যাছাই করা সম্ভব নহে উহা 
সত্যও বলা যাইবে না আর মিথ্যা বলিয়া প্রত্যাখ্যানও করা যাইবে না। 

ইব্‌ন ওহ্‌্ব ও আছবুগ ইবৃন ফারজ (র) আব্দুর রহমান ইব্‌ন যায়েদ ইব্‌ন আসলাম 
(র) হইতে আলোচ্য আয়াতের তাফসীর প্রসংগে বলেন, একবার হযরত সুলায়মান 
(আ) হযরত আজরায়ীল আ)-কে বলিলেন, আমার মৃত্যুর সঠিক সময়ের কিছু পূর্বেই 
তুমি আমাকে জানাইয়া দিবে । হযরত আজরায়ীল আসিয়া তাহাকে বলিলেন অল্পক্ষণ 
পরেই মৃত্যু ঘটিবে। তখন তিনি জিনদিগকে ডাকিয়া হুকুম করিলেন, তাহারা যেন 
দরজা ছাড়াই একটি কাচের ঘর তাহার জন্য নির্মাণ। হযরত সুলায়মান (আ)-এর 
নির্দেশ মুতাবিক তাহারা কাচের ঘর নির্মাণ করিল । তিনি উহার মধ্যে একটি লাঠিতে 
হেলান দিয়া সালাতের জন্য দাড়াইলেন। এবং হযরত আযরায়ীল (আ) তাহার রূহ 
কবজ করিলেন। অথচ তিনি তাহার লাঠির উপর হেলান দিয়াই রহিলেন। রাবী বলেন, 
জিনদিগকে হযরত সুলায়মান (আ) যে কাজে নিয়োজিত করিয়া রাখিয়াছিলেন তাহারা 
উহা নিয়মিত আনজাম দিতে লাগিল । বস্তুত তাহারা তাহাকে জীবিত মনে করিয়াই 
এই কঠিন কাজ আঞ্জাম দিতেছিল। আল্লাহ্‌ তা'আলা মাটির পোকা পাঠাইয়া দিলেন, 
যাহা তাহার লাঠি খাইতে লাগিল। খাইতে খাইতে যখন লাঠির মধ্য ভাগে পৌছাইয়া 
গেল তখন আর লাঠি তাহার বোঝা বহন করিতে পারিল না। এবং হযরত সুলায়মান 
(আ) মাটিতে পড়িয়া গেলেন। জিনরা ইহা দেখিতে পাইয়া বুঝিল যে, তিনি ইন্তিকাল 
করিয়াছেন; তখন তাহারা স্থান ত্যাগ করিয়া চলিয়া গেল। 


Contents 


২২৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


> al 144 Lords Ode pre : 
১৫৯5 952৩০ ০৬1250046৬৪ ৩৬ (০) 
$ রি 6 2 2 ew? 2 
০864 5%36866 020. 19975 BE 
গ পারি তে 2 2 ৮2505 1 ০০৫৫ 2/5 গঠ পর্বত 
এ বব 640৮56 05) 


পা্টিউ রি রক রড 


SL wd 


০০১১১ OFUIHLIS BE BLY 
99৮ ৮ mw 8B 202 N30 39197 ANN, 
0 INI EL SHI BAAS (\V) 
১৫. সাবাবাসীদিগের জন্য তাহাদিগের বাসভূমিতে ছিল এক নিদর্শন £ দুইটি 
উদ্যান, একটি ডানদিকে, অপরটি বাম দিকে। উহাদিগকে বলা হইয়াছিল, 
তোমরা তোমাদিগের প্রতিপালক প্রদত্ত রিযুক ভোগ কর এবং তাহার কৃতজ্ঞতা 
প্রকাশ কর । উত্তম এই স্থান এবং ক্ষমাশীল তোমাদিগের প্রতিপালক ৷ 
১৬. তাহারা আদেশ অমান্য করিল, ফলে আমি উহাদিগের উপর প্রবাহিত 
করিলাম বাধ ভাংগা বন্যা । এবং উহাদিগের উদ্যান দুইটিকে পরিবর্তন করিয়া 
দিলাম এমন দুইটি উদ্যানে, যাহাতে উৎপন্ন হয় বিশ্বাদ ফলমূল, ঝাউগাছ ও কিছু 
কুল। 
১৭. আমি উহাদিগকে এই শাস্তি দিয়াছিলাম উহাদিগের কুফরীর জন্যই । আমি 
কৃতয় ব্যতীত আর কাহাকেও এমন শাস্তি দিইনা। 
তাফসীর ঃ সাবা গোষ্ঠী ইয়ামান এর অধিবাসী ছিল, “তুব্বা' ও বিলকীস এই 
গোষ্ঠীর লোকই ছিলেন। তাহারা ছিল বড় প্রাচুর্য ও এশ্বর্ষের অধিকারী । মহা শান্তিতে 
তাহারা জীবন যাপন করিত । নানা প্রকার ফসল ও ফলমূলে পরিপূর্ণ ছিল সেই দেশ। 
আল্লাহ্‌ তা'আলা তাহাদের প্রতি রসূল প্রেরণ করিলেন । তাহারা উহাদিগকে আল্লাহ্র 
রিষুক ভোগ করিয়া তাহার কৃতার্থ হইবার জন্য হুকুম করিতেন। তাহাকে এক অদ্বিতীয় 
ইলাহ মানিয়া কেবল তাহারাই ইবাদত করিতে নির্দেশ করিতেন। ‘সাবা’ গোষ্ঠী 
কিছুকাল রসূলগণের নির্দেশ পালন করিয়া চলিল। কিন্তু কিছু কাল পরে তাহারা যখন 
তাহাদিগকে অমান্য করিয়া নিজেদের খেয়াল-খুশীমতে জীবন যাপন করিতে শুরু 
করিল, তখন আল্লাহ্‌ তা'আলা তাহাদের উপর বাধ ভাংগা ঢল প্রবাহিত করিলেন । ফলে 
তাহাদের ক্ষেত-খামার ও বাগ-বাগিচা সবই বিনষ্ট ও ধ্বংস হইয়া গেল। 


Contents 


সূরা সাবা ২২৫ 


ইমাম আহমদ (র) বলেন, আবূ আব্দুর রহমান (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) 
হইতে বর্ণিত । তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা) কে জিজ্ঞাসা করিল, ‘সাবা’ কি 
কোন পুরুষ, না স্ত্রী লোক? না কি কোন ভূখণ্ড? তখন রাসূলুল্লাহ্‌ সা) বলিলেন £ 
ENTE TS STEEN 
Cal Cb SIS La AIL BIOL Eid sl Ll 

১ sili 

অর্থাৎ ‘সাবা’ একজন পুরুষ, যাহার দশ সন্তান ছিল। তাহাদের ছয়জন তো 
'ইয়ামানে" বসতি স্থাপন করে এবং চারজন বসতি স্থাপন করে “শাম' দেশে । যাহারা 
আনমার ও হিময়ার । আর যাহারা শাম দেশে বসতি স্থাপন করে তাহারা হইল লাখ্ম, 
জুযাম, আমিলাহ্‌ ও গাসসান। 

ইমাম আহমদ রে) আব্দ, হাসান ইব্‌ন মুসা ও ইব্ন লাহীআহ হইতেও এই সূত্রে 
হাদীসটি বর্ণনা করিয়াছেন। হাফিজ ইবৃন আব্দুল বারর পর্যায়ক্রমে ইবৃন লাহীআহ, 
আলকামাহ ও হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে হাদীসটি অনুরূপ বর্ণনা করিয়াছেন । 

ইমাম আহমদ ও আব্দ ইব্‌ন হুমাইদ (র) ইয়াযিদ ইব্ন হারূন (র) ফারওয়াহ 
ইব্‌ন মিস্সীক (রা) হইতে বর্ণিত ৷ তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
খিদমতে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করি, আমি কি আমার কওমের অগ্রসারীর 
লোকদিগকে লইয়া পশ্চাত্মুখী লোকদের বিরদ্ধে লড়াই করিব? তিনি বলিলেন €.: 
১২১১১১ 4৮৪ ১৯০ 33৮৪5 হা, তোমার কওমের অথরসারীর লোকদিগকে লইয়া 
পশ্চাৎমুখীদের বিরুদ্ধে লড়াই কর। কিন্তু আমি যখন ফিরিয়া যাইতে ছিলাম তখন 
তিনি আমাকে ডাকিয়া বলিলেন 91:53 11555 ৬১৯130848 তাহাদিগকে 
ইসলামের প্রতি না ভাকিরা তাহাদের বিরু্ধে লড়াই করিওনা। তখন আমি তাহাকে 
জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহ্‌র রাসূল! “সাবা' কি কোন উপতাক্য, না কি কোন পাহাড় 
না আর কিছু? তিনি বলিলেন, “সাবা” ইহার কিছু নহে, বরং “সাবা আরবের একজন 
মানুষ । তাহার দশজন সন্তান ছিল; তাহাদের মধ্যে ছয়জন ইয়ামান দেশে অবস্থান গ্রহণ 
করে এবং চারজন শাম দেশে বসতী স্থাপন করেন। আযৃদ, আশআরী, হিময়ার, 
কিন্দাহ, মুযহাজ ও আনমার । ইহাদিগকে বজীলাহ ও খাশআমও বলা হয় । আর যাহারা 
শাম দেশে বসবাস করে তাহারা হইল, লাখ্ম, জুযাম, আমিলাহ ও গাসসান । হাদীসের 
সনদ হাসান। ইহার সনদে আবূ জুনাব নামক রাবী বিতর্কিত; কিন্তু 
চে পিতা হইতে বর্ণনা করেন। তিনি বলেন, একবার ফারওয়াহ ইং 


ইবৃন কাছীর__২৯ টিম) 


Contents 


২২৬ তাফসীরে ইব্ন কাছীর 


হযরত রাসূলুল্লাহ্‌ (সা) এর দরবারে আগমন করিলেন, অতঃপর তিনি হাদীসটি বর্ণনা 
করেন । হাদীসটি নিম্নের সূত্রেও বর্ণিত £ 

১. ইব্‌ন আবু হাতিম (র) বলেন, ইউনুস ইব্‌ন আব্দুল আ'লা (র) আব্দুল আজীজ 
ইব্‌ন ইয়াহয়া (র) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার আমরা আফ্রিকায় উবায়দাহ 
ইব্‌ন আব্দুর রহমান এর নিকট ছিলাম । তখন তিনি বলিলেন, যাহারা এই ভূখণ্ডে 
বসবাস করে তাহারা সেই ভূখণ্ডের প্রতিই সন্বন্ধিত হয়। তখন আলী ইব্‌ন রবাহ (র) 
বলিলেন, এমন নহে । অমুক আমাকে বলিয়াছেন, ফরওয়াহ ইব্‌ন মিসসীক গুতায়ফী 
(র) একবার রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আগমন করিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ! 
জাহেলী যুগে “সাবা" সম্প্রদায়ের বড় সম্মান ছিল। আমার আশংকা যে, তাহারা ইসলাম 
হইতে মুখ ফিরাইয়া লইবে। আপনি কি তাহাদের সহিত আমাকে লড়াই করিবার 
অনুমতি দিবেন? তিনি বলেন 1৮ ১৯:৫৪ ০১০ তাহাদের সম্পর্কে আমাকে 
কোন হুকুম দেওয়া হয় নাই। সেই মুহূর্তে নাধিল হইল (৪, ০০] 004 ৬৪] 
| 1:০০ এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, হে আল্লাহ্‌র রাসূল! ‘সাবা’ কি? তখন 
তিনি পূর্ব বর্ণিত হাদীস বর্ণনা করিলে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, ‘সাবা’ কি কোন 
ভূখণ্ড? না কোন নারী পুরুষ? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, ‘সাবা’ কোন ভূখণ্ড নহে; বরং 
একজন মানুষের নাম'। তাহার ছিল দশ সন্তান । তাহাদের ছয়জন ইয়ামানে বাস করিত 
আর চারজন বাস করিত শাম দেশে । যাহারা ইয়ামানে বাস করিত, তাহারা হইল, 
মুযহাজ, কিন্দাহ, আযদ, আশআরী, আনমার ও হিময়ার । আর শাম দেশে বাস করিত, 
লাখম, জুযাম, গাসসান ও আমিলাহ। হাদীসটি গরীব ৮1০1 «119 

২. ইব্‌ন জানীর (র) বলেন, আবূ কুরাইব (র) আবূ উসামাহ, হাসান ইব্‌ন হাকাম 
ও আবু ছাবিরাহ নাখঈ ফরওয়াহ ইব্ন মিসসীক গুতায়ফী (র) হইতে বর্ণিত। তিনি 
বলেন, একবার তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ! “সাবা' 
কি কোন ভূখণ্ড না কি কোন নারী কিংবা পুরুষের নাম? তখন তিনি বলিলেন ঃ 


ঞ2 লা পি লা ৬৫৩ পপ 7৫22 ৫512 এ. ER 8756 হি ঞ 9৮ 
৭০-১০-৪৮01 ১০৮৮০ 41৮0৩-৯১৭১৪৮৪৪০৭। ui 
১2৪ al St Lae SLi Us SSG iit 
iis ১১ ১) রি ১ ১৬ চি 
সাবা কোন ভুখণ্ডও নহে আর কোন নারীও নহে; বরং একজন পুরুষের নাম। সে 
. দশ সন্তানের জনক ছিল, তাহাদের ছয়জন ইয়ামান দেশে বাস করিত । আর চারজন 


বাস করিত শাম দেশে । যাহারা শাম দেশে বাস করিত তাহারা হইল, লাখম, জুযাম, 
আমিলাহ ও গাস্সান। আর যাহারা ইয়ামান দেশে বাস করিত. তাহারা হইল, কিন্দাহ, 


Contents 


সূরা সাবা ২২৭ 


আশ'আরী, আযদ, মুযহাজ, হিময়ার ও আনমার। একব্যক্তি জিজ্ঞাসা করিল, আনমার 
কাহারা? তিনি বলিলেন, খাশআম ও বুজায়লাহ গোত্রদ্বয়। ইমাম তিরমিযী তাহার 
জামে গ্রন্থে আব্দ ইব্‌ন হুমাইদ এর সূত্রে ইহা অপেক্ষা অধিক বিস্তারিত বর্ণনা 
করিয়াছেন এবং হাসান গরীব বলিয়া মন্তব্য করিয়াছেন। ইমাম তিরমিযী (র) আবু 
কুরাইব ও আবদ ইবন হুমাইদ (রে) হইতে হাদীসটি দীর্ঘ বর্ণনা করিয়াছেন এবং ইহাকে 
হাসান বলিয়াছেন। 
আবূ আমর ইব্‌ন আব্দুল বারর (র) বলেন, আব্দুল ওয়ারিস ইব্‌ন সুফিয়ান (রি) 
তামীমদারী (র) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন এবং ইবৃন আব্দুল বারর হাদীসটি 
নির্ভরযোগ্য বলিয়া মন্তব্য করিয়াছেন। 
মুহাম্মদ ইবৃন ইসহাক (র) বলেন, “সাবা” এর আসল নাম হইল আব্দ শমৃস ইব্‌ন 
ইয়াশজাব ইব্‌ন ইয়া'রাব ইব্‌ন কাহতান। তাহাকে ‘সাবা’ বলিয়া নাম করণ করা 
হইয়াছে এই কারণে যে, আরবে তিনি সর্বপ্রথম শত্রু বন্দি করিবার প্রথা শুরু 
করিয়াছিলেন। আর যেহেতু তিনি সর্বপ্রথম যোদ্ধাদের মধ্যে মাল বিতরণ করিবার 
নিয়ম চালু করিয়াছিলাম এই জন্য তাহাকে “রায়েশ'ও বলা হয় । “রায়েশ' অর্থ মালদার। 
আরবী ভাষায় মালকে ১১) ও ১১) ও বলা হয়। বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ্‌ 
লো? এর ানিজারর কনিযারানী দি়াছিলেন গাং এই রিমার ডিঠি নিজের বনিডাঃ 
আবৃত্তি করিয়াছিলেন £ 
7৮1৮৪৩ + MUL EUW 
LIC ICH GL ৯ Jlrs dl 
755 এমন এ dlp diy 
বি ০ এ 5৫1 57300 ৮৮৯ ৮০৪ 


sob pg মং ৯ ১১৪১৯০ 


fo পুলের £ টি 


অৰ্থাৎ তডিলই এর মর এ বিলাল সামার অরিনডি হলের, রিনি 
হারাম-এর কোন প্রকার অসম্মানের অনুমতি দিবেন না । তাহার পর তাহাদের মধ্য 
হইতে আরো শাসক হইবেন, যাহাদের সম্মুখে দুনিয়ার অধিপতিগণ মাথা অবনত 
করিবেন। তাহাদের পর আমাদের মধ্য হইতেও বাদশা হইবেন এবং আমাদের মধ্যে 
রাজ্য বিভক্ত হইবে। কাহতান এর পর একজন শ্রেষ্ঠ মানব (সা) পরহেযগার নবী 


Contents 


২২৮ তাফসীরে ইব্ন কাছীর 


নিবিড় সম্াজ্যের অধিপতি হইবেন। তাহার নাম হইবে আহমদ ৷ হায়! তাহার 
অবির্ভাবের পর যদি এক বৎসর জীবিত তাকিতে পারিতাম তবে তাহার সর্বপ্রকার 
সাহায্য করিতাম। হে লোকসকল! তাহার যখন আবির্ভাব হইবে তখন তোমরা তাহার 
সাহায্য করিবে । তাহার সহিত যাহার সাক্ষাৎ ঘটিবে সে যেন তাহাকে আমার সালাম 
পৌছাইয়া দেয়। 

আল্লামা হামদানী (র) ইহা তাহার “আল-ইকলীল' নামক গ্রন্থে উল্লেখ করিয়াছেন। 
'কাহতান' কে ছিলেন, সে সম্পর্কে তিনটি মত রহিয়াছে । (১) তিনি ইরাম ইব্‌ন 
সাম ইব্‌ন নূহ আ) এর বংশধর ছিলেন। (২) তিনি হযরত হুদ (আ) এর বংশধর 
ছিলেন। (৩) হযরত ইসমাঈল ইব্‌ন ইব্রাহীম (আ)-এর বংশধর ছিলেন। এবং হুদ ও 
ইসমাঈল (আ) পর্যন্ত তাহার বংশধর তিন প্রকারে বর্ণনা করা হইয়াছে । হাফিজ ইব্‌ন 
আব্দুল বারর (রা) তাহার “আল ইম্বাহ আলা যিক্রি উসুলিল কাবাইলির রুওয়া' 
নামক গ্রন্থে সবিস্তারে ইহা উল্লেখ করিয়াছেন। 

কোন কোন রেওয়ায়েতে বর্ণিত হইয়াছে যে, সাবা একজন আরব ছিলেন; ইহার 
অর্থ হইল, আরবগণ তাহাদের বংশধর ছিলেন, তিনি তাহাদের একজন ছিলেন । অর্থাং 
ইব্রাহীম (আ)-এর পূর্বে যাহারা সাম ইব্‌ন নূহ (আ)-এর বংশের লোক ছিল, তিনি 
তাহাদের একজন এবং তিনি যে হযরত ইবাহীম (আ)-এর বংশধর ছিলেন ইহা নহে। 
১1০11, 

কিন্তু সহীহ বুখারী শরীফে বর্ণিত, একবার রাসূলুল্লাহ্‌ সো) আসলাম গোত্রের কিছু 
লোকের নিকট দিয়া যাইতেছিলেন, তখন তাহারা তীর চালনা শিক্ষা করিতেছিল। 
রাসূলুল্লাহ্‌ তাহাদিগকে বলিলেন ঃ (০0 91418021০০৪ 4১০০৮১এ 551৮ হে 
ইসমাঈল (আ) এর বংশধরগণ! তোমরা তীর চালনা কর তোমাদের পূর্ব-পুরুষও তীর 
চালনা করিতেন। আসলাম আনসারদের এক গোত্র ছিল এবং আনসার আওস হউক 
কিংবা খাজরাজ সকলেই ছিল গাছছান এর বংশধর আর গাছছান ছিল ইয়ামানের 
অধিবাসী “সাবা' এর বংশধর । আল্লাহ্‌ সায়লাব অবতীর্ণ করিলে সাবার বংশধর বিভিন্ন 
স্থানে যখন ছড়াইয়া পড়িল তখন তাহাদের একটি দল শাম দেশে অবস্থান করিল আর 
একটি দল মদীনায় আশ্রয় গ্রহণ করিল। তাহাদিগকে ইয়ামানে অবস্থিত কিংবা 
মুশাল্লালে অবস্থিত একটি কূপের নাম অনুসারে গাছছানী বলা হইত । হাসূসান ইব্‌ন 
সাবিত বলেন ৪ 4121 tS হত 5 

যদি তুমি আমাদের বংশ পরিচয় জিজ্ঞাসা কর তবে জানিয়া রাখ আমরা স্থান 
ংশের লোক ‘আযদ’ গোত্রের প্রতি আমাদের সম্বন্ধ এবং আমাদের কূপ হইল 
'গাছছান' । তবে রাসূলুল্লাহ্‌ যে বলিয়াছেন ১৯ ৬4 ১-52 41 অর্থাৎ ‘সাবা’ এর 
দশ সন্তান ছিল, ইহার অর্থ ইহা নহে যে তাহারা ‘সাবা’ এর গুরসজাত সন্তান ছিল, 


Contents 


সূরা সাবা ২২৯ 


বরং ইহার অর্থ হইল আরবের মূল দশটি গোত্রের পূর্ব পুরুষ ছিলেন ‘সাবা’ এর 
ংশধর। এই সকল গোত্রের কোনটির মাঝে দুই পুরুষ আবার কোনটির মাঝে তিন 
পুরুষ কিংবা কম বেশী মাধ্যম রহিয়াছে । আর রাসূলুল্লাহ্‌ (সো) যে বলিয়াছেন ঃ 


ইহার অর্থ হইল আল্লাহ্‌ তাহাদের ওপর ঢল অবতীর্ণ করিবার পর তাহারা বিক্ষিপ্ত 
হইয়া পড়ে, তাহাদের কিছু সেইখানেই থাকিয়া যায় আর কিছু অন্যত্র চলিয়া যায়। 

প্রাচীর এর ঘটনা এইরূপ ৪ “সাবা” সম্প্রদায় যেখানে বসবাস করিত উহার উভয় 
পার্থে দুই পাহাড় ছিল, যেখান হইতে নদী ও ঝর্ণার মাধ্যমে তাহাদের শহরে পানি 
প্রবাহিত হইত । তাহাদের পুর্বপুরুষগণ দুই পাহাড়ের মাঝে একটি মজবুত প্রাচীর 
নির্মাণ করিয়াছিল । ফলে পাহাড় হইতে প্রবাহিত পানি উচু হইয়া পাহাড়ে দুই কিনারায় 
ছড়াইয়া পড়িল। এই পানির দ্বারা এখন তাহারা নানা প্রকার ফসল উৎপন্ন করিতে 
লাগিল এবং রকমারী ফলমূলের বাগান সাজাইয়া তাহারা প্রাচুর্যের অধিকারী হইল। 
হযরত কাতাদাহ (র)-এর বর্ণনা অনুযায়ী তাহাদের বাগানে এত অধিক ফল ধরিত যে 
কোন মহিলা যদি মাথায় একটি বড় থলে লইয়া বাগানের মধ্য দিয়া অতিক্রম করিত, 
তবে গাছ হইতে পড়া ফলেই তাহার থলে ভরিয়া যাইত । গাছ হইতে পাড়িবার 
প্রয়োজন হইত না। এই বীধটি ছিল 'মাআরিব' নামক স্থানে সানআ হইতে তিন 
মারহালা দুরে । 'মাআরিব বাধ' ইহা পরিচিত । 

বর্ণিত আছে যে, মনোরম পরিবেশ ও স্বাস্থ্যকর আবহাওয়া হওয়ার কারণে সেখানে 
কোন মশা মাছি ছিল না। তাহাদের প্রতি আল্লাহ্‌র এই মহান অনুগ্রহ এই জন্য ছিল 
যে, তাহারা তাহার একত্বাদের প্রতি বিশ্বাস করে এবং তাহারই ইবাদত করে। যেমন 
ইরশাদ হইয়াছে 8 £:1+6৫-.০৮3০/: 06 ১৪1 

‘সাবা’ সম্প্রদায়ের জন্য তাহাদের বাসভূমি ছিল একটি. নিদর্শন। অতঃপর ইহার 
ব্যাখ্যা প্রদান করিয়া আল্লাহ্‌ বলেন J ১১ ১৮০ ৬2 দুইটি উদ্যান-একটি 
ছিল ডান দিকে অন্যটি ছিল বাম দিকে । অর্থাৎ দুই পাহাড় ও শহরের দুই কিনারায় । 

LE DEEL U ১৪০৮৯০১০৪৭৪ 

তোমাদের প্রতিপালক প্রদত্ত রিযিক ভোগ কর এবং তাহার কৃতজ্ঞতা প্রকাশ কর। 
উত্তম এই স্থান এবং মহান ক্ষমাশীল প্রতিপালক । অর্থাৎ যদি তোমরা তাওহীদ এর 
আকীদার প্রতি চির বিশ্বাসী থাক তবে তিনি তোমাদের গুনাহ ক্ষমা করিয়া দিবেন। 

1১+১১০$ অতঃপর তাহারা মুখ ফিরাইয়া লইল। তাওহীদের আকীদা, আল্লাহ্‌র 
ইবাদত ও তাহার কৃতজ্ঞতা প্রকাশ করা হইতে তাহারা মুখ ঘ্বুরাইয়া লইল এবং সূর্য 
পূজা করিতে লাগিল। হুদহুদ পাখী হযরত সুলায়মান (আ)-কে বলিয়াছিল £ 


Contents 


২৩০ ড তাফসীরে ইব্ন কাছীর 
6“ “#0 রা - of 082 ০6 eee 0 2 ৩ লক ঠে তু 0 2 2+ ee 9 #0 শে 
নিটল ১৪:৮৪ % ৪] 8] ১.০| ১, ৯ এ 851.5$.8214555 ad iia 
৮৮৪ ০০০০১৪৩০52৭ ০৩ ০4১858৯৫9৮৯ 


+123401১০১১4702৯:2 02৮8 08৮১৮০০৮2৮ 
LLY tt Jl ১০1৯০ ৫1৮551০৮১৪৮ 
আমি “সাবা' সম্প্রদায় হইতে একটি নিশ্চিত সংবাদ লইয়া আসিয়াছি। আমি 
তাহাদের ওপর একজন মহিলাকে শাসন করিতে পাইয়াছি, যাহাকে সব বস্তুই দান করা 
হইয়াছে। তাহার রহিয়াছে এক বিরাট সিংহাসন । তাহাকে ও তাহার সম্প্রদায়কে আমি 
সূর্যের পূজা করিতে পাইয়াছি। শয়তান তাহাদের আমলসমূহ তাহাদের সম্মুখে সুসজ্জিত 
করিয়া রাখিয়াছে। সে তাহাদিগকে সঠিক পথ হইতে বাধা দিয়া রাখিয়াছে। অতএব 
তাহার সঠিক পথ পাইতেছে না। 
মুহাম্মদ ইব্‌ন ইসহাক (রে) ওহ্ব ইব্‌ন মুনাব্বিহ (র) হইতে বর্ণনা করিয়াছেন । 
তিনি বলেন, আল্লাহ্‌ তাহাদের নিকট তের জন নবী প্রেরণ করিয়াছিলেন । সুদ্দী (র) 
বলেন, আল্লাহ্‌ তাআলা তাহাদের নিকট বার হাজার নবী প্রেরণ করিয়াছিলেন । 
১1514119 
1৮11 ৩২১০ (4.১ অতঃপর আমি তাহাদের উপর বাধ ভাংগা ঢল 
প্রবাহিত করিলাম। ৫১ অর্থ উপত্যকা । কেহ কেহ বলেন ইহার অর্থ পানি। কেউ 
বলেন ইদুর। আবার কেহ বলেন অধিক পানি। সুহায়ল (র) বলেন তখন ০৯ 4০০ 
(4 এর ন্যায় ১১ 9", ইযাফাত হইবে । হযরত ইব্‌ন আব্বাস, ওহব ইব্‌ন 
মুনাবিবাহ, কাতাদাহ, ও যাহহাক (র) বলেন, আল্লাহ্‌ তা'আলা যখন সাবা সম্প্রদায়কে 
বাধ ভাংগা পানি দ্বারা শাস্তি দেওয়ার ইচ্ছা করিলেন তখন উক্ত বাধের উপর একটি 
ইদুর প্রেরণ করিলেন। এবং ইদুর ভিতর দিয়া উহাকে ছিদ্র করিয়া দিল। ওহ্ব ইব্‌ন 
মুনাবিবহ রে) বলেন, পূর্ববর্তী কিতাবসমূহে উল্লেখ আছে, উক্ত বীধ ধ্বংস হইবার 
কারণ হইবে ইদুর। অতএব তাহাদের বিড়ালরা দীর্ঘকাল যাবৎ বাধ পাহারা দিতে 
থাকে। কিন্তু ভাগ্য অপরিবর্তিত, সময় মত ইদুর প্রবল হইল এবং বাধের অভ্যন্তরে 
প্রবেশ করিল । উহাকে ছিদ্র করিয়া দিল এবং উহা ধসিয়া পড়িল। কাতাদাহ রে) বলেন, 
ইদুর বাধটির নীচ দিয়া ছিদ্ব করিয়া দিলে উহা দুর্বল হইয়া পড়িল। ঢল আসিবার পর 
ছিদ্র পথে পানি প্রবেশ করিল। বাধটি ভাংগিয়া গেল এবং উপত্যকায় পানি প্রবেশ 
করিবার ফলে তাহাদের বসতী তাহাদের বাগান ও উদ্যান সমূহ সবই বরবাদ হইয়া 
গেল মিষ্ট সুস্বাদু ফলের পরিবর্তে সেখানে কিছু বিস্বাদ ফলমূল উৎপন্ন হইল। যেমন 
ইরশাদ হইয়াছে £ ৮৯১৫, Sb oie ei lili 
আর তাহাদের উদ্যান দুইটিকে বিস্বাদ ফলমূল বাবলা গাছ দ্বারা পরিবর্তন 
করিয়াছিলাম। হযরত ইব্ন আব্বাস (রা) মুজাহিদ, ইকরিমাহ, আতা খুরাসানী, 


Contents 


সূরা সাবা ২৩১ 


হাসান কাতাদাহ ও সুদ্দী (র) বলেন ৮: অর্থ বাবলাগাছ। »০। ৭019 _ /১১এবং 
ঝাউগাছ দ্বারা । হযরত ইবৃন আব্বাস (রা) হইতে হযরত আওফী (র) বলেন, | অর্থ 
ঝাউগাছ। কেহ কেহ বলেন, ঝাউগাছ ঠিক নহে, বরং ঝাউগাছের মত এক প্রকার 
গাছ। 

5 ১১০০ ১2152 এবং কিছু কুলগাছ দ্বারা পরিবর্তন করিয়া দিলাম। উল্লেখিত 
গাছের মধ্যে কুল গাছই যেহেতু তুলনামূলক ভাল ফলের গাছ, এই কারণে আল্লাহ; 
১1৪ ১৯০ ১০ এর কথা উল্লেখ করিয়াছেন। সুস্বাদু ফল মনোমুগ্ধকর দৃশ্য, গভীর 
ছায়া ও প্রবাহিত নহরের পরিবর্তে তাহাদের ভাগ্যে জুটিল কীটা বিশিষ্ট বাবলা গাছ, 
ঝাউগাছ ও কিছু বকুল গাছ। ইহার কারণ ছিল তাহাদের কুফর, শিরক, সত্য অমান্য ও 
বাতিলের প্রতি তাহাদের আকর্ষণ । আল্লাহ্‌ তা'আলা পরবর্তী আয়াতে ইহারই উল্লেখ 
করিয়াছেন 8 44 YL LA AS ALD US 

আমি তাহাদের কুফরির জন্যই এই শাস্তি দিয়াছিলাম। আর কেবল 
অকৃতজ্ঞদিগকেই আমি এমনই শাস্তি দিয়া থাকি! হযরত ।হাসান বসরী (র) বলেন, 
আল্লাহ্‌ তা'আলা সত্য বলিয়াছেন। এই ধরনের কাজের জন্য তিনি কেবল 


কাফিরদিগকে এমন শান্তি দিয়া থাকেন। ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আলী ইব্ন 
হুসাইন (র) ইব্‌ন খিয়ারা (র) হইতে বর্ণিত। তিনি বলেন ঃ 


উন EC CPE BOE 85215511244 EAR 
2 G3 oso eee SY re LL 2 Bee ee #34 0 ॥ পট ৮৩5 পক ক ৬ 
(210 ol YL EGIL 008 ১1 oS ail 0 এ 
অর্থাৎ গুনাহর ফল এই হয় যে, ইবাদতে অলসতা ঘনীভূত হয়, জীবিকায় 
অসচ্ছলতা আসে এবং স্বাদ গ্রহণ করা কঠিন হইয়া দাড়ায় । অর্থাৎ যখনই কোন হালাল 


বস্তু দ্বারা স্বাদ গ্রহণ করিবার সুযোগ হয় তখনই এমন কোন অবস্থার সৃষ্টি হয় যে, 
উহাতে সে স্বাদের অবসান ঘটে 
2 তা ভে গঠতু্র্ 


8 4৫ ছাদ (১7৬9 (৬ এও (9) 
51465405375%9165 ৬08৫ 

23! 1৫ ৫ 9 ০5 AB CNG 2 (4 E5710 (১৭) 
ES ৪১৫৮ 26035258248 ও ৬৫১৬ 


29৫ 


0০১), 


রি 


Contents 


২৩২ তাফসীরে ইব্ন কাছীর 


১৮. তাহাদিগের এবং যে সব জনপদের প্রতি আমি অনুগ্রহ করিয়াছিলাম 
সেইগুলির অন্তর্বতী স্থানে আমি দৃশ্যমান বহু জনপদ স্থাপন করিয়াছিলাম এবং এ 
সব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করিয়াছিলাম এবং উহাদিগকে 
বলিয়াছিলাম, তোমরা এই সব জনপদে নিরাপদে ভ্রমণ কর দিবস ও রজনীতে। 

১৯. কিন্তু উহারা বলিল, হে আমাদিগের প্রতিপালক! আমাদিগের সফরের 
মনযিলের ব্যবধান বর্ধিত কর। এই ভাবে উহারা নিজেদিগের প্রতি যুলুম 
করিয়াছিল। ফলে আমি উহাদিগকে কাহিনীর বিষয় বস্তুতে পরিণত করিলাম এবং 
উহ্াদিগকে ছিন্ন-ভিন্ন করিয়া দিলাম । ইহাতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির 
জন্য নির্দশন রহিয়াছে। 

তাফসীর ঃ ‘সাবা’ সম্প্রদায়কে আল্লাহ্‌ সুখ স্বাচ্ছন্দ্য ও অনাবিল আননন্দময় জীবন 
দান করিয়াছিলেন। তাহাদের জনপদ ছিল সম্পূর্ণ নিরাপদ । জনবসতী ছিল একটার 
সহিত অপরটি সম্মিলিত । গাছপালা ও নানা প্রকার ফলমুল ও ফসলে ছিল সমৃদ্ধ । কোন 
হইত না। মুসাফির যেখানেই অবতরণ করিত সেখানে তাহাদের পানি ও খাদ্য সামগ্রীর 
অভাব হইত না। জনবসতী সম্মিলিত হইবার কারণে এ স্থানে দ্বি-প্রহরের আরাম করিত 


রানার না রারার A নাট Oo 


উল্লেখ করিয়াছেন.। ইরশাদ হইয়াছে ৪ 
(১ ৮5০৮০501৫০৪] 0158 31220 তত তাহাদের মধ্যেও যেই যেই; 
সকল জনপদের প্রতি আমি অনুগ্রহ করিয়াছিলাম সেইগুলির অন্ত্রবর্তী-স্থানে আমি 


দৃশ্যমান জনপদ স্থাপন করিয়াছিলাম। 
পা PGS জনপদগুলি ছিল “সানআ' শহরের নিকটবর্তী । 
আবু মালিকও এই মন্তব্য করিয়াছেন। মুজাহিদ, হাসান, সাঈদ ইব্‌ন জুবাইর ও 


মালিক, যায়েদ ইব্‌ন আসলাম, কাতাদাহ ও যাহ্হক রৈ) সুদ্দী ও ইবন যায়েদ হইতে 
বর্ণিত। 'সাবা' সম্প্রদায় ইয়ামান হইতে এই সকল দৃশ্যমান নিরাপদ জনপদ হইয়া 
শামদেশে যাইত । আওফী (র) হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, 
এই সকল জনপদ মঞ্ধা ও মদীনার মধ্যবর্তী স্থানে আরবী জনবসতী ৷ 

5১৪1৮ ৪ অর্থাৎ দৃশ্যমান জনবসতী যাহা সকল মুসাফির চিনে । এই সকল 
জনবসতীর কোন একটিতে তাহারা দ্বি-প্রহরে আরাম করে এবং অন্যটিতে রাত্র যাপন 
করে। ইরশাদ হইয়াছে ১:-..| 1৫23 1১৪৪ উহাতে আমি ভ্রমণের জন্য যথাযথ ব্যবস্থা 
করিয়াছি। অর্থাৎ মুসাফিরদের প্রয়োজন মুতাবিক আমি মনষিল নির্ধারণ করিয়াছি। 

০০০1 (0219 UT Us ১৮১ আর আমি বলিয়াছিলাম তোমরা এই সব 
' জনপদে ভ্রমণ কর দিবস ও রজনীতে অর্থাৎ দিবা-রাত্রিতে নিরাপদে ভ্রমণ করিবার 
তাহাদের সুযোগ রহিয়াছে। 


Contents 


সূরা সাবা ২৩৩ 


il yal ৮9৮৬৭ ১ 556 (5 0105. তখন তাহারা বলিল, হে 
আমাদের প্রতিপালক! আমাদের সফরের মানযিলের ব্যবধান বৃদ্ধি করুন আর তাহারা 
তাহাদের নিজেদের উপর যুলুম করিয়াছিল । বস্তুত তাহারা আল্লাহ্‌র দেওয়া এই সকল 
নিয়ামত প্রাপ্ত হইয়া অহংকারী ও অবাধ্য হইয়া পড়িল। বনী ইস্রায়ীল যেমন মান্ন ও 
সালওয়ার পরিবর্তে ভূমিতে উৎপন্ন বস্তু যেমন পিয়াজ রসুন ও ডাউলের প্রার্থনা 
করিয়াছিল; উত্তম বস্তুর পরিবর্তের অনুত্তম বস্তুর জন্য ব্যস্ত হইয়া পড়িয়াছিল। 
অনুরূপভাবে এই 'সাবা' সম্প্রদায়ও নিরাপদ ও সুখকর ভ্রমণের পরিবর্তে 
মানযিলসমূহের মাঝে দীর্ঘ ব্যবধানের জন্য আল্লাহ্‌র নিকট প্রার্থনা করিল। বনী 
ইস্্রায়ীলের প্রার্থনার পর আল্লাহ্‌ তাআলা তাহাদিগকে বলিয়াছিলেন ৪ 


HCE MSG os Al LE 3১10 05 এত ০১1১৮ 
Gs GUD LEU il 
তোমরা উত্তম বস্তুর পরিবর্তে নিষ্ন বস্তুর প্রার্থনা করিতেছ?. যাও তোমরা মিসরে 
অবতরণ কর, সেখানে তোমাদের প্রার্থিত বস্তু পাইবে । আর তাহাদের উপর লাঞ্ছনা ও 
অসহায়তার সীল মোহর মারিয়া দেওয়া হইল। আর আল্লাহ্‌র গজবে তাহারা নিপতিত 
হইল । আরো ইরশাদ.হইয়াছে, 1$-+৮১ ০১:০৪ ১০ Li 141 5 কত 
জনপদকে. আমি ধ্বংস রুরিয়াছি যাহারা নিজেদের ভোগ সামগ্রীর দম্ভ করিত। আরে৷ 
ইরশাদ হইয়াছে ৪ | 
Days Lk 5, eli iis 4৩১১২১৬০০০৪ 
মির ১5:০5 08৫ ১১১০1০১৭০88 LSU lll il SA 
ot ciate wre 1 one apt elo Te ert Cdl OU Ths 
নিরাপদ সুখী; চতুর্দিক হইতে তাহাদের নিকট প্রচুর জীবিকা আসিত। কিন্তু তাহারা 
আল্লাহ্র নিয়ামতসমূহের না-শুকরী করিল। তখন আন্মাহ্‌ তাহাদিগণকে তাহাদের 
কৃতকর্মের দরুণ ক্ষুধা ও ভয়ের পোষাকের স্বাদ আস্বাদন করাইলেন। 
১+:.১১1 1৮15 050১৭ 05 ০5059101088 তখন তাহারা বলিল, হে 
আমাদের প্রতিপালক! আমাদের সফরের মানযিলের ব্যবধান বৃদ্ধি করিয়া দিন। আর 
তাহারা নিজেদের প্রতি যুলুম করিয়াছিল । অর্থাৎ তাহাদের কুফর এর কারণে তাহারা 
নিজেদের প্রতি যুলুম করিয়াছিল । ৬:৮1 ৮১৮১1 ফলে আমি তাহাদিগকে 
কাহিনীর বিষয়বস্তুতে পরিণত করিয়াছিলাম। মানুষ তাহাদের বিষয় আলোচনা করিত। 
তাহারা ছত্র ভংগ হইয়া নানা স্থানে ছড়াইয়া পড়িয়াছিল। অথচ, তাহারা সকলে এক 
স্থানে সম্মিলিত ভাবে পারস্পরিক আন্তরিকতা ও ভালবাসার সহিত বসবাস করিত । 
আরবে তাহাদের ছত্রভংগ হওয়াটা প্রবাদে পরিণত হইয়াছিল । 


ইব্‌ন কাছীর__-৩০ (৯ম) 


Contents 


২৩৪ তাফসীরে ইব্ন কাছীর 


ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আবু. সাঈদ ইব্ন ইয়াহয়া ইব্ন সায়ীদ কাত্তান (র) 
ক ইকরিমাহ (র) হইতে বর্ণিত । তিনি 231 2217447০5৮৪ ৮৮০০] 9৫৫ ০1 
এর তাফসীর প্রসংগে বলেন, "সাবা" সম্প্রদায়ের মধ্যে কতিপয় কাহিন ও জ্যোতিষী 
ছিল, জিন জাতি আসমান হইতে লুকাইয়া কিছু সৃংবাদ শ্রবণ করিত এবং তাহাদের 
শর্ত বিষয় সেই সকল জ্যোতিষীদের নিকট আসিয়া বলিত। তাহাদের মধ্যে একজন 
সম্পদশালী জ্দ্র জ্যোতিষী ছিল । সে জানিতে পরিয়াছিল, যেন তাহাদের পতনের সময় 
আসন্ন এবং তাহাদের ওপর শাস্তি অবধারিত। এ সংবাদে সে অস্থির হইয়া পড়িল। 
কারণ সে ছিল একজন বড় জমিদার এবং বহু বাগ-বাগিচার মালিক। এবং সে তাহার 
এক পুত্রকে বলিল, আগামীকল্য যখন আমার নিকট লোকজন সমবেত হইবে তখন 
আমি তোমাকে কোন হুকুম করিলে তুমি উহা অমান্য করিবে । তোমার অমান্য করিবার 
কারণে আমি তোমাকে ধমক দিলে তুমিও আমাকে ধমক দিবে । তোমাকে আমি 
চপেটাঘাত করিলে তুমিও আমাকে সজোরে চপেটাঘাত করিবে । তাহার একথা শুনিয়া 
তাহার পুত্র বলিল, আপনি এমন কাজ করিবেন না। ইহা বড়ই কঠিন কাজ । আমার 
পক্ষে ইহা সম্ভব নহে। তাহার পিতা তাহাকে বলিল, বেটা! তুমি এখনও বুঝিতে পার 
নাই, এক অতি গুরুত্বপূর্ণ বিষয়ের আমি সম্মুখীন ৷ ইহা না করিয়া কোন উপায় নাই। 
পুত্র বারবার অস্বীকার করিয়াও ব্যর্থ হইল এবং অবশেষে সে স্বীকার করিল । 

পরদিন সকালে যখন লোকজন সমবেত হইল, তখন জ্যোতিষী তাহার পুত্রকে 
বলিল, অমুক অমুক কাজ কর। সে অস্বীকার করিল এবং তাহার আব্বা তাহাকে ধমক 
দিল। প্রত্যুত্তরে পুত্রও তাহাকে ধমক দিল । এইভাবে তাহাদের মধ্যে পারস্পরিক তুমুল 
বাকবিতন্ডা চলিতে লাগিল । এক সময় জ্যোতিষী ক্রোধা্বিত হইয়া পুত্রকে চপেটাঘাত 
করিল এবং পুত্রও লাফ দিয়া তাহাকে চপেটাঘাত করিল । তখন সে চিৎকার করিয়া 
বলিয়া উঠিল, আমার পুত্র আমাকে চপেটাঘাত করিয়াছে । তোমরা আমাকে একটি ছুরি 
আনিয়া দাও । তাহারা জিজ্ঞাসা করিল, ছুরি দিয়া তুমি কি করিবে? সে বলিল, আমি 
তাহাকে যবাই করিব। তাহারা বলিল, তুমি নিজ সন্তানকে যবাই করিবে? তুমিও 
তাহাকে চপেটাঘাত কর কিংবা অন্য কোন শাস্তি দাও। কিন্তু সে জিদ ধরিল। সমবেত 
লোকজন নিরূপায় হইয়া পুত্রের মামুদিগকে সংবাদ দিল । তাহারা ছিল বহু জনবলের 
অধিকারী । সংবাদ পাইয়া জ্যোতিষীর নিকট আসিল এবং তাহাকে অনেক বুঝাইতে 
চেষ্টা করিল, কিন্তু সে পুত্রকে হত্যা করিবে । তখন তাহারা বলিল, তাহাকে হত্যা 
করিবার পূর্বেই তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে । তখন সে বলিল, অবস্থা যদি 
এই হয় তবে আমি এমন শহরে আর অবস্থান করিব না যেখানে আমার ও আমার 
পুত্রের মাঝে অন্য কেহ হস্তক্ষেপ করে। তোমরা বরং আমার জমি ও ঘরবাড়ী ক্রয় 
করিয়া লও । তাহারা তাহাকে বুঝাইতে ব্যর্থ হইল। এবং সে তাহার জমি ও ঘর বাড়ি 


Contents 


সূরা সাবা ২৩৫ 


সবই বিক্রয় করিল। এবং যখন উহার মূল্য সংরক্ষিত করিয়া লইল তখন সে বলিয়া 
উঠিল, হে আমার কওম! তোমরা একটি কথা শুন। শাস্তি তোমাদের মাথার উপর 
ঝুলিতেছে এবং তোমাদের পতনের সময় সমাগত হইয়াছে । অতএব তোমাদের মধ্যে 
যে নতুন ঘর মজবুত হিফাযত ও দীর্ঘ সফরের প্রত্যাশা করে সে যেন উমান চলিয়া 
যায়। আর যে ব্যক্তি ফলের রস ও সুস্বাদু খাবারের কামনা করে সে যেন বুসরা গমন 
করে। আর যাহারা বাগানে বসিয়া স্বাধীনভাবে খেঁজুর খাইবার ইচ্ছা করে সে যেন 
ইয়াছরিব গমন করে। সমবেত জনগণ তাহার কথা মানিয়া লইল। তাহাদের 
কিছুসংখ্যক উমান গমন করিল । গাছছানী গমন করিল বসরা এবং আওস, খায়রাজ ও 
বনু উসমানগণ গমন করিল ইয়াছরিব। বনু উসমানগণ যখন বাত্নে মুরর নামক স্থানে 
পৌছাইল তখন তাহারা বলিল, ইহাই উত্তম স্থান। আমরা এখানেই বসতী স্থাপন 
করিব। অতঃপর তাহারা সেখানেই অবস্থান করিল। ইহাদিগকে খুযাআহ বলা হয়। 
কারণ ইহারা তাহাদের সাথী সংগী হইতে পৃথক হইয়াছিল । আওস ও খাযরাজ তাহারা 
স্বীয় সংকল্পে অটল রহিল এবং ইয়াসরিব আসিয়া অবস্থান গ্রহণ করিল । 

রেওয়ায়েতটি অতিশয় গরীব। জোতিষীর নাম ছিল আমর ইব্‌ন আমির । সে 
ইয়ামানের একজন ধনী ও আমীর ছিল। 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) বলেন, আমর ইব্‌ন আমিরই সর্বপ্রথম ইয়ামান হইতে 
বাহির হয়। সে-ই বাধ ভাংগিয়া ডল নামিবে বলিয়া বুঝিতে পারিয়াছিল। মুহাম্মদ ইবৃন 
ইসহাক (র) বলেন, আবু যায়েদ আনসারী রে) আমাকে জানাইয়াছেন, আমর ইব্‌ন 
আমির এর ইয়ামান হইতে বাহির হইবার কারণ ছিল এই ৪ একদিন সে মাআরিব 
বাধে একটি ইদুরকে ছিদ্র করিতে দেখিল। এই বাধই পানি আটক করিয়া রাখিত এবং 
স্থানীয় জনগণ তাহাদের ইচ্ছামত যেখানে সেখানে পানি প্রবাহিত করিয়া তাহাদের জমি 
ও বাগানে সেচ করিত; কিন্তু আমর ইব্‌ন আমির উক্ত বাধে ইদুরকে ছিদ্র করিতে 
দেখিয়া বুঝিল যে, এই বাধ আর টিকিয়া থাকিবেনা । অতএব সে ইয়ামন হইতে অন্যত্র 
সরিয়া যাইবার সক্কল্প গ্রহণ করিয়া তাহার কওমকে ধোকা দিল। তাহার ছোট পুত্রকে 
এই নির্দেশ দিল, যখন ধমক দিয়া, গালাগাল দিয়া তাহাকে চপো্টাঘাত করিবে তখন 
সেও উঠিয়া যেন তাহাকে চপোর্টাঘাত করে। তাহার পুত্র তাহার আদেশ পালন করিলে 
আমর বলিল, এমন শহরে আমি আর অবস্থান করিব না, যেখানে আমার ছোট ছেলে 
আমার মুখে চপোর্টাঘাত করিতে পারে । সে তাহার যাবতীয় সম্পদ বিক্রয়ের জন্য পেশ 
করিল। ইয়ামনের সন্ত্ান্ত গোষ্ঠী তখন বলিল, 'আমর' এর এ গোশ্শার তোমরা 
সদ্যবহার কর। অতঃপর তাহারা তাহার সকল ধনসম্পদ ক্রয় করিয়া লইল ইহার পর 


Contents 


২৩৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


সে তাহার পুত্র পৌত্র সকলকে লইয়া স্থান ত্যাগ করিয়া অন্যত্র চলিয়া গেল। আসাদ 
গোত্রীয় লোকরা বলিল, আমরা আমর ইব্‌ন আমির হইতে পৃথক থাকিব না; আমরাও 
তাহার সহিত যাইব। অতএব তাহারাও তাহাদের ধনসম্পদ বিক্রয় করিল এবং তাহার 
সহিত দেশ ত্যাগ করিল। চলিতে চলিতে পথে তাহাদের “উন্ধ' গোত্রের সহিত 
মুকাবিলা হইল; উভয় দলের কাহারো জয় পরাজয় হইল না । আব্বাস ইবৃন মিরদাস 
তাহাদের এই মুকাবিলা সম্পর্কেই এ কবিতা আবৃত্তি করিয়াছেন ৪ 
৮০৫৫১৮০১০০০» 00155 515738582 

তাহারা উহাদেরকে সম্পূর্ণরূপে বিতাড়িত হইতে বাধ্য করে। 
এর বংশধর শামদেশে অবস্থান গ্রহণ করে । আওস ও খাযরাজ “ইয়াসরাব'-এ খুযাআহ 
“মুররায়' আর ছারাত “ছারাত'-এ আযৃ্দ্‌ এবং উমান, উমান-এ অবতরণ করিয়া বসবাস 
' করিতে থাকে। ইহার পর আল্লাহ্‌ তা'আলা মাআরিব উহাদিগকে দেন। আন্মাহ্‌ 
তা'আলা এই বিষয়েই উল্লেখিত আয়াত নাযিল করেন। | 

সুদ্দী (র) মুহাম্মাদ ইবৃন ইসহাক '(র)-এর ন্যায় আমর ইব্‌ন আমির এর ঘটনা 
বর্ণনা করিয়াছেন। তবে তিনি আমর ইব্‌ন আমির এর পুত্রের স্থানে তাহার ভ্রাতুষ্পুত্রের 
কথা উল্লেখ করিয়াছেন অত:পর সে তাহার মাল বিক্রয় করিল এবং তাহার পরিবারের 
(র)... ইব্‌ন ইসহাক (র) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, আমর ইব্‌ন আমির ছিল 
একজন জ্যোতিষী । একবার সে জানিতে পারিল যে, তাহার কওমকে ছিন্রভিন্ন করিয়া 
দেওয়া হইবে এবং তাহাদের সফরের দূরত্্‌ বৃদ্ধি করিয়া দেওয়া হইবে । অত:পর সে 
তাহার কওমকে ইহার সংবাদ দিলে বিভিন্ন গোত্র বিভিন্ন স্থানে ছড়াইয়া গেল। 

ইব্‌ন ইসহাক (র) বলেন, কোন কোন আলিমকে আমি বলিতে শুনিয়াছি, আমর 
ইব্‌ন আমির এর স্ত্রী “তারীফা' ছিল জ্যোতিষী । উল্লেখিত বক্তব্য ছিল তাহারই। 

সাঈদ রে) কাতাদাহ রে)-এর মাধ্যমে ইমাম শাঁবী হইতে বর্ণনা করেন। গাছছান 
গিয়াছিল উমান-এ। আল্লাহ্‌ তাআলা উহাদিগকে ছিন্নভিন্ন করিয়া দিয়াছিলেন। আনসার 
গমন করিয়াছিলেন ইয়াছরিব-এ আর খুযাআহ গিয়াছিল তিহামায়। এবং আযদ 
গিয়াছিল উমান-এ। আল্লাহ্‌ তাহাদিগকেও ছিন্নভিন্ন করিয়া দিয়াছিলেন। রেওয়ায়েতটি 
বর্ণনা করিয়াছেন ইব্‌ন আবূ হাতিম ও ইব্‌ন জারীর। 


Contents 


সূরা সাবা ২৩৭ 


আবু উবায়দাহ সূত্রে মুহাম্মদ ইবৃন ইসহাক (র) বলেন, এই সম্প্রদায় সম্পর্কে 
আ'’শা ইব্‌ন কয়েস ইবৃন ছালাবাহ বলেন ঃ 


eee (G-o0 5 
ঠ 


BE জা IF সঃ ১০1০০৮4১১০৫ 


১৮১/১০১১০4০১ ৮3545848005 


১১:০০ 0৭ ৬০ এ1১4৪9। অবশ্যই ইহাতে নিদর্শন রহিয়াছে সকল 
ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য । অর্থাৎ “সাবা সম্প্রদায়ের সেই সকল লোকের প্রতি যেই 
শাস্তি অবতীর্ণ হইয়াছিল, তাহাদের কুফর ও গুনাহর কারণে সুখ-শাস্তির স্থলে তাহারা 
যে অশান্তি ও অশুভ পরিণতির শিকার হইয়াছিল, ইহাতে সেই সকল লোকের জন্য 
নিদর্শন রহিয়াছে, যাহারা বিপদে ধৈর্য ধারণ করে এবং কিয়ামতে শুকর ও কৃতজ্ঞতা 
প্রকাশ করে। 

ইমাম আহমদ (র) বলেন, আব্দুর রহমান ও আব্দুর রাজ্জাক (র) ...... হযরত 
সা'দ ইবৃন আবু ওক্কাস রো) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ 
করিয়াছেন £ 
২5049৮289৮৯4-ন ৯০১০) EE 


+ A e080 er otf Seo or 


ARNG ES ৮51৮ ১০০৩ ৬৮৯4৮ 
45151 2 
মুমিনের জন্য আল্লাহ্‌র এই ফয়সালায় বড় আশ্চার্যন্বিত আমি, যে মু'মিন যদি 
কোন উত্তম বস্তু লাভ করে তবে সে তাহার প্রতিপালকের প্রশংসা করে ও কৃতজ্ঞতা 
প্রকাশ করে, আর কোন বিপদগ্রস্ত হইলেও সে তাহার প্রশংসা করে ও ধৈর্য ধারণ করে । 
মু'মিনকে তাহার সকল কাজেই বিনিময় দান করা হয়, এমন কি সে তাহার শরীর মুখে 
যে লুক্মা তুলিয়া দেয় উহাতেও তাহাকে বিনিময় ও সওয়াব দান করা হয়। 
ইমাম নাসায়ী (র) ও ইহা তাহার “আল-ইয়ামু ও আল্লায়লাহ্‌" গ্রন্থে হযরত আবু 
MO C0 CETTE NTE 


a y ০1০04 55888258148 UU LI 


Contents 


২৩৮ তাফসীরে ইব্ন কাছীর 


আশ্চার্যের বিষয়, আল্লাহ্‌ তা'আলা মু’মিনের জন্য যেই ফায়সালাই করেন, উহা 
তাহার জন্য হয় কল্যাণকর; যদি সে কোন সুখকর বস্তু লাভ করে তবে সে শুকর করে; 
অতএব তাহার জন্য কল্যাণ বহন করিয়া আনে । আর যদি কোন বিপদগ্রস্ত হয় উহাও 
তাহার জন্য হয় কল্যাণকর । এই মর্যাদা কেবল মুমিনের জন্যই । আব্দ রে) বলেন, 
ইউনুস রে) সুফিয়ানের মাধ্যমে, কাতাদাহ (র) হইতে আলোচ্য আয়াতের ব্যাখ্যা 
প্রসংগে বলিয়াছেন ৪ | 


905৫-5৮-51 01 ৫৬1 2১4 51০৮0 ৮21 7৮5০৮83-855500 
se 
মুতাররিফ রে) বলিতেন, উত্তম বান্দা হইল সেই ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তি, যাহাকে 
দান করা হইলে সে শুকর করে এবং বিপদগ্রস্ত হইলে ধৈর্য ধারণ করে। 
(এরি? ৫ BAILA Lf 2121 2 গর্ত ৫৮১৫৫ 
০3৬৮1422658 ৮১১)92৩৩এ৫ (Y. 


Pad 90 


0 sil 

BBL ORL LAID SNES 06 ৮) 
2, 2৫ 2 £ ০৫ 2৬ 2 £ 

OBE Ss BYE IIE SG 


২০. উহাদিগের সম্বন্ধে ইবলীস তাহার ধারণা সত্য প্রমাণ করিল, ফলে 
উহাদিগের মধ্যে একটি মু'মিন দল ব্যতীত সকলেই তাহার অনুসরণ করিল । 

২১. উহাদের উপর শয়তানের কোন আধিপত্য ছিল না, কাহারা আখিরাতে 
বিশ্বাস করে এবং কাহারা উহাতে সন্দিহান, তাহা প্রকাশ করিয়া দেওয়াই ছিল 
আমার উদ্দেশ্য । তোমার প্রতিপালক সর্ব বিষয়ের তত্তাবধায়ক। 

তাফসীর ঃ "সাবা" কাওমের ঘটনা বর্ণনা করিবার পর আল্লাহ্‌ তা'আলা তাহাদের 
এবং তাহাদের ন্যায় আর যাহারা শয়তানের অনুসরণ করে, স্বীয় প্রবৃত্তির বশীভূত হয় 
এবং হিদায়েত ও সত্যের বিরোধিতা করে তাহাদের সম্পর্কে ইরশাদ করিয়াছেন %$1 
£5,১৫০ 5:০ ইবলীস তাহাদের উপর স্বীয় ধারণা সত্য প্রমাণ করিল। 
ইব্‌ন আব্বাস (রা) বলেন-ইবলীস যখন হযরত আদম (আ)-কে সিজদা করা হইতে 


Contents 


সূরা সাবা ২৩৯ 


বিরত রহিল তখন সে যাহা বলিয়াছিল, আল্লাহ্‌ তা'আলা তাহার উল্লেখ করিয়া ইরশাদ 
করেন £ 
915 21329 SEY Lal as ৬01৪১১৯১৭০০ ০০০৫ এত 05 এওটি 

অর্থাৎ আপনি যাহাকে আমার উপর সম্মানিত করিয়াছেন, যদি আপনি আমাকে 
কিয়ামত পর্যন্ত অবকাশ দান করেন তবে অল্প কিছু সংখ্যক ব্যতীত তাহার সকল 

সন্তান-সন্ততিকে আমি গুমরাহ করিয়া ছাড়িব। ইবলীস তখন যে ধারণা পেশ 
করিয়াছিল তাহা যে সে সত্য প্রমাণিত করিয়াছে আল্লাহ্‌ তা'আলা আলোচ্য আয়াতে 
উহারই উন্লেখ করিয়াছেন । 

হাসান বসরী (র) বলেন, আল্লাহ্‌ তা'আলা যখন হযরত আদম (আ) ও হযরত 
হাওয়া (আ)-কে বেহেশত হইতে ভূমিতে অবতীর্ণ করিলেন তখন ইবলীস আনন্দিত 
হইয়া পৃথিবীতে অবতীর্ণ হইল । সে বলিল, পিতা-মাতারই যখন এতবড় ক্ষতি আমি 
করিতে পারিয়াছি সে ক্ষেত্রে তাহাদের সন্তানদের ক্ষতি করা তো সহজতর ৷ তাহারা 
তো আরো দুর্বল হইবে । ইহা ছিল শয়তানের ধারণা ৷ পরবর্তীতে সে তাহার ধারণা 
সত্য প্রমাণিত করিয়াছে। আল্লাহ্‌ তা'আলা 1 Sb Dele Se SH, 
আয়াতে উহার উল্লেখ করিয়াছেন। এই আয়াত আল্লাহ্‌ তা'আলা নাযিল করিবার পর 
ইবলীস বলিল, যাবৎ আদম সন্তানের মধ্যে রূহ বিদ্যমান থাকিবে, আমি তাহাদের 
নিকট হইতে পৃথক হইব না। তাহার সহিত ওয়াদা করিতে থাকিব, তাহাকে আশা 
দিতে থাকিব এবং তাহার সহিত প্রতারণামূলক আচরণ করিতে থাকিব । তখন আল্লাহ্‌ 
তাআলা বলিলেন ঃ 

০৮৩ ১০১৯১০4৮10০ ০৯৯ ৮9৩3০ আমার ইজ্জত ও 
প্রতাগের কসম, নাসার রে রানি কারার চুর রাজ কলির 


০৮9৮৮ 


ক et Hen SE Hes যখনই সে আমার 
নিকট প্রার্থনা করিবে আমি তাহাকে দান করিব। আর যখনই আমার নিকট ক্ষমা 
প্রার্থনা করিবে আমি তাহাকে ক্ষমা করিয়া দিব। রেওয়ায়েতটি বর্ণনা করিয়াছেন ইব্‌ন 
আবু হাতিম । 

১৮৮৮০ ১৪$১5৭০ধ 5 আর তাহাদের ওপর শয়তানের কোন গ্ভা ছিল 
না। ইব্‌ন আব্বাস (রা) বলেন $412, ১17, অৰ্থ প্রমাণ ৷ হাসান বসরী (র) বলেন, আল্লাহ্র 
কসম ইবলীস না তো তাহাদিগকে লাঠি দ্বারা প্রহার করিয়াছে, না তাহাদিগকে বাধ্য 
করিয়াছে। সে শুধু ধোকা ও প্রতারণা দ্বারা মানুষকে তাহার প্রতি আহ্বান করিয়াছে 
আর মানুষ তাহার ডাকে সাড়া দিয়াছে। 


Contents 


২৪০ | তাফসীরে ইব্ন কাছীর 


টি (8১৯ ১০৪৯১) ১ ১-১1-59] %। আখিরাতের প্রতি কে 
বিশ্বাস করে এবং কে উহার প্রতি সন্দেহ পোষণ করে উহা প্রকাশ করিয়া দেওয়া আমার 
উদ্দেশ্য অর্থাৎ আমি ইবলীসকে মানুষের উপর কেবল এ উদ্দেশ্যে নিয়োগে করিয়াছি 
যে, কে আখিরাতের প্রতি বিশ্বাস করিয়া হিসাব নিকাশ ও শাস্তি-পুরক্কারের প্রতি ঈমান 
রাখিয়া সঠিক ভাবে আল্লাহ্র ইবাদাত করে আর কে উহার প্রতি সন্দেহ পোষণ করিয়া 
ইবাদত ত্যাগ করে উহা সুস্পষ্ট ভাবে প্রকাশ করিতে পারিব। 

৮১৮১1০080৮2 এও আর তোমার প্রতিপালক সর্ব বিষয়ের তত্ত্বাবধায়ক । 
তাহার তন্বাবধান সত্তেও যাহারা ইবলীসের অনুসরণ করিয়া চলে তাহারা গুমরাহ 
হইয়াছে এবং যাহারা রসূলগণের অনুসরণ করে তাহারা নিরাপদ রহিয়াছে। 


A? A dA, | %5 2 2৮৯৫৫ 5 ৫ $5 নি 
গা রর এ 


০৪ Lo 5 es 
রি 515 $০ 40555654668) ARTS (YY) 


1 ৮ / 22 
IH UBS ENE BY OEIC rel 

২২. বল, পা 
পরিবর্তে ইলাহ মনে করিতে । তাহারা আকাশমগ্ডলী ও পৃথিবীতে অণু পরিমাণ 
কিছুর মালিক নহে। এবং এতদুভয়ে উহাদিগের কোন অংশও নাই এবং উহাদের 
কেহ সহায়কও নহে। 

২৩. যাহাকে অনুমতি দেওয়া হয় সে ব্যতীত আল্লাহ্র নিকট কাহারও 
সুপারিশ ফলপ্রসূ হইবে না। পরে যখন উহাদিগের অন্তর হইতে ভয় বিদূরিত 
হইবে তখন উহারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করিবে, তোমাদিগের প্রতিপালক 
কি বলিলেন? তদুত্তরে তাহারা বলিবে, যাহা সত্য, তিনি তাহাই বলিয়াছেন । তিনি 
সমুচ্চ, মহান । 

তাফসীর ঃ আল্লাহ্‌ তাআলা ইরশাদ করেন, তিনি ব্যতীত আর কোন ইলাহ নাই। 
তিনি এক অদ্বিতীয় তিনি কাহারও মুখাপেক্ষী নহেন, তাহার সমকক্ষ কেই নাই । তাহার 
কোন অংশীদারও নাই। কাহারও কোন সাহায্য-সহায়তা ব্যতীতই তিনি সকল কাজ 
সম্পন্ন করিতে সক্ষম । তীহার কোন প্রতিদ্বন্দ্বী নাই । ইরশাদ হইয়াছে £ 


Contents 


সূরা সাবা ২৪১ 


২1015 ১০15205 ১৪ ৮2০ 45 হে রাসূল! তুমি বল, আল্লাহ্র পরিবর্তে 
তোমরা যাহাদিগকে ইলাহ মনে করিতে তাহাদিগকে ডাক। 

SRT Ys Sl ৪5৩3, ৪2০ ১৬৫-/৪% তাহারা আকাশমণ্লী ও 
TE Of CUE TCS CAT ORE EN HONE 
EE SET a কপ 

১১ ৩০ ০৫-5 49 উভয়ের মধ্যে তাহাদের কোন অংশও নাই । অর্থাৎ 
তাহারা না তো আকাশমণ্ডলী ও পৃথিবীকে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে সৃষ্টি করিয়াছে আর না তা 
উহাদের সৃষ্টিতে তাহাদের কোন অংশিদারিত্ব আছে। 

০ ১০100 আর তাহাদের কেহ আল্লাহ্র) কোন সহায়তাকারী নহে। 
অর্থাৎ মুশরিকরা যাহাদিগকে আল্লাহ্‌র শরীক বলিয়া ধারণা করে তাহাদের কেহই 
আল্লাহ্‌র কোন কাজে সহায়ক নহে। বরং সমস্ত সৃষ্টি জগত. কেবল মাত্র আল্লাহ্‌র 
মুখাপেক্ষী ও তাহার দাস। 

1331 ০০ | 5১০ £508এ। ৮8১85 আর তাহার নিকট কেবল তাহারই 
সুপারিশ ফলপ্রসূ হইবে যাহাকে অনুমতি দেওয়া হইবে আল্লাহ্‌র মহত্ব তাহার প্রতাপ 
ও বড়ত্বের কারণে কেহই তাহার নিকট কোন বিষয়ে সুপারিশ করিবার সাহস করিবে 
না। অবশ্য যাহাকে সুপারিশ করিবার অনুমতি দেওয়া হইবে কেবল সেই সুপারিশ 
করিতে পারিবে । ইরশাদ হইয়াছে 4330 41 424১5 ₹ 5:55 515 ১০ তাহার অনুমতি 
ব্যতীত কে আছে, যে তাহার নিকট সুপারিশ করিতে পারিবে? 
০ 

৮৯১২১০৮৯৪১৭ 

OVO Nie tanta HROOOE Shep aCe TNT opti 
না। অবশ্য আল্লাহ্‌ যাহাকে ইচ্ছা করিবেন তাহাকে অনুমতি দান করিবার পরই সে 
সুপারিশ করিতে পারিবে । আরো ইরশাদ হইয়াছে ঃ 

০৬৪৬০০০০০০৯ ০০৫১০১৯১০১০ 51 ০১৮৪5:9, 
তাহারা কেহই সুপারিশ করিতে পারিবে না; টির ররর রা রা রা 
তাহারা তো আল্লাহ্র ভয়ে সদা ভীত। 

একাধিক সূত্রে বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ (সা) যখন সকল 


মাখলুকের সুপারিশের জন্য মাকামে মাহমুদে দণ্ডায়মান হইবেন, আল্লাহ্‌ যেন তাহাদের 
ফয়সালা করিয়া দেন। 


ইব্‌ন কাছীর__৩১ (৯ম) 


Contents 


২৪২ তাফসীরে ইব্‌ন কাছীর 


রাসূলুল্লাহ্‌ (সা) বলেন $ 
০855 08:50 46 0 CS UO LD El nla Ui orl Le ০০ 
তখন আমি আল্লাহ্র সম্মুখে সিজদায় অবনত হইব । এবং যতকাল ইচ্ছা আল্লাহ্‌ 
আমাকে সেই অবস্থায় রাখিবেন। আমার উপর তিনি প্রশংসার দ্বার, উন্মুক্ত করিয়া 
দিবেন। আমি তাহার এতই প্রশংসা করিব, যাহা এখন করিতে সক্ষম নই । অত:পর 
আমাকে বলা হইবে হে মুহাম্মদ! তোমার মাথা উঠাও। তুমি-বল, তোমার বক্তব্য শ্রবণ 
করা হইবে । দু'আ কর, তোমাকে দান করা হইবে । সুপারিশ কর, তোমার সুপারিশ 
গ্রহণ করা হইবে। 

৮0151181500 90 ৮10517858০5 (95 42 অবশেষে যখন 
তাহাদের অন্তর হইতে ভয় দূরীভূত হইবে তখন তাহারা বলিবে, তোমাদের প্রতিপালক 
কি বলিলেন? তাহারা বলিবে, যাহা সত্য তাহাই তিনি বলিয়াছেন। কেহ কেহ £% কে 
€১৪ পড়িয়াছেন। অর্থাৎ তাহাদের অন্তর হইতে ভয় দুরীভূত হইবার পর তাহারা 
স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আসিবে তখন একে অন্যকে জিজ্ঞাসা করিবে যে, তোমাদের 
প্রতিপালক কি বলিলেন? তখন আরশ বহনকারী তাহাদের নিকটবর্তী ফেরেশতাগণকে 
এই কথা বলিবে, যাহা সত্য আমাদের প্রতিপালক তাহাই বলিয়াছেন । এবং তাহারা 
তাহাদের নীচে অবস্থানকারী ফেরেশতাগণকে এই কথা বলিবে। পর্যায়ক্রমে এই ভাবে 
একে অন্যকে বলিবে; অবশেষে প্রথম আসমানে অবস্থানকারী ফেরেশতাগণও ইহা 
জানিতে পারিবে । 

কোন কোন তাফসীরকার বলেন, +47১15 ১ €ঠ৪ | *+- এর অর্থ হইল, 
মৃত্যুকালে ও কিয়ামত দিবসে যখন মুর্শরিকদের অন্তর হইতে গাফিলতি দূর হইয়া 
যাইবে এবং বাস্তব অবস্থা যখন তাহাদের সম্মুখে স্পষ্ট হইবে এবং তাহাদের জ্ঞান 
ফিরিয়া আসিবে তখন তাহারা জিজ্ঞাসা করিবে, তোমাদের প্রতিপালক কি বলিয়াছেন? 
তখন তাহাদিগকে বলা হইবে, সত্য বলিয়াছেন । আর যাহা হইতে তাহারা পৃথিবীতে 
গাফিল ছিল তাহা তাহাদিগকে জানাইয়া .দেওয়া হইবে। ইবৃন নাজীহ রে) মুজাহিদ 
(র) হইতে বর্ণনা করেন 7৫১18 ১০ €5 ( ২: এর অর্থ হইল কিয়ামত দিবসে 
যখন তাহাদের অন্তর হইতে পর্দা ও আবরর্ণ সরাইয়া দেওয়া হইবে। হাসান (€র) 
বলেন, ইহার অর্থ হইল, যখন তাহাদের অন্তর হইতে সন্দেহ দুরীভূত করিয়া দেওয়া 
হইবে । আব্দুর রহমান ইব্‌ন যায়েদ ইবৃন আসলাম (র) ও ইহা বর্ণনা করিয়াছেন তিনি 
বলেন, আদম সন্তান তাহাদের মৃত্যুকালে ইহা স্বীকার করিবে, তাহাদের প্রতিপালক 


Contents 


সূরা সাবা ২৪৩ 


স্বীকারোক্তি ফলপ্রসূ হইবে না । উল্লেখিত তাফসীরসমূহের মধ্য হইতে ইব্‌ন জারীর (র) 
প্রথম তাফসীর গ্রহণ করিয়াছেন । অর্থাৎ ফেরেশতাগণ একে অন্যকে জিজ্ঞাসা করিবে 
তোমাদের প্রতিপালক কি বলিয়াছেন? তখন তাহারা বলিবে, তিনি যাহা বলিয়াছেন, 
সত্য বলিয়াছেন। এবং এই তাফসীরই নিশ্চিতভাবে সঠিক । একাধিক বিশুদ্ধ হাদীস 
ইহার সত্যতা প্রমাণ করে। 

ইমাম বুখারী (র) আলোচ্য আয়াতের তাফসীর প্রসংগে বলেন, হুমাইদ হযরত 
আবু হুরায়রা রো) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেন, 
আল্লাহ্‌ তা'আলা আসমানে যখন কোন ফয়সালা করেন, তখন ফেরেশতাগণ বিনম্র 
হইয়া তাহাদের বাহু ঝুকাইয়া দেন, আল্লাহ্‌র কালামের ঠিক তদ্রুপ শব্দ হয় যেমন 
কোন পাথরের উপরে শিকলের শব্দ হয়। তাহাদের অন্তর হইতে যখন ভয় দুরীভূত হয়, 
তখন তাহারা একে অন্যকে জিজ্ঞাসা করেন, তোমাদের প্রতিপালক কি বলিয়াছেন? 
তাহাদের মধ্যে যাহারা জানিতে পারিয়াছিলেন, তাহারা বলেন, তিনি যাহা বলিয়াছেন 
সত্য বলিয়াছেন। তাহাদের এই আলোচনার সময় জিনদের মধ্যে যাহারা তাহাদের কথা 
চুরি করিয়া শুনিবার জন্য ওৎ পাতিয়া ছিল এবং উপর নীচে ধাপে ধাপে অবস্থান গ্রহণ 
করিয়াছিল, তাহারা ফেরেশতাদের আলোচনা হইতে কিছু শুনিয়া নীচে অবস্থান 
গ্রহণকারীকে জানাইয়া দেয়, সে তাহার নীচে অবস্থানগ্রহণকারীকে জানায় । এমনিভাবে 
সর্বনিম্ন জিন কোন জাদুকর কিংবা জ্যোতিষীকে জানায় কখনও এমন হয় যে, ফেরেশতা 
হইতে কথা নীচের জিনকে জানাইবার পূর্বেই কোন আগুনের ফুলকি তাহাকে আঘাত 
হানে । আবার কখনও পূর্বেই জানাইতে সক্ষম, হয় এবং উহার সহিত সত্য-মিথ্যা 
মিশ্রিত করিয়া মানুষকে জানায় । উহার একটি যাহা আকাশ হইতে শুনিয়াছে, সত্য 
প্রমাণিত হইলে বলা হয়, অমুক দিন অমুক কথা কি অমুক বলিয়াছিল না? এইভাবে 
মানুষ তাহার ভক্ত হইয়া যায়। হাদীসখানা কেবল ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন। 
ইমাম আবূ দাউদ, তিরমিযী ও ইব্‌ন মাজাহ (র) সুফিয়ান ইব্ন উয়ায়নাহ এর সূত্রে 
হাদীসটি বর্ণনা করিয়াছেন। ০! এ, 

২. ইমাম আহমদ রে) বলেন, মুহাম্মদ ইব্‌ন জা'ফর ও আব্দুর রাজ্জাক হযরত 
ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ কতিপয় সাহাবায়ে 
কিরামের সহিত বসিয়াছিলেন। এমন সময় একটি নক্ষত্র নিক্ষিপ্ত হইলে চতুর্দিক 
আলোকিত হইল, বসির সির 


আহেরী রগ এমন হইলে: বা এমন হইলে 
আমরা বলিতাম, হয় কোন বড় লোকের জন্ম হইবে, কিংবা কোন বড় লোকের মৃত্যু 


Contents 


২৪৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


হইবে । মা'মার বলেন, আমি যুহরীকে জিজ্ঞাসা করিলাম, জাহেলী যুগেও কি নক্ষত্র 
এইরূপ নিক্ষিপ্ত হইত? তিনি বলিলেন, হ্যা, কিন্তু রাসূলুল্লাহ্‌ (সা)-এর আবির্ভাবের পর 
ইহার সংখ্যা বৃদ্ধি পাইয়াছে। রাবী' বলেন, নক্ষত্র নিক্ষেপণের ঘটনা না তো কোন বড় 
লোকের মৃত্যুর কারণে সংঘটিত আর না কোন বড়লোকের জন্মের কারণে । 

কিন্তু আমাদের প্রতিপালক যখন কোন বিষয়ের ফয়সালা গ্রহণ করেন তখন আরশ 


বহনকারী ফেরেশতাগণ তাসবীহ পাঠ করিতে থাকেন। ইহার পর আরশ এর নিকটবর্তী - 


আসমানের ফেরেশতাগণও তাসবীহ পাঠ করেন। এমনিভাবে পর্যায়ক্রমে সকল 

আসমানের ফেরেশতাগণ তাসবীহ পাঠ করেন। এমনকি পৃথিবীর নিকটবর্তী আসমানের 
ফেরেশতাগণও তাসবীহ পাঠ করেন। অতঃপর আরকা এর নিকটবর্তী আসমানের 
বলিয়াছেন, তাহারা প্রশ্বরকারী ফেরেশতাগণকে তাহা অবগত করেন, অতঃপর প্রত্যেক 
উধ্ব আসমানের ফেরেশতাগণ অধঃ.আসমানের ফেরেশতাগণকে. ইহার সংবাদ 
পৌছাইয়া দেন; এমন কি পৃথিবীর নিকটবর্তী আসমানের ফেরেশতাগণকেও উহা 
জানাইয়া দেওয়া হয়। এই আসমান হইতেই জিনরা চুরি করিয়া কিছু সংবাদ জানিতে 
পারে এবং এই সময়ই তাহাদের প্রতি নক্ষত্র নিক্ষিপ্ত হয়। যেমন তাহারা শুনিয়াছিল 
ঠিক তেমনিভাবে পৌছাইয়া দিলে তো উহা সত্য হয়; কিন্তু তাহারা উহাতে পরিবর্তন ও 
পরিবর্ধন করিয়া থাকে । ইমাম আহমদ (র) এইরূপ বর্ণনা করিয়াছেন । ইমাম মুসলিম 
(র) তাহার ‘সহীহ’ গ্রন্থে ... হযরত ইব্‌ন আব্বাস (রা) এর মাধ্যমে জনৈক আনসারী 
হইতে ইহা বর্ণনা করিয়াছেন। ইমাম নাসায়ী (র) ... ইমাম যুহরী সূত্রে অত্র হাদীসটি 
বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী হুসাইন ইব্‌ন হুরাইস .... হযরত ইবৃন অব্বাস এর 
_ মাধ্যমে জনৈক আনসারী হইতে ইহা বর্ণনা করিয়াছেন । 

৩. ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, মুহাম্মদ ইব্ন আওফ ও আহমদ ইব্‌ন মানসুর 
(র) ..... হযরত নাওয়াস ইব্‌ন সামআন (রা) হইতে বর্ণনা করিয়াছেন। আল্লাহ্‌ 
তা'আলা যখন কোন বিষয়ের ওহী প্রেরণ করেন তখন সকল আসমান আল্লাহ্‌র ভয়ে 
ভীত হইয়া পড়ে; আসমানের ফেরেশতাগণও ভীত-সন্ত্রস্ত হইয়া সিজদায় অবনত হন। 
সর্বপ্রথম হযরত জিবরীল (আ) মাথা উত্তোলন করেন। আন্লাহ্‌ তা'আলা তাহার ওহীর 
বিষয়ে তাহার সহিত কথা বলেন। হযরত জিবরীল ওহী লইয়া ফেরেশতাগণের নিকট 
দিয়া অতিক্রম করেন। প্রত্যেক আসমানের ফেরেশতাগণ তাহাকে জিজ্ঞাসা করেন, 
অত:পর অন্যান্য সকল ফেরেশতা এই প্রশ্নের তদ্রুপ জবাব দান করেন, যেমন হযরত 
জিবরীল (আ) জবাব দিয়াছেন। অবশেষে তিনি ওহী লইয়া সেখানে উপস্থিত হন 
যেখানে তাহাকে নির্দেশ দেওয়া হইয়াছে। 


Contents 


সূরা সাবা ২৪৫ 


"ইব্‌ন জারীর ও ইব্ন খুযায়মাহ (রে) যাকারিয়া ইবৃন আবান মিসরী এর সূত্রে 
নুআইম ইব্‌ন হাম্মাদ (র) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আবূ হাতিম (র) 
বলেন, আমি আমার পিতার নিকট শুনিয়াছি, হাদীসটি অলীদ ইব্‌ন মুসলিম হইতে পূর্ণ 
বর্ণিত নহে। ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আওফী (রে) হযরত ইব্‌ন আব্বাস (রা) ও 
কাতাদাহ রে) হইতে বর্ণনা করেন, হযরত ঈসা (আ)-এর পর দীর্ঘকাল ওহী বন্ধ 
থাকিবার পরে রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি প্রথম ওহী অবতীর্ণ করা হয়। আয়াতে সে 
ওহী অবতরণের অবস্থার উল্লেখ করা হইয়াছে। 


এমি z ° রত এ ৫ ৮1 
85 (50০59 ৯%১493481520 (5) 
2.2 ৫ 2৯ 54 £% 5 1 
| ০৮১৮ ০১৮% ৩৬ 
৫ 1৫৫ ৫ পরি তিতা ৩ ৩৫১৮০, ৬ 
০০৯৬০ (2055 6526 ৫294৫ (০) 


21৮৭1271224 ৮৮৮0 (৮5 ৫2৫25, ৫2৫ (পার € 2 পি তে 22৮ 
Oni TEs EL CEG Ad ES CORES (YY) 
22,71 Ii rds 90৮4৮ পার্ট /- 2 LNs Aled ie 
IES dS IEE bral gL OS (vv) 

33/0 
Oe! 

২৪. বল, আকাশমণ্ডলী ও পৃথিবী হইতে কে তোমাদিগকে রিয্ক প্রদান 
করেন? বল, আল্লাহ্‌। হয় আমরা না হয় তোমরা সৎপথে স্থিত, অথবা স্পষ্ট 
বিভ্রান্তিতে পতিত । 

২৫. বল, আমাদিগের অপরাধের জন্য তোমাদিগকে জবাবদিহি করিতে হইবে 
না এবং তোমরা যাহা কর সে সম্পর্কে আমাদিগকেও জবাবদিহি করিতে হইবে 
না। 

২৬. আমাদিগের প্রতিপালক আমাদিগের সকলকে একত্র করিবেন, অতঃপর 
তিনি আমাদিগের মধ্যে সঠিকভাবে ফয়সালা করিয়া দবেন। তিনি শ্রেষ্ঠ 
ফয়াসালাকারী, সর্বজ্ঞ । 

২৭. বল, তোমরা আমাকে দেখাও যাহাদিগকে শরীকরূপে চ্চাহার সহিত 


জুড়িয়া দিয়াছ তাহাদিগকে, না কখনও না। বস্তুত তিনিই আল্লাহ্‌, পরাক্রমশালী, 
প্রজ্ঞাময় । 


Contents 


২৪৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাফসীর ৪ উল্লেখিত আয়াতে আল্লাহ্‌ ইহাই প্রমাণিত করেন যে, সৃষ্টিকর্তা কেবল 
তিনিই, রিজিকদাতা একমাত্র তিনি এবং উপাস্যও কেবল তিনিই । মুশরিকরা যেমন 
ইহা স্বীকার করে যে, আকাশ হইতে বৃষ্টি বর্ষণ করিয়া ভূমি হইতে ফসল উৎপন্ন করিয়া 
জানা উচিৎ যে, কেবল মাত্র তিনি ইবাদত ও উপাসনার যোগ্য; তিনি ছাড়া আর কোন 
উপাস্য নাই। 

০১০15০৪2০১৪ (১) আমরা অথবা তোমরা নিশ্চিতভাবে 
হয় হেদায়েতপ্রাপ্ত না হয় গুমরাহীর মধ্যে নিমজ্জিত । অর্থাৎ দুই পক্ষের এক পক্ষ 
বাতিলপন্থী এবং অপরপক্ষ হকপন্থী। উভয়ে হকপন্থী কিংবা বাতিলগন্থী হইতে পারে 
না। আমাদের মধ্য হইতে একপক্ষই হকগন্থী ও সঠিক পথ অবলম্বনকারী হইবে । আর 
যেহেতু আমরা ‘তাওহীদ’ এর উপর দলীল পেশ করিয়াছি, অতএব তোমরা যে শিরক 
অবলম্বন করিয়াছ উহা নিশ্চিতভাবে বাতিল । এই কারণেই আল্লাহ্‌ তা'আলা ইরশাদ 
করিয়াছেন ১১11: (৮৪ ও ০৯৮41681219 [31 আমরা অথবা তোমরা 
টিজার এ ররর িসরেরা রানা OD 
ক 
না হয় তোমরা । দুই পক্ষের এক পক্ষই সঠিক পথ অবলম্বনকারী হইতে পারে। 
ইকরিমাহ ও যিয়াদ ইব্‌ন আবূ মারয়াম বলেন, আয়াতের অর্থ হইল কেবলামাত্র 
আমরাই হেদায়েতপ্রাপ্ত ও সঠিক পথের অধিকারী । আর তোমরাই স্পষ্ট গুমরাহীর মধ্যে 
নিমজ্জিত | 25122 5 ০ 29 0০১51 155 2105 % এ তুমি বল, আমাদের 
সম্বন্ধে তোমাদিগকে প্রশ্ব করা হইবে না, আর তোমাদের কার্যকলাপের জন্যও আমরা 
জিজ্ঞাসিত হইব না। আয়াতের মূল উদ্দেশ্য হইল, মুশরিকদের কার্যকলাপ হইতে 
মু'মিনদের সম্পর্ক শুন্য হইবার ঘোষণা করা । অর্থাৎ আমাদের (মু'মিনদের) সহিত 
তোমাদের কোন সম্পর্ক নাই, আর তোমাদের সহিতও আমাদের কোন সম্পর্ক নাই। 
আমরা তো তোমাদিগকে আল্লাহ্‌র প্রতি, তাহার একত্বাদ গ্রহণের প্রতি এবং 
কেবলমাত্র তাহার উপাসনার প্রতি আহবান করিতেছি । যদি তোমরা এই আহ্বানে সাড়া 
দাও তবে তোমাদের ও আমাদের মাঝে কোন পার্থক্য নাই । আর যদি অমান্য কর তবে 
তোমাদের ও আমাদের মাঝে কোন সম্পর্ক নাই৷ যেমন ইরশাদ হইয়াছে ৪ 


£ রত উজ বি পচ লও ঠ৩প৪ Ae rd oo “পপ ০ oA 40 $0 
Cn Llbleils imp LenS h Le AIL AASS Ll 
81 MA 


যদি তাহারা তোমাকে অমান্য করে তবে তুমি বল, আমার আমল আমার জন্য 
আর তোমাদের কার্যকলাপ তোমাদের জন্য । আমার আমলের সহিত তোমাদের কোন 


Contents 


সূরা সাবা ২৪৭ 


সম্পর্ক COE SATO AG রিনা রানার হানি অগা রর 
ইরশাদ করেন ঃ 
we EY iC wile ASE ss Le scl CALS (6545 
০১:৮7:55 251521 08751527085 5 
বল, হে কাফিরগণ । তোমরা যাহার উপাসনা কর আমি তাহার উপাসনা করি না। 
আর আমি যাহার ইবাদত করি তোমরা তাহার উপাসক নহ। আর আমি উহার 
ইবাদতকারী নহি যাহার তোমরা উপাসনা করিয়া আসিতেছে । আর তোমরা তাহার 
উপাসক নহ যাহার ইবাদত আমি করি। টিউনার দীন রনরারতা দার আমার কা 
আমার। 

($8) (55: ৮2৫ 3$ তুমি বল, আমাদের প্রতিপালক আমাদের সকলকে 
একত্রিত করিবেন । অর্থাৎ কিয়ামত দিবসে একই মাঠে আমাদের সকলকে একত্রিত 
করিয়া তিনি ইনসাফের সহিত ফয়সালা করিবেন এবং প্রত্যেকের কার্ধকলাপ অনুযায়ী 
তাহাকে বিনিময় দান করিবেন । কার্যকলাপ ভাল হইলে বিনিময় ভাল হইবে, আর মন্দ 
হইলে শাস্তি হইবে । আর তখনই তোমরা জানিতে পারিবে মান-সন্ত্রম ও চির 
EO 


১৪৫5 ৪4015 নি [9:4৫ ee ১০5] CU 


পির ৫4 পুজার রর? 
আনিয়াছে এবং নেক আমল করিয়াছে তাহারা বেহেশতের উদ্যানে আনন্দিত হইবে । 
আর যাহারা কুফ্রী করিয়াছে এবং আমার আয়াত ও পরকালের সাক্ষাত অস্বীকার 
করিয়াছে তাহারাই শান্তি ভোগ করিতে থাকিবে। এই কারণে ইরশাদ হইয়াছে ঃ 
১:11 0038115 তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী, প্রজ্ঞাময়। তিনি ইনসাফের সহিত 
ফয়সালাকারী তিনিই এবং সকল বিষয়ের বাস্তবতা সম্পর্কে তিনি অবগত । 

(48 (1৯৯1 ১2511 ৮২51 38 তুমি বল, তোমরা আমাকে সেই সকল 
শরীকদিগকে দেখাও যাহাদিগকে তোমরা তাহার সহিত জুড়িয়া দিয়াছ এবং তাহার 
সমকক্ষ মনে করিয়াছ। $৫ কখনই নহে অর্থাৎ আল্লাহ্‌র কোন শরীক নাই, তাহার 
অংশীদার নাই আর তাহার কোন সমকক্ষও নাই । ইরশাদ হইয়াছে $ 11 বরং 
তিনি এক ও অদ্ভিতীয়। 1:৫1| ১:১০| তিনি পরাক্রমশালী সকল বস্তুর উপর 


Contents 


২৪৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


বিজয়ী: তাহার সকল কার্যকলাপ নির্ধারণে তিনি প্রজ্ঞাময় । তাহার সম্বন্ধে মুশরিকরা 
যাহা কিছু বলে, তিনি উহা হইতে উর্ধে । 


৫৫৫4164416৫ 1৫ LANG (পর্ণ তি 
১25155128১৩ ৮১, 454 Gs (YA) 
0 CLS ls 
০৫১৬০৫৩) 3501৯ ৫855 (৭) 
৫6৩ 2৮3 ১5% 2৫005 (০) 


এ 
৪৬৪৬ 


০১0১1৯০৩৮০০ 


ই 


২৮. আমি তো তোমাকে সমগ্র মানবজাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী 
রূপে প্রেরণ করিয়াছি; কিন্তু অধিকাংশ মানুষ জানে না । 

২৯. তাহারা জিজ্ঞাসা করে, তোমরা যদি সত্যবাদী হও তবে বল, এই 
প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে? 

৩০. বল, তোমাদিগের জন্য আছে এক নির্ধারিত দিবস, যাহা তোমরা 
মুহুূর্তকাল বিলম্বিত করিতে পারিবে না, তৃরান্বিতও করিতে পারিবে না। 

তাফসীর ৪ আল্লাহ্‌ তা“আলা তাহার খাস বান্দা ও রাসূল হযরত মুহম্মদ (সো)-কে 
বলেন 1০2১351১242 240511 4815 1 এ (5 হে রাসুল! (সা) তোমাকে সমগ্র 
মানব জাতির জন্য সু- বাদ দানকারী ও সতর্ককারী হিসাবে প্রেরণ করিয়াছি। যেমন 
ইরশাদ হইয়াছে ৮4৮৯8211401 0৮75 it ni {40 এ $ বল, হে 
মানবজাতি, তোমাদের সকলের প্রতি আমি রাসুল হিসাবে প্রেরিত। আরো ইরশাদ 
হইয়াছে ঃ ১2১০০] 95821১১১০০০ ০৮3৮৪]1 ১5 এএ। এ০০ : 

সে সত্তা বড় বরকতময়, যিনি তাহার খাস বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ 
করিয়াছেন, যাহাতে সে সমগ্র বিশ্বজগতের জন্য সতর্ককারী হইতে পারে । 1.8. 
[০:১5 অর্থাৎ যে ব্যক্তি তোমার অনুকরণ করিবে তাহাকে সুসংবাদ দান করিবে আর যে 
অমান্য করিবে তাহাকে দোযখের ভীতি প্রদর্শন করিবে । 5১49 ০0 ০541 24৮ 
কিন্তু অধিকাংশ লোক জানে না। অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 

১১৭৯০ ০০০৬৭০০০০৬1 ০5২ =, যদিও তুমি তাহাদের ঈমানের জন্য 
লোভ কর, কিন্তু অধিকাংশ ঈমান আনিবে না। 


Contents 


সূরা সাবা ২৪৯ 


401517০2412 555% ৮৪ ৮০০৪ 8৮ 96 যদি তুমি পৃথিবীর 
গর কের অনুর কর তিবে ভার আবার হইতে তোমাকে বিভা 
করিবে । মুহাম্মদ ইবুন কা'ব (র) বলেন, ১০41 3 এর অর্থ সমগ্র মানব জাতি | 
কাতাদাহ (র) এই আয়াতের তাফসীর প্রসংগে বলেন, আল্লাহ্‌ তাআলা হযরত মুহাম্মদ 
(সা)-কে আরব আজম সকলের প্রতি রাসূল হিসাবে প্রেরণ করিয়াছেন। আল্লাহ্‌র কাছে 
সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি হইল সে-ই, যে তাহার সর্বাধিক অনুগত । 
ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আবৃ আব্দুল্লাহ জাহরানী (র) হযরত ইব্‌ন আব্বাস 
(রা) হইতে বর্ণনা করেন, তিনি বলেন £ 


CE LT SS IO 
আল্লাহ্‌ তা'আলা হযরত মুহাম্মদ (সা)-কে আকাশের অধিবাসী ও আম্বিয়ায়ে 
কিরামের উপর মর্ধাদাশীল করিয়াছেন । লোকেরা জিজ্ঞাসা করিল, অন্যান্য আবিয়ায়ে 
কিরামের উপর মুহাম্মদ (সা)-এর মর্যাদাশীল হইবার কারণ কি? তিনি বলিলেন, 

আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করিয়াছেন ৪ 

ECL (5৪ 
অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা অন্যান্য সকল নবীকে তাহার স্বভাষী লোকদের নিকট 
প্রেরণ করিয়াছেন, কিন্তু মুহাম্মদ (সা)-কে সমগ্র মানবজাতির নিকট প্রেরণ করিয়াছেন । 
ইরশাদ হইয়াছে, ১১1] 2504 yal (২ আল্লাহ্‌ তা'আলা তাহাকে মানুষ ও 
জিন উভয় জাতির হেদায়েতের জন্য প্রেরণ করিয়াছেন । হযরত ইবৃন আব্বাস (রা) 


যাহা বলিয়াছেন বুখারী ও মুসলিম এর বর্ণনা দ্বারা উহা প্রমাণিত ৷ হযরত জাবির (র) 
হইতে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 


৮২৯০১০৮০১৪9 0554১০০ 105৬৪ 

Lani Llib rc oad et 

Li EUS LIS HME Sb at 
ale wll dl dL ১194525011০ 


আমাকে পাচটি এমন বস্তু দান করা হইয়াছে, যাহা আমার পূর্বে কোন নবীকে 
দেওয়া হয় নাই। এক মাসের পথ পর্যন্ত আমার ভয় ছড়াইয়া আমার সাহায্য করা 
হইয়াছে । ভূমিকে আমার জন্য সালাতের স্থান ও পবিভ্রকারী করা হইয়াছে । যে কোন 
স্থানে যাহার সালাতের সময় হইয়া যায় সে যেন সালাত সেখানে আদায় করিয়া নেয়। 


ইবৃন কাছীর__-৩২ (৯ম) 


Contents 


২৫০ তাফসীরে ইব্‌ন কাছীর 


আমার জন্য গনীমতের মাল হালাল করা হইয়াছে, যাহা আমার পূর্বে কাহারও জন্য 
হালাল করা হয় নাই। আমাকে সুপারিশ করিবার মর্যাদা দান করা হইয়াছে। আমার 
পূর্বে কোন নবী কেবল তাহার কওমের নিকট প্রেরণ করা হইয়াছে, কিন্তু আমাকে সারা 
মানব জাতির জন্য প্রেরণ করা হইয়াছে। বুখারী শরীফে বর্ণিত 8 ২১:51 11 ০: 
১০১4 আমাকে লাল-কালো সকলের নিকট নবী হিসাবে প্রেরণ করা হইয়াছে। 
মুজাহিদ (র) বলেন, মানুষ ও জিন উভয় জাতির প্রতি প্রেরণ করা হইয়াছে। অন্যান্য 
তাফসীরকারগণ বলেন, আরব ও আজম এর প্রতি প্রেরণ করা হইয়াছে। তবে উভয় 
ব্যাখ্যাই বিশুদ্ধ । 

ডাগর কয় তক ককা ক রানি বয় আরা তা গামা হরণ 
করেন $ Lisle LSU! 91 |, রি তি 

তাহারা বলে, এই ওয়াদা কৰে পালিত হইবে? যদি তোমরা সত্যবাদী হও তবে 
বলিয়া দাও। অন্যত্র ইরশাদ হইয়াছে $ 


৮০৪০৪ পা e060 02 রা দ্যা রা যারা যারে রানার রানা 22 ০ ৮৩ ৮ 
১729 He ats [Hl Sal Ls UY Hl Le 
sl 
এ পর CS EEE 


হইতেছে। আর যাহারা উহার প্রতি বিশ্বাস করে তাহারা উহা হইতে ভীত-সন্ত্রস্ত এবং 
উহাকে সত্য বলিয়াই জানে । অতঃপর আল্লাহ ইরশাদ করেন ৪ 


০৬০১৪১০০০০১ ০০০ ৭১০০৪১৭৪০8৪ sani Js 


বল, তোমাদের জন্য একটি নির্দিষ্ট দিন রহিয়াছে উহ্থা হইতে তোমরা এক মুহূর্ত 
পরেও হাটিতে পারিবে না আর এক মুহূর্ত পূর্বেও আসিতে পারিবে না। উহার জন্য 
একটি নির্দিষ্ট সময় হ্রাসও পাইবে না আর বৃদ্ধিও পাইবে না। যেমন ইরশাদ হইয়াছে 
এর 2৯191 410 051 9 আল্লাহ্‌র পক্ষ হইতে নির্দিষ্ট সময় যখন সমাগত হইবে 
তখন উহা পশ্চাতে হটাইয়া দেওয়া হইবে না। ইরশাদ হইয়াছে ঃ 


০ 4 5 পা 8 5 ৬৪ 5 ও 22৪8 5 ডা BH sad ডঠা 25: 21 2 
৫8175181৯১1 sl 2d YY YS 
GG 5 St 
একটি নির্দিষ্ট সময় পর্যন্তই আমি কিয়ামতকে বিলিত করিব। যেই দিনে তাহারা 
অনুমতি ব্যতীত কেহই কথা বলিতে পারিবে না। তাহাদের মধ্যে কেহ হইবে ভাগ্যবান 
আর কেহ হইবে হতভাগা । 


Contents 


সূরা সাবা ২৫১ 


“৭২৩৫0211485 পে LE a8 এ 4৮ 
069১50201৩9) 1818 (9) 
23232 3/2 3 পরি 5 এ তারপর A 


= 225224 / 23 £ ৬ 245 ৫৮ 
৮০ ৩০৫7 ৩০ ০১১১১৮০০৯১4) 1১) 4০5১ 4৬, 
YEE 200৮৮750450) ৬৮৫ 4১ 
০৫৮%৫ SYS 

4১০০০ ০ 2507445৫0৫8 ৮) 
০ ০১5১৯: (245 ৫ ৬৬ ৬ 
SIKKIM init Ch OF (vy) 


2 Lidl (idee nest 24 a? Gd 
০1 2১1510৩1 ভি 41১৫ এ (42 53) 2; 
GHEE 0৩প্র। ০০ 594501242৩4 


8৮১৫ 


OBE BE CIOS db BY 


৩১. কাফিরগণ বলে, আমরা এই কুরআনে কখনও বিশ্বাস করিব না; ইহার 
পূর্ববর্তী কিতাব সমুহেও নহে। হায়! যদি তুমি দেখিতে যালিমদিগকে যখন 
তাহাদিগের প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান করা হইবে তখন উহারা পরস্পর বাদ 
প্রতিবাদ করিতে থাকিবে । যাহাদিগকে দুর্বল মনে করা হইত তাহারা 
ক্ষমতাদর্গাদিগকে বলিবে, তোমরা না থাকিলে আমরা অবশ্যই মু'মিন হইতাম । 

৩২. যাহারা ক্ষমতাদর্পী ছিল তাহারা যাহাদিগকে দুর্বল মনে করিত 
তাহাদিগকে বলিবে, তোমাদিগের নিকট সৎপথের দিশা আসিবার পর আমরা কি 
তোমাদিগকে উহা হইতে নিবৃত্ত করিয়াছিলাম? বস্তুত তোমরাইতো ছিলে অপরাধী । 

৩৩. যাহাদিগকে দুর্বল মনে করা হইত তাহারা ক্ষমতাদর্পীদিগকে বলিবে 
প্রকৃত পক্ষে তোমরাই তো দিবারাত্র চক্রান্তে লিপ্ত ছিলে । আমাদিগকে নির্দেশ 
দিয়াছিলে যেন আমরা আল্লাহ্‌কে অমান্য করি এবং তাহার শরীক করি । যখন 


Contents 


২৫২ . তাফসীরে ইব্‌ন কাছীর 


তাহারা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন তাহারা অনুতাপ গোপন রাখিবে এবং আমি 
কাফিরদিগকে গলদেশে শৃঙ্খল পরাইব । উহাদিগকে উহারা যাহা করিত তাহারই 
প্রতিফল দেওয়া হইবে। 

তাফসীর ৪ কাফিরদের পবিত্র কুরআনের প্রতি ঈমান না আনিবার উপর জিদ ও 
হঠকারিতা এবং কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন না করিবার কথা উল্লেখ করিয়া আল্লাহ্‌ 
তা'আলা ইরশাদ করেন ৪ ১3 531 23১1811 ১4০১১১115৯৫ ০211 0589 
«5, কাফিররা বলে, আমরাতো কুরআনের প্রতিও ঈমান আনিব না আর ইহার পূর্ববর্তী 
কিতাবের প্রতিও বিশ্বাস স্থাপন করিব না। আল্লাহ্‌ তাহাদিগকে ধমক প্রদান করিয়া ও 
(১৯১১৭ ১2 ৯৪ তাহাদের একে অন্যের প্রতি অভিযোগ করিবে । যাহারা 
দুর্বল তাহারা বলিবে 1,4". ১:11 তাহাদের বড়দিগকে ১:১১ (21:-511 4 1 
তোমরা না হইলে অবশ্যই আমরা ঈমান আনিতাম। অর্থাৎ তোমরা যদি আমাদিগকে 
বাধা প্রদান না করিতে তবে আমরা রাসূলগণের প্রতি ঈমান আনিতাম, তাহাদের 
অনুসরণ করিতাম। তখন তাহাদের নেতাগণ বলিবে ৬: ১411 ১1৩/১১-০ ০৯% 
৫ 221 তোমাদের কাছে হিদায়েত সমাগত হইবার পর কি আমরা তোমাদিগকে 
উহা গ্রহণ করিতে বাধা দিয়াছিলাম? অর্থাৎ আমরা তো কেবল তোমাদিগকে আমাদের 
প্রতি আহ্বান করিয়াছিলাম, কিন্তু তোমরা কোন দলীল-প্রমাণ ছাড়াই আমাদের 
অনুসরণ করিয়াছিলে। অথচ, সত্যের জন্য তোমাদের কাছে যেসব দলীল প্রমাণ 
সমাগত হইয়াছিল, তোমাদের প্রবৃত্তির বশীভূত হইয়া তোমরা উহার বিরোধিতা 
করিয়াছিলে। এই কারণে ইরশাদ হইয়াছে ১৮২ 1-১১ 2 বরং তোমরাই অপরাধী 
ছিলে । Ld ১২, 0 13১:২-৮০৭ 93111৮৮7554 ০588 005 দুর্বল 
অনুসারী বড়দিগকে বলিবে, তোমরা আমাদের সহিত দিবারাত্র ধোকাবাজী করিতে, 
আমাদিগকে আশা দিতে যে, আমরা সঠিক পথের অধিকারী । আমাদের আকীদা ও 
কার্যকলাপ সঠিক; অথচ সবই বাতিল ও মিথ্যা প্রমাণিত হইয়াছে । কাতাদাহ ও ইব্‌ন 
যায়েদ (র) বলেন ১৮৫১ 42111 ৮২ এর অর্থ হইল ১৮০ 4৮10 ৮২০ অর্থাৎ 
দিবাকালে ও রাব্রিকালে তোমাদের ধোকাবাজী। মালিক, যায়েদ ইব্‌ন আসলাম (র) 
হইতে অনুরূপ অর্থ বর্ণনা করিয়াছেন। 


চর dn dL ৮৯৯ ১1 ও যখন তোমরা পানামা কুফর 


2 
সা He iE তাহ হয 
মনে তাহাদের বিগত অপরাধের কারণে লজ্জিত হইবে । 


Contents 


সূরা সাবা ২৫৩ 


৩৫ কত 


এ আর 
করিয়া দেওয়া হইবে । ০১15 ০131405312১ এ» তাহাদের কৃতকর্মের 
তাহাদিগকে বিনিময় দেওয়া হইবে । অর্থাৎ তাহারা যেমন কাজ করিবে উহারই ফল 
তাহাদিগকে দান করা হইবে । যাহারা গুমরাহ করিবে তাহাদিগকেও তাহাদের 
কৃতকর্মের ফল দেওয়া হইবে এবং যাহারা তাহাদের অনুসরণ করিবে তাহাদিগকে 
তাহাদের কৃতকর্মের ফল দেওয়া হইবে । সকলকেই তাহাদের কৃতকর্মের দরুণ পূর্ণ 
শাস্তি দেওয়া হইবে । 

ইব্‌ন আবূ হাতিম €র) বলেন, আমার পিতা ও হযরত আবু হুরায়রা রো) হইতে 
বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সা) ইরশাদ করিয়াছেন ৪ 


25752250422 £751517 5815 012 Ga 
id Ge bY 
জাহান্নামে যখন জাহান্নামের অধিবাসীদিগকে টানিয়া 'লইয়া যাওয়া হইবে তখন 
উহার প্রকাণ্ড কুণ্ডলী তাহাদিগকে গ্রাস করিয়া ফেলিবে। ফলে তাহাদের শরীরের মাংস 
খসিয়া তাহাদের পায়ের উপর পড়িবে । ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আমার পিতা ... 
হাসান ইব্‌ন ইয়াহয়া আবুল খুশানী হইতে বর্ণিত। তিনি বলেন, জাহান্নামের প্রতি 
ইহাতে আবদ্ধ করা হইবে। হযরত সুলায়মান দারানী (র)-এর সম্মুখে ইহা বলা হইল, 
তখন তিনি অনেক ক্রন্দন করিলেন এবং বলিলেন, হায়, হায় । তখন সেই ব্যক্তির কি 
অবস্থা হইবে, যাহাকে এই সকল শাস্তি দেওয়া হইবে। পায়ে শৃঙ্খল হইবে, হাতে 
হাতকড়ি হইবে গলায় তাওক হইবে এবং অবশেষে জাহান্নামে তাহাকে নিক্ষেপ করা 
SC ET UT 


CEE US 25০ SL STE (426 (rs) 
ৰ O63 his 
০ BLE L435 37512 দি ০৯৩1%৬$() 


০৩5 রিনার উনি এ 56) 05617) 
০৫১৫১ 


Contents 


306৫ রি ৬ ০ উঠি নে OV) 
3৮ উএ০গর্কেধ 49৮৩০৩৪4১০২ 
০%৯৯শ 
পপ ৩৫০৬4055875 5(5) 
৫৩০০ -৫5০ 9) (94০ 3৬৬, (5) 
০998)52% 4208 2556 we ৩৪74৫ 


৫ পারার রাহা পারররার 7 খরার রা 
অধিবাসীরা বলিয়াছে, “তোমরা যাহাসহ প্রেরিত হইয়াছ আমরা তাহা প্রত্যাখান 
করি” । 

৩৫. উহারা আরও বলিত, আমরা ধনে-জনে সমৃদ্ধিশালী; সুতরাং আমাদিগকে 
কিছুতেই শাস্তি দেওয়া হইবে না। 

৩৬. বল, আমার প্রতিপালক যাহার প্রতি ইচ্ছা তাহার রিয্ক বর্ধিত করেন 
অথবা ইহাকে সীমিত করেন; কিন্তু অধিকাংশ লোকই ইহা জানে না। 

৩৭. তোমাদিগের ধনসম্পদ ও সন্তান-সন্ততি এমন কিছু নহে যাহা 
তোমাদিগকে আমার নিকটবতী করিয়া দিবে । তবে যাহারা ঈমান আনে ও সৎকর্ম 
করে তাহারা তাহাদিগের কর্মের জন্য পাইবে বহুগণ পুরক্কার । আর তাহারা প্রাসাদে 
নিরাপদে থাকিবে । 

৩৮. যাহারা আমার আয়াতকে ব্যর্থ করিবার চেষ্টা করিবে তাহারা শাস্তি ভোগ 
করিতে থাকিবে । 

৩৯. আমার প্রতিপালক তাহার বান্দাদিগের মধ্যে যাহার প্রতি ইচ্ছা তাহার 
রিষ্ক বর্ধিত করেন অথবা উহা সীমিত করেন । তোমরা যাহাকিছু ব্যয় করিবে, 
তিনি উহার প্রতিদান দিবেন । তিনিই শ্রেষ্ঠ রিয্কদাতা । 

তাফসীর $ আল্লাহ্‌ তা“আলা উল্লেখিত আয়াতে তীহার নবী (সা)-কে সান্ত্বনা দান 
: করিয়াছেন এবং এই বিষয়ে তাহার পূর্ববর্তী নবীগণের অনুসরণ করিবার নির্দেশ দান 


Contents 


সূরা সাবা | ২৫৫ 


করিয়াছেন যে, তাহার পূর্বে এমন কোন নবী অতীত হন নাই, যাহাকে তাহার জনপদের 
অবাধ্য লোকেরা মিথ্যাবাদী বলে নাই ও অস্বীকার করে নাই। তাহাদের অনুসরণ 
করিয়াছে কেবল দুর্বল লোকেরা । যেমন হযরত নূহ আ)-কে তাহার কওম বলিয়াছিল 
55591 এ১519 এ 2৪% আমরা কি তোমার প্রতি ঈমান আনিতে পারি ? অথচ 
নীচু লোকেরা তোমার অনুসরণ করিয়াছে । আরো ইরশাদ হইয়াছে ৪ 

9091 55015100115 ১ 1 এ: 415 (23 আমরা তো দেখিতেছি যে, 
কেবল যাহারা নিকৃষ্টঘরনের লোক তাহারাই তোমার অনুসরণ করিয়াছে। হযরত সালিহ 
(আ)-এর কওম এর সরদারগণ তাহাদের দুর্বলদিগকে বলিল ঃ 


050৮১০800০5 010542 ১2:১5 0০10501৮৮12 
৩৯১৪৫ ০০৮1৪ 4 9৪ ০ ৪৮০৬ হি 
তোমরা কি ইহা জান যে, সালিহ তাহার প্রতিপালকের পক্ষ হইতে প্রেরিত? 
তাহারা বলিল, যে বস্তুসহ তাহাকে প্রেরণ করা হইয়াছে আমরা উহার প্রতি বিশ্বাসী । 
অবাধ্য অহংকারীরা বলিল, তোমরা যাহার প্রতি ঈমান আনিয়াছ, আমরা উহা বিশ্বাস 
করি না। আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ঃ 
১2105552555 401 0০-58-১555 014 
05১41101221 
আর এমনিভাবেই আমি কতেককে কতেক লোক দ্বারা ফিৎনায় নিক্ষেপ করি । যেন 
তাহারা বলে, ইহারাই কি আমাদের মধ্য হইতে আল্লাহ্‌র পক্ষ হইতে অনুগ্রহপ্রাপ্ত। 
যাহারা কৃতজ্ঞ আল্লাহ্‌ কি তাহাদিগকে খুব জানেন না ? 
20 0820, - 9 9 4 ৮ পপ ৮৩৩৮৪ ৩ ভর ৮1৬৮ 
-520১০০৭ 4৮৮৯০৫০০৪২০৫ ০৪৫১৫ 
আর এমনিভাবে আমি প্রত্যেক জনপদে উহার বড় বড় অপরাধীদিগকে সৃষ্টি 
করিয়াছি যেন উহাতে তাহারা ষড়যন্ত্র করে । আরো ইরশাদ হইয়াছে ঃ 
1+21535 পল Rad Udi ১৮০14254145 91 05. 51 13 
128০১5150৮5 ৭৮1 
যখন কোন জনপদকে ধ্বংস করিতে ইচ্ছা করি তখন উহার অবাধ্য লোকদিগকে 
কিছু হুকুম করি, তাহারা উহা অমান্য করে । কথা সত্য প্রমাণিত হয় এবং আমি 


তাহাদিগকে ধ্বংস করাইয়া দেই । এখানে আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন (314) (9 
১১ ১৪ ৪3৮৪ ৬ যে কোন জনপদে আমি কোন সতর্ককারী প্রেরণ করিয়াছি অর্থাৎ 


Contents 


২৫৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


নবী ও রাসূল প্রেরণ করিয়াছি (৯১4,১5 J %| উহার অবাধ্য লোকেরা অর্থাৎ যাহারা 
ধনসম্পদ ও প্রাচূ্যের অধিকারী ছিল তাহারা বলিয়াছে। কাতাদাহ (র) বলেন ১১৪১ 
অর্থ, মন্দ ও খারাপ কাজে নেতৃত দানকারী ব্যক্তিবর্গ । 4১১৪৫ €1/ Las Ul 
যেই নুহ তোমরা প্রেরিত হইয়াছ আমরা উহা মানি না। উহার আমরা অনুসরণ করি 
না। 

ইব্ন আবূ হাতিম (র) বলেন, আমার পিতা আবূ রযীন হইতে বর্ণিত। তিনি 
বলেন, দুইজন শরীক ব্যক্তির একজন নদীর তীরে গিয়া অবস্থান করিল এবং অপরজন 
পূর্বের স্থানেই রহিয়া গেল। রাসূলুল্লাহ্‌ (সা) প্রেরিত হইবার পর একবার সে তাহার 
সংগীর নিকট পত্র প্রেরণ করিয়া জানিতে চাহিল, রাসূলুল্লাহ্‌ (সা)-এর বর্তমান অবস্থা 
কি? সে তাহাকে জানাইল, সমাজের নীচু লোকেরাই .তাহার অনুসরণ করিয়াছে। 
কুরাইশদের কেহই তাহার অনুসরণ করে নাই। রাবী বলেন, অত:পর এই লোকটি 
তাহার ব্যবসা ছাড়িয়া তাহার সঙ্গীর নিকট গমন করিল এবং তাহার নিকট পৌছবার 
পথ জানিয়া সোজা রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে উপস্থিত হইল। লোকটি পূর্ববর্তী 
আসমানী গ্রন্থ কিছু পাঠ করিতে পারিত। সে রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিল, 
আপনি কিসের প্রতি আহ্বান করেন? তিনি বলিলেন 1১49 1১4 ০1| ৯০১। আমি অমুক 
অমুক বিষয়ের প্রতি আহ্বান করি। তখন সে বলিল, আমি সাক্ষ্য দেই, আপনি 
আল্লাহ্‌র রাসূল । রাসূলুল্লাহ্‌ জিজ্ঞাসা করিলেন, ইহা তুমি কিভাবে জানিতে পারিলে? সে 
বলিল, পূর্বে সকল নবীগণের কেবল নীচু লোকেরাই অনুসরণ করিয়াছিল রাবী বলেন, 
ইহার পর এই আয়াত নাযিল হইল। 

১9155755500 0৮১506 8138502৮5০৪ এগ ০৪ 

রাবী বলেন, এই আয়াত নাযিল হইবার পর রাসূলুল্লাহ্‌ (সা) সেই লোকটিকে 
জানাইয়া দিলেন, তুমি যাহা বলিয়াছ, আল্লাহ্‌ তা'আলা উহার সমর্থনে আয়াত নাযিল 
করিয়াছেন। সম্রাট হিরাক্রিয়াস হযরত আবু সুফিয়ান (রা)-কে যে সকল প্রশ্ন 
করিয়াছিলেন উহার একটি ইহাও ছিল, দুর্বল নীচু লোকেরা তাহার (রোসূলুল্াহ্‌ 
(সা)-এর) অনুসরণ করিতেছ, নাকি, সন্ত্ান্ত লোকেরা? তখন হযরত আবূ সুফিয়ান 
বলিয়াছিলেন, দুর্বল নীচু লোকেরা । তাহার এই জবাবে হিরাক্লিয়াস বলিয়াছিলেন, 
রাসূলগণের অনুসারীগণ সাধারণত এই দুর্বল লোকজনই হইয়া থাকেন। 


si (০315415 সিডি its; [9113 
তাহারা বলিল, আমরাইতো অধিক ধনসম্পদ ও অধিক সন্তান-সন্ততির অধিকারী । 


বস্তুত কাফিররা এই কথা বলিয়া গর্ব প্রকাশ করিয়াছিল তাহাদের ধারণা ছিল, আন্নাহ্‌ 
তাআলা তাহাদিগকে ভালবাসেন বলিয়াই তো তাহাদিগকে অধিক ধনসম্পদ ও সন্তান 


Contents 


সূরা সাবা ২৫৭ 


সন্ততির অধিকারী করিয়াছেন। আর পৃথিবীতে যখন তিনি ভালবাসিয়াই তাহাদিগকে 
এই সব ধনসম্পদ ও জনশক্তির অধিকারী করিয়াছেন, অতএব পরকালে তাহাদিগকে 
শাস্তি দিতে পারেন না। ইহা সম্ভব নহে। আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৪ 
২৫:০১ ১746১০১১০9৮ 0755510280৯ 
এ 

তাহারা কি ধারণা করিয়াছে যে, অধিক ধনসম্পদ ও সন্তান-সন্ততি আমি 
তাহাদিগকে দান করিয়াছি ইহা তাহাদের দ্রুত কল্যাণের জন্য করিয়াছি? ইহা ঠিক 
নহে। বরং তাহারা বুঝিয়া উঠিতে পারে না। অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 


০071 ৮৪০41 201 51 ৮০2 1০1 ০:89] 99 14119-51 এ ৯593 
-245:55558 
তাহাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাকে প্ররোচিত না করে। আল্লাহ্‌ 
তা'আলা তো তাহাদিগকে পৃথিবীতে শাস্তি দিতে চাহেন। আর মৃত্যু পর্যন্ত তাহারা 
কাফিরই থাকিবে । আরো ইরশাদ হইয়াছে 


52০2৮52525৫ 


1 Cs LICE LG SEAT 
Me GA ie SUN SE LUE Ll Sl abi pd i ১৫০ 


তুমি আমাকে ও তাহাকে ছাড়িয়া দাও যাহাকে আমি একা সৃষ্টি করিয়াছি। প্রচুর 
ধন সম্পদ দিয়াছি। সর্ব সময় কাছে থাকিবার জন্য পুত্র সন্তান দান করিয়াছি। সর্ব রকম 
সরঞ্জাম প্রাচুর্য দান করিয়াছি । তবুও সে অধিক পাওয়ার লোভ করে । কখনও নহে । সে 
করিব। 

আল্লাহ্‌ তা“আলা দুই বাগানের মালিকের কথাও উল্লেখ করিয়াছেন, যে ধনসম্পদ 


প্রাচ্যের অধিকারী ছিল। বাগান ছিল ফুলে ফুলে পরিপূর্ণ । কিন্তু পৃথিবীতেই তাহা সব 
কিছু কাড়িয়া লওয়া হইল। এবং সে রিক্ত হস্ত হইয়া পড়িল এই কারণে ইরশাদ 


হইয়াছে $ 

০০৯2১০৮2০13) ১০৮১ pulls তুমি বল, আমার প্রতিপালক 
যাহার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং যাহার জন্য ইচ্ছা সংকুচিত করেন। অর্থাৎ 
তিনি যাহাকে ইচ্ছা তাহাকে দান করেন, যাহাকে ভালবাসেন তাহাকেও দান করেন আর 
যাহাকে ভালবাসেন না তাহাকেও দান করেন। ফলে কেহ দরিদ্র হয় আর কেহ হয় ধনী । 


১৮1 পাব ০0211 ১581 24 কিন্তু অধিকাংশ লোক জানেনা, বুঝে না। 


ইব্‌ন কাছীর-_৩৩ (৯ম) 


Contents 


২৫৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


১৪ sie 42১৪7 ৮০1 439 YS (২9 আর তোমাদের 
ধন-সম্পদ ও সন্তান-সন্ততি আমার কাছে তোমাদিগের নৈকট্য লাভে সহায়তা করিবে 
না। এই সকল বস্তু তোমাদিগকে আমার ভালবাসার কোন প্রমাণ নহে। 

ইমাম আহমদ রে) বলেন, কাসীর (র) হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত £ 

ca dlrs 240/০0 /৩৫/$ 12214 4116 

51025 ১5351541176 545144715531 ১০৫০1165411 01 

আল্লাহ্‌ তা'আলা তোমাদের আকৃতি ও ধনসম্পদের প্রতি দৃষ্টিপাত করেন না; কিন্ত 
তিনি তোমাদের অন্তরসমূহ ও আমলসমুহের প্রতি দৃষ্টিপাত করেন । ইমাম মুসলিম ও 
ইব্‌ন মাজাহ (র) কাসীর ইব্‌ন হিশাম এর মাধ্যমে জা'ফর ইব্‌ন বুরকান (র) হইতে 
অত্রসূত্রে বর্ণনা করিয়াছেন। এখানেও ইরশাদ হইয়াছে, (১1: 4,29 2 ১541 
অর্থাৎ আমার কাছে কেবল ঈমান ও আমলে সালিহ দ্বারা তোমরা আমার নৈকট্য লাভ 
করিতে পার। 

৮1515845116 0740 4805 ত তাহাদের জন্য রহিয়াছে তাহাদের 
আমলের দ্বিগুণ বিনিময় । অর্থাৎ তাহাদের” নেক আমলের বিনিময় দশ গুণ হইতে 
সাতশত গুণ অধিক দান করা হইবে 

9১4০ ৩/১২। ৮৪1৯) আর তাহারা বেহেশতের কক্ষ সমূহে নিরাপদে অবস্থান 
করিবে । অর্থাৎ বেহেশতের সুউচ্চ কক্ষ সমূহে সর্বপ্রকার অকল্যাণ ও ভয়-ভীতি হইতে 
নিরাপদে বসবাস করিবে । 

ইব্‌ন আবূ হাতিম রে) বলেন, আমার পিতা ও হযরত আলী (রো) হইতে বর্ণিত। 
তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ ১৩ ০৮১৯ 3৯11 এও 01 
(২১৫৮ ০০ ৮৫১৮৪ (৫২৯৮১ ০০ 0২৫5 বেহেশতে এমন কক্ষ রহিয়াছে যে, 
তাহার অভ্যন্তর হইতে বিভাগ দেখা যাইবে এবং বর্িভাগ হইতে অভ্যন্তর দেখা 
যাইবে । তখন একজন গ্রাম্য লোক জিজ্ঞাসা করিল, কে ইহার অধিকারী হইবে? 
রাসূলুল্লাং (সা) বলিলেন ঃ 

55০400945115 ৮2505200007 bl SEN TAL tl 

যে ব্যক্তি উত্তম কথা বলে, অন্ন দান করে, সর্বদা সিয়াম রাখে এবং রাত্রিকালে 
মানুষ যখন সুখ নিদ্রা যাপন করে তখন সে সালাত আদায় করে। 

পি (53021 ০৪ ০১০০ 9১6 আর যাহারা আমার আয়াতসমূহের 
মুকাবিলায় লিপ্ত থাকে । অর্থাৎ যাহারা আল্লাহর পথ হইতে, রাসূলুল্লাহ্‌ (সা) এর 
অনুসরণ হইতে এবং আমার আয়াত সমূহ বিশ্বাস করিতে বিরত রাখে। ৮2 4 
জি ০8০ তাহাদিগকে আযাবে উপস্থিত করা হইবে। অর্থাৎ তাহাদের 


Contents 


সূরা সাবা ২৫৯ 


সকলকে আযাবে নিক্ষেপ করিয়া প্রত্যেকের কর্ম অনুপাতে তাহাদিগকে শাস্তি দেওয়া 
হইবে। রঃ ্‌ 

5055545১০25 ১৭ $৮। ৮5 293৬ তুমি বল” আল্লাহ্‌ 
তা'আলা তাহার বান্দাদের মধ্য হইতে যাহার জন্য ইচ্ছা রিজিক বৃদ্ধি করেন এবং উহা 
সংকুচিত করেন। অর্থাৎ আল্লাহ্‌ স্বীয় হিকমত ও প্রজ্ঞা অনুসারে একজনের রিজিক 
অনেক বৃদ্ধি করেন তাহাকে ধনসম্পদের প্রাচ্য দান করেন এবং একজনকে তিনি 
সংকুচিত করেন। ইহার মধ্যে যে কি হিকমত ও নিগৃঢ় রহস্য নিহিত রহিয়াছে, তাহা 
কেবল তিনিই জানেন, অন্য কেহ জানে না। অন্যত্র আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন £ 
ahs El LSS AKT EAST a he 0০5৯৯) 

দেখ, আমি কিরূপে কতেককে কতেকের উপর মর্যাদা দান করিয়াছি এবং 
পরকাল অবশ্যই বহুগুণ শেষেও অধিক মর্যাদার অধিকারী । অর্থাৎ মানুষ যেমন 
পৃথিবীতে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত একজন অতি দরিদ্র এবং একজন ধনী ও প্রাচ্যের 
অধিকারী । অনুরূপভাবে পরকালেও তাহারা বিভিন্ন শ্রেণীভুক্ত হইবে। কিছু লোক 
বেহেশতের উচ্চ স্তরে আসীন হইবে আর কিছু লোক দোযখের নিম্স্তরে নিক্ষিপ্ত হইবে। 
রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 

সেই ব্যক্তি সাফল্যের অধিকারী যে ইসলাম গ্রহণ করিয়াছে এবং যাহাকে প্রয়োজন 
মুতাবিক রিজিক দেওয়া হইয়াছে। আর আল্লাহ্‌ তাহাকে যাহা দান করিয়াছেন উহার 
মাধ্যমে তাহাকে সন্তুষ্টও করিয়াছেন। ইমাম মুসলিম হাদীসখানা হযরত উমর (রা) 
হইতে বর্ণনা করিয়াছেন । 

15 15545 2 ১৯ ০5882 (5, আর তোমরা যে বস্তুই ব্যয় করিবে আল্লাহ্‌ 
উহার বিনিময় দার্ন করিবেন। অর্থাৎ আল্লাহর নির্দেশ মুতাবিক ও তাহার অনুমতি 
সাপেক্ষে যখন তোমরা কোন বস্তু ব্যয় করিবে আল্লাহ্‌ উহার বিনিময় দান করিবেন। 
পৃথিবীতেও উহার পরিবর্তে দান করিবেন এবং পরকালেও উহার বিনিময় দান করিবেন 
হাদীস শরীফে বর্ণিত 442 54% "544 তুমি অন্যের জন্য ব্যয় কর তোমার উপরও 
ব্যয় করা হইবে । অপর এক হাদীসে বর্ণিত ঃ 


£€ তত ৩ ৩ ০ তির ও #0 2 039 ০ পাতা ০. ০ প৪ 
Als KL HMA LE mS 0 
£7 “নি, সাল রিল ক 


অর্থাৎ প্রতি দিন প্রত্যষে দুইজন ফেরেশতার একজন বলে? হে আল্লাহ্‌! কৃপণের 
মাল ধ্বংস করুন এবং অপরজন বলে, হে আল্লাহ্‌! দাতার দানের বিনিময় দান করুন। 


Contents 


২৬০ তাফসীরে ইব্ন কাছীর 


রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ 4931 ৯১০] এ১ ০০ ০৯১ ২5 393 ৪০) 
হে বিলাল! খরচ কর, আরশের অধিপতি হইতে দারিদ্যের ভয় করিও না। 


ইব্‌ন আবু হাতিম রে) বলেন, আমার পিতা ... হযরত হুযায়ফা হইতে বর্ণিত। 
তিনি বলেন রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছে £ 
SEE pis CSL NAA LUGE Cs 
মনে রাখিও, তোমাদের পরে এমন একটি যুগ আসিতেছে, যাহা হইবে দাত দ্বারা 
কর্তনকারী । ধনীব্যক্তি মাল খরচ হইবার ভয়ে দাত দ্বারা তাহার মাল চাপিয়া ধরিবে। 
৮৫ ৮771 পগ 
বিপাকে বিলি উতর উত A 
হাফিজ আবু ইয়ালা মুসিলী (র) বলেন, রাওহ ইব্‌ন হাতিম (র) ... হযরত 
হুযায়ফা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, মনে 
রাখিও, তোমাদের পরে দীত দ্বারা কর্তনকারী একটি যুগ আসিবে । তখন ধনী ব্যক্তি 
খরচের ভয়ে তাহার মাল দাত দ্বারা চাপিয়া ধরিবে অর্থাৎ কৃপণতা অবলম্বন করিবে । 
অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) উপরুল্লেখিত আয়াত পাঠ করিলেন। : 
অপর এক হাদীসে বর্ণিত £ 
uli, Mya 2201219৮০4৫ ১৯৮4, ১1০৬ 
এ০-০১৮৫০11১১2১41৮2871-পশী ১১11: ৯০৮ 
{SS sll SS ১১১ 9.8 ১ ৩১২ Het 2 
তাহারা হইল নিকৃষ্ট লোক, যাহারা অসহায় লোকদের জিনিসপত্র অল্পমূল্যে ক্রয় 
করে । মনে রাখিবে অসহায় লোকদের জিনিসপত্র অল্পমূল্যে ক্রয় করা হারাম । অসহায় 
লোকদের জিনিসপত্র অল্পমূল্যে ক্রয় করা হারাম। এক মুসলমান অন্য মুসলমানের 
ভাই। সে না তো তাহার প্রতি যুলুম করে আর না তাহাকে অসহায় অবস্থায় ছাড়িয়া 
দেয়। যদি তোমার পক্ষে সম্ভব হয় তবে তাহার সহিত সদ্ব্যবহার কর নচেৎ তাহার 
ধ্বংসে বৃদ্ধি করিবে না.। অত্র সুত্রে হাদীসখানা গরীব । ইহার সূত্র দুর্বল। ইমাম সুফিয়ান 
সাওরী (র) আবু ইউনূস হাসান ইব্‌ন ইয়াধীদ রে) হইতে বর্ণনা করিয়াছেন । তিনি 
বলেন, হযরত মুজাহিদ রে) বলিয়াছেন, তোমরা কেহ এই আয়াতের ভুল ব্যাখ্যা 


করিবে, না। মাল খরচ করিবার বেলায় তোমরা মধ্যপথ অবলম্বন করিবে । রিজিক 
বন্টিত। 


Contents 


সূরা সাবা ২৬১ 


এ 62৫ Ll 17 (৫2. ৩:৮2: 22 (£.) 


223224 


0 ৬১১৬৬) 
৫১6৮ 21806 04 9583584424৮ (21) 
Gating "os 

IES PARADE I LG (EY) 
সালা 5১152 


৪০. যেদিন তিনি সকলকে একত্র করিবেন এবং ফেরেশতাদিগকে জিজ্ঞাসা 
করিবেন, ইহারা কি তোমাদিগেরই পুজা করিত ? 

৪১. ফেরেশতারা বলিবে, তুমি পবিত্র মহান, আমাদিগের সম্পর্ক তোমারই 
সহিত, উহাদিগের সহিত নহে। উহারা তো পূজা করিত জিন্নদিগের এবং 
উহাদিগের অধিকাংশই ছিল উহাদিগের প্রতি বিশ্বাসী ৷ ্‌ 

৪২. আজ তোমাদিগের একে অন্যের উপকার কিংবা অপকার করিবার ক্ষমতা 
নাই। যাহারা যুলুম করিয়াছিল তাহাদিগকে বলিব, তোমরা যে অগ্নিশাস্তি অস্বীকার 
করিতে তাহা আস্বাদন কর । 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, তিনি কিয়ামত দিবসে মুশরিকদিগকে 
লাঞ্চিত করিবার উদ্দেশ্যে সকল মাখলুকের সম্মুখে ফেরেশতার নিকট জিজ্ঞাসা 
করিবেন । মুশরিকরা ফেরেশতাগণের মূর্তি তৈয়ার করিয়া এই ধারণা করিয়া তাহাদের 
পূজা করিত যে, তাহারা আল্লাহ্র নৈকট্য লাভ করিতে সাহায্য করিবেন। আল্লাহ্‌ 
ফেরেশতাগণকে কিয়ামত দিবসে জিজ্ঞাসা করিবেন £ 35:55 15514 5121 “Al 
ইহারা কি তোমাদের উপাসনা করিত? অর্থাৎ তোমরা কি ইহাদিগকে তোমাদের পৃজা 
করিতে হুকুম করিয়াছিলে? যেমন আল্লাহ্‌ তা'আলা অন্যত্র ইরশাদ করিয়াছেন : 4% 
Jl ls nied Gale 4151 তোমরাই কি আমার এই বান্দাদিগকে 
গুমরাহ করিয়াছিলে, নাকি তাহারা নিজেরাই গুমরাহ হইয়াছিল? হযরত ঈসা 
(আ)-কেও কিয়ামত দিবসে আল্লাহ্‌ তা'আলা অনুরূপ প্রশ্ন করিবেন । 


Contents 


২৬২ তাফসীরে ইব্‌ন কাছীর 
9 Aor পা eer we OF কর Oe নি 95০ ০৮ | “ w#4A 0 


44788 

তুমি কি মানুষকে ইহা বলিয়াছিলে, তোমরা আমাকে ও আমার আম্মাকে ইলাহ 

বানাইয়া লও! সে বলিবে, সুবহানাল্লাহ । এমন কথা আমি কিছুতেই বলিতে পারি না, 

যাহার অধিকার আমার নাই । কিয়ামত দিবসে ফেরেশতাগণকেও যখন আল্লাহ্‌ 

তা'আলা প্রশ্ন করিবে তখন তাহারাও বলিবে, সুবহানাল্লাহ, অর্থাৎ আপনি সর্ব প্রকার 
শরীক হইতে পবিভ্র। 

১৫ ১০ 0559 ০ আপনিই তো আমাদের তত্ত্বাবধায়ক, তাহারা নহে। আর 
আমরা আপনার গোলাম ও দাস উহাদের সহিত আমাদের কোন সম্পর্ক নাই। 

০ 3355 1৯54 ৫: তাহারা জিন্ন এর উপাসনা করিত । অর্থাৎ শয়তানের 
কথা পালন করিত। শয়তানদলই প্রতিমা পৃজা করিবার কাজ তাহাদের জন্য সুসজ্জিত 
করিয়া দিয়াছিল ও উহাদিগকে গুমরাহ করিয়াছিল । 

৩৪৭১০ 44142541 আর উহাদের অধিকাংশই তাহাদের প্রতি বিশ্বাস করিত। 
যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ই 


50115701505 19501 525 50187 21455 ১255) 
ইহারা আল্মাহ্‌কে বাদ দিয়া কেবল স্ত্রীলোকের উপাসনা করিত আর অবাধ্য 
শয়তানের আনুগত্য করিত । তাহার প্রতি আল্লাহর অভিসম্পাত 
চির 
আজ তোমাদের কেহই কাহারও উপকার-অপকার করিতে সক্ষম হইবে না। অর্থাৎ 
আল্লাহ্র শরীক মানিয়া যেই সকল প্রতিমার তোমরা উপাসনা করিবে এবং বিপদের 
সময় যাহাদের উপাসনাকে তোমরা মুক্তির সনদ হিসাবে ধারণা করিয়াছিলে আজ 
তাহারা তোমাদের কোন উপকার করিবে না আর কোন ক্ষতি করিবার ক্ষমতাও 
তাহাদের নাই । 
[১০1১ 5১3১ 1১5% আর যালিমদিগকে আমি বলিব অর্থাৎ মুশরিকদিগকে 
বলিব । | 
৩৬১৫5 (23১৫ ৬2101810185 1529) দোযখের শাস্তি তোমরা ভোগ কর 
যাহা তোমরা অস্বীকার করিতে ৷ তাহাদিগকে ধমক প্রদানের উদ্দেশে ইহা বলা হইবে । 


Contents 
সূরা সাবা ২৬৩ 
3 রর 31154698166 (£া) 
২৪: 3১৬16১১8৬5০ AD EERE IE Le) 
১৬৮৫ ec) ৮4 ৯০) 3:24; 20) 8, 
৫5 oy 6 ALN TESS ১১২ ১8:51 রঃ (££) 


02s 
err, টি ১11 12? ১৩৫ i Gr 
En GSE Sokal C gS G3 CAINS (£0) 
6 ELE ৩৫ 
৪৩. ইহাদিগের নিকট যখন আমার আয়াতসমূহ আবৃত্তি করা হয় তখন উহারা 
বলে, তোমাদিগের পূর্ব পুরুষ যাহার ইবাদত করিত এই ব্যক্তি-ই তো তাহার 
ইবাদতে তোমাদিগকে বাধা দিতে চাহে। উহারা আরও বলে, ইহা তো মিথ্যা 
বীর রানি সানা রো রানার ররর রে 
বলে, ইহা তো এক সুস্পষ্ট যাদু। 
88. জানি তাহারা খর কোন রিতার সা খারা 
করিত এরং তোমার পূর্রে উহাদ্গের নিকট কোন সতর্ককারীও প্রেরণ করি নাই। 
৪৫. উহাদিগের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করিয়াছিল। উহাদিগকে আমি 
যাহা দিয়াছিলাম ইহারা তাহার এক দশমাংশও পায় নাই। তবুও উহারা আমার 
রাসূলদিগকে মিথ্যাবাদী বলিয়াছিল। ফলে কত ভয়ংকর হইয়াছিল আমার শাস্তি । 
তাফসীর £ঃ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, কাফিররা কঠিন ও লাঞ্কুনাজনক 
IR BCS. HABA রানা 
CEES dG dott GeO "CTE রিও পাছে 
ঠেকাইতে চায়। এই বাক্যের উদ্দেশ্য হইল, তাহাদের পূর্ব পুরুষগণের দ্বীন সত্য আর 


তাহাদের নিকট আল্লাহ্‌র রাসূল যে দ্বীন পেশ করিয়াছেন উহা মিথ্যা । তাহাদের প্রতি 
আল্লাহ্‌র অভিশাপ । 


Contents 


২৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


(৪১5১5 এ) 21158151910 তাহারা বলে, ইহা কেবল একটি মিথ্যা রচনা । 
সণ একটি মিথ্যা রচনা। 


রি 6 


পা রঃ 
স্পষ্ট যাদু । আল্লাহ্‌ তা'আলা বলেন £ 


9 0 


i a LS tl [41550 (6৮8৫১ Ls 

অর্থাৎ আমি তো মক্কার কাফিরদিগকে তোমার পূর্বে এমন কোন কিতাব দান করি 
নাই যাহা তাহারা পাঠ করে আর তোমার পূর্বে কোন সতর্ককারী নবীও তাহাদের নিকট 
প্রেরণ করি নাই । অথচ আকাংখা করিয়া তাহারা বলিত আমাদের কাছে কোন 
সতর্ককারী আগমন করিলে কিংবা আল্লাহ্র কিতাব অবতীর্ণ হইলে আমরা সর্বাপেক্ষা 
অধিক হেদায়েত গ্রহণ করিব । কিন্তু আল্লাহ্‌ তা'আলা যখন তাহাদের প্রতি অনুগ্রহ 
করিলেন তখন তাহারা আল্লাহ্র রাসূলকে অস্বীকার করিল ও তাহার প্রতি শত্রুতা 
করিল । 

4443 ৩২১] ০১৫৪ আর তাহাদের পূর্বে যাহারা ছিল তাহারাও সত্যকে 
অস্বীকার করিয়াছিল। অর্থাৎ তাহাদের পূর্ববর্তী উম্মতগণও সত্যকে অস্বীকার 
করিয়াছিল । 

451 ০১৮০ (৯1 অথচ ইহারা উহার দশমাংশেও পৌছাইতে পারে 
নাই যাহা আমি তাহাদিগকে দান করিয়াছিলাম। হযরত ইবৃন আব্বাস রো) বলেন, 
পূর্ববর্তী উম্মতকে পৃথিবীতে যে শক্তি আল্লাহ্‌ দান করিয়াছিলেন, মক্কার কাফিররা উহার 
দশমাংশেও পৌছাইতে পারে নাই । কাতাদাহ ও সুদ্দী (র) অনুরূপ ব্যাখ্যা করিয়াছেন । 
যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 


ee Be Bee BOO 0o7de foe of ee eo ee ৩ of #4 $$ 5 ও 9 % ০22০6 পতল 
০ চে e- © re 09 “6 “ 6 of Je oer OFF Oe o-oo. oF 0+ } 9 
sib wi ডি রা সি: নীরা দান 


উপ কি ৫ 


বি ১0552, ESTE TS 
আমি তাহাদিগকে এমন শক্তি দান করিয়াছিলাম যাহা তোমাদিগকে দান করি নাই 


আমি তাহাদের জন্য কর্ণ চক্ষু ও অন্তর দিয়াছিলাম কিন্তু তাহাদের কর্ণ চক্ষু ও অন্তর 
কোন কাজে আসিল না । কারণ তাহারা আল্লাহ্র আয়াতসমূহ অস্বীকার করিত এবং 


Contents 
সূরা সাবা ২৬৫ 


যাহা লইয়া তাহারা বিদ্রপ করিত উহা তাহাদিগকে ঘিরিয়া ফেলিল। উহারা কি পৃথিবী 
ভ্রমণ করে না তাহা হইলে উহারা তাহাদের পূর্ববর্তীদের অবস্থা দেখিতে পারিত। 
তাহারা তো ইহাদের তুলনায় সংখ্যায় বেশি এবং অধিক শক্তিশালী ছিল। কিন্তু 
তাহাদের শক্তি ও সংখ্যা আল্লাহ্র শান্তি দূর করিতে সক্ষম হয় নাই। বরং আল্লাহ্‌ 
তাহাদিগকে ধ্বংস করিয়া দিয়াছেন। এই কারণে ইরশাদ হইয়াছে 8 1.১ 1১:৫২ 
কেমন দাড়াইল? অর্থাৎ আমার রাসূলগণকে অস্বীকার করিবার কারণেই ইহার শাস্তি ও 
প্রতিশোধ কত ভয়ানক হইল । 


টি 


PS SSS Gs eS Heol ১৫১৫০) 
LESIONS BI IB 5 fn ALAIES 
০১৮১ 


৪৬. বল, আমি তোমাদিগকে একটি বিষয়ে উপদেশ দিতেছি £ তোমরা 
আল্লাহ্‌র উদ্দেশ্যে দুই-দুইজন অথবা এক একজন করিয়া দাড়াও । অত:পর 
তোমরা চিন্তা করিয়া দেখ তোমাদিগের সঙ্গী আদৌ উন্মাদ নহে। সে তো আসন্ন 
কঠিন শাস্তি সম্পর্কে তোমাদিগের সতর্ককারী মাত্র । 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, হে মুহাম্মদ (সা) তোমাকে যাহারা 
মানসিক বিকারপ্রস্ত মনে করে সেই সকল কাফিরদিগকে বল ঃ গস en) Lal 
আমি তোমাদিগকে একটি উপদেশ দিতেছি আর তাহা হইল ০58০ 401 09580 
২১৯ ০০২১৯৮:০0০৫৬$১ 4১১, রর তত হাতির 
কিছুক্ষণের জন্য পূর্ণ ইখলাসের সহিত দীড়াইয়া চিন্তা কর এবং একে অন্যকে জিজ্ঞাসা 
কর, আসলেই কি মুহাম্মদ (সা) মানসিক বিকারপ্রস্ত। প্রত্যেকেই এই বিষয় সম্পর্কে 
একাকী চিন্তা করিবে এবং একা চিন্তা করিয়া বুঝে না আসিলে অন্যকেও জিজ্ঞাসা 
করিবে । এইভাবে তোমরা চিন্তা করিলে ইহা তোমাদের কাছে স্পষ্ট হইয়া উঠিবে যে, . 
তোমাদের এই সঙ্গী কোন মানসিক বিকারগ্রস্ত নহে । মুজাহিদ, মুহাম্মদ ইব্‌ন কা'ব, 
সুদ্দী, কাতাদাহ রে) ও অন্যান্য তাফসীরকারগণ এই ব্যাখ্যা পেশ করিয়াছেন! 

কোন কোন তাফসীরকার এখানে &১/১$) ৬২১১ দ্বারা একাকী ও জামাতসহ 
সালাত পড়া বুঝাইয়াছেন। ইহার সমর্থনে তাহারা এই হাদীসটি পেশ করেন । ইব্‌্ন 


ইবৃন কাছীর__-৩৪ (৯ম) 


৮ 


Contents 


২৬৬ তাফসীরে ইব্ন কাছীর 


আবু হাতিম (র) বলেন, আমার পিতা ... হযরত আবু উমামাহ (রা) হইতে বর্ণিত। 
তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 
& A go ee “eo 0 oo 4 Ase eee ৪ ০৪9০ 42 5 প 9 5০০ পর ঞ%৩ ০ 4 
১ 11০৮১ এ1 4471 ১৯৪ 59 185 ০৭ ০৫৮০৭০১০৪০৪ 
২১০০০ ০৮৯এ৫ এ|| ০১০৪ (৫৬৪১১৫০৮৮১০ ০৬ a SK LS 
০০915531৯৮5 ০55 Sl LAS GME KI 
41014585520 11122201015815111 5584005 055 52 পু) ৮২৯০০ 
ELE pL Eb (Gob bs it 
আমাকে তিনটি বিশেষ মর্যাদা দান করা হইয়াছে যাহা আমার পূর্বে কাহাকেও 
দেওয়া হয় নাই। তবে ইহাতে আমার কোন গর্ব নাই। ইহা আল্লাহ্‌র দান। গনীমতের 
হয় নাই। পূর্ববর্তী উম্মতগণ গনীমতের মাল একত্রিত করিয়া জ্বালাইয়া দিত। আমি 
লাল কালো সকল প্রকার লোকের নিকট প্রেরিত হইয়াছি। অথচ আমার পূর্বে কোন 
নবী কেবল তাহার আপন কাওমের নিকট প্রেরিত হইত । যমীনকে আমার জন্য 
সালাতের স্থান ও পবিত্রতা লাভের উপায় করা হইয়াছে। পবিত্র মাটি দ্বারা আমি 
তাইয়াম্মুম করিতে পারি এবং যেখানেই সালাতের সময় হইবে উহার উপর সালাত 
পড়িতে পারি। আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করিয়াছেন, আল্লাহ্‌র সম্মুখে তোমরা দুই 
দুইজন ও এক একজন করিয়া দণ্ডায়মান হইয়া যাও। এক মাসের পথ পর্যন্ত আমার 
ভয় বিস্তার করিয়া আমার সাহায্য করা হইয়াছে। তবে এই হাদীসের সূত্র দুর্বল। 
আয়াতে বিদ্যমান (১: ও 5১155 দ্বারা “সালাতের মধ্যে দুই দুইজন করিয়া একা একা 
দণ্ডায়মান হওয়া” এর অর্থ গ্রহণ করা ঠিক নহে । সম্ভবত: হাদীসের মধ্যে 
আয়াতাংশটুকুর উন্মেখ কোন রাবীর পক্ষ হইতে করা হইয়াছে। অবশ্য আয়াতাংশ 
ব্যতীত মূল হাদীসটি হাদীসের সহীহ গ্রন্থসমূহে ও অন্যান্য হাদীসগ্রন্থে বর্ণিত আছে। 


১১০ ০55 65 08 41855 21 ৬৯ 91 সে তো কেবল এক আসন্ন কঠিন 
শাস্তির পূর্বে তোমাদের জন্য সতর্ককারী। ইমাম বুখারী রে) ইহার তাফসীর প্রসংগে 
বলেন, আলী ইব্‌ন আব্দুল্লাহ্‌ (র) ..... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত। তিনি 


বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) সাফা পাহাড়ে আরোহণ করিয়া চিৎকার করিয়া 


বলিলেন ১৮৮০৮: হে প্রত্যষ! তাহার এই চিৎকার শুনিয়া কুরাইশগণ একত্রিত হইল 
এবং তাহারা জিজ্ঞাসা করিল, কি হইয়াছে? তখন তিনি বলিলেন, আচ্ছা, যদি আমি 
তোমাদিগকে বলি, এই পাহাড়ের পশ্চাপ্তাগ হইতে সকালে কিংবা বিকালে শক্রর 
আগমনের সংবাদ দেই তবে তোমরা আমার কথা বিশ্বাস করিবে কি? তাহারা বলিল 
অবশ্যই! তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, আমি তোমাদিগকে এক কঠিন শাস্তির জন্য 


Contents 


সূরা সাবা | ২৬৭ 


সতর্ক করিতেছি। ইহা শুনিয়া আবু লাহাব বলিয়া উঠিল 211 ০5 4155 সারা দিন 
তোমার জন্য ধ্বংস হউক, আমাদিগকে কি তুমি এইজন্যই একত্রিত করিয়াছ? ইহার 
পর অবতীর্ণ হইল ৪ , ২৪০৫০) দি 

পূর্বেই ১:578। 4:৬2 235) এর তাফসীর প্রসংগে ইহা উল্লেখ করা হইয়াছে। 
ইমাম আহমদ (র) বলেন, আবূ নুআইম (র) বুরায়দাহ (র) হইতে তিনি বলেন, 
একবার রাসূলুল্লাহ্‌ (সা) আমাদের নিকট বাহির হইয়া তিনবার উচ্চস্বরে বলিলেন, হে 
লোক সকল! তোমরা আমার তোমাদের উপাসনা কি উহা জান কি? তাহারা বলিল, 
আল্লাহ্‌ ও তাহার রাসূল ভাল জানেন। তখন রাসূলুল্লাহ্‌ সা) বলিলেন, আমার ও 
তোমাদের উপাসনা হইল সেই সকল লোকদের ন্যায়, যাহারা শত্রু হইতে ভীত। 
তাহারা শক্রর খোজ লইবার জন্য এক ব্যক্তি প্রেরণ করিল; অতঃপর সে শক্রর সন্ধানে 
বাহির হইয়া আক্রমণ করিবার জন্য শত্রুকে প্রস্তুত পাইল এবং তাহার কাওমকে সং 
দেওয়ার জন্য ফিরিল; কিন্তু সে এই আশংকায় যে তাহার কাওমকে সংবাদ পৌছাইবার 
পূর্বেই শত্রু তাহাদের উপর আক্রমণ করিয়া বসিবে, সে তাহার কাপড় নাড়িয়া 
তাহাদিগকে এই বলিয়া সতর্ক করিল যে, হে লোক সকল । তোমরা সাবধান হইয়া 
যাও, শত্রু তোমাদের সন্নিকটে উপস্থিত। এই সতর্কবাণী সে তিন বার উচ্চারণ 
করিল। এই সুত্রে বর্ণিত - ০১৪$::.51 ০504 01 0০০ক LLL Ll oi ua NED 
কিয়ামত একই সাথে প্রেরিত হইয়াছি, কিয়ামত তো প্রায় আমার পূর্বেই সংঘটিত 
CET CECT NUE OE 


পা৬১৬ ৩১৮৫ ১৪০৮৫৪০৩৮০৪ (১) 
০4285 250 8৬ 
০৬৯5৫ ১৩ ১৬০ ৫)৫১ (০) 
০৫১০৮৩16১০6 7৫ ছা 

9 ৬৫491 ৬৮2০৫ ডি ৩০১ (০.) 


১ পূর্চে 6 ০৫ ৮০৮পপ৫ পু $9 


০৪৪৯৮০০৭১৮৫ 2 


৪৭. বল, আমি তোমাদিগের নিকট কোন পারিশ্রমিক চাহিয়া থাকিলে উহা 
তোমাদিগের । আমার পুরস্কার তো আছে আল্লাহ্র নিকট এবং তিনি সর্ব বিষয়ে 
দৃষ্টা । 


Contents 


২৬৮ তাফসীরে ইব্ন কাছীর 


৪৮. বল, আমার প্রতিপালক সত্য নিক্ষেপ করেন। তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা । 

৪৯. বল, সত্য আসিয়াছে এবং অসত্য না পারে নতুন কিছু করিতে, না পারে 
পুনরাবৃত্তি করিতে । 

৫০. বল, আমি বিভ্রান্ত হইলে বিভ্রান্তির পরিণাম আমারই এবং যদি আমি 
সৎপথে থাকি তবে তাহা এই জন্য যে, আমার প্রতি আমার প্রতিপালক ওহী প্রেরণ 
করেন । তিনি সর্বশ্নোতা, সন্নিকটে । 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা মূশরিকদিগকে বলিবার জন্য তাহার রাসূল (সা) 
নির্দেশ দিয়াছেন। বল, +২1৬৯,৯1 ১147০ তোমাদের নিকট আমি কোন 
বিনিময় চাহিয়া থাকিলে উহা তোমাদের জন্যই রহিল । অর্থাৎ আমি যে তোমাদের প্রতি 
হীতাকাক্কফা করিতেছি রিসালাতের দায়িত্ব পালন করিতেছি এবং তোমাদিগকে আল্লাহ্‌র 
ইবাদত পালন করিতে হুকুম করিতেছি তোমাদের কাছে উহার কোন বিনিময় আমি 
কামনা করি না «111 12 41 ১১: | আমার বিনিময় তো কেবল আল্লাহ্‌র কাছে 
প্রাপ্য । তাহার কাছেই আমি উহা প্রার্থনা করি । 2: $ 5200৫ 41 $23 তিনি 
সকল বস্তু সম্পর্কে অবগত রহিয়াছেন। তোমাদের কাছে যে তিনি আমাকে রাসূল 
করিয়া প্রেরণ করিয়াছেন, ইহার যে সংবাদ আমি তোমাদিগকে দান করিয়াছি এবং 
নিট রানা পানা সা 
পাঠ 8 ৬৭ বি 

সা 444-405-4 

আল্লাহ্‌ তা'আলা জিব্রীল (আ)-কে স্বীয় নির্দেশে আপন বান্দাগণের মধ্য হইতে 
যাহার কাছে ইচ্ছা ওহীসহ প্রেরণ করেন। তিনি সমস্ত অদৃশ্য বিষয় সম্পর্কে মহাজ্ঞানের 
অধিকারী । অতএব আসমান ও যমীনের কিছুই তাহার নিকট গোপন নহে। 

২০25 0৮001 1555 05 3150 ৮১৯ ১$ বল, আল্লাহ্র পক্ষ হইতে সত্য ও 
শরীয়ত সমাগত হইয়াছে এবং মিথ্যা ও বাতিল দুর্বল হইয়া ধ্বংস হইয়াছে। যেমন 
ইরশাদ হইয়াছে 8 ১0551005520 9৮.07 ৮635 38547 

আমি বাতিলের ওপর সত্যকে নাধিল করিয়া উহাকে টুকরা টুকরা করিয়া দেই 
অবশেষে উহা নিশ্চিহ্ন হইয়া যায়। রাসূলুল্লাহ্‌ (সা) মক্কা বিজয়ের দিনে মসজিদে 
হারামে প্রবেশ করিয়া প্রতিমাগুলো দেখিতে পাইলেন তিনি স্বীয় ধনুক দ্বারা ধাক্কা 
মারিয়া ফেলিতে লাগিলেন এবং মুখে বলিতে লাগিলেন 91 71:15 $ 9৯15 হি 
(8৮১১ ১৫ 4.5.4 সত্য সমাগত হইয়াছে এবং বাতিল নিশ্চিহ্ন হইয়াছে। আর বাতিল 
তো নিশ্চিহ্ন হইবারই ছিল। ইমাম বুখারী মুসলিম তিরমিযী, নাসায়ী ও সুফিয়ান 


Contents 


সূরা সাবা ২৬৯ 


সাওরী ()-এর সূত্রে হযরত আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ রো) হইতে হাদীসটি বর্ণনা 
করিয়াছেন । 

কাতাদাহ ও সুদ্দী (র) বলেন, বাতিল দ্বারা ইবলীসকে বুঝান হইয়াছে । সে না তো 
প্রথমবার সৃষ্টি করিতে সক্ষম আর না দ্বিতীয় বার সৃষ্টি করিতে পারে। কিন্তু কথাটি 
সত্য হইলেও আলোচ্য আয়াতে এই অর্থ উদ্দেশ্য নহে 


Ze 2০ 


oda i Sisal ও Shiite JLai Ciel 
বল, যদি আমি বিভ্রান্ত হই তবে বিভ্রান্তির ক্ষতি আমার নিজের উপর অবতীর্ণ 


হইবে । আর যদি সঠিক পথে পরিচালিত হই তবে আমার প্রতিপালক যে আমার নিকট 
ওহী অবতীর্ণ করিয়াছেন উহার কারণেই । অর্থাৎ সর্বপ্রকার কল্যাণ আল্লাহ্‌র পক্ষ হইতে 
অবতারিত এবং তিনি যে ওহী অবতীর্ণ করিয়াছেন উহাতে নিহিত রহিয়াছে । উহা 
সম্পূর্ণ সত্য, উহার মধ্যেই রহিয়াছে হেদায়েত ও সঠিক পথের দিশা। যে ব্যক্তি 
বিভ্রান্তির শিকার হইবে উহার ক্ষতি তাহার নিজেকেই ভোগ করিতে হইবে । হযরত 
আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা)-কে একবার 5:১৯ (স্বোমীর পক্ষ হইতে আর্সিত 
তালাকের অধিকারীণী স্ত্রী) সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন, এই ব্যাপারে 
আমার নিকট কোন স্পষ্ট দলিল নাই । আমার জ্ঞান দ্বারাই আমি বলিতেছি, যদি সত্য 
হয় তবে তো ইহা আল্লাহ্‌র পক্ষ হইতে আর সত্য না হইলে আমার ও শয়তানের পক্ষ 
হইতে ৷ আল্লাহ্‌ ও তাহার রসূল (সা)-এর সহিত ইহার কোন সম্পর্ক নাই। ০... | 

১৪ অর্থাৎ আল্লাহ্‌ সর্বশ্রোতা, তাহার বান্দাদের সকল কথা তিনি শ্রবণ করেন। তিনি 
নিকটবতী, তাহার নিকট যে প্রার্থনা করে তিনি তাহার প্রার্থনা কবুল করেন। বুখারী ও 
মুসলিম শরীফে বর্ণিত ৪ (2১১৪ (০১০75252505 0550590৭095 158 

তোমরা তো কোন বর্ষার ও অনুপস্থিত ব্যক্তিকে ভাক না, যাহাকে তোমরা 
ডাকিতেছ তিনি শ্রোতা ও নিকটবর্তী সত্তা । 


Y 5৫ LH? 255 এপার পাঠা প্ত ২2৯ প্র 5 ww 
০০ 5১০15 B55 SB 3 BL C37 (°°) 


6 wis 54) 2 চি ৩ (০২) 


[od 


lls 


(60552984585 "ks 05423 J 55 (০1) 


Contents 


২৭০ তাফসীরে ইব্ন কাছীর 
৩ ৮৪০৬৮% ০৯ পারে SL ৫৫ 444: (০£) 


৩৫ ? 51262) ১ 39 


৫১. তুমি যদি দেখিতে যখন উহারা ভীত-বিহ্বল হইয়া পড়িবে, ইহারা 
অব্যাহতি পাইবে না এবং ইহারা নিকটস্থ স্থান হইতে ধৃত হইবে । 

৫২. এবং উহারা বলিবে, আমরা তাহাকে বিশ্বাস করিলাম । কিন্তু এত 
দূরবর্তীস্থান হইতে উহারা নাগাল পাইবে কি রূপে? 

৫৩. উহারা তো পূর্বেই তাহাকে প্রত্যাখ্যান করিয়াছিল । উহারা দূরবর্তী স্থান 
হইতে অদৃশ্য বিষয়ে বাক্য ছুঁড়িয়া মারিত। 

৫৪. ইহাদিগের ও ইহাদিগের বাসনার মধ্যে অন্তরাল করা হইয়াছে, যেমন 
লা তমার গম যত কক রিনা রিনা 
সন্দেহের মধ্যে । 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, হে মুহাম্মদ! কিয়ামতকে 
অবিশ্বাসকারী এই সকল কাফিরদের অবস্থা যদি তুমি দেখিতে পাইতে, যখন ইহারা 
পলায়ন করিবার কোন স্থান পাইবে না, ইহাদের কোন আশ্রয়স্থল থাকিবে না। ১১1, 
০৪ ১৫০ ১ এবং নিকটবর্তী স্থান হইতে ইহাদিগকে পাকড়াও করা হইবে। অর্থাৎ 
ইহারা পালাইবার সুযোগ পাইবে না। প্রথমবারই ইহারা ধৃত হইবে । হাসান বসরী (র) 
বলেন, যখন তাহারা কবর হইতে বাহির হইবে তখনই তাহাদিগকে পাকড়াও করা 
হইবে । মুজাহিদ, আতিয়্যাহ আওফী ও কাতাদাহ (র) বলেন, তাহারা দণ্ডায়মান 
হইতেই ধৃত হইবে । হযরত ইব্‌ন আব্বাস রো) ও যাহ্হাক (র) বলেন, পৃথিবীতে 
তাহাদিগকে পাকড়াও করা হইবে । আব্দুর রহমান ইব্ন যায়েদ (রা) বলেন, বদর যুদ্ধে 
যে তাহাদিগকে পাকড়াও করা হইয়াছিল, আয়াতে তাহাই বুঝান হইয়াছে। কিন্তু বিশুদ্ধ 
মত হইল, কিয়ামত দিবসের পাকড়াও বুঝানই আয়াতের উদ্দেশ্য ৷ 

ইব্‌ন জারীর (র) বলেন, কোন কোন তাফসীকারের মত হইল, আব্বাসী যুগে 
মক্কী ও মদীনার মাঝে সৈন্য ভূমিতে ধসিয়া দেওয়া হইয়াছিল, আলোচ্য আয়াতে উহার 
প্রতি ইঙ্গিত করা হইয়াছে । ইব্‌ন জারীর (র) এই বিষয়ে একটি মাওযু হাদীস বর্ণনা 
সিটির) EE তন রা রা রান রনি পি রেওয়ায়েতটি 
998 
এ, [$1 15) আর তাহারা কিয়ামত দিবসে বলিবে যে, আমরা আল্লাহ্‌ 


ফেরেশৃতা, আল্লাহ্‌র কিতাব ও তাহার ফেরেশ্তাগণের প্রতি ঈমান আনিয়াছি। 


Contents 


সূরা সাবা ২৭১ 
যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 
ED He SEA 


৫ এ রি 
দরবারে মাথা নীচু করিয়া বলিবে, হে আমাদের প্রতিপালক! আমরা দেখিয়াছি ও শ্রবণ 
করিয়াছি আমাদিগকে আপনি পৃথিবীতে ফিরাইয়া দিন, আমরা সৎকাজ করিব এবং 
অন্তরে বিশ্বাস করিব। কিন্তু ইহা কি আর সম্ভব হইবে? এই কারণে আল্লাহ্‌ ইরশাদ 
করিয়াছেন ১৯,১৫০ ১০ ২5811 ০৫13 এত দূর হইতে কিভাবে তাহাদের 
হাত 'পৌছাইবে? অর্থাৎ ঈমান আনিবার স্থান ছিল পৃথিবী । আর পার্থিব জীবন হইতে 
তাহারা বহু দূরে গিয়াছে । পারলৌকিক জীবন তো বিনিময় লাভের জীবন । যদি তাহারা 
পৃথিবীতে ঈমান আনিত তবে সেই ঈমান তাহাদের পক্ষে উপকারী হইত। এখন আর 
ঈমান আনিবার কোন উপায় নাই। ইহা ঠিক তেমনি অসম্ভব, যেমন হাত বাড়াইয়া 
বহুদূুরের কোন বস্তু লাভ করা অসম্ভব । মুজাহিদ (র) বলেন :১590:511 অর্থ 95511 
হাত বাড়াইয়া গ্রহণ করা। হযরত ইবৃন আব্বাস (রা) বলেন, কাফিররা পরকালে 
পৃথিবীতে প্রত্যাবর্তন ও তওবা করিতে চাহিবে, কিন্তু তখন তাহাদের পক্ষে না 
প্রত্যাবর্তন করা সম্ভব হইবে আর না তওবা করা সম্ভব হইবে । মুহাম্মদ ইব্‌ন কা'ব 
কুরাজী (র) ও অনুরূপ বলিয়াছেন। 

১5১০১ 1১১4445 অৰ্থাৎ তাহাদের পক্ষে পরকালে ঈমান আনা সম্ভব হইবে 
কি করিয়া অথচ, তাহারা পৃথিবীতে সত্যকে অস্বীকার করিয়াছে এবং রাসূলগণকে 
মিথ্যা প্রতিপন্ন করিয়াছে । 

৯৪০৫৫ ১০ ১১15 ০৯৪০৩ আর তাহারা দূর হইতে না দেখিয়াই ঢিল 
ছুঁড়িতেছিল। যায়েদ ইবৃন মালিক (রা) হইতে মালিক (র) বর্ণনা করেন ১৯১৯ 
০10 এর অর্থ, তাহারা ধারণা করিয়া বলিত। যেমন, কখনও তাহারা রাসূলুল্লাহ্‌ 
(সা)-কে কবি বলিত, কখনও জ্যোতিষী বলিত, কখনও যাদুকর আবার কখনও পাগল 
বলিত। কিয়ামত ও পুনরুথানকে ভাহারা অস্বীকার করিয়া বলিত £ | 


নং 2 


০০০১১০৯১০৯0 08 | ০০। ০54582 
তাহারা বলে, আমরা তো ধারণা করিয়াই বলিতাম, দলীল প্রমাণ দ্বারা আমাদের 
কোন স্থির বিশ্বাস ছিল না। কাতাদাহ রে) বলেন, কাফিররা শুধু ধারণা করিয়া বলিত, 
না কিয়ামত হইবে আর না বেহেশত দোযখ বলিতে কিছু আছে। ১4১14: ০:৯৬ 
১১:-৪3৮5 তাহাদের কাম্য ও তাহাদের মাঝে বাধার সৃষ্টি করা হইবে। হাসান বসরী, 


Contents 


২৭২ | তাফসীরে ইব্‌ন কাছীর 


যাহ্হাক ও অন্যান্য তাফসীরকারগণ বলেন 4১$5:5215 দ্বারা উদ্দেশ্য হইল ঈমান । 
সুদ্দী (র) বলেন, তাওবা । মুজাহিদ বলেন, ইহার অর্থ হইল, পার্থিব ধনসম্পদ 
সাজসজ্জা ও পরিবার পরিজন । হযরত ইব্‌ন উমর, ইব্‌ন আব্বাস ও রবী ইব্‌ন আনাস 
(রা) হইতেও এই অর্থ বর্ণিত। ইমাম বুখারী ও উলামায়ে কিরামের একটি জামাত 
এই অর্থই গ্রহণ করিয়াছেন। কিন্তু সঠিক কথা হইল উভয় অর্থের মধ্যে কোন বিরোধ 
নাই। কারণ পরকালে কাফিরদের কাংখিত বিষয় চাই উহা পার্থিব হউক কিংবা 
পারলৌকিক সেই বস্তুর ও তাহাদের নিজেদের মাঝে প্রতিবন্ধক সৃষ্টি করা হইবে । ইব্‌ন 
আবূ হাতিম এখানে একটি অতি আশ্চার্ষজনক রেওয়ায়েত বর্ণনা করিয়াছেন। 

তিনি বলেন মুহাম্মদ ইব্‌ন ইয়াহয়া (র) ... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে 
বর্ণিত। তিনি 2১$2:১7০ 5259 ৮45 ৩৯৪ এর তাফসীর প্রসংগে বলেন, বনী 
ইস্রায়ীলে এক ভাগ্যবান ব্যক্তি ছিলেন। সে বহু মালের মালিক ছিল। তাহার মৃত্যুর পর 
তাহার এক অসৎপুত্র তাহার মালের উত্তরাধিকারী হইল । সে আল্লাহ্র নাফরমানী ও 
অন্যায় কাজে মাল ব্যয় করিত। তাহার চাচাগণ তাহার এই অন্যায় কাজ দেখিয়া 
তাহাকে বিরত রাখিবার চেষ্টা করিল। তাহাকে তিরঙ্কার করিল ও শাস্তি দিল, কিন্তু 
ইহাতে রাগান্বিত হইয়া তাহার যাবতীয় ধন-সম্পদ বিক্রয় করিয়া একটি প্রবাহিত 
কূপের নিকট আসিয়া অবস্থান গ্রহণ করিল । এখানে সে একটি প্রাসাদ নির্মাণ করিয়া 
উহাতে বসবাস করিতে লাগিল । একদা সে তাহার প্রাসাদে বসিয়াছিল, এমন সময় 
ভীষণ ঝড় প্রবাহিত হইল এবং ইহার মধ্যে একজন অতি সুন্দরী রমণী তাহার নিকট 
উপস্থিত হইল। সে যুবককে জিজ্ঞাসা করিল, তুমি কে? সে বলিল, আমি একজন 
ইস্্রায়ীলী যুবক । মহিলা জিজ্ঞাসা করিল, এই প্রসাদ ও এই মাল কি তোমার? সে 
বলিল, হ্যা। মহিলা পুনরায় জিজ্ঞাসা করিল, তোমার স্ত্রী আছে কি? সে বলিল না। 
মহিলা বলিল, স্ত্রী ব্যতীত তোমার জীবন সুখকর হয় কি করিয়া? এইবার যুবক 
তাহাকে জিজ্ঞাসা করিল, তোমার কি স্বামী আছে, সে বলিল, না। যুবক বলিল, তবে 
তুমি কি আমাকে স্বামী হিসাবে গ্রহণ করিবে? সে বলিল, আমি এখান হইতে এক 
মাইল দূরে থাকি, আগামী কল্য তুমি একদিনের খাবার সাথে লইয়া আমার নিকট 
আসিবে । পথে ভয়ানক কিছু দেখিলে তুমি ভীত হইবে না। 

পরদিন যুবকটি একদিনের খাবার সাথে লইয়া রওয়ানা হইল এবং একটি প্রাসাদের 
কাছে গিয়া থামিল। সে উহার দরজায় আঘাত করিল, একজন অতি সুন্দর যুবক বাহির 
হইয়া আসিল ৷ যুবক তাহাকে জিজ্ঞাসা করিল, হে আল্লাহ্‌র বান্দা! তুমি কে? সে 
বলিল, আমি একজন ইস্রায়ীলী যুবক । সে জিজ্ঞাসা করিল, প্রয়োজন? সে বলিল, এই 
প্রাসাদের মালিক মহিলা আমাকে আমন্ত্রণ করিয়াছেন । সে বলিল, তুমি সত্য বলিয়াছ। 
সে পুনরায় জিজ্ঞাসা করিল, পথে ভয়ানক কিছু তুমি দেখিয়াছ কি? সে বলিল, হ্যা, 
অবশ্য সেই মহিলা যদি আমাকে নিরাপদ থাকিবার সংবাদ না দিতেন তবে যা আমি 


. Contents 


সূরা সাবা ২৭৩ 


দেখিয়াছি উহাতে আমি অবশ্যই সন্ত্রস্ত হইয়া পড়িতাম। পথ চলিতে চলিতে আমি 
একটি প্রশস্ত রাস্তায় আসিয়া দেখিলাম একটি নারী কুকুর মুখ হা করিয়া আছে। উহা 
দেখিয়া আমি বিচলিত হইয়া এক লাফ দিলাম । কিন্তু নারী কুকুরটি পশ্চাতেই রহিল 
এবং উহার বাচ্চাগুলি তখন উহার পেটের মধ্যে ঘেউ ঘেউ করিতে লাগিল । তখন সে . 
যুবক বলিল, তুমি ইহাকে পাইবে না। ইহা শেষ যুগে সংঘটিতব্য একটি বিষয়ের 
মিছাল তোমার সম্মুখে পেশ করা হইয়াছে। যুবক বৃদ্ধের মজলিসে বসিবে এবং 
তাহাদের সহিত একান্ত গোপন কথা বলিবে। অতঃপর ইসায়ীলী যুবক বলিল, আমি 
আবার পথ চলিতে লাগিলাম এবং চলিতে চলিতে একশত বকরীর দেখা পাইলাম । 
উহাদের স্তন দুধে পরিপূর্ণ ছিল। একটি বকরীর বাচ্চা দুধ পান করিতেছিল। পান 
করিতে করিতে যখন দুধ শেষ হইয়া যাইত এবং সে বুঝিত স্তনে দুধ.আর নাই তখন 
বাচ্চাটি মুখ খুলিয়া দিত। যাহার অর্থ তাহার আরো দুধের প্রয়োজন । তখন প্রাসাদের 
যুবক বলিল, তুমি ইহাকেও পাইবে না, ইহাও শেষ যুগের সংঘটিতব্য একটি বিষয়ের 
মিছাল পেশ .করা হইয়াছে । শেষ যুগে এক জালিম বাদশাহ হইবে, যে মানুষের সকল 
স্বর্ণরৌপ্য একত্রিত করিবে । এমন কি সে যখন বুঝিবে যে মানুষের কাছে আর অবশিষ্ট 
নাই, তখনও সে তাহাদের থেকে অধিক সংগ্রহের জন্য মুখ খুলিয়া থাকিবে । তাহার 
আরো প্রয়োজন । র 

ইস্রায়ীলী যুবক বলিল, আমি পুনরায় পথ চলিতে লাগিলাম । চলিতে চলিতে একটি 
গাছের নিকট উপস্থিত হইলাম ৷ উহার একটি ডাল আমার বড় ভাল লাগিল । আমি 
ডালটি ভাংগিবার ইচ্ছা করিলে অন্য একটি গাছ আমাকে ডাকিয়া বলিল, হে আল্লাহ্‌র 
বান্দা! আমার ডাল তুমি ভাঙ্গিয়া লও ৷ এমন কি অন্যান্য সকল গাছ আমাকে অনুরূপ 
আহ্বান করিল। প্রাসাদের যুবক তখনও বলিল, তুমি ইহাও পাইবে না। ইহাও শেষ 
যুগে ঘটিবে। যখন পুরুষের সংখ্যা কম হইবে স্ত্রী লোকের সংখ্যা বৃদ্ধি পাইবে এমন কি 
কোন একজন মহিলাকে বিবাহের পয়গাম দিলে দশ হইতে বিশ জন মহিলা 
তাহাদিগকে বিবাহের পয়গাম দিতে অনুরোধ করিবে । . 

ইস্রায়ীলী যুবক বলিল, আমি পুনরায় পথ চলিতে লাগিলাম। চলিতে চলিতে এমন 
এক ব্যক্তির সাক্ষাত ঘটিল যে কূপ হইতে পানি তুলিয়া প্রত্যেক মানুষকে দিতেছে। 
থাকে না। যুবক বলিল, এই যুগও তুমি পাইবে না। ইহা শেষ যুগে সংঘটিত হইবে। 
যখন আলিম ও ওয়াজ নসীহতকারী মানুষকে নসীহত করিবেন কিন্তু তাহারা নিজেরাই 


ইহাও দেখিলাম, কিছু লোক উহার পা ধরিয়া আছে। এক ব্যক্তি উহার শিং ধরিয়া 
আছে, এক ব্যক্তি উহার লেজ ধরিয়া আছে, এক ব্যক্তি উহার উপর আরোহণ করিয়াছে 
আর এক ব্যক্তি উহার দুধ দোহন করিতেছে । প্রাসাদের দারোয়ান যুবক তাহাকে বলিল, 
বকরীটি হইল পৃথিবীর মিছাল। যাহারা উহার পাও ধরিয়া আছে তাহারা হইল সে 


ইব্‌ন কাছীর-_-৩৫ (৯ম) 


Contents 


২৭৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


সকল লোক, যাহার! পার্থিব জীবনে ব্যর্থ হইয়াছে। যে ব্যক্তি উহার শিং ধরিয়া আছে, 
সে হইল সেই ব্যক্তি, যে বড় সংকীর্ণ জীবন যাপন করে । যে ব্যক্তি লেজ ধরিয়া আছে, 
সে হইল এমন ব্যক্তি, যাহার নিকট দুনিয়া পলায়ন করিয়া ছুটিয়াছে। যে ব্যক্তি উহার 
উপর আরোহণ করিয়াছে সে দুনিয়া ত্যাগ করিয়াছে। আর যে ব্যক্তি উহার দুধ দোহন 
করিতেছে তাহার হইল সফল জীবন.। তাহার জীবন মুবারক হউক । 

ইস্্রায়ীলী যুবক বলিল, আমি পুনরায় চলিতে শুরু করিলাম এবং চলিতে চলিতে 
এমন এক ব্যক্তিকে দেখিলাম, যে কুপ হইতে পানি উত্তোলন করিয়া একটি হাউজে 
ঢালিতেছে; কিন্তু যতবার সে হাউজে পানি ঢালে পানি পুনরায় কুপেই চলিয়া যায়। 
প্রাসাদের যুবক বলিল,এই লোকটি এমন ব্যক্তি, যে নেক আমল করে, কিন্তু তাহার 
নেক আমল আল্লাহ্র দরবারে কবুল হয় না। ইস্ত্রায়ীলী যুবক বলিল, আমি পুনরায় পথ 
চলিতে চলিতে এক ব্যক্তিকে দেখিলাম, যে জমিতে বীজ ছড়াইতেছে এবং সাথে 
সাথেই উহাতে ফসল তৈয়ার হইতেছে এবং বড় উত্তম গম উৎপন্ন হইতেছে। প্রাসাদের 
যুবক বলিল, এই ব্যক্তি হইল এমন লোক, যাহার নেক আমল আল্লাহ্‌র দরবারে কবুল 
হয়। ইস্্রায়ীলী যুবক বলিল, আমি পুনরায় পথ চলিতে চলিতে এমন ব্যক্তির সাক্ষাৎ 
পাইলাম, যে চিৎ হইয়া পড়িয়া আছে, সে আমাকে বলিল, ভাই! তুমি আমাকে সোজা 
করিয়া বসাইয়া দাও। আল্লাহ্‌র কসম, জন্মের পর আমি কখনও বসি নাই । আমি 
তাহাকে হাত ধরিয়া উঠাতেই সে দৌড়ান শুরু করিল। এমন কি আমি তাহাকে আর 
দেখিলাম না। প্রাসাদের যুবক বলিল, ইহা হইল তোমার জীবন, যাহা শেষ হইয়াছে। 
আমি হইলাম মালাকুল মাওত। আর যে সুন্দরী রমণী তোমার কাছে উপস্থিত হইয়াছিল 
সে আমিই ছিলাম ৷ আল্লাহ্‌ তা'আলা তোমার রূহ আমাকে এই স্থানেই কবজ করিবার 
এবং জাহান্নামে নিক্ষেপ করিবার আদেশ করিয়াছেন। 

রাবী বলেন, এই সম্পর্কেই আলোচ্য আয়াত নাযিল হইয়াছে। রেওয়ায়েতটি গরীব 
ইহার বিশুদ্ধতা নিশ্চিত নহে। এই ঘটনার প্রেক্ষিতে আয়াতের অর্থ হইবে, কাফিরদের 
যখন মৃত্যু হয় তখন তাহাদের রূহ পার্থিব জীবনের সুখ শান্তির সহিত সম্পৃক্ত হইয়া 
যাইবে । যেমন উল্লেখিত নাফরমান অহংকারী যুবকের ঘটনা দ্বারা প্রকাশ । সে তাহার 
প্রাসাদ হইতে সুন্দরী রমণীর সাক্ষাতের জন্য বাহির হইয়াছিল কিন্তু সাক্ষাৎ ঘটিল 
তাহার মালাকুল মওতের সহিত। তাহার কাংখিত বস্তু ও তাহার নিজের মধ্যে 
প্রতিবন্ধকতার সৃষ্টি হইল। 

১5 ১১ ৫৯150 ৫৮১ ৮০৫ যেমন তাহাদের মতবাদে বিশ্বাসী লোকদের 
সহিত করা হইয়াছিল । অর্থাৎ পূর্ববর্তী উম্মতগণের মধ্যে যাহারা রসূলগণকে অস্বীকার 
করিয়াছিল তাহাদের কাছে আল্লাহ্‌র পক্ষ হইতে শাস্তি আগত হইবার পর তাহারা 
ঈমানের জন্য আকাংখা করিয়াছিল; কিন্তু তাহাদের আকাংখা পূর্ণ হয় নাই। আর 
. তাহাদের ঈমানও কবুল করা হয় নাই। 


Contents 


সূরা সাবা ২৭৫ 


#2 reo ee 0 ৩ # + 26° 2 aA HA Gia ৫০1৩ ক পলা ওল তত Bee 
aE AEE SEA CAG Eli ali 
# “ oo Loe 


১১০ ৮৪৩1১ ৪০1 41118171242 এরি 


জা 


কারা 


ক fe watt Hot She He, 
তো কেবল আন্রাহ্র উপর ঈমান আনিয়াছি এবং যেই সকল বস্তু আমরা আল্লাহ্র 
অংশীদার মনে করিতাম উহা অস্বীকার করিলাম । কিন্তু আমার শাস্তি দেখিবার পর 
তাহাদের ঈমান তাহাদের কোন কাজে আসিল না। তাহাদের পূর্ববর্তীতের মধ্যে 
আল্লাহ্র এই বিধান জারী ছিল। কাফিররা তখন সকল ফায়দা হইতে বঞ্চিত থাকিবে । 

৯১১০ 31:52 08,41৫ ভাহারা সন্দেহের মধ্যে উদ্বেগজনক ছিল। অতএব 
শাস্তি দেখিবার সময় তাহাদের ঈমান কবুল করা হইল না। হযরত কাতাদাহ (€র) 
বলেন £ 


ow ww 


Rl SL Ie bt sh Sb LAD LA pL 
lbs 
সন্দেহ ও সংশয় হইতে তোমাদের বাচিয়া থাকা উচিৎ। কারণ, সন্দেহের উপর 
যাহার মৃত্যু হইবে তাহাকে সেই অবস্থায়ই পুনরায় জীবিত করা হইবে আর যেই ব্যক্তি 
ইয়াকীন ও বিশ্বাসের উপর মৃত্যু বরণ করিবে তাহাকে সেই অবস্থায় পুনরায় জীবিত 
করা হইবে । 


Contents 


সূরা ফাতির 
8৫ আয়াত, ৫ রুকু, মক্কী 


9 lo £ 9 
রিনি উই এন 


854 20541 959/5১8১9$৮৩ 0) 


রর 


8506 চর 3084/444 এষা 


১. প্রশংসা আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহরই, যিনি বাণীবাহক 
করেন ফেরেশতাদিগকে, যাহারা দুই দুই তিন তিন অথবা চার চার পক্ষ বিশিষ্ট। 
তিনি তাহার সৃষ্টিতে যাহা ইচ্ছা বৃদ্ধি করেন৷ আল্লাহ্‌ সর্ব বিষয়ে সর্ব শক্তিমান ৷ 


তাফসীর ৪ যাহ্হাক (র) বলেন ৪ কুরআনের যেখানেই 5১% ০ ১ 
রহিয়াছে উহার অর্থ হইবে আকাশমগুলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা $4.4 ২4211 টানা 
অর্থাৎ তাহার ও নবীগণের মধ্যকার বার্তা বহনের জন্য ফিরিশতাগণকে তিনি দূত 
বানাইয়াছেন। ₹-২৯1 519 অর্থাৎ এইজন্য তাহাদিগকে পাখা বিশিষ্ট করা হইয়াছে 

যেন ক্ষিপ্তার সহিত তাহার আদিষ্টহুলে পৌছিতে পারে 


Contents 


- সূরা ফাতির ২৭৭ 


(৮ ১১: ৬১৯০ অর্থাৎ তাহাদের কাহাকেও দুই পাখা বিশিষ্ট, কাহাকেও তিন 
পাখা বিশিষ্ট, কাহাকেও চার পাখা বিশিষ্ট করা হইয়াছে । এবং কাহাকেও তদুরধ্ব পাখা 
বিশিষ্ট করা হইয়াছে । যেমন হাদীছে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সো) বলিয়াছেন £ আমি 
মি'রাজের রজনীতে জিবাঈল (আ)-কে ছয়শত পাখা বিশিষ্ট দেখিতে পাইয়াছি। 
উহাদের একটি হইতে অপরটির দূরত্ব ছিল পৃথিবীর পূর্ব দিগন্ত হইতে পশ্চিম দিগন্তের 
দূরত্বের সমান। তাই আল্লাহ্‌ বলেন £ 

৮১১৪০50২241 01৮1-১4-11 ০ 4১৪ 
| টানি নধর পারার রানা না না বারন 
উপর শক্তিমান । 

সুদী রে) বলেন, তিনি যাহাকে ইচ্ছা পাখা সৃষ্টিতে যোগ করেন। 

i $1511 "5১১১০ ইমাম যুহরী ও ইব্‌ন জুরাইজ রে) বলেন, অর্থাৎ 
উত্তম কণ্ঠস্বর দান করেন। ইমাম বুখারী ‘আদব' অধ্যায়ে ও ইব্‌ন আবূ হাতিম তাহার 
তাফসীরে ইমাম যুহরী হইতে ইহা বর্ণনা করেন। 

অখ্যাত কিরাআতে ১1১1| ৮৪ এর মধ্যে ০ অক্ষর বিশিষ্ট কিরাআত পড়িয়াছেন। 
আল্লাহই সর্বজ্ঞ । 


৩৫ ০৬ 4০১৫৫ 20৩5 ০৬) & 281 2৫80 (৩) 
০4525515546 AL 


২. আল্লাহ্‌ মানুষের প্রতি কোন অনুগ্রহ অবারিত করিলে কেহ উহা নিবারণ 
করিতে পারে না। এবং তিনি কিছু নিরুদ্ধ করিতে চাহিলে তৎপর কেহ উহার 
উন্যুক্তকারী নাই । তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময় । 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা জানাইতেছেন, তিনি যাহা চাহেন তাহাই হয় এবং 
যাহা চাহেন না তাহা হয় না। তিনি কিছু দিতে চাহিলে কেহ ঠেকাইতে পারে না ও 
তিনি কিছু না দিতে চাহিলে কেহ দিতে পারে না। 

ইমাম আহমদ (র) বলেন, আলী ইব্‌ন আসিম রে) মুগীরা ইব্ন শু'বার কাতিব 
(র) বর্ণিত। তিনি বলেন, মুআবিয়া (রা) মুগীরা ইব্‌ন শু'বার রো)-এর কাছে এই 
মর্মে পত্র লিখেন যে, আপনি রাসূলুল্লাহ সো) হইতে যে হাদীস শুনিয়াছেন, উহা 
আমাকে লিখিয়া পাঠন। মুগীরা (রা) তখন আমাকে ডাকিয়া লিখাইলেন। 


Contents 


২৭৮ তাফসীরে ইব্‌ন কাছীর 
UE ন! 


ssl, 


Ms SLD ULI L sy 
Ere CE 32115085295 555 0০1৬৮39০৮৮৪ 01000 


আল্লাহ্‌ ছাড়া কোন ইলাহ নাই। তাহার কোন শরীক নাই । সকল রাজ্যই তাহার 
এবং সকল প্রশংসাও তাহার প্রাপ্য । তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান । হে আল্লাহ্‌! 
তুমি যাহা দিতে চাও তাহা কেহ ঠেকাইতে পারে না এবং তুমি যাহা ঠেকাও তাহা কেহ 
'দিতে পারে না। তোমার কাছে কাহারো প্রতিপত্তি কোন ফায়দা দেয় না। 

আমি আরও শুনিয়াছি, তিনি তর্ক-বিতর্ক ভিক্ষাবৃত্তি এবং সম্পদ অপচয় নিষিদ্ধ 
করিয়াছেন এবং কন্যা সন্তানকে জীবন্ত গোর দিতে ও মাতাগণের নাফরমানী করিতে 
এবং কৃপণতা করিতেও নিষেধ করিয়াছেন। বুখারী ও মুসলিম শরীফে ওররাদ (র) 
হইতে বিভিন্ন সূত্রে হাদীসটি বর্ণিত হইয়াছে। সহীহ মুসলিমে আবূ সাঈদ খুদরী (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন-রাসূলুল্লাহ (সা) যখন রুকু হইতে মাথা তুলিতেন তখন 
বলিতেন ঃ 
ia 445-১0 41652412১80 ৮5 
না এবি ৮০005 ০৭ ১৯৪০৪ 8৮54০50১555 

SME IB LEE ELE AT ELT I UY Ll 

যে ব্যক্তি আল্লাহ্‌র প্রশংসা করিয়াছে, তিনি তাহা শুনিয়াছেন। আল্লাহ্‌, হে আমাদের 
প্রতিপালক! তোমারই প্রশংসায় নভোমগুলী, পৃথিবী ও যাহাকিছু তুমি চাও সকল কিছু 
পরিপূর্ণ । হে আল্লাহ্‌! স্তুতি ও মর্যাদার অধিকারী । বান্দা যাহা কিছু বলিয়াছে, তাহার 
তুমিই একমাত্র অধিকারী, আমরা সবাই তোমার দাস। হে আল্লাহ্‌! তুমি যাহা দিবে 
তাহা ফিরাইবার কেহ নাই, আর তুমি যাহা দিবে না তাহা কেহ দিতে পারিবে না। 
তোমার সামনে কাহারো প্রতিপত্তি কোন কাজে আসবে না। 

আলোচ্য আয়াতের সমার্থক আয়াত হইল ঃ 

২175510058৮ 42১65%1 15145555201 এ:০০৭১৫ 

অর্থাৎ আল্লাহ্‌ যদি তোমাকে কোন কষ্ট পৌছাইতে চাহেন তবে তিনি ছাড়া কেহই 
উহা দূর করিতে পারিবে না। আর তিনি তোমাকে কোন কল্যাণ দিতে চাহিলে কেহই 
আল্লাহ্‌র সেই অনুগ্রহ ঠেকাইতে পারিবে না । এই মর্মের বহু আয়াত রহিয়াছে। 

ইমাম মালিক (র) বলেন, যখন বৃষ্টি হইত তখন আবু হুরায়রা (রা) বলিতেন 
ইহাও আল্লাহর রহমতের দার উনমু্ হওয়ার বারী বর্ষিত হইযাছে। অত:পর ভিনি 
আলোচ্য আয়াত তিলাওয়াত করিতেন * ১:৫1 53৭1 নি ৫ 581 ০5805 


Contents 


সূরা ফাতির ২৭৯ 
ইব্‌ন আবু হাতিম (র) ইউনুছ রে)-এর মাধ্যমে ইবন ওহব (রে) হইতে উহা বর্ণনা 


চা 
01550 EDI SEE 0) 


এরও 16 GH 


৩. হে মানুষ! তোমাদিগের প্রতি আল্লাহ্র অনুগ্রহ স্মরণ কর। আল্লাহ্‌ ব্যতীত 
কি কোন ত্রষ্টী আছে, যে তোমাদিগকে আকাশ মণ্ডলী ও পৃথিবী হইতে রিযক দান 
করে? তিনি ব্যতীত তোমাদের ইলাহ নাই । সুতরাং কোথায় তোমরা বিপথে চালিত 
হইতেছ? 

তাফসীর ৪ এখানে আল্লাহ্‌ তাহার বান্দাগণকে সতর্ক করিতেছেন এবং একত্বাদের 
দিকে যুক্তি সহকারে পথ নির্দেশ করিতেছেন। তিনি বলিতেছেন, যেহেতু সৃষ্টি তাহারই 
রিযৃকও একমাত্র তিনিই সরবরাহ করেন, তাই একমাত্র তাহারই ইবাদত করা উচিত৷ 
তাই তাহার ইবাদতে দেব-দেবী, প্রতিমা কিংবা অন্য কিছুকে শরীক করিবে না। এই 
কারণে তিনি বলেন £ ১৮২৪৫০0৪১41 ৭15 

তিনি ছাড়া তো কোন ইলাহ নাই। সুতরাং তোমরা কোন্‌ পথে চলিতেছে? অর্থাৎ 
এইভাবে দলীল প্রমাণ দিয়া খোলাসা করিয়া বুঝাইবার পরে তোমরা কি করিঘা 
অন্যদিকে যাইতে পার? আর কিভাবেইবা তোমরা দেব-দেবী, প্রতিমা, ইত্যাদিকে 
তাহার শরীক করিতে পার? আল্লাহ্‌ সর্বজ্ঞ । : 


981425416৩5 ৬৪৪ এল, 6). 
95995, পা৯ 


০-)৯০৮ 22৯ 

১৩) ১১১০ ৮৫৫ KAIST (০) 
পু ৮5019526545 

84৮৮৩ 489 ৫) 
১5 ০৩ 


Contents 


২৮০ তাফসীরে ইব্ন কাছীর 


৪. ইহারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে তোমার পূর্বেও 
রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করা হইয়াছিল। আল্লাহ্‌র নিকটই সব কিছু 
প্রত্যানীত হইবে । 

৫. হে মানুষ! আল্লাহ্‌র প্রতিশ্রুতি সত্য; সুতরাং পার্থিব জীবন যেন 
তোমাদিগকে কিছুতেই প্রতারিত না করে, এবং সেই প্রবঞ্চক যেন কিছুতেই আল্লাহ্‌ 
সম্পর্কে প্রবঞ্চিত না করে তোমাদিগকে। 

৬. শয়তান তোমাদিগের শত্রু; সুতরাং তাহাকে শক্র হিসাবে গ্রহণ কর। সে 
তো তাহার দলবলকে আহ্বান করে কেবল এই জন্য যে, উহারা যেন জাহান্নামী 
হয়। 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা এখানে বলেন £ হে মুহাম্মদ (সা)! যদি মুশরিকগণ 
তোমার উপর মিথ্যা আরোপ করে এবং তুমি যে একত্বাদের বাণী নিয়া আসিয়াছ 
উহার যদি বিরোধিতা করে তাহা তোমার ক্ষেত্রে কোন নৃতন ব্যাপারে নহে। ইহা 
তোমার অতীতের নবীদের সুন্নাত ও আদর্শ । তাহারাও এইভাবে মুশরিকগণ কর্তৃক 
প্রত্যাখ্যাত ও বাধাপ্রাপ্ত হইয়াছিল, তাহাদের প্রতিও উহারা মিথ্যারোপ করিয়াছিল । 
অথচ তাহারা তোমারই মত দলীল প্রমাণ নিয়া উহাদের নিকট উপস্থিত হইয়াছিল এবং 
তাওহীদের নির্দেশ দিয়াছিলেন। 

7১০4 ৮৯৮৫ 41 ০19 অর্থাৎ শীঘ্রই আমি তাহাদিগকে যথাবিহিত শাস্তি প্রদান 

নব | 

2 ১১9 51১০৬১ (4410 অতঃপর আল্লাহ্‌ বলেন অর্থাৎ হে মানুষ! আল্লাহ্‌র 

প্রতিশ্রুতি সত্য, নিঃসন্দেহে কিয়ামত ঘটিবে। 
081 51,25] ১4%, 55 সুতরাং পার্থিব জীবন তোমাদেরকে যেন প্রতারিত 
না করে অর্থাৎ অল্লাহর বন্ধু ও রাসূলের অনুসারীদের জন্য প্রতিশ্রুত পারলৌকিক স্থায়ী 
শান্তির জীবনের তুলনায় নিকৃষ্ট পার্থিব জীবন যেন স্থায়ী জীবন হইতে বিমুখ করিয়া না 
রাখে। সুখ-শান্তি ও মহাপুরস্কার না হারাও 


১৮ 410 1২55 ধোকাবাজ যেন তোমাদিগকে ধোকায় না ফেলে। ইহা 
ইব্‌ন আব্বাস (রো) বলেন। ধোকাবাজ হইল শয়তান অর্থাৎ শয়তান যেন তোমাদিগকে 
ফেতনায় জড়াইয়া আন্রাহ্‌র রাসূলের অনুসরণ ও তাহার বাণীর সত্যতা মান্য করা 
হইতে বিরত না রাখে । কারণ, সে অত্যন্ত টাকাবাজ, মিথ্যুক ও মিথ্যা রটনাকারী । 

আলোচ্য আয়াতটি সূরা লোকমানের শেষভাগে নিন আল্লাতটির অনুরূপ £ 


# কিল 2 কাক এটি 2৩5 


IAG 411 ১1১০1758493 
অর্থাৎ তোমাদেরকে যেন পার্থিব জীবন প্রতারিত না করে এবং আল্লাহ্‌ সম্পর্কে যেন 
ধোকাবাজ ধোকা না দেয়। 


Contents 


সূরা ফাতির ২৮১ 


মালিক (র) যায়েদ ইবৃন আসলাম (র) হইতে বলেন £ আলোচ্য আয়াতে উক্ত 
প্রতারক হইল শয়তান। কিয়ামতের দিনে মু’মিনরাও মুনাফিকদিগকে এই শয়তানের 
প্রতারণার কথা বলিবে। যখন দেয়াল দ্বারা মু'মিন ও মুনাফিকদিগকে পৃথক করা হইবে 
এবং উহাতে একটি দরজা থাকিবে, উহার অভ্যন্তর ভাগ রহমতে পূর্ণ থাকিবে ও 
বহির্ভীগে চলিবে আযাব, তখন মুনাফিকরা মু'মিনগণকে ডাকিয়া বলিবে, আমরা কি 
তোমাদের সাথী ছিলাম না? মু'মিনরা জবাবে বলিবে, হ্যা,-কিন্তু তোমরা নিজেরাই 
তোমাদিগকে বিষাদগ্রস্ত করিয়াছ। তোমরা দ্বিধাবিত হইয়া ইতস্তত করিতেছিলে ও 
সন্ধিপ্ধ হইয়া মিথ্যা আশার পিছনে ছুটিতেছিলে। তোমাদের মৃত্যু পর্যন্ত আল্লাহ্‌র 
ব্যাপারে শয়তান তোমাদিগকে এরূপ ধোকায় নিমজ্জিত রাখিয়াছিল'। 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা বনী আদমের সহিত ইবলিসের স্থায়ী শত্রুতার কথা 
বর্ণনা করেন । তিনি বলেন ঃ র 
রর 28592781055: vl অর্থাৎ সে তোমাদের সাথে যুদ্ধরত 
প্রতিপক্ষ । তাই তোমাদের চরম শত্রুতা সাধনে তৎপর ৷ তাই তোমরাও তাহার চরম 
শত্রু হও, প্রচণ্ডভাবে বিরোধীতা কর এবং তোমাদিগকে যে সব ব্যাপারে ধোকা দেয়, 
উহা মিথ্যা বলিয়া প্রত্যাখ্যাত কর। 
১১-৮০এ। ৮৮৯ ৯০ ১581 42১৯ ০০০৪ (551 অৰ্থাৎ তাহার উদ্দেশ্য হইল 
_ তোমাদিগকে বিভ্রান্ত করিয়া তাহার সঙ্গে দলে বলে জাহান্নামের শাস্তি ভোগ করা । 
ইহাই হইল তাহার প্রকাশ্য শক্রতার উদ্দেশ্য । আমরা আল্লাহ্‌র কাছে তাহাকে পরাভূত 
করার শক্তি কামনা করিতেছি । আমরা যেন তাহার শক্রতা ও প্রতারণা সত্তেও আল্লাহ্‌র 
কিতাব অনুসরণ করিয়া চলিতে পারি ও তাহার রাসূলের সুন্নাত অনুসরণ করিতে পারি 
ইহাই আমাদের একমাত্র প্রার্থনা। আল্লাহ্‌ যাহা চাহেন তাহাই করার ক্ষমতা রাখেন 
এবং বান্দার প্রার্থনা দ্রুত কবুল করিতে পারেন। 
আলোচ্য আয়াতটি এই আয়াতের অনুরূপ ৷ 


আল্লাহ্‌ বলেন ঃ 
9 পল eee ৪.৮ AEE BBM TOM ew eral EH YM Sd i “040 
ঠক রি লা % 9 ০5575555০৪৪ ত। ৮0০65 06৩৮ 5255515৩521 we oe 
- ১১১ CEU ui ae শিপ ৪৬৭ ০০০৬ 429২9 4২৪১-৯১-৪1 2 
যখন আমি ফেরেশতাগণকে বলিলাম, আদমকে সিজদা কর, তখন সকলেই 
সিজদা করিল ইবলিস ছাড়া । সে ছিল জিন জাতির অন্যতম । তাই সে আল্লাহ্‌র 


নাফরমানী করিল। তোমরা তাহাকে ও তাহার সন্তানদিগকে বন্ধু বানাইতেছ আমাকে 
টনি সানা নার নাসার নানা পা 


ইব্‌ন কাছীর-_-৩৬ (৯ম) 


Contents 
২৮২ তাফসীরে ইব্ন কাছীর 


1৮2 ০৪ ্ ৫ 9 ০29112980 529 (৮) 
es ১১19 ০ ৩৯৬১ 0) oll 19252 ০ | 
০954245১52৫ ৯ |) ১)। 
৬ ৪৬ 
0-া 5625 2০১ 


ST FIG ৬ বেড 
০ ১৯৮০৩ ৪১০ 28। 

৭. যাহারা কুফরী করে তাহাদের জন্য রহিয়াছে কঠিন শাস্তি এবং যাহারা 
ঈমান আনে ও সবকার্য করে তাহাদের জন্য আছে ক্ষমা ও মহাপুরঙ্কার । 

৮. কাহাকেও যদি তাহার মন্দকর্ম শোভন করিয়া দেখান হয় এবং সে উহাকে 
উত্তম মনে করে, সেই ব্যক্তি কি তাহার সমান যে সৎকর্ম করে? আল্লাহ্‌ যাহাকে 
ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাহাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন । অতএব 
উহাদের জন্য আক্ষেপ করিয়া তোমার প্রাণ যেন ধ্বংস না হয়। উহারা যাহা করে 
আল্লাহ্‌ তাহা জানেন। 

তাফসীর ঃ আল্লাহ্‌ পাক পূর্ববর্তী আয়াতে ইবলিসের অনুসরণ জাহান্নামে পৌছাইবে 
বলিয়া উন্লেখ করার পর এখন জানাইতেছেন যে, অতঃপর যাহারা কুফরী করিবে 
তাহাদিগকে কঠিন শাস্তি দেওয়া হইবে । কারণ, তাহারা রহমানুর রহীমের না ফরমানী 
করিয়াছে এবং শয়তানের আনুগত্য করিয়াছে। পক্ষান্তরে যাহারা আল্লাহ্‌ ও রাসূলের 
উপর ঈমান আনিয়াছে আর নেক কাজ করিয়াছে £১৯১ 1 অর্থাৎ তাহাদের যদি 
কোন গুনাহ হয় তবে তিনি তাহা ক্ষমা করিবেন। 

০৫১ যাহা কিছু ভাল কাজ করিয়াছে তাহার জন্য মহাপুরফার দিবেন। 

| 58567555815 অর্থাৎ কাফির ফাজিলরা মন্দ কাজ 
করিয়া মনে করে যে, তাহারা অত্যন্ত সুনিপুণ ও সুন্দর কাজ করিয়াছে। যে ব্যক্তি ইহা 
করে তাহাকে নিঃসন্দেহে আল্লাহ্‌ বিভ্রান্তির শিকার হইতে দিয়াছেন। এই কলা-কৌশল 
কি তাহাকে বাচাইতে পারিবে? না, কখনও ইহা তাহার মুক্তির উপায় হইবে না। 

02505 056520052১5 ৫০৯5 201 905 অর্থাৎ যাহার জন্য যে পথ পূর্ব 
হইতে নির্ধারিত করিয়া রাখিয়াছেন সেই অনুযায়ী যাহাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন যাহাকে 
ইচ্ছা হেদায়ত করেন। 


Contents 


সূরা ফাতির ২৮৩ 


clus pele ১৪ ০5১9৩ সেই জন্য তুমি আক্ষেপ করিও না। নিশ্চয় 
আল্লাহ্‌ নির্ধারিত বিষয়ে প্রজ্ঞাবান। আল্লাহ্‌ যাহাকে পথভ্রষ্ট করেন সেই পথ ভ্রষ্ট হয়। 
আর যাহাকে হিদায়ত করেন সেই সৎপথে পরিচালিত হয়। আল্লাহ্‌ যাহা করেন তাহার 
জন্য তাহার নিকট পরিপূর্ণ জ্ঞান ও দলীল প্রমাণ বিদ্যমান। তাই আল্লাহ্‌ বলেন ৪ ০1 
১৫:০৫ (৪৮56 41 তাহারা যাহা করে তাহা তিনি ভালভাবেই জানেন। 
আলোচ্য আয়াত প্রসঙ্গে ইবৃন আবু হাতিম (র) বলেন ঃ আব্দুল্লাহ ইব্‌ন দায়লামী 
হইতে বর্ণিত। তিনি বলেন ঃ আমি আব্দুল্লাহ ইবৃন আমরের সহিত দেখা করিলাম । 
তিনি তখন তায়িফে ওয়াহত নামের একটি বাগানে অবস্থান করিতেছিলেন। তিনি 
বলেন-আমি রাসূলুল্লাহ (সা) কে বলিতে শুনিয়াছি যে, আল্লাহ তা“আলা তাহার 
ৃষ্টিকার্ অন্ধকারে সম্পন্ন করেন। অতঃপর সৃষ্ট বস্তুর উপর তাহার নূর হইতে আলো 
বিকিরণ করেন। সেই নূরের আলো যাহার উপর পড়িয়াছে সে এখন হেদায়েতপ্রাপ্ত 
হইতেছে এবং নূরের আলো যাহাকে এড়াইয়া গিয়াছে সে আজ বিভ্রান্ত হইতেছে । তাই 
আমি বলিতেছি, আল্লাহ্‌ যাহা জানেন তাহা লিপিবদ্ধ হইয়া গিয়াছে । ইব্‌ন আবূ হাতিম 
আরও বলেন ঃ মুহাম্মদ ইবৃন আবদাহ কাযৃওয়েনী (র) যায়েদ ইব্‌ন আবু আওফা (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন £ রাসূল (সা) বাহির হইয়া আমাদের নিকট আসিলেন এবং 
বলিলেন-সেই আল্লাহ্র শোকর যিনি বিভ্রান্তি হইতে হিদায়েত দান করেন এবং যাহাকে 
ভাল মনে করেন তাহাকে বিভ্রান্তির পোষাকে বিমপ্ডতিত করেন। এই হাদীস অত্যন্ত 
গরীব । 


ALLEL GG Le Rl SAH GIN EMG (4) 

{2% 06947654459 2 
১০১৫5, ০ 544064 
/54102 0505 48740415488 2০0 


পর তে 25 


টি 2৮ 9 i 
O29 3 AS 22 ৯6%-৪ ০1৩৬ 


Contents 


২৮৪ | তাফসীরে ইব্ন কাছীর 
৫৫4 245 55986652801) 
Ae 


১ (৬৮৮৮ $)%25 5 35 Boel ul 22 
OH 4146 CY Sheet DE নর ০০282 


NUP HE HOR CG: Hot WOE CRE SOUT SET SEN 
আমি উহা নিজীব ভূ-খণ্ডের দিকে পরিচালিত করি। তারপর আমি উহা দ্বারা 
পৃথিবীকে উহার মৃত্যুর পর সঞ্ীবিত করি। পুনরুথান এইরূপেই হইবে । 

১০. কেহ মর্যাদা চাহিলে সে জানিয়া রাখুক, সকল মর্যাদা তো আল্লাহরই । 
তাহারই দিকে পবিত্র বাণী সমূহ আরোহণ করে এবং সৎকর্ম উহাকে উন্নীত করে। 
আর যাহারা মন্দ কার্ষের ফন্দী আটে, তাহাদের জন্য আছে কঠিন শাস্তি। 
তাহাদিগের ফন্দী ব্যর্থ হইবেই। 

১১. আল্লাহ্‌ তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন, মৃত্তিকা হইতে । অতঃপর শুক্রবিন্দ 
হইতে; অতঃপর তোমাদিগকে করিয়াছেন যুগল । আল্লাহ্‌র অজ্ঞাতসারে কোন নারী 
গর্ভধারণ করে না এবং প্রসবও করে না। কোন দীর্ঘায়ু ব্যক্তির আয়ু বৃদ্ধি করা হয় 
না অথবা তাহার আয়ু তাস করা হয় না, কিন্তু তাহাতো রহিয়াছে ‘কিতাবে’ ৷ ইহা 
আল্লাহর জন্য সহজ । 

তাফসীর ঃ অধিকাংশ ক্ষেত্রেই আল্লাহ্‌ তা'আলা মৃত ধরণীকে তাহার পুনরুজ্জীবিত 
করার ব্যাপারটিকে তিনি কিয়ামতের পুনরুগথানের উদাহরণ হিসাবে তুলিয়া ধরিয়াছেন। 
সূরা হজ্জেও তিনি বান্দাগণকে সতর্ক করিয়া বলিয়াছেন যে, তাহারা বেন আমার 
মেঘমালা পাঠাইয়া বৃষ্টি বর্ষণের মাধ্যমে মৃতবৎ শুষ্ক পৃথিবীকে সজীব করার ঘটনা 
হইতে মানবমগ্ডলীকে পুনরুখিত করার শিক্ষা গ্রহণ করে। সেভাবে আল্লাহ্‌ মৃত 
গাছপালা তৃণ গুল্মকে আবার সজীব সতেজ করেন, ঠিক তেমনি যখন তিনি 
মানবদেহগুলিকে পুনরুখানের ইচ্ছা করেন তখন আরশের নিম্নদেশ হইতে বৃষ্টি প্রেরণ 
করবেন। সমস্ত যমীনে বর্ষিত হইবে এবং কবর ফুড়িয়া উদ্তিদের মতই মানুষগুলি সজীব 
ও সতেজ হইয়া উ্থিত হইবে । সহীহ হাদীসে বর্ণিত, প্রত্যেক মানুষের মৃত্যুর পর 
শরীরের সকল অংশ মেরুদণ্ডের অগ্রভাগ ছাড়া গলিয়া পচিয়া যাইবে । এবং সেই হাড্ডি 
হইতে তাহাকে পুনরায় সৃষ্টি করা হইবে। 

১5511 এ সূরা হজ্জে আর রযীনের হাদীছে বর্ণিত হইয়াছে যে, তিনি প্রশ্ন 
করেন ইয়া রাসুলাল্লাহ্‌! মৃতকে কিভাবে আল্লাহ্‌ জীবিত করিবেন? এবং আল্লাহ্‌র সৃষ্টির 


Contents 


সূরা ফাতির ২৮৫ 


মধ্যে উহার উপমা কি? রাসূলুল্লাহ (সা) জবাবে বলেন-হে আবূ রযীন! যাতায়াতে 
তোমার সম্পৃদায়ের মৃতপ্রান্তর কি জীবিত হইতে দেখ না? তিনি বলিলেন হ্যা । তখন 
রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, এইভাবেই আল্লাহ্‌ মৃতকে জীবিত করেন। 

(৫, 8১০11411588 এ1 ১:১৫ 5 অর্থাৎ যে ব্যক্তি দুনিয়া ও আখেরাতের 
তাহা হইলে তাহার উদ্দেশ্য সফল হইবে । কারণ, আন্মাহ্‌ তা'আলা দুনিয়া ও 
আখেরাতের মালিক এবং সকল সম্মান প্রতিপত্তির তিনিই অধিকারী । তাই আল্লাহ্‌ 
বলেন ৪ 
১০৪৪১৮11০১০ ০১৯৫৭ ০৪০০ 955 ৭9 ০২১৪৫] ০১০৪ 

il 

পর্ব এ 
নিকট ইজ্জত তালাস করিতেছে? তাহা হইলে জানিয়া রাখ, সকল ক্ষমতা আল্লাহরই । 

অন্যত্ৰ আল্লাহ্‌ বলেন $ a 17415 এ২১৯2% 

অর্থাৎ তাহাদের অবমাননাকর কথাবার্তায় তুমি দুঃখিত হইওনা, নিশ্চয় সকল 
ক্ষমতার মালিক আল্লাহই । তিনি অন্যত্র বলেন ঃ 

SADIE পু 4 
অর্থাৎ প্রভাবপ্রতিপত্তি তো আল্লাহ্‌, তাহার রাসূল ও মু'মিনদের জন্যই কিন্তু 
মুনাফিকরা তাহা জানে না। ্‌ 

মুজাহিদ রে) বলেন £ যাহারা দেব-দেবীর পূজা করিয়া প্রতিপত্তি পাইতে চায় 
তাহাদের জানা উচিৎ, নিশ্চয় সকল ক্ষমতার মালিক আল্লাহই । 

(৮১০১৫০11415 851 ১১0৫ ১০ আয়াতাংশের ব্যাখ্যায় কাতাদাহ রে) 
বলেন ৪ যে প্রতিপত্তি চাহে সে যেন আল্লাহর আনুগতের মাধ্যমে তাহা হাসিল করে। 

কেহ কেহ বলেন £ যদি কেহ জানিতে চায় ইজ্জত কাহার জন্য, তাহার জানা উচিৎ 
যে, নিশ্চয় সকল ইজ্জতের মালিক আল্লাহ্‌। ইব্‌ন জারীর এই অভিমতটি বর্ণনা করেন। 

আল্লাহ্‌ বলেন ঃ ০৮১11161124 ll 

অর্থাৎ যিকর, তিলাওয়াত ও দু'আ তীহার নিকট পৌছিয়া থাকে । এই ব্যাখ্যাটি 
একাধিক পূর্বসুরী প্রদান করেন। | 

ইব্‌ন জারীর (র) বলেন ঃ মুহাম্মদ ইব্‌ন ইসমাইল রে) ..... মুখারিক ইব্‌ন সলীম 
(র) হইতে বর্ণিত। তিনি বলেন, আব্দুল্লাহ্‌ ইবন মাসউদ (রা) আমাদেরকে বলেন, 


Contents 


২৮৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


আমি যখন তোমাদেরকে কোন হাদীস বলিব তখন তাহার সমর্থনে কুরআন হইতে 
দলীল পেশ করিব। বর্ণিত আছে, যখন কোন মুসলিম বান্দা “সুবহানান্নাহে ওয়া 
বিহামদিহি ওয়াল হামদুলিল্লাহে ওয়া লা ইলাহা ইল্লান্নাহু ওয়াল্লাহু আকবর 
তাবারাকাল্লাহ” বলে তখন উহা ফেরেশতা লুফিয়া নিয়া নিজের পাখার নীচে রাখে এবং 
উহাসহ আকাশে চলিয়া যায়। উহা নিয়া যখন সে অগ্রসর হয় তখন সমবেত 
ফেরেশতগণ পাঠকারীর জন্য ক্ষমা প্রার্থনা করিতে থাকে । এমনকি উহা লইয়া আল্লাহ্‌ 
তা'আলার সমীপে হাজির হয়। এই হাদীছ বর্ণনার পর আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ 
তিলাওয়াত করেন ঃ +০২১:০৮। 0৮10৮১11411 ৪৭৭ 

পবিত্র কালেমাগুলি তাহার নিকট উথ্থিত হয় এবং নেককারের আমলও তাহার 
সমীপে পৌছিয়া থাকে। 

ইব্‌ন জারীর আরও বলেন ঃ ইয়াকুব ইব্‌ন ইবরাহীম (র) .... কা'ব আহবার 
হইতে বর্ণিত। তিনি বলেন, “সুবহানাল্লাহে ওয়াল হামদুলিল্লাহে ওয়ালা ইলাহা ইন্লাহু 
ওয়াল্লাহু আকবর" বাক্যগুলি আরশের চতুষ্পার্থে গুঞ্জন করিয়া মধুমক্ষিকার ন্যায় যে পাঠ 
করে তাহার উল্লেখ করিতে থাকে আর নেক কাজগুলি উহার ভাগ্তারে সন্নিবেশ হয়। 
কা'ব আল আহবার হইতে ইহা বিশুদ্ধ সনদে বর্ণিত হইয়াছে মারফৃ' সূত্রেও হাদীস 
বর্ণিত হইয়াছে। 

ইমাম আহমদ (র) বলেন, ইব্‌ন নুমাইর (র) .... নু'মান ইব্‌ন বশীর রো) হইতে 
বর্ণিত। তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, যাহারা আল্লাহ্‌ তা'আলার যথাযোগ্য 
যিক্রে মশগুল হইয়া তাহার তাছবীহ, তাহলীল, তাকবীর ও তাহমীদ পাঠ করে, উহা 
ঠিক মধু মক্ষিকার ন্যায় আরশ মুআল্লার চারিপার্খে প্রদক্ষিণ করিয়া পাঠকারীর উল্লেখ 
করিতে থাকে । তোমাদের কেহ কি ইহা পছন্দ করে না যে, আল্লাহ্‌র কাছে সর্বদা 
তাহার উল্লেখ হইতে থাকুক ? নীতা সা রর বর সুরে রা বর হে 
বর্ণনা করেন। 

আল্লাহ্‌ বলেন ঃ (55010145516 আর নেক কাজ তাহার নিকট নীত হয়। 

আলী ইবন আবু তালহা (র) ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করে বলেন ৪ 4৫1 
৮৮ অর্থ আল্লাহ্‌র যিক্র যাহা আল্লাহ্‌র সমীপে নীত হয় এবং (76411 42115 অর্থ 
ফরজ সমূহ আদায় করা । যে ব্যক্তি ফরজ কাজ আদায় করিতে গিয়া আল্লাহর যিকরে 
মশগুল হয় উহাই আল্লাহ্‌র সমীপে পেশ করা হয়। পক্ষান্তরে যে ব্যক্তি ফরজ কাজ বাদ 
দিয়া আল্লাহ্‌র যিকর করে তাহার যিকর প্রত্যাখ্যান কর৷ হয়। কারণ, কালাম হইতে 
আমল উত্তম। 


Contents 


সূরা ফাতির ২৮৭ 


UU a NC SER ERT CO 
থাকে । 

আবূল আলীয়া, ইকরিমা, ইবরাহীম নাখঈ, যাহহাক, সুদী, রবী’ ইব্‌ন আনাস, 
শাহর ইব্ন হাওশাব (র) এবং আরো অনেকই অনুরূপ ব্যাখ্যা প্রদান করেন। 

ইয়াস ইবন মুআবিয়া আল কাযী (র) বলেন ঃ নেক আমল ছাড়া পাক কলিমা 
আল্লাহ্‌র সমীপে নীত হয় না। 

ইনানী বানান আমল ছাড়া কোন কালাম কবুল হয় না। 

আল্লাহ্‌ বলেন ঃ Ee CE oe CY আর যহারা মন্দ কাজের ফন্দী আটে । 

মুজাহিদ (র) সায়ীদ ইব্‌ন জুবাইর ও শাহর ইব্ন হাওশাব (র) বলেন ঃ তাহারা 
হইল রিয়াকার। অর্থাৎ তাহারা লোকজনকে দেখায় যে, তাহারাও নেক আমল করে 
এবং তাহারা আল্লাহর অনুগত । মূলত তাহারা আল্লাহ্র অবাধ্য নাফরমান। তাহারা 
আল্লাহ্‌ ও মানুষকে প্রতারিত করিতে চায় । | 

3415 41 201 2:85 আর তাহারা সামান্যই আল্লাহ্‌কে স্মরণ করে। 

আব্দুর রহমান ইব্‌ন যায়েদ ইব্‌ন আসলাম (র) বলেন ঃ উহারা হইল মুশরিক । 
সঠিক কথা হইল, মুনাফেক, মুশরিক, কাফির সকলের জন্যই আয়াতটি সমানভাবে 
প্রযোজ্য । তাই স্বাভাবতই মুশরিকগণ উহার অর্তগত। তাই আল্লাহ্‌ বলেন ৪ (৫1 
2555 (510 ২5, 5545132 অৰ্থাৎ তাহারা ফাসাদ করে, নষ্ট করে এবং শীঘ্রই 
তাহাদের নীচতা প্রকাশ পাইবে জ্ঞানীদের সামনে । তাহারা যাহা গোপন করে আল্লাহ 
তাহা প্রকাশ করিয়া দেন তাহাদের চেহারায় কথায় ও কাজে । আর যদি কেহ কোন 
কিছু অন্তরে গোপন রাখে আল্লাহ্‌ সেই অনুযায়ী তাহার বাহ্যিক আমল প্রকাশ করাইয়া 
দেন। তাহা ভাল হইলে ভাল আর মন্দ হইলে মন্দ। রিয়াকারের কার্যকলাপ নির্বোধ 
ছাড়া কাহারও উপর প্রভাব ফেলিতে পারে না। অপর দিকে সৃক্ষ্াদশী মুমিনগণ উহা 
. গ্রহণ করে না। কারণ, গায়েবের মালিক আল্লাহ্‌ অচিরেই তাহাদের সামনে তাহাদের 
প্রতারণা উদঘাটিত করিয়া দেন। 

আল্লাহ্‌ বলেন ৪ 1875১০25০10 ১০415 5116 অর্থাৎ মানরজাতির আদি 
পুরুষ আদমকে (আ) মাটি দ্বারা সৃষ্টি করিয়া আল্লাহ্‌ তা'আলা মানব সৃষ্টির যাত্রা শুরু 
করেন। অতঃপর তিনি তাহার বংশধর সৃষ্টি করেন বীর্য দ্বারা । 219) ১4৫1৯ 1 
অর্থাৎ পুরুষ ও নারী রূপে । ইহা আল্লাহ্র অনুগ্রহ ও করুণা যে, তিনি নিঃসঙ্গ পুরুষকে 
ন কত থৰ: তভো জারা সার কযা তাহ বানের 
মাধ্যমে জুটি বাধার ব্যবস্থা করিয়াছেন। 


Contents 


২৮৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


তঃপর আল্লাহ্‌ বলেন ৪ (০13 41 ০:52 ০ ১০ 4০৯90 অর্থাৎ কখন 
নারী গর্ভবতী হয়, কখন প্রসব করে তাহা সবই আল্লাহ্‌ জানেন। কোন কিছুই তাহার 
নিকট গোপন থাকে না। তাই আন্রাহ্‌ বলেন ঃ 


31,১5045-450 ১০41 ৩11৮5৯45174 SYNE os bi নিচ 
- lis 
অর্থাৎ এমন কোন পাতা ঝরিয়া পড়ে না যাহা আল্লাহ্‌ জানেন না। আর না পৃথিবীর 


আঁধার গর্ভে এমন কোন দানা রহিয়াছে, না কোন সজীব বস্তু, না কোন শুষ্ক বস্তু 
সুস্পষ্টভাবে কিতাবে লিপিবদ্ধ নহে। 


BB de oss 2 


প্রাসংগিক আয়াত ELST Ad UG KE Yn os 
JU KEI ill ple lta sie ৫? এর সবিস্তার 
বিশ্লেষণ ইতিপূর্বে প্রদত্ত হইয়াছে। 

আল্লাহ্‌ তা'আলা বলেন $ 

lis ৬৪ y tae ie eis 3০০৭ ১০ a lg 
কোন দীর্ঘজীবির দীর্ঘজীবন ও স্বল্লায়ু ব্যক্তির আয়ু হ্রাস কিতাবে লিপিবদ্ধতার 
বাহিরে ঘটে না। অর্থাৎ কাহারও আয়ু দীর্ঘ বা হৃস্ব হওয়ার ব্যাপারটি আল্লাহ্‌ পাকের 
আদি গ্রন্থে লিপিবদ্ধ রহিয়াছে। 

1০০ ১ ০৭৪১৫ ? বাক্যাংশের “হু" সর্বনামটি ব্যক্তি সত্তার স্থলাভিষিক্ত নহে, 
জাতি সত্তার স্থলাভিষিক্ত হইয়াছে। কারণ, আল্লাহ্‌র আদিগ্রন্থে যাহার দীর্ঘ জীবন 
লিপিবদ্ধ হইয়াছে, তাহার আয়ু হ্রাস পাইতে পারে না। ইব্‌ন জারীর (র) ইহার 
উদাহরণ স্বরূপ বলেন ঃ যেমন কেহ বলিল, আমার কাছে এক গজ কাপড় ও উহার 
অর্ধেক আছে। এখানে উহার বলিতে অন্য এক গজ কাপড়ের অর্ধেক বুঝানো হইয়াছে। 

আওফী (র) ইব্‌ন আব্বাস (রো) হইতে বর্ণনা করেন ৪ আলোচ্য আয়াতের তাৎপর্য 
এই যে, আল্লাহ্‌ যাহার জন্য তাহার আদি গ্রন্থে দীর্ঘ জীবন নির্ধারণ করিয়াছেন সে উহা 
পূর্ণ না করিয়া মারা যাইবে না এবং যাহার জন্য তিনি উহার স্বল্নাযু লিপিবদ্ধ করিয়াছেন 
সে সেই আয়ু প্রাপ্তির ক্ষণেই মৃত্যুবরণ করিবে । সর্বজ্ঞ আল্লাহ্‌র জন্য এই নির্ধারণ অতি 
সহজ কাজ । 

যাহ্হাক ইব্‌ন মুযাহিম (র) এবং আবদুর রহমান ইবৃন যায়েদ ইব্ন (র) আসলাম 
তাহার পিতা হইতে অনুরূপ বর্ণনা করেন। 


Contents 


সূরা ফাতির ২৮৯ 


035 চে ২| ১০০ ১০০৪9, অর্থাৎ নির্ধারিত সময় পূর্ণ না করিয়া অসম্পূর্ণ 
অবস্থায় যে সন্তান গর্ত হইতে ভূমিষ্ট হয় । আব্দুর রহমান (র) তাহার তাফসীরে লিখেন 
ঃ লোকেরা কি দেখিতে পায় না যে, কেহ শতবর্ষ পূর্ণ করিয়া মারা যায় আর কেহ গর্ভ 
হইতে জন্মলগ্নেই মারা যায় । আলোচ্য আয়াতে এই সব কথাই বলা হইয়াছে । 
কাতাদাহ্‌ বলেন ঃ যাহাদের কম বয়সের কথা বলা হইয়াছে তাহারা হইল ষাটের 
কম বয়সে মারা যাওয়ার লোক। ্‌ 


eof re 


Cent OL NP সেল সত 
বয়স দিয়া সৃষ্টি করেন না। এক একজনকে এক এক বয়স দিয়া সৃষ্টি করেন। কাহারও 
বেশী, কাহারও কম। এই নির্ধারণ কিতাবে প্রত্যেকের জন্যে লিপিবদ্ধ রহিয়াছে। 
18 


চা er 


১০: ১. অর্থাৎ কিছু কর য় দিনে দিনে (লি মাসে 
মাসে ও বছরে বছরে আয়ু কমিতে থাকা। পূর্ণ আয়ুর খবর তো কেবল আল্লাহরই কাছে 
লেখা আছে। 

এই বর্ণনাটি ইবৃন জারীর (র) আবু মালিক (র) হইতে উদ্ধত করেন। সুদ্দী ও 
আতা খোরাসানী (র) এই মতই পোষণ করেন। ইব্‌ন জারীর (র) অবশ্য প্রথমোক্ত 
মত পছন্দ করিয়াছেন। উহা পূর্বে বর্ণিত হইয়াছে। এই আয়াতের তাফসীর প্রসংগে 
ইমাম নাসায়ী রে) বলেন £ আহমদ ইব্‌ন ইয়াহয়া (র) .... আনাস (রো) হইতে 
বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সা)-কে বলিতে শুনিয়াছে, যদি কেহ তাহার রুযী 
বৃদ্ধি হইলে খুশী হয় ও আয়ু বৃদ্ধি কামনা করে সে যেন আতিথেয়তার হক আদায় 
করে। বুখারী ও মুসলিমে ইহা উদ্ধৃত হইয়াছে । ইউনুস ইবৃন ইয়ালা হইতে আবু দাউদ 
(র) ইহা বর্ণনা করেন । 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আমার পিতা হইতে বর্ণিত। তিনি বলেন ৪ 
রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, নিশ্চয় আল্লাহ কাহারও নির্ধারিত মৃত্যুক্ষণ বিলম্কিত করেন না। 
নেক সন্তান লালন দ্বারা তাদের কৃত দোয়ার যে সুফল সে পায় তাহা কবরের জীবনে 
পাইয়া থাকে। আয়ু বৃদ্ধির অর্থ ইহাই। 

আল্লাহ্‌ বলেন %*.. 4। 4 4115 01 অর্থাৎ এই কাজ তাহার জন্য খুবই সহজ। 
কারণ, সমগ্র সৃষ্টির আদি অন্তের সব কিছুর জ্ঞান তাহার 'সবিস্তারে বিদ্যমান । 
সুক্স্াতিসৃক্ষ্ম ব্যাপারও তাহার জ্ঞানের অগোচরে নহে। 


ইব্‌ন কাছীর-_-৩৭ (৯ম) 


Contents 


২৯০ তাফসীরে ইব্ন কাছীর 


SBIR SEL LD STAGES OY) 
Pee 200545456৮৮ ৫৫৫ east rs 
০6৮৫6 ল্য 53 ০%১5৫45 4৫8 81011425 


১২. দরিয়া দুইটি এক রূপ নহে-একটির পানি সুমিষ্ট ও সুপেয়, অপরটির 
পানি লোনা, খর ৷ প্রত্যেকটি হইতে তোমরা তাজা গোশ্ত আহার কর। এবং 

₹কার যাহা তোমরা পরিধান কর এবং রত্বাবলী আহরণ কর এবং উহার বুক 
 চিরিয়া নৌযান চলাচল করে যাহাত তোমরা তাহার অনুগ্রহ অনুসন্ধান করিতে পার 
এবং যাহাতে তোমরা কৃতজ্ঞ হও । 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলার অসীম কুদরতে সৃষ্ট বিচিত্র সৃষ্টির মধ্য হইতে তিনি 
উদাহরণ স্বরূপ এমন দুইটি জলপথের উল্লেখ করিয়াছেন যাহার একটি হইল ছোট বড় 
নদী-নালা যাহা জনপদকে সজীব রাখার জন্যে দেশের অভ্যন্তরে প্রবাহিত শহরে, বন্দরে 
ও গ্রামে-গঞ্জে মানুষের পানাহার ও অন্যান্য প্রয়োজন মিটাইয়া থাকে । এইগুলির পানি 
হয় সুমিষ্ট সুপেয় । পক্ষান্তরে দেশের বহিভাগে রত্গর্ভ উপসাগর ও মহাসাগর অবস্থান 
করে যাহার বুকে বড় জাহাজ বিচরণ করিয়া আন্তর্জাতিক যোগাযোগ ও 
ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টি করে। উহার পানি থাকে লোনা ও খার। 

1০ 1% অৰ্থাৎ লোনা ও খর। 

tk (1১15 4 ১০ প্রত্যেকটি হইতে তোমরা তাজা গোশত আহার 
কর অর্থাৎ মৎস্য ভক্ষণ কর। (১১ {= 5১2,554, এবং তোমরা আহরণ 

অলংকার রত্বাবলী যাহা তোমরা পরিধান কর। 

যেমন তিনি অন্যত্র বলেন $ 

DUE CE A LS SSI LES 

অর্থাৎ উভয়টি হইতে মণি-মুক্তা ও মারজান পাথর নির্গত হয়। অতএব তোমাদের 
প্রভুর কোন নি‘আমতকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করিতে পার? 

আল্লাহ্‌ পাক বলেন ঃ 

Ao asi Ul ok অর্থাৎ জাহাজগুলিকে তোমরা দেখিতে পাও যে, উহার 


বুক চিরিয়া, পানি কাটিয়া অগ্রসর হয় এবং অগ্রভাগ দ্রধুর মত ও অবয়ব অনেকটা 
পাখীর মত। 


Contents 


সূরা ফাতির ২৯১ 


মুজাহিদ (র) বলেন £ হাওয়া জাহাজগুলিকে পরিচালিত করে। এবং বিরাট জাহাজ 
ছাড়া হাওয়াকে নাড়াইতে পার না। 

4৮১ ০ (১৯১ অর্থাৎ বন্দর হইতে বন্দরে ও একদেশ হইতে অপর দেশে 
মালামলি আনা নেওয়ার মাধ্যমে তোমরা আল্লাহ্‌র অনুহ সন্ধান করিয়া থাক। 

১৬১৫০ ৮15অর্থাৎ আল্লাহপাক তোমাদের জন্য তাহার সৃষ্ট সমুদ্রকে 
তোমাদের অধীন করিয়া দিয়াছেন। তোমরা উহার ব্যবহার ও যথা ইচ্ছা তথায় 
গমনাগমন করিতে পার। ইহাতে তোমরা আল্লাহ্‌র কৃতজ্ঞতা আদায় করিবে । ইহা 
USGS হারার রাও নাত ON নিট 
ব্যবস্থা রাখিয়াছেন। 


SEEM DANE IE BEEN LN OY) 
১2050 21 LS SS KYL ১2৮ পর্বতে? 1৫ 


রি ৮ / 1d পার্ট 2 A 
ie ৫2 2১১১ ০5 2: 


পে 5 99 3 


G1 2786 1৪৮ la) SAIS wl (\£) 
: 6939 ৬ 6,5০১ 2৫১25 


১৩. তিনি রাত্রিকে দিবসে প্রবিষ্ট করান এবং দিবসকে প্রবিষ্ট করান রাত্রিতে; 
তিনি সূর্য ও চন্দ্রকে করিয়াছেন নিয়ন্ত্রিত; প্রত্যেকে পরিভ্রমণ করে এক নির্দিষ্ট কাল 
পর্যন্ত । তিনিই আল্লাহ্‌, তোমাদের প্রতিপালক । সার্বভৌমতৃ তাহারই এবং তোমরা 
আল্লাহ্‌র পরিবর্তে যাহাদিগকে ডাক তাহারা তো খেজুরের আটির আবরণেরও 
অধিকারী নহে । 

১৪. তোমরা তাহাদিগকে আহ্বান করিলে তাহারা তোমাদিগের আহ্বান শুনিবে 
না, শুনিলেও তোমাদিগের আহ্বানে সাড়া দিবে না। তোমরা তাহাদিগকে যে শরীক 
তোমাকে অবহিত করিতে পারে না। 

তাফসীর £ আলোচ্য আয়াতের বিষয়বস্তু আল্লাহ্‌ পাকের পরিপূর্ণ কুদরত ও বিশাল 
প্রতিপত্তির নিদর্শন । যথা রাত্রিকে আধারপূর্ণ ও দিনকে আলোকিত করা, কখনও রাত্রি 
ছোট ও দিন বড়, আবার কোন সময় সমান সমান ইত্যাদি । 


Contents 


২৯২ | তাফসীরে ইব্‌ন কাছীর 


০2511 ০,251] ০৯:০5 তিনি সূর্য ও চন্ত্রকে নিয়ন্ত্রিত করিয়াছেন অর্থাৎ চলমান 
নক্ষত্রমণ্ডলী ও স্থায়ী উজ্জ্বল নক্ষত্র তাহাদের কক্ষপথে আলোকময় অবয়ব নিয়া নির্দিষ্ট 
সময়ে মহাশূন্যে বিচরণ করিতেছে। ইহা সবই ঘটিতেছে একমাত্র মহা প্রতাপান্নিত 
বিধান দাতা ও নির্ধারণকর্তার নির্ধারিত নিয়ম নীতিতে । 

১১ ৪৯১৯5 কিয়ামত পর্যন্ত এইভাবে চলিবে। ? ৫?) £1 1 415 
অর্থাৎ এই সব যিনি করিয়াছেন তিনিই তোমাদের শ্রেষ্ঠতম এবং তিনি ছাড়া অন্য কোন 
প্রতিপালক ইলাহ নাই, আন্নাহ্‌ ছাড়া যাহাদিগকে তোমরা ডাক। 

4১১ ১ 2১25 251 অর্থাৎ প্রতিমা ও তোমাদের কল্পিত প্রভুত্বের অংশীদারগণ 
যথা ফেরেশতা, জিন ইত্যাদি । 

৯:৮৪ ০-০ ০১৫4৮. তাহারা তো খেজুরের বিচির উপর হালকা বাকলটুকুর 
মত নগণ্যতম 'বস্তুরও মালিক নহে। এই ব্যাখ্যা প্রদান করেন ইব্‌ন আব্বাস (রা) 
মুজাহিদ, ইকরিমাহ, আতা, আতিয়া আওফী হাসান ও কাতাদাহ্‌ (র) প্রমুখ । 

৮০১1১: ১৮555 ১| আল্লাহ্‌ ছাড়া যে সব মনগড়া প্রভুকে তোমরা 
ডাক তাহারা তোমাদের ডাক শোনে না। কারণ, তাহারা নিষ্প্রাণ জড় বস্তু । 

<] 2501 251১০০ ১4, যদি তাহারা শুনিতে পাইত, তথাপি তাহারা 
তোমাদের প্রার্থিত বস্তুর কোন কিছুই দিতে পারিত না। 

২৩১) ০৬১৯৫ 741281| 252 অর্থাৎ কিয়ামতের দিন তোমাদের সহিত 
তাহারা সম্পর্কই অস্বীকার করিবে । যেমন আল্লাহ্‌ পাক অন্যত্র বলেন £ 


৩4 


১০52211414-8৯50১১০৮:4৯০4৭১৪ 
০০১৪৫৮৫০১০১ LAS lel CH A All ts Byles 
অর্থাৎ যাহারা আল্লাহ্‌ ব্যতীত অন্য প্রভুকে ডাকিয়া বিভ্রান্ত হইয়াছে, তাহারা 

কিয়ামত পর্যন্ত তাহাদের ডাকে সাড়া দিবে না। তাহাদের ডাকাডাকি হইতে উহারা 

উদাসীন হাশরের দিন যখন সকল মানুষকে সমবেত করা হইবে তখন উহারা উপাসক 
দের শত্রু হইয়া দাড়াইবে এবং উহারা তাহাদের সকল উপাসনা অস্বীকার করিবে । 
আল্লাহ্‌ পাক অন্যত্র আরও বলেন £ 


০ 2 ভীত 2 জজ তি উর ০ 5 41০59 5 ০46০3 J ef o LEAS 
£ ৩ oer ere 8 fo পাশ 
- lid le UMS 


Contents 


সূরা ফাতির | ২৯৩ 


অর্থাৎ তাহারা অন্যান্য ইলাহ গ্রহণ করে যেন তাহারা তাহাদের জন্য সহায়ক হয়। 
কখনও নহে; শীঘ্বই উহারা উপাসকদের উপাসনা অস্বীকার করিবে, এবং তাহাদের 
পরিপন্থী হইবে। 

১১৯ ৫৯০ 4১525 অর্থাৎ তোমাকে কার্যসমূহের ভাবী পরিণতি ও ফলাফল 
সম্পর্কে সর্বজ্ঞ সত্তার মত কেহই ওয়াকেবহাল করিতে পারিবে না। 

কাতাদাহ্‌ রে) বলেন ঃ স্বয়ং আল্লাহ্‌ ব্যতীত সঠিক সংবাদ কাহারও পক্ষে প্রদান 
করা সম্ভব নহে। 


৫012 2159 2126610৩056 0০) 


০১৫ 
৩.5 পো পেপার উপ ULES 
০৯: ৬৪৯$91 21 (১. 
0 Ea Pa 38 রি ৫৩! (Vv) 

' 9 3 Fe 2১ 22 2 1৫ রি 
dl) A ৪৩৫ Last 355, 5) ১ YS (\A) 
‘32 °°? SS hs তি ১৫ ৫6 2% « 9 2 
2) 201 ৮১৯১1 HES 5229228৩৯ 


৮204৫৮৮4115 Ae ৫৫৮ 220 9304 L272 
E055 2 24 FAFA BE ১ (৮৪2) OS 
১404) 45 SRSA 


১৫. হে মানুষ! তোমরা তো আল্লাহ্র মুখাপেক্ষী; কিন্তু আল্লাহ্‌ অভাবমুক্ত ও 

ংসার্হ । 

১৬. তিনি ইচ্ছা করিলে তোমাদিগকে অপসৃত করিতে পারেন এবং এক নূতন 
সৃষ্টি আনয়ন করিতে পারেন। , 
* ১৭. ইহা আল্লাহ্র পক্ষে কঠিন নহে । 

১৮. কোন বহনকারী অন্যের বোঝা বহন করিবে না; কোন ভারাক্রান্ত ব্যক্তি 
যদি কাহাকেও ভার বহন করিতে আহ্বান করে, তবে উহার কিছুই বহন করা 
হইবে না। এমনকি নিকটাত্মীয় হইলেও । তুমি কেবল তাহাদিগকেই সতর্ক করিতে 


Contents 


২৯৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


পার যাহারা তাহাদিগের প্রতিপালককে না দেখিয়া ভয় করে ও সালাত কায়েম 
করে । যে ব্যক্তি নিজকে পরিশোধন করে সে তো পরিশোধন করে নিজেরই 
কল্যাণের জন্য । প্রত্যাবর্তন তো আল্লাহরই নিকট । 

তাফসীর £ আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলা তাহার সার্বিক অমুখাপেক্ষিতা ও 
সৃষ্টির তাহার কাছে সার্বিক মুখাপেক্ষিতার দিকটি তুলিয়া ধরিয়াছেন। কারণ, তিনি 
কাহারও কাছে কিছু চাহেন, না। কিন্তু সমগ্র সৃষ্টি তাহার সাহায্যের ভিখারী । তাই 
আল্লাহ বলেন £ dlls 27820557441 (610 

অর্থাৎ হে মানুষ! তোমরা তোমাদের প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকটি পদক্ষেপ ও 
কার্যকলাপে আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী । কিন্তু আল্লাহ কোন ব্যাপারেই কাহারও 
মুখাপেক্ষী নহেন। কারণ, তিনি অভাব মুক্ত । 

Sas dell 10, অর্থাৎ অভাবমুক্ত একমাত্র তিনিই এবং এই ব্যাপারে 
নির্ধারণ করেন এবং যাহা কিছু বিধি-বিধান দেন, সকল কিছুর জন্যই তিনি প্রশংসনীয় । 

০৯৪1১ ০2০45552092 ০1 অর্থাৎ হে মানব! যদি তিনি চাহেন তো 
তোমাদিগকে অপসৃত করিবেন এবং অন্য জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করিবেন। 
ইহা তাহার জন্য আদৌ কঠিন কাজ নহে। 

১১১০৪ ৭1 ৮ 41 0১ অর্থাৎ ইহা তাহার জন্য মোটেই বড় কাজ নহে। 

৪১ 989 5১১15 ১১5৭ অর্থাৎ কিয়ামতের দিন কেহ অন্য কাহারও পাপের বোঝা 
বহন করিবেনা। " 

(1৯ 441 8185০ £55 00 অর্থাৎ সেদিন যদি কাহাকেও বোঝা কিংবা উহার 

ংশ বিশেষ বহন করিবার জন্য ডাকাডাকি কর তাহাতে ফল হইবে না, ক 
আগাইয়া আসিবে না। 

lS LE sh Ls JY EE RE SEE 
হইতে কিছুমাত্রও বহন করা হইবে না। মা-বাপ, সন্তান-সন্ততিও আগাইবে না। কারণ, 
প্রত্যেকেই নিজ নিজ ভাবনায় মশগুল থাকিবে। 

(61০ UGE LS আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে ইকরিমা (র) বলেন ৪ 
কিয়ামতের দিনেও প্রতিবেশীরা পরস্পরের পাশাপাশি অবস্থান করিবে। তখন কাফির 
প্রতিবেশী মু'মিন প্রতিবেশীকে বলিবে, হে মু'মিন। আমি তো তোমাকে চিনি। 
পৃথিবীতে আমি তোমার জন্য কত কিছু করিয়াছি। এখন আমার এই বিপদের দিনে 
তুমি সাহায্য কর। তাই মু'মিন পরোয়ারদেগারের দরবারে তাহার জন্য সুপারিশ 
করিবে । কিন্তু পরোয়ারদেগার উহা প্রত্যাখ্যান করিবেন এবং কাফিরকে সেখান হইতে 


Contents 


সূরা ফাতির ২৯৫ 


_ নিয়া জাহান্নামে নিক্ষেপ করিবেন। তেমনি সেদিন পিতাও সন্তানদের সাথে অবস্থান 
করিবে । ফলে পিতা বলিবে, হে আমার পুত্র! আমি তোমার জন্য কত কিছু করিয়াছি । 
আজ আমি বিপদে পড়িয়াছি। তোমার সামান্য পুণ্য আমাকে দিলে বিপদমুক্ত হইতে 
পারি। পুত্র জবাব দিবে, হে আমার পিতা! আপনার দাবী অতি নগণ্য এবং উহা 
দেওয়াও খুব সহজ । কিন্তু আজ আমিও আপনার মত ভয় পাইতেছি। তাই আপনার 
* চাহিদা পূরণের ক্ষমতা আমার নাই । তেমনি স্বামী-স্ত্রীও কাছাকাছি অবস্থান করিবে 
এবং স্বামী-্ত্রীকে পার্থিব জীবনের ভালবাসা ও আদর যত্তের কথা স্মরণ করাইয়া শুধু 
একটি মাত্র পুণ্যের দাবী করিয়া প্রত্যাখাত হইবে । পিতাকে পুত্র যেরূপ জবাব দিবে, 
সেও স্বামীকে অন্ধপ জবাব দিবে । 


আল্লাহ্‌ তা'আলা অন্যত্র বলেন ঃ 
£০০ 5৪০ + 340d বণ ও পর ৪:95 পপ 
Ls ol ie ale Lb oe IV ES 
অর্থাৎ সেদিন পিতা পুত্র হইতে সাহায্য পাইবে না এবং পুত্র পিতা হইতে কোনই 
সুফল পাইবে না। 
আল্লাহ্‌ তা'আলা আরও বলেন ঃ 
১55844045৮5 
is 
অর্থাৎ সেইদিন প্রত্যেকে নিজ ভাই, মা, বাপ, কন্যা ও পুত্র হইতে ভাগিয়া যাইবে। 
তাহাদের প্রত্যেকেই সেদিন নিজ নিজ অবস্থা নিয়া মশগুল থাকিবে । ইব্‌ন আবূ হাতিম 
(র) ..... ইকরিমা (রা) হইতে ইহা বর্ণনা করেন। 
আল্লাহ্‌ পাক বলেন ঃ 
ELAN ali SAM ED SEED CADIS Ll 
অর্থাৎ তুমি যাহা নিয়া আবির্ভূত হইয়াছ উহা হইতে শুধু সূক্ষ্ম দৃষ্টিসম্পন্ন জ্ঞানী 
লোকগণই শিক্ষা গ্রহণ করিবে । কারণ যাহারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহ্র 
নির্দেশাবলী মানিয়া চলে । 
57 (05 ০55 ১ অর্থাৎ যাহারা নেক কাজ করিল উহার সুফল 
দ্বারা তাহারা উপকৃত হইবে । 
all 111 01 অর্থাৎ প্ৰত্যাবৰ্তন ও আশ্রয়স্থল একমাত্র আল্লাহ্‌ । তিনি দ্রুত 


হিসাব গ্রহণকারী ৷ শীঘ্রই তিনি সকল আমলকারীকে নিজ নিজ আমলের প্রতিদান 
দিবেন। যে ভাল করিবে সে ভাল ফল পাইবে এবং যে মন্দ কাজ করিবে সে মন্দ ফল 


'পাইবে। 


Contents 


২৯৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


0৮5015 459। 440৭) 


522 পাত 51216), ৮৫০ 
95515 546) %$ (০) 
৫959৮2১৫০11 2 
9১১০1 5480১ (1), 
৫০, 32৮৬ 5 পোঁটি। ৬৫০ *1 রডের “ 
HESS MEL BIN YEN (1) 
29. তা গলার 


Ux Bo BA bs 


০%১১) 001, (া) 

১88৩3 ০১5519525% ৮44/6,05) 
12/48/5৩5৫ ০৬৫ ৩৫ 26৩0০) 
ox SLs rl 

CAL OE ELVES Dd STEN 


১৯. সমান নহে অন্ধ ও চক্ষুম্মান, 

২০. অন্ধকার ও আলো, 

২১, ছায়া ও রৌদ্র, 

২২. সমান নহে জীবিত ও মৃত। আল্লাহ্‌ যাহাকে ইচ্ছা শ্রবণ করান, তুমি 
শুনাইতে সমর্থ হইবে না যাহারা কবরে রহিয়াছে, তাহাদিগকে । 

২৩. তুমি একজন সতর্ককারী মাত্র । 

২৪. আমি তো তোমাকে সত্যসহ প্রেরণ করিয়াছি সু-সংবাদদাতা ও সতর্ককারী 
রূপে; এমন কোন সম্প্রদায় নাই যাহার নিকট সতর্ককারী প্রেরিত হয় নাই। 


Contents 


সূরা ফাতির ২৯৭ 


২৫. ইহারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে ইহাদিগের 
পূর্ববর্তীগণও তো মিথ্যা আরোপ করিয়াছিল। তাহাদের নিকট আসিয়াছিল 
তাহাদের রাসূলগণ সুস্পষ্ট নিদর্শন, গ্রন্থাদি ও দীপ্তিমান কিতাবসহ। 

২৬. অতঃপর আমি কাফিরদিগকে শাস্তি দিয়াছিলাম। কী ভয়ংকর আমার 
শাস্তি । 

তাফসীর £ এখানে আল্লাহ্‌ তা“আলা মু'মিন ও কাফিরের পার্থক্য সুস্পষ্ট রূপে 
বুঝাইবার জন্য পরস্পর বিপরীত অবস্থার কয়েকটি উদাহরণ পেশ করিয়াছেন । যেমন 
অন্ধ ও চক্ষুম্মান, অন্ধকার ও আলো, ছায়া ও রৌদ্র এবং জীবিত ও মৃত কখনও সমান 
হইতে পারে না; ঠিক তেমনি মু'মিনরা হইল জীবিত ও কাফিররা হইল মৃত। যেমন 
তিনি অন্যত্র বলেন ঃ 


Foss 


isle dibs Elita 
ppl ot LE 3 
অর্থাৎ যে ব্যক্তি মৃত ছিল, তারপর আমি জীবিত করিয়াছি এবং তাহার জন্য আলো 
প্রদান করিয়াছি যাহার সাহায্যে সে মানুষের মাঝে বিচরণ করে, সে কি তাহার সমান 
হইতে পারে, যে ব্যক্তি অন্ধকারে রহিয়াছে; যাহা হইতে সে উদ্ধার হওয়ার নহে। 
আল্লাহ্‌ তা'আলা অন্যত্র বলেন £ 


6৮৩৮৩ 


লন এপ সর একদল অন্ধ ও বধির, ০০ 
শ্রবণশক্তি সম্পন্ন । দল দুইটি কি সমান? 

সুতরাং মু'মিন হইল চক্ষুম্মান ও শ্রবণশক্তি সম্পন্ন ৷ সে দুনিয়ার আলোর অধিকারী 
হইয়া সোজা পথে চলিতে পারে । অত:পর পরকালে জান্নাতেও ছায়াঘেরা নহর বিশিষ্ট 
শান্তিময় পরিবেশে অবস্থান করিতে সমর্থ হয়। পক্ষান্তরে কাফির হইল অন্ধ ও বধির ৷ 
অন্ধকারে পথ চলিয়া বাহির হইবার পথ খুঁজিয়া পায় না। সে দুনিয়ায় ভ্রান্ত পথে 
উদভ্রান্তের মত ছুটিয়া বেড়ায় । ফলে আখেরাতেও উত্তাপ ও আগুনে স্থায়ীভাবে অবস্থান 
করিতে বাধ্য হয়। শীতলতার শান্তি হইতে সে চিরবঞ্চিত থাকে। 

2:২৫ ১০ ৫:৮2 4140 0। অর্থাৎ তিনি তাহাদিগকে দলীল প্রমাণ শুনার, গ্রহণ 
করার ও উহা মানিয়া চলার পথ নির্দেশ করেন। 

ay ৮৪ ০০-০১০০ট ০ 1০ মৃত ব্যক্তিরা কবরস্থ হওয়ার পর যেমন তাহার 
কোন কল্যাণ করার সুযোগ থাকে না, তেমনি কাফিররাও কবরস্থ মৃতের মত কোন 
কল্যাণ গ্রহণ করিতে পারে না। ঠিক একই অবস্থা মুশরিকগণের ৷ পাপাচার তাহাদের 


ইব্‌ন কাছীর__৩৮ (৯ম) 


Contents 


২৯৮ তাফসীরে ইব্ন কাছীর 


জন্য নির্ধারিত হইয়া গিয়াছে। উহা হইতে নিফৃতি লাভের উপায় নাই। তাই হিদায়েত 
গ্রহণের ক্ষমতাই তাহারা হারাইয়া বসিয়াছে। 

35 41 51 9| অর্থাৎ তোমার কাজ শুধু তাবলীগ করা ও সতর্ক করা৷ আল্লাহ্‌ 
যাহাকে ইচ্ছা পথ দেখাইবেন। আর যাহাকে ইচ্ছা বিভ্রান্ত রাখিবেন। 


(১:35 Lis GU JUL অর্থাৎ তুমি মু'মিনদের জন্য সুসংবাদাতা ও 
কাফিরদের জন্য সতর্ককারী। 


25512259581 24550 অর্থাৎ বনী আদমের এমন কোন জাতি নাই 


যাহার নিকট আমি সতর্ককারী পাঠাই নাই। এইভাবে আমি তাহাদের অজুহাত পেশ 
করার পথ বন্ধ করিতেছি। 

অন্যত্র আল্লাহ্‌ বলেন ৪ 4১১৪1১3১০৮০ 

অর্থাৎ নিঃসন্দেহে তুমি সতর্ককারী এবং প্রত্যেক জাতির জন্য পথ নির্দেশক 
রহিয়াছে। অন্যত্র আল্লাহ্‌ বলেন £ 


১০ ৮4০৪ ০৮5011953৯0 411 35551 0139০ ২৭ এুধ তেও 52 এ, 
CEN LEE SG 
অর্থাৎ অবশ্যই আমি প্রত্যেক জাতির মাঝে রাসূল পাঠাইয়াছি (এই বাণী নিয়া যে) 
আল্লাহ্‌র ইবাদত কর, তাগুত বর্জন কর। তাহাদের একদলকে আল্লাহ্‌ হেদায়েত দান 
করিয়াছেন আর অপর দলের জন্য বিভ্রান্তি সাব্যস্ত হইয়া রহিয়াছে । 
এই প্রসঙ্গে বু আয়াত রহিয়াছে । অতঃপর আল্লাহ্‌ বলেন ঃ 


off Mos or +7 0 coer er OF ৩৬%০লকক 92 er #90 


অর্থাৎ ্রফাশ্য মুজিযা ও রঃ রান ইতিপূর্বে যে সকল জি 
আসিয়াছিলেন তাহাদিগকেও একদল লোক তোমার মতই মিথ্যাচারী আখ্যা দিয়েছিল। 


১103 অর্থাৎ কিতাবসমূহ সহকারে । 

১১১৭1503541 অর্থাৎ সুস্পষ্ট সমুজ্বল গ্রন্থ সহকারে । 

(১১৯৫ ০2 ০১ অর্থাৎ এতদসত্তেও তাহারা রাসূলগণকে প্রত্যাখ্যান করিল। 
ফলে আমি শাস্তি ও লাঞ্কনাকর জীবন দিয়া তাহাদিগকে পাকড়াও করিলাম । 


১১৫3৫ ০৪54৪ অর্থাৎ দেখিলে তো কত ভয়াবহ আমার শাস্তি! 


Contents 
সূরা ফাতির ২৯০৯ 


৬ পরাগ () 
SIH bars tT GT YS 
9. 32 dd 


O 22 THIF 

AN BHI ALE SIN ৫0 ০৮৬ 05 0) 

G 22% $2, / রঃ (2d পি 2৫ [১৫ 
O VARS SIF 2745৩, ৭১1 ৬5৬০ ৩] 


২৭. তুমি কি দেখ না আল্লাহ আকাশ হইতে বৃষ্টিপাত করেন এবং আমি ইহা 
দ্বারা বিচিত্র ধরনের ফলমূল উদগত করি? পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের 
পথ-শুভ্র, লাল ও নিকষ কালো । 

২৮. এইভাবে রঙ বেরঙের মানুষ জন্তু ও আন“আম রহিয়াছে । আল্লাহ্র 
বান্দাদিগের মধ্যে যাহারা জ্ঞানী তাহারাই তাহাকে ভয় করে; আল্লাহ্‌ 
পরাক্রমশালী, ক্ষমাশীল । 

তাফসীর £ আলোচ্য আয়াতেও আল্লাহ্‌ তা'আলা তাহার অসীম কুদরতের কথা 
স্মরণ করাইয়া বান্দাগণকে সতর্ক করিতেছেন। একই পানি হইতে তিনি বিচিত্র ধরনের 
নানা রং বেরংয়ের বস্তু ও জীব সৃষ্টি করিতেছেন, যাহা অবশ্যই জ্ঞানীগণকে ভাবাইয়া 
তুলিবে ও সন্ত্রস্ত করিবে । একই পানি হইতে তিনি সবুজ, হলুদ, লাল ও সাদা ইত্যাকার 
কত রঙের ফল-ফসল সৃষ্টি করেন এবং উহার স্বাদ, দ্বাণ ও কল্যাণকারী বিভিন্ন ধরনের 
হইয়া থাকে । যেমন অন্য আয়াতে তিনি বলেন ঃ . 


পাতন 


fg LS ne Go 572048 টির তর ছি ক্রু ue ss এ এড 
sulle ১১৩ ৮৮৮৭। ৮০৮ ১লীও 91৮০ ৮০৪ ০০০১। ঞ$ 
পা তাও ৪ 55016. ২ এত ক ঠক এ এত রিজিক কক প 8.০ এ 
০11) ৬৪০1 4551 ৬৬০৮৯৮২০৮1০ TTY fe সর 


অর্থাৎ পাশাপাশি ভূখণ্গুলি বিভিন্ন বাগিচা আঙ্গুর, শস্য, খর্জুর বিজি শ্রেণীর ও 
একই শ্রেণীর; একই পানি দ্বারা উহা সিঞ্চিত। অথচ আমি একটির উপর অপরটির 
মর্যাদা দিয়াছি আহার্য হিসেবে; নিশ্চয় ইহাতে জ্ঞানীদের জন্য নিদর্শন রহিয়াছে। 

এখানে আল্লাহ্‌ পাক বলেন ঃ 

EAE. us Jl 


Contents 


৩০০ তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থাৎ তিনি নানা রংয়ের পাহাড় সৃষ্টি করিয়াছেন। দেখা যায়, কতক সাদী, কতক 
লাল, কতক কালো এবং উহার মধ্যকার পথগুলো অনুরূপ বিচিত্র রঙের হইয়া থাকে। 

১২ হইল ₹এ.২ এর বহু বচন। অর্থাৎ বহু বিচিত্র বর্ণের । 

ইব্‌ন আব্বাস (রা) বলেন £ এখানে ১.২ দ্বারা বিচিত্র গিরিপথের কথা বুঝানো 
হইয়াছে। 

আবু মালিক, আতা খোরাসানী, কাতাদাহ্‌ এবং স্ুদ্দী (র) ও অনুরূপ ব্যাখ্যা প্রদান 
করেন। ইকরিমা (র) বলেন £ ২১1১০ অর্থাৎ ঘনকৃষণ লম্বা পাহাড় । আবূ মালিক (র) 
আতা খোরাসানী এবং কাতাদাহ (র)-অনুরূপ অর্থ করিয়াছেন। 

ইব্‌ন জারীর (র) বলেন ঃ আরবগণ যখন কোন কাল বস্তুকে গাঢ় বুঝাইতে চাহে, 
তখন বলেন ৬:১১ ২১.০। অত্যধিক কাল বস্তু । 

এই জন্যই একদল তাফসীরকার এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, ইহাতে শব্দ 
প্রয়োগ আগ-পিছ করা হইয়াছে। অর্থাৎ ১১1১১ ২১ এর স্থলে ২১... -,১১1১: বলা 
হইয়াছে! অবশ্য এই মতটি প্রশ্ন সাপেক্ষ । 

অতঃপর আল্লাহ্‌ পাক বলেন ঃ 

UES LUNE STULL lilt or 

অর্থাৎ এইভাবেই জীব জগতের মানুষ ও জীবজস্তু রং বেরং রহিয়াছে। পৃথিবীর 
বুকে যাহা বিচরণ করে উহাকেই ০1১১ বলা হয়। ১.০; শব্দ এর পূর্বে উল্লেখ করায় 
ইহা খাছকে আম এর উপর আতফ করা হইয়াছে। মোট কথা মানুষ ও এইসব 
জীব-জস্তু রঙ-বেরঙের নানা শ্রেণীর হইয়া থাকে। মানুষের ভিতর হাবশী ও বার্বার 
জাতি অত্যন্ত কালো এবং রোমানরা একবারে সাদা । আরবীয়ানরা মধ্যম রংয়ের । আর 
ভারতীয় ধূসর বর্ণ বিশিষ্ট ইত্যাদি । আল্লাহ্‌ পাক অন্যত্র বলেন ৪ 

অর্থাৎ তোমাদের ভাষা ও রঙের বৈচিত্র্যের ভিতর শিক্ষিতদের জন্য অবশ্যই নিদর্শন 
রহিয়াছে। 

এইভাবে জীব-জন্তুর বিভিন্ন শ্রেণীর বিভিন্ন রঙ ছাড়াও একহি শ্রেণীর বিভিন্ন রঙ । 
এমন কি একই জীবের মধ্যেও বিভিন্ন রঙ দেখা যায়। পবিত্র ও মহান সেই সর্বোত্তম 
সৃষ্টিকর্তা । | 

হাফিজ আবূ বকর আল বাযযার তাহার ‘মুসনাদে’ বলেন £ যায়ল ইবৃন যাইল রর) 
ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন £ এক ব্যক্তি নবী পাক (সা)-এর নিকট 
প্রশ্ন করিল-আপনার প্রভু কি রঙ লাগান? রাসূল (সা) জবাব দিলেন-হাঁ, তিনি এমন 


570191 


সূরা ফাতির ৩০১ 


লাল, হলুদ ও সাদা রঙ লাগান যাহা হাস করা যায় না। হাদীসটি মুরসাল ও মওকুফ 
উভয় রূপেই বর্ণিত । (আল্লাহ্‌ সর্বজ্ঞ ৷) 

এই কারণেই আল্লাহ্‌ পাক অতঃপর বলেন ৪ Lathe ba ৯০0৭ 
অর্থাৎ নিঃসন্দেহে আল্লাহ্‌কে ভয় করার সঠিক হক আর্ীয় “করে উলামারা যাহারা 
আল্লাহ্‌র পরিচিতি লাভ করিয়াছে । কারণ, আলিম ও আবিদগণ আল্লাহ্‌র উত্তম নাম 
সমূহ ও গুণাবলী এবং অসীম কুদরত সম্পর্কে সর্বাধিক জ্ঞাত ও উহার সহিত পূর্ণরূপে 
পরিচিত। তাই তাহাদের খোদাভীতিও তদনুরূপ পূর্ণতাপ্রাপ্ত হইয়া থাকে । অর্থাৎ উহা 
সর্বোচ্চ ও সর্বাধিক হইয়া দেখা দেয়। আলী ইব্‌ন আবূ তালহা ইব্‌ন আব্বাস (রা) 
হইতে বর্ণনা করেন ঃ ০115১০০১৭21 ৪১51০ অর্থাৎ যাহারা জানে যে, 


আল্লাহ্‌ তা'আলা সকল কিছুর উপর শক্তিমান। ইব্‌ন লহীআ ইব্‌ন আব্বাস (রা) হইতে 


বর্ণনা করেন। তিনি বলেন ঃ বান্দাগণের ভিতর আল্লাহ্র আলিম সেই ব্যক্তি, যে শির্ক 
করে না, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, তাহার উপদেশ পালন করে, 
তাহার সহিত সাক্ষাত হওয়া ও আমলের হিসাব-নিকাশ লওয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাস 
রাখে । সায়ীদ ইব্‌ন জুবায়ের রে) বলেন ঃ খোদাভীতি তোমার ও আল্লাহর নাফরমানীর 
মধ্যকার দেওয়াল বা অন্তরায়কে বলা হয়। 

হাসান বসরী রে) বলেন £ আলিম তাহাকে বলা হয়, যে লোক রাহমানুর রাহীমকে 
না দেখয়া ভয় করে এবং আল্লাহ্‌ যাহা পছন্দ করে তাহাই সে পছন্দ করে ও আল্লাহ্‌ 
যাহা অপছন্দ করে তাহা সে বর্জন করে। অতঃপর তিনি আলোচ্য আয়াত তিলাওয়াত 
করেন । 

ইব্‌ন মাসউদ (রা) বলেন ৪ অধিক হাদীস জানার নাম ইলম নহে। ইলম বলে 
অত্যধিক খোদাভীতিকে । আহমদ ইবৃন সালিহ (র) ইব্‌ন ওহব (র) সূত্রে মালিক (র) 
হইতে বর্ণনা করেন £ বহু হাদীস বর্ণানকারীকে আলিম বলা হয় না, ইলম হইল নূর 
যাহা আল্লাহ্‌ মানুষের অন্তরে সৃষ্টি করেন। 

আহমদ ইব্‌ন সালিহ আল মিসরী বলেন, বহু হাদীস বর্ণনা করিলেই খোদাভীতি 
সৃষ্টি হয় না। আল্লাহ্‌ যে ইলম ফরয করিয়াছেন উহা হইল আল্লাহ্‌ আল্লাহ্‌র কিতাব, 
সম্পর্কে জ্ঞাত হওয়া, অবশ্য এইগুলি রিওয়ায়েতের মাধ্যমেই অর্জিত হয়। আর তিনি 
যে নূর বানাইয়াছেন ইহার তাৎপর্য এই যে, ইলম এমন একটি আলো, যা দ্বারা সেই 
গুলি জানা ও বুঝা যায়। আবু হাইয়ান-এর সূত্রে জনৈক ব্যক্তি হইতে বর্ণিত। তিনি 
বলেন £ আলিম তিন প্রকারের (১) আল্লাহ্‌র বিধি নিষেধসহ আল্লাহ্‌কে জানার আলিম 
(২) আল্লাহ্র বিধি-বিধান ছাড়া আল্লাহকে জানার আলিম (৩) আন্মাহ্‌কে জানা ছাড়া 
আল্লাহ্র বিধি-বিধান জানার আলিম । প্রথম শ্রেণীর আলিমই আল্লাহকে ভয় করে এবং 


Contents 


৩০২ তাফসীরে ইব্‌ন কাছীর | 


সে আল্লাহ্র বিধি-নিষেধের সীমারেখা জানে । দ্বিতীয় শ্রেণীর আলিম আল্লাহ্‌কে ভয় 
করে বটে কিন্তু আল্লাহ্‌র বিধি-নিষেধের সীমারেখা জানে না। তৃতীয় শ্রেণীর আলিম 
আল্লাহর বিধি-নিষেধের সীমারেখা জানে বটে. কিন্তু আল্লাহকে ভয় করে না। 


91851 ss) LS LIU GY 6) (YA) 
S335 রি 0526 82456121854 
০৫726 41৮১5491655 ARTEL) 


২৯. যাহারা আল্লাহ্র কিতাব পাঠ করে, সালাত কায়েম করে, আমি 
তাহাদিগকে যে রিষ্ক দিয়াছি তাহা হইতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, 
তাহারাই আশা করিতে পারে তাহাদিগের এমন ব্যবসায়ের, যাহার ক্ষয় নাই। 

৩০. এই জন্য যে, আল্লাহ্‌ তাহাদিগের কর্মের পূর্ণ প্রতিফল দিবেন এবং তিনি 
নিজ অনুগ্রহে তাহাদিগকে আরও বেশী দিবেন। তিনি তো ক্ষমাশীল, গুণগ্রাহী। 

তাফসীর £ আন্রাহ্‌ তা'আলা এখানে তাহার মু'মিন বান্দাগণকে এই সংবাদ 
দিতেছেন, যাহারা আল্লাহ্‌র কিতাব পাঠ করে, তাহার উপর ঈমান রাখে, উহার আদেশ 
নিষেধসমূহ পালন করে, সালাত কায়েম করে এবং আল্লাহ্‌ প্রদত্ত রুধী হইতে শরীয়তের 
নির্দেশিত সময়ে দিনে ও রাতে দান করে তাহারাই 5,5 ১] 025 ১১৯১ অর্থাৎ 
আল্লাহ্র কাছে অবশ্যই সুফল লাভের নিশ্চিত আশা করিতে পারে। 

এই তাফসীরের শুরুতেই আমরা ফাযাইলুল কুরআন আলোচনা প্রসঙ্গে এই 
ব্যাপারে আলোচনা করিয়াছি। সেদিন কুরআন তাহার পাঁঠককে বলিবে, প্রত্যেক 
ব্যবসায়ী তাহার নিজ নিজ ব্যবসায়ের পেছনে রহিয়াছে এবং তুমি আজ সকল 
ব্যবসায়ের পেছনে রহিয়াছ। 

(1৮১8 ১০ ৯১৪9 ৯০১৯1 42851 অর্থাৎ তাহাদের নেক আমলের যথাযথ 
সুফল দেওয়ার পর নিজ অনুগ্রহে বহুগুণ বাড়াইয়া দেওয়া হইবে। 

"4 {৷ অৰ্থাৎ তিনি তাহাদের গোনাহের জন্য ক্ষমাশীল +১২:৯ অল্প আমলেও 
বিনিময় দানকারী । কাতাদাহ্‌ (র) বলেন £ঃ মুতাররিফ (র) যখন এই আয়াত 
তিলাওয়াত করিতেন, তখন বলিতেন-এই আয়াত তিলাওয়াতকারীদের জন্য । আবু 
সাঈদ খুদরী (রা) হইতে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে শুনিয়াছেন ঃ 
আল্লাহ্‌ পাক যখন কোন বান্দার উপর সক্তৃষ্ট হন তখন তিনি তাহার জন্য সাত প্রকার 
কল্যাণপ্রদ আমল সংযোগ করেন, যাহা সে করে নাই। পক্ষান্তরে তিনি বাহার উপর 


Contents 


সূরা ফাতির ৩০৩ 


EY 


অসন্তুষ্ট হন তাহার আমলের সহিত সাত প্রকার অকল্যাণকর আমল যোগ করেন যাহা 
সে করে নাই । হাদীসটি অত্যন্ত গরীব। 


9226? 2 রত A Arata 
EIS FIR ASN ৫5 এ 8012 ৮১) 
০42 ৪১৩৯ 4 Sj LCN 


Kd tie edt 

৩১. আমি তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করিয়াছি তাহা সত্য, ইহা 
0 কতজন কলংক! সারার সাদ নার রর রি মাল 
দেখেন। 

তাফসীর £ আল্লাহ্‌ বলেন ৪ 4411 ১০ 21:10 (5১5৩1 4505 অর্থাৎ হে মুহাম্মদ! 
তোমার নিকট যে কুরআন অবতীর্ণ করিয়াছি 4:22: 121 16:০2 9১ 9৯ অর্থাৎ 
তোমার পূর্বে যে সব কিতাব রহিয়াছে ইহা উহার সত্যতা বর্ণনা করে। উহাতে বলা 
হইয়াছে যে, এই গ্রন্থ মহান প্রতিপালকের তরফ হইতে অবতীর্ণ । 

০০০৫০১5১055 211 $। অর্থাৎ তিনি তাহাদের সকলের খবর রাখেন এবং 
কাহাকে কাহাদের উপর মর্ধাদা দিতে হইবে তাহা তিনি বুঝেন। সুতরাং তিনি নবী ও 
রাসূলগণকে অন্যান্য সকল মানুষের উপর মর্যাদা দান করিয়াছেন। তেমনি একদল 
নবীকেও তিনি অন্য দলের উপর মর্ধাদা দান করিয়াছেন এবং একের উপর অন্যকে 
শ্রেষ্ঠতৃ দান করিয়াছেন । অবশেষে তিনি হযরত মুহাম্মদ (সা)-কে তাহাদের সকলের 
উপর শ্রেষ্ঠত্রে মর্যাদায় ভূষিত করিয়াছেন । 


AB bs os CES Ch EY CEES (YY) 


2 


2 2 252 2৫৩ র্ 
৯০) ৬১ 5274৮ ? EPA NSS 8:254-527 ৬ ol 


LAA 24103 ১2৫01 25) 


৩২. Vee se onesies Rel NAc Koc HEME WE 
তাহাদিগকে যাহাদিগকে আমি মনোনীত করিয়াছি । তবে তাহাদিগের কেহ নিজের 
প্রতি অত্যাচারী, কেহ মধ্যপন্থী এবং কেহ আল্লাহ্‌র ইচ্ছায় কল্যাণকর কাজে 
অগ্রগামী, ইহাই মহাঅনুগ্রহ | 


Contents 


৩০৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ অতঃপর আমি পূর্ববর্তী গ্রন্থের সমর্থনকারী 
এই শ্রেষ্ঠ কিতাবের ধারক ও বাহকগণকে আমার বান্দাদের ভিতর হইতে তাহাদিগকে 
পছন্দ করিয়াছি। তারপর তাহাদিগকে তিনটি শ্রেণীতে বিভক্ত করিয়াছি । 

--.১$1 10 ৮১০৪ অর্থাৎ তাহাদের একদল কোন কোন ফরয কাজে ক্রি 
করিল এবং কোন কোন হারাম কাজে জড়াইয়া পড়িল। 

০2৯০ ২ অর্থাৎ অপর দল ফরযগুলি আদায় করিল ও হারমসমূহ বর্জন 
করিল। কিন্তু তাহারা বেশ কিছু মুস্তাহাব ছাড়িয়া দিল ও বেশ কিছু মাকরূহ কাজ সম্পন্ন 
করিল। 

401১0 ০1০১311৭30:55 অর্থাৎ তৃতীয় দলটি ফরজ, ওয়াজিব, সুন্নত ও 
মুস্তাহাব আদায় করিল এবং হারাম ও মাকরহ কার্যাবলী বর্জন করিল। এমন কি অনেক 
মোবাহ কাজও বর্জন করিল। 

আলী ইব্‌ন আবূ তালহা (র) ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন ঃ 

৮১৮৪১ উঠিল এ এরা 85115 
অর্থাৎ উম্মতে মোহাম্মদীকে তিনি তাহার শ্রেষ্ঠতম গ্রন্থের জন্য মনোনীত 
করিয়াছেন। এবং তাহাদিগকে পূর্ববর্তী সকল কিতাবের উত্তরাধিকারী বানাইয়াছেন। 
তাই তাহাদের মধ্যকার অত্যাচারীগণকে তিনি ক্ষমা করিবেন। তেমনি মধ্যপন্থীগণকে 
তিনি হিসাব-নিকাশ সহজ করিবেন। আর অগ্রগামী দলকে তিনি বিনা হিসাবে জান্নাতে 
দাখিল করিবেন । 

আবুল কাসিম তিবরানী বলেন £ ইয়াহইয়া ইবুন উসমান ও আব্দুর রহমান ইব্‌ন 
মুআবিয়া (র) ...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত । রাসূলুল্লাহ্‌ (সা) একদিন 
বলেন ঃ আমার শাফাআত আমার উম্মতের কবীরা গুনাহে লিপ্তদের জন্য । 

ইব্‌ন আব্বাস (রা) বলেন £ কল্যাণের পথে অগ্রগামীরা বিনা হিসাবে বেহেশতে 
যাইবে । আর মধ্যপন্থা অবলম্বনকারী আল্লাহ্‌র রহমতে বেহেশতে যাইবে । তাহা ছাড়া 
অত্যাচারী দল ও আ'রাফবাসী হযরত মুহাম্মদ (সা) এর শাফাআতে বেহেশতে যাইবে । 
পূর্ববর্তীদের একাধিক ব্যক্তি বলিয়াছেন ঃ অত্যাচারী ও পাপাচারী মুসলমানরাও আল্লাহ্‌র 
মনোনীত দলের অন্তর্ভুক্ত, যদিও তাহাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি বিদ্যমান । অন্যান্যরা 
বলেন ঃ পাপাচারী মুসলমান উম্মতে মুহাম্মদী (সা) এর দলভুক্ত নহে। অনুরূপ তাহারা 
আল্লাহ্‌র মনোনীত দলের অন্তর্ভুক্ত নহে। সুতরাং তাহারা আল্লাহ্‌র কিতাবসমূহেরও 
উত্তরাধিকারী নহে। 


Contents 


সূরা ফাতির ক 


ইবন আবূ হাতিম (র) বলেন আমার পিতা ..... ইবন আব্বাস হইতে বর্ণিত। 
নিজের উপর অত্যাচারী, পাপাচারীরা হইল কাফির । ইকরিমা (র) হইতে ইহা বর্ণিত 
এবং ইহা তাহার অভিমতও বটে । 

আবু নজীহ (র) মুজাহিদ হইতে বর্ণনা করেন, নিজের উপর অত্যাচারী তাহারা 
হইল বাম হাতে আমলনামা প্রাপ্তব্য ব্যক্তিগণ । 

যায়েদ ইব্‌ন আসলাম, হাসান ও কাতাদাহ্‌ (র) হইতে ইমাম মালিক (র) বর্ণনা 
করেন £ উহারা হইল মুনাফিক সম্পৃদায় । 

অবশেষে ইবৃন আব্বাস, হাসান ও কাতাদাহ্‌ (র) বলেন $ উপরোক্ত তিন ধরনের 
উম্মত মূলত: সূরা ওয়াকেয়ার শুরু ও শেষে উল্লেখিত তিন শ্রেণীর লোকজনই। সঠিক 
কথা এই যে, উক্ত আত্ম অত্যাচারীগণ এই উম্মতেরই অন্তর্ভুক্ত! 

ইব্‌ন জারীর (র) এই মতই পছন্দ করিয়াছেন । আয়াতের প্রকাশ্য অর্থে উহাই বুঝা 
যায়। ইহার সমর্থনে বিভিন্ন হাদীস একটি অপরটিকে শক্তিশালী করিয়াছে। আমরা 
ইনশাআল্লাহ্‌ সেইগুলি এক্ষণে তুলিয়া ধরিতে সচেষ্ট হইব। 
্‌ রাজ চি আবু 
সায়ীদ খুদরী (রা) হইতে বর্ণিত । রাসূলুল্লাহ্‌ (সা) বলেন 


eee 


a EAC AER ESE i 
dU lL slr oii 
আয়াতে উল্লেখিত তিন শ্ৰেণী মূলত: একই । তাহারা সকলেই জান্নাতী । এই সনদে 
হাদীসটি গরীব । ইহার সনদে অজ্ঞাত বর্ণনাকারী রহিয়াছে। ইব্‌ন জারীর ও ইব্‌ন আবূ 
হাতিম (র) শু'বা হইতে অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। রাসূল (সা) যে বলিয়াছেন 
তাহারা একই, উহার অর্থ তাহারা সকলেই এই উম্মতের লোক এবং তাহারা সকলেই 
জান্নাতী । যদিও জান্নাতে তাহাদের মর্যাদায় পার্থক্য থাকিবে। 
দ্বিতীয় হাদীস £ ইমাম আহমদ (র) বলেন, ইয়াহইয়া ইব্‌ন ইসহাক (র) .... আবূ ' 
দারদা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী করীম (সা)-কে বলিতে শুনিয়াছি 
আলোচ্য আয়াতে যাহাদিগকে কল্যাণের পথে অগ্রগামী বলা হইয়াছে, তাহারা বিনা 
হিসাবে জান্নাতী । যাহারা মাঝামাঝি স্তরের তাহাদের হিসাব-নিকাশ খুব সহজ হইবে । 
আর যাহারা আত্ম-অত্যাচারী ও পাপাচারী, তাহারা হাশর মাঠের কার্যকাল পর্যন্ত 
অপেক্ষমান থাকিবে । অবশেষে আল্লাহ্‌র রহমত লাভ করিবে । উহারাই তখন বলিবে ৫ 


94 Ellis did 5১9 ১১. ih dl 


Sos ee 0 


ইব্‌ন কাছীর_-৩৯ (৯ম) 


Contents 


৩০৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থাৎ প্রশংসা আল্লাহ্‌র, যিনি আমাদের দুঃখ-দুর্দশা দূর করিয়াছেন। আমাদের 
স্থায়ী আবাস দিয়াছেন যেখানে ক্লেশ আমাদিগকে স্পর্শ করে না এবং ক্লান্তিও স্পর্শ করে 
না। 

অন্য সূত্র £ ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, উসাইদ ইবন আসিম রে) ..... আবু 
দারদা (রো) হইতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌কে বলিতে শুনিয়াছি, আলোচ্য 
আয়াতের আত্মপীড়ক পাপীগণ আবদ্ধ থাকিয়া ক্লান্তি ও ক্লেশের শিকার হইবে। 
অতঃপর জান্নাতে প্রবেশ করিবে । ইব্ন জারীর (র) সুফিয়ান সাওরী (র)-এর মাধ্যমে 
আসিম (র) হইতে ইহা বর্ণনা করেন । তিনি বলেন £ আবু সাবিত বলিয়াছেন যে, তিনি 
মসজিদে প্রবেশ করিয়া আবূ দারদা (রা)-এর নিকট বসেন এবং বলেন-হে আল্লাহ্‌! 
আমার পেরেশানীকে ভালবাসায় পরিণত কর এবং সকলের উপর দয়া কর এবং 
আমাকে নেক্কারের সাহচর্য দান কর। তখন আবু দারদা (রা) বলেন, তুমি যদি সত্য 
বলিয়া থাক তাহা হইলে অবশ্যই তোমাকে সাহচর্য দিব। আমি এক্ষুণি তোমাকে 
নারি (9 বগা পাটি জানিস গাহি ন আথ ফারাও 
ইহা বলি নাই ৷ রাসূলুল্লাহ্‌ (সা) - ০1২10... (5591 5 এই আয়াত সম্পর্কে 
বলেন ঃ আয়াতে বর্ণিত কল্যাণের পথে অথগারী বিনা হিসাবে বেহেশতে যাইবে । আর 
মধ্যপন্থীগণ হইতে সহজতর হিসাব চাওয়া হইবে । আর পাপীগণ দুশ্চিন্তা ও ক্লান্তির পর 
জান্নাতে যাইবে.। তাই তাহারা বলিবে 55511 1,251 ৪ «1 211 অর্থাৎ সেই 
আল্লাহ্‌র সকল প্রশংসা, যিনি আমাদের দুশ্চিন্তা ও হয়রানী দূর করিলেন! 

তৃতীয়, হাদীস ঃ হাফিজ আবুল কাসিম তাবারানী (র) বলেন, আব্দুল্লাহ ইবন 
মুহাম্মদ ইবন আব্বাস (র) ... উসামা ইব্‌ন যায়েদ (রা) হইতে বর্ণিত । তিনি বলেন ঃ 
আলোচ্য আয়াত প্রসঙ্গে রাসূলুল্লাহ্‌ (সা) বলেন-উক্ত তিনদলই এই উম্মতের লোক । 

চতুর্থ হাদীস £ ইবন আবূ হাতিম (র) বলেন, মুহাম্মদ ইবৃন আযীম (র) ..... 


- আউফ ইব্‌ন মালিক রো) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ আমার উম্মত তিন 


অংশে বিভক্ত। এক তৃতীয়াংশ বিনা হিসাবে বেহেশতে যাইবে । তাহাদের কোনই 
আজাব হইবে না। অপর তৃতীয়াংশ খুব সহজেই হিসাব গ্রহণ করা হইবে। অতঃপর 
জান্নাতে যাইবে । আরেক তৃতীয়াংশ পরীক্ষা-নিরীক্ষা ও পরিশুদ্ধ করা হইবে। অত:পর 
ফেরেশতা আসিয়া বলিবে এই লোকগুলিকে 'লাইলাহা ইল্লাল্লাহু ওয়াদাহু” পাঠরত 
অবস্থায় পাইয়াছি। তখন আল্লাহ্‌ বলিবেন, তাহারা ঠিকই বলিয়াছে। আমি "ছাড়া আর 
কোন ইলাহ নাই। সুতরাং এই কলেমার বরকতে তাহাদিগকে জান্নাতে দাখিল কর। 
আর তাহাদিগের ভুল-ভ্রান্তি ও পাপ-তাপ যাহা আছে তাহা জাহান্নামীদের ঘাড়ে 
চাপাও। এই কথাই আল্লাহ্‌ পাক অন্যত্ৰ বলেন ৪ 


008? ৮০308071081 ১4৯৭ 


Contents 


সূরা ফাতির ৩০৭ 


আর তাহারা অবশ্যই তাহাদের বোঝা বহন করিবে এবং বোঝার ওপরে আরও 
বোঝা তাহাদের ওপরে চাপানো হইবে । 

ফেরেশতাদের আলোচনায় এই সত্যই উদ্ভাসিত হইয়াছে। আর আলোচ্য আয়াতে 
যে তিন শ্রেণীর কথা বলা হইয়াছে, উহার মধ্যকার পাপাচারী দলকে এইভাবেই পরীক্ষা 
ও পরিশুদ্ধ করা হইবে। হাদীস অত্যন্ত গরীব পর্যায়ের । 

ইব্‌ন মাসউদের আছার $ ইব্‌ন জারীর (র) বলেন, ইব্‌ন হুমাইদ (র) .... ইব্‌ন 
মাসউদ (রো) হইতে বর্ণিত। তিনি বলেন, এই উম্মত তিন. ভাগে বিভক্ত। কিয়ামতের 
দিন এক তৃতীয়াংশ বিনা হিসাবে বেহেশতে যাইবে। এক তৃতীয়াংশের নামমাত্র 
হিসাব-নিকাশ হইবে । অবশিষ্ট তৃতীয়াংশ বিপুল পাপের বোঝা নিয়া হাজির হইবে । 
আছেন। ফেরেশতা বলিবেন, ইহারা বিপুল পাপের বোঝা মাথায় নিয়া আসিয়াছে । তবে 
তাহারা আল্লাহ্‌র সহিত কাহাকেও শরীক করে নাই। তখন আল্লাহ বলিবেন, 
তাহাদিগকে আমার রহমতের ছায়ায় দাখিল কর। এই বর্ণনা শেষে আব্দুল্লাহ ইব্‌ন 
মাসউদ (রা) আলোচ্য আয়াত তিলাওয়াত করেন। | 

দ্বিতীয় আছার ৪ আবূ দাউদ তায়ালেসী (র) .... উকবা ইব্‌ন সাহবান আল হান্নায়ী 
(র) হইতে বর্ণনা করেন। তিনি বলেন ঃ আমি হযরত আয়িশা রো)-কে আলোচ্য 
আয়াত সম্পর্কে প্রশ্ন করিলে তিনি বলেন- হে বৎস! উহারা সবাই জান্নাতী । তাহাদের 
মধ্যে কল্যাণের পথে অগ্রগামী দল হইলেন সাহাবাগণ, যাহারা রাসূল (সা)-এর যুগ 
পার হইয়াছেন এবং যাহাদের সম্পর্কে রাসূলুল্লাহ্‌ সো) জান্নাতের সুসংবাদ দিয়াছেন। 
মধ্যম দল হইলেন তাবেঈনগণ, যাহারা সাহাবাদের সাহচর্য ও আদর্শ গ্রহণ করিয়াছেন। 
তৃতীয় যে দলটিকে আত্মপীড়ক পাপাচারী বলা হইয়াছে, তাহারা হইল আমার আর 
তোমার মত লোকেরা । বর্ণনাকারী বলেন-আয়িশা রো)-এর নিজকে জড়াইয়া কথা 
বলার ভিতর বিনয় ও সদাচার প্রকাশ পাইয়াছে। অন্যথায় তিনি তো কল্যাণের পথে 
অগ্রগামীদের শীর্ষে রহিয়াছেন। কেননা, নারী জগতে তাহার মর্যাদী তো হইল সমগ্র 
খাদ্যের উপরে 'ছারীদ" এর মর্যাদার মতই । 

আব্দুল্লাহ ইব্‌ন মুবারক (র) বলেন £ আমীরুল মু'মিনীন হযরত উছমান (রা) 
আলোচ্য আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, কল্যাণের পথে অগ্রগামী দল হইল 
মুজাহিদগণ। মধ্যম দল হইল আমাদের সভ্য ও শিক্ষিত নগরবাসীগণ । আত্মপীড়ক দল 
হইল গ্রাম্য নিরক্ষর বদ্দু বা বেদুঈন সমাজ । ইবৃন আবু হাতিম (র) ইহা বর্ণনা করেন। 
আওফ আল আরাবী রে) .... কা'ব আল-আহবার হইতে বর্ণনা করেন। তিনি বলেন, 


Contents 


৩০৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


আত্মপীড়ক দল এই উম্মতের দল। আর মধ্যমদল ও অগ্রগামী দল সকলেই জান্নাতী । 
তুমি কি দেখ নাই যে, আল্লাহ্‌ বলেন, 
১811১৫০2310 ১৮০ ৩.৯ চি (১:81০০| ১31 oi hes 

অতঃপর তিনি বলেন, কাফিররাই জাহান্নামী ৷ 

ইব্‌ন জারীর আওফের সূত্রে ইহা বর্ণনা করেন। ইব্‌ন জারীর রে) বলেন, ইয়াকুব 
ইব্‌ন ইবরাহীম রে) ..... আব্দুল্লাহ ইব্‌ন হারিছ হইতে বর্ণিত $ ইব্ন আব্বাস (রা) 
কা'ব আল-আহবারকে আলোচ্য আয়াত সম্পর্কে প্রশ্ন করিলে তিনি বলেন ঃ কা"বের 
প্রভুর শপথ, উম্মতের সকলেই এক সাথে থাকিবে; তবে প্রত্যেকের আমল অনুসারে 
তাহাদিগকে মর্ধাদা দেওয়া হইবে । ইব্‌ন জারীর আরও বলেন ঃ ইব্‌ন হুমাইদ রে)... 
' আবু ইসহাক সুবাইয়ী হইতে বর্ণিত। তিনি বলেন, ষাট বৎসর পর্যন্ত আমি যাহা 
শুনিয়া আসিতেছি, তাহা হইল এই যে, তাহারা সকলেই নাজাত পাইবে । অত:পর 
তিনি ... মুহাম্মদ ইব্‌ন হানফিয়া (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন ৪ আয়াতে 
বর্ণিত তিন শ্রেণী হইল উম্মতে মরহুমা। তাহাদের মধ্যে “যালিম লি নাফসিহী' 
(আত্মপীড়ক) দল ক্ষমা প্রাপ্ত; “মুকতাসিদ' (মধ্যম দল) জান্নাতী ও সাবেক বিল 
খায়রাত (কল্যাণে অগ্রগামী) দল আল্লাহ্র কাছে উচ্চ মর্যাদাপ্রাপ্ত। ছাওরী (র) .... 
মুহাম্মদ ইব্‌ন হানফিয়া (রা) হইতে অনুরূপ বর্ণনা করেন । 

আবুল জারূদ (র) বলেন ঃ মুহাম্মাদ ইবন আলী অর্থাৎ আলী বাকের (র)-কে আমি 
'যালিম লি-নাফসিহী" সম্পর্কে প্রশ্ন করিলে তিনি বলেন, যাহারা নেক আমল ও বদ 
আমল মিশ্রিত করিয়াছে, তাহারই সেইদল। 

ররর দারা সা রা রা কারা রা HA 
উদ্ধৃত করা হইল । ইহা দ্বারা স্থির করা হইল যে, আয়াতে বর্ণিত তিন শ্রেণীর সকলেই 
এই উম্মতের লোক । বস্তুত উলামা সম্প্রদায় এই নি'আমতের বদৌলতে মানব জাতির 
সবচাইতে সৌভাগ্যের অধিকারী এবং আল্লাহ্‌র এই অনুগ্রহ লাভের ফলেই তাহারা 
সর্বোত্তম মানব গোষ্ঠী । যেমন ইমাম আহমদ বলেন $ 

মুহাম্মদ ইব্‌ন ইয়াযীদ (র) ..... কয়েস ইব্ন কাছীর (র) হইতে বর্ণিত। তিনি 
বলেন মদীনার এক ব্যক্তি দামেশকে আবূ দারদা রো)-এর নিকট গেলেন। তাহাকে 
দেখিয়া তিনি প্রশ্ন করিলেন, হে ভাই! তুমি কি জন্য এখানে আসিয়াছ? লোকটি বলিল, 
আমি এই কথা জানিতে পাইয়াছি যে, আপনি রাসূলুল্লাহ্‌ হইতে হাদীস বর্ণনা করেন। 
তিনি প্রশ্ন করিলেন, তুমি কি ব্যবসা উপলক্ষে আস নাই? লোকটি বলিলেন, না। তিনি 
আবার প্রশ্ন করিলেন, তুমি কি অন্য কোন উদ্দেশ্যে আস নাই? লোকটি জবাব 


Contents 


সূরা ফাতির ৩০৯ 


দিলেন-না। তিমি প্রশ্ন করিলেন-শুধু কি আমার বর্ণিত হাদীস শুনার জন্য আসিয়াছ? 
তিনি বলিলেন, হ্যা। তখন আবূ দারদা (রা) বলিলেন £ আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে 
বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি ইলম হাসিলের জন্য কোন পথ অতিক্রম করে আল্লাহ 
তাহার জন্য জান্নাতের পথ তৈরি করেন। আর ফেরেশতাগণ সেই তালেবে ইলমদের' 
চলার পথে পাখা বিছাইয়া দেন এবং আকাশ ও পৃথিবীতে যত কিছু আছে সকলেই 
আলিমের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এমনকি নদীর মাছও। আর আবিদের উপর 
আলিমের মর্যাদা হইল নক্ষত্রমণ্লীর উপর চন্দ্রের মর্যাদার সমান । আলিমগণ নবীদের 
ওয়ারিছ হন। তাহারা দিরহাম বা দীনারের ওয়ারিছ নহে, তাহারা ইলমের ওয়ারিছ হন। 
যে ব্যক্তি উহা আহরণ করিল সে প্রাচুর্ষের অংশীদার হইল । 

আবূ দাউদ, তিরমিযী ও ইব্‌ন মাজা কাছীর ইব্‌ন কায়েস হইতে উহা বর্ণনা 
করেন। কেহ কেহ কয়েস ইবৃন কাহীরের কথা উল্লেখ করিয়াছেন । আমরা উহার বিভিন্ন 
সূত্র বর্ণনা করিয়াছি। সহীহ বুখারীর কিতাবুল ইলম এ ব্যাখ্যা গ্রন্থে সূত্রগুলি সম্পর্কিত 
মতভেদ বর্ণনা করিয়াছি। সূরা “তোয়াহা'র শুরুতে ছা'লাবা ইব্‌ন হাকাম (র)-এর সূত্রে 
রাসূলুল্লাহ্‌ সো) হইতে এই হাদীসটি উদ্ধৃত করিয়াছি। রাসূলুল্লাহ্‌ (সা) বলেন ঃ 

আল্লাহ্‌ তা'আলা কিয়ামতের দিন আলিমদিগকে বলিবেন, আমি তোমাদেরকে 
ইলম ও হিকমত এই জন্যই দিয়াছি যে, আমার ইচ্ছা হইল তোমাদের যাহা কিছু 
ভুল-ক্রুটি হইয়াছে তাহা ক্ষমা করিয়া দিব। আর ইহাতে আমি কাহারও পরওয়া করিব 
না। 


5 25 পরি টি ্ 5 i 
IGS ৫84 ১31৬9৪১5৩৯৫ (CY) 
Oi C2, RY BBS 2S 
প্র 2 2 7 ৫ ৮ a 

(66) ১৫6৫৫ CHA dh IE (v$) 
৮555৫ 9924 

© DHE S343) 

টি রর টি 

CREE Yas HEIN ৬৮1 210 (৮০) 
£% 5 2৮ At ৫ র 

০০৮১ (44 35 we 

৩৩. তাহারা প্রবেশ করিবে স্থায়ী জান্নাতে, সেখানে তাহাদিগকে স্বর্ণ নির্মিত 


কংকন ও মুক্তা দ্বারা অলংকৃত করা হইবে এবং সেখানে তাহাদের পোশাক-পরিচ্ছদ 
হইবে রেশমের । 


Contents 


‘৩১০ তাফসীরে ইব্ন কাছীর 


৩৪. এবং তাহারা বলিবে, প্রশংসা আল্লাহ্র, যিনি আমাদের দুঃখ-দুর্দশা 
দূরীভূত করিয়াছেন, আমাদের প্রতিপালক তো ক্ষমাশীল, গুণগ্রাহী । 

৩৫. যিনি নিজ অনুগ্রহে আমাদিগকে স্থায়ী আবাস দিয়াছেন, যেখানে ক্লেশ 
আমাদিগকে স্পর্শ করে না, এবং ক্লান্তিও স্পর্শ করেনা । 


তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা জানাইয়াছেন, পূর্বোক্ত আয়াতে বর্ণিত 'মুস্তাফীন’ বা 
মনোনীত উন্মত তাহার বান্দাগণের মধ্য হইতে বাছাইকৃত যাহারা আল্লাহ্‌ রব্বুল 
আলামীনের তরফ হইতে অবতীর্ণ কিতাব সমূহের উত্তরাধিকারী এবং কিয়ামতের দিন 
স্থায়ী শান্তিধাম জান্নাতেরও অধিকারী । সেখানে তাহারা আল্লাহ্র সমীপে হাজির হইয়া 
নির্ধারিত দিনে প্রবেশ করিবে। 


5০৯১ ১০০ ১১ (43491 অর্থাৎ তাহাদিগকে স্বর্ণ ও মণি-মুক্তার 
তৈরি কাংকনের অলঙ্কার পরিধান করান হইবে । সহীহ হাদীসে আবু হুরায়রা রো) 
হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ মু'মিনের অযুর স্থানগুলি পর্যন্ত 
অলঙ্কৃত করা হইবে । 

১৮৯ ৮১৪ 2:40 অর্থাৎ তাহাদের পোশাক হইবে রেশমের । কেননা, 
পৃথিবীতে এই সকল জিনিষ তাহাদের জন্য নিষিদ্ধ ছিল। আখেরাতে তাই আল্লাহ্‌ 
তা'আলা উহাদের জন্য বৈধ করিবেন। 

সহীহ হাদীসে আছে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, যে ব্যক্তি দুনিয়াতে রেশমের 
কাপড় পরিধান করিবে, সে জান্নাতে উহা পরিধান করিতে পাইবে না। তিনি আরও 
বলেন-পৃথিবীতে উহা কাফিরদের জন্য, পরকালে উহা তোমাদের জন্য । ইব্‌ন আবু 
হাতিম (র) বলেন, আমর ইব্‌ন সওয়াদ সুরুজী (র) ..... আবূ উসামা (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা) জান্নাতবাসীর সাজ-সজ্জা সম্পর্কে বলেন, তাহারা 
সোনা-রূপার তৈরি কংকন দ্বারা অলংকৃত হইবে । আর মণি- মুক্তা খচিত থাকিবে । 
মাথায় তাহাদের শাহীতাজ শোভা পাইবে । কেশহীন দেহ বিশিষ্ট যুবক হইবে, চোখ 
হইবে সুরমা খচিত। 

SAUL CA sh 40 না [5115 আর তাহারা বলিবে, সেই আল্লাহ্র 
সকল প্রশংসা, যিনি আমাদের সকল দুঃখ-কষ্ট দূর করিলেন। অর্থাৎ তিনি আমাদের 
দুনিয়া ও আখেরাতের সুদীর্ঘ দুশ্চিন্তা ও ভীতির অবসান ঘটাইলেন। আব্দুর রহমান 
ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম (র) তাহার পিতার সূত্রে ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা 
' করেন যে, রাসূল (সা) বলেন £ লাইলাহা ইল্লাল্লাহ কালিমাধারীর জন্য কবরে ও হাশরে 
কোথাও ভয় নাই। আমি যেন প্রত্যক্ষ করিতেছি যে, কালেমাধারীগণ মাথা হইতে 
মাটি ঝারিয়া কবর হইতে উঠিতেছে, আর তাহারা বলিতেছে, সেই আল্লাহ্র প্রশংসা, 


Contents 


সূরা ফাতির ৩১১ 


খিনি আমাদিগকে দু্চিন্তা ও ক্লেশ মুক্ত করিলেন। ইব্ন আৰু হাতিম ইহা উদ্ধৃত 
করিয়াছেন। তাবরানী (র) .... ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্‌ সো) 
বলেন, লাইলাহা ইন্রাল্লাহ্‌ পতাকাবাহীদের জীবন মরণে কবরেও ভয়ের কিছুই নেই! 
আমি যেন তাহাদিগকে হাশরের শিংগা ফুৎকারের দিনে ধুলিমুক্ত শিরে পাঠ করিতে 
দেখিতেছি 8 %২:১%১৯51185) 81 2০৯0 ৮০ ০4 oll ol 

ইবৃন আব্বাস (রা) বলেন ঃ অর্থাৎ আল্লাহ্‌ তাহাদের অজস্র পাপ মাফ করিবেন 
এবং তাহাদিগকে অল্প নেকীরও বিনিময় দান করিবেন । 

(1435 ১০ ২০05711050৭ ও অর্থাৎ তাহারা বলিবে, সেই আল্লাহ্‌র 

প্রশংসা; যিনি নিজ অনুগ্রহে আমাদের জন্য স্থায়ী শান্তিধাম প্রদান করিলেন । ইহা তাহার 
খাস রহমত । কারণ, আমাদের আমল বা কার্যকলাপ আদৌ ইহার উপযোগী ছিল না। 

সহীহ হাদীসে আছে যে, রাসূল (সা) বলেন ঃ তোমাদের আমল, কখনও তোমাদের 
কাহাকেও জান্নাতে দাখিল করিবে না। লোকজন প্রশ্ন করিবে, ইয়া রাসূলাল্লাহ! 
আপনাকেও নহে? তিনি জবাবে বলিলেন- না আমাকেও নহে, যতক্ষণ না আল্লাহ্‌ 
তাহার রহমত ও অনুগ্রহ দ্বারা আমাকে ধন্য করিবেন। 

11757555718 অর্থাৎ, দৈহিক ও আত্মিক 

কোনরূপ কষ্ট ও পেরেশানী আমাদিগকে স্পর্শ করে নাই । 'নসব' ও 'লুগুব' উভয় 
শব্দই কষ্ট বা যাতনা অর্থে ব্যবহৃত হয়৷ উহা দৈহিক ও মানসিক উভয় ক্ষেত্রেই হইতে 
পারে। আল্লাহই ভাল জানেন। 
জান্নাতে দাখিল করিয়া তাহাদের কষ্টহীন জীবনের অধিকারী করিবেন । যেখানে তাহারা 
স্থায়ী শান্তির নিবাসে অবস্থান করিবে । তখন আল্লাহ্‌ পাক বলিবেন £ 


LUSHAN EAL 0০15৯ 96018 
অর্থাৎ নশ্বর জীবনের অতীত দিনগুলিতে তোমরা যে কষ্ট সাধনা করিয়াছ, উহার 
বিনিময়ে তোমরা এখন সানন্দে খাও এবং পান কর। 


2 24: Ga St EES AGN (YN) 
93:88 48৫4 ১548 ESS 


Contents 


৩১২ তাফসীরে ইব্ন কাছীর 
৫1? রিনি ৰ+ ss JIE ad 
LIS HILL 25 CV) 
are পা / 2০৫৫৭ রি প্র A270 » , 
54 Le LEAT re 22 025৬০ 2 J 
tC» ’ পা ১ ৫৫ 8:5৫ $১৯৬%) ৯9 5 
০৮৮০ ০৪৫৯৯ ৮১৩ HIBS 


৩৬. কিন্তু যাহারা কুফরী করে তাহাদিগের জন্য আছে জাহান্নামের আগুন । 
উহাদিগের মৃত্যুর আদেশ দেওয়া হইবে না যে, তাহারা মরিবে। এবং উহাদিগের 
জন্য জাহান্নামের শাস্তিও লাঘব করা হইবে না। এইভাবে আমি প্রত্যেক 
অকৃতজ্ঞকে শাস্তি দিয়া থাকি। র 

৩৭. সেখানে তাহারা আর্তনাদ করিয়া বলিবে, হে আমাদের প্রতিপালক! 
আমাদিগকে নিফৃতি দাও, আমরা সৎকর্ম করিব, পূর্বে যাহা করিতাম তাহা করিব 
না। আল্লাহ বলিবেন, আমি কি তোমাদিগকে এত দীর্ঘ জীবন দান করি নাই যে, 
তখন কেহ সতর্ক হইতে চাহিলে সতর্ক হইতে পারিতে? তোমাদের নিকট তো 
সতর্ককারীও আসিয়াছিল। সুতরাং শান্তি আস্বাদন কর; যালিমদের কোন 
সাহায্যকারী নাই। 

তাফসীর £ আল্লাহ্‌ তাআলা ভাগ্যবানদের বর্ণনা শেষ করিয়া এখন হতভাগাদের 
অবস্থা বর্ণনা করিতেছেন আল্লাহ্‌ বলেন ঃ 


LD i At ৯9475 0১5৪ 94 
অর্থাৎ যাহারা কুফরী করিযাছে তাহাদের জন্য জাহান্নামের আগুন; তাহাদের 
মৃত্যুরও ফয়সালা হইবে না যে, তাহারা মরিয়া রেহাই পাইবে । অন্যত্র আল্লাহ্‌ বলেন £ 
০১৯2) 03 ০৬5 অর্থাৎ সেখানে কেহ মরিবেও না, জীবন্তও থাকিবে না। 
মোট কথা জীবন্ত অবস্থায় দহন জ্বালা ভোগ করিতে থাকিবে । সহীহ মুসলীমে বর্ণিত 
আছে যে, রাসূলুল্লাহ্‌ সো) বলেন 8 দোযখবাসীরা দোযখে মরিবেও না, বাচিবেও না। 
অর্থাৎ বাচা-মরার মাঝা-মাঝি অবস্থায় থাকিবে । আল্লাহ্‌ বলেন ৪ 


25025281008 45) ৮6582107409 
অর্থাৎ তাহারা ডাকিয়া বলিবে, হে মালিক! তোমার প্রতিপালক আমাদের ব্যাপারে 
মৃত্যুর ফয়সালা দিন। মালিক বলিবেন, তোমরা তো এখানে অবস্থান করিবে । মোট 


কথা তাহাদের যন্ত্রণাকাতর অবস্থায় মৃত্যুই তাহাদের কাছে শান্তি লাভের উপায় বলিয়া 
মনে হইলেও সেই পথ তাহাদের থাকিবে না। 


Contents 


সূরা ফাতির ৩১৩ 


০০৮৪৪ 


TORE 


অর্থাৎ তাহাদের মৃত্যুর ফয়সালা ন! থাকায় তাহারা মরিবে না, এবং তাহাদের 
শাস্তিও লাঘব করা হইবে না। অন্যত্র আল্লাহ্‌ বলেন ৪ 


০৩০: ৭৪৪৯০৫১০ ১82895540৯2 ৯1১০ ০৪ ০১৮৯০] । 
অর্থাৎ অবশ্যই পাপীরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকিবে । তাহাদিগকে 
অবকাশ দেওয়া হইবে না এবং সেখানে তাহারা দিশাহারা হইয়া পড়িবে । আল্লাহ্‌ 
তা'আলা আরও বলেন ঃ (১,১০১ ০১৮৫ 

অর্থাৎ যখন আগুন নিস্তেজ হইবে, তখনই উহার আগুন বাড়াইয়া দেওয়া হইবে। 
তিনি আরও বলেন ৪ (2135 31৫১১১০1512 
অর্থাৎ এখন আস্বাদন কর, অতঃপর তোমাদের শাপ্তি ছাড়া আর কিছুই বৃদ্ধি করা 
হইবে না। অতঃপর আল্লাহ্‌ বলেন $ KK sy USK 

অর্থাৎ যাহারা নিজ প্রভুর সহিত কুফরী করে ও সত্য অস্বীকার করে তাহাদের শান 
এইরূপ হয়। অত:পর আল্লাহ্‌ বলেন ৪ 

Ui usb A সপ 
0225 5 এ 725 1010502250০ 15 অর্থাৎ হে আমাদের প্রভু! 
করিব না। মোট কথা তাহারা নেক কাজ করার জন্য আবার ফিরিয়া যাইবার জন্য 
আকুতি জানাইবে । কিন্তু আন্মাহ্‌ পাক জানেন, যদি তাহাদিগকে দুনিয়ায় ফেরত 
পাঠানো হয় তাহা হইলে তাহারা আবার সেই কাজ করিবে । এখন বিপদ মুক্তির জন্য 
তাহারা মিথ্যা বলিতেছে। এই কারণেই তাহাদের আবেদনে কর্নপাত করা হইবে না। 
তাই আল্লাহ্‌ পাক অন্যত্র বলেন ঃ 


oe 0 Eo eth ss he efi 2 eo #57 of# 3 ও 5৮ ০ 5. ৮০ 
1১১১৭ 
অর্থাৎ এখন কি আর প্রত্যাবর্তনের পথ রহিয়াছে? ইহা এই জন্য যে, যখন 


তোমাদিগকে এক আল্লাহ্‌র দিকে ডাকা হইল তোমরা উহা প্রত্যাখ্যান করিয়াছ এবং 


ইব্‌ন কাছীর__৪০ (৯ম) 


Contents 


৩১৪ তাফসীরে ইব্ন কাছীর 


মোট কথা এই জন্যই তোমার আবেদন নাকচ করা হইল যে, তোমরা প্রত্যাবর্তন 

করিয়াও আমার নিষিদ্ধ কাজে আত্মনিয়োগ করিবে। তাই আল্লাহ্‌ বলেন ৪ 
১২১১1 17৩ ১8৯5 ০৭ বা SSL ১১০৯; 19 অর্থাৎ আমি কি 

তোমাদিগকে এতটুকু আয়ু দান করি নাই যাহাতে তোমরা সতর্ককারীর সতর্কতায় 
সাবধান হইতে পারিতে ? অথচ তোমাদের কাছে সতর্ককারী আসিয়াছিল। 

এখানে তাফসীরকারগণ আয়ুর পরিমাণ নিয়ে মতভেদ প্রকাশ করিয়াছেন । 

আলী ইব্‌ন হুসায়ন ওরফে যয়নুল আবেদীন (র) বলেন ঃ আয়াতে নির্দেশিত আয়ু 
হইল অন্যুন সতের বছর । 

কাতাদা বলেন ৪ জানিয়া রাখ, যতটুকু বয়সে দ্বীন মানার জন্য জবাবদিহী করিতে 
হইবে, এই আয়াতে সেই হায়াতের কথাই বলা হইয়াছে এবং উহা আঠারো বছর। 
আবূ গালিব শায়বানীও ইহা বলিয়াছেন । আব্দুল্লাহ ইব্‌ন মুবারক (র) ওয়াহাব ইব্‌ন 
মুনাব্বাহ হইতে বর্ণিত । আলোচ্য আয়াতে নির্দেশিত আয়ু হল বিশ বছর । 

হুশাইম (র) ..... হাসান (রা) থেকে বর্ণিত। সেই বয়স হইল চল্লিশ বছর । 

হুশাইম (র) মাসরূক (র) হইতে বর্ণিত। তিনি বলেন, যখন তোমাদের কেহ 
চল্লিশ বৎসর বয়সে উপনীত হইবে তখন যেন সে আল্লাহ্র কাছে পানাহ চায়। ইব্‌ন 
আব্বাস (রা) হইতে ইহা বর্ণিত হইয়াছে। ইব্‌ন জারীর বলেন ঃ ইব্‌ন আব্দুল আলা 
(র) .... ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণিত। তিনি বলেন ঃ আল্লাহ্‌ তা'আলা বনী 
আদমকে পাকড়াও করার জন্য আলোচ্য আয়াতে যে বয়সের কথা বলিয়াছেন তাহা 
হইল চল্লিশ বৎসর। ইব্‌ন জারীর এই মতটি গ্রহণ করিয়াছেন। অবশ্য তিনি সুফিয়ান 
ছাওরী ও আব্দুল্লাহ ইবৃন ইদরীস (€র) আব্দুল্লাহ ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা 
করেনঃ আল্লাহ্‌ তাআলা বনী আদমকে জবাবদিহী করার জন্য আলোচ্য আয়াতে যে 
বয়ঃসীমা নির্ধারণ করিয়াছেন তাহা হইল ষাট বৎসর 

ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত উক্ত হাদীস বিশুদ্ধ | মূলত উহার বক্তব্যও বিশুদ্ধ । 
অবশ্য ইব্‌ন জারীরের ধারণা যে, হাদীসটি বিশুদ্ধ নয়। কেননা ইহার বর্ণনাকারীদের 
মধ্যে এমন লোকও রহিয়াছে, যাহাদের ব্যাপারে সর্তক থাকা উচিত। আমরা এই 
বর্ণনার সমর্থনে অন্য বর্ণনার উদ্ধৃত করিতেছি। 

আসবাগ ইব্‌ন নাবাতা হযরত আলী (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ 
আল্লাহ্‌ পাক আলোচ্য আয়াতে যে বয়সের দিকে ইংগিত করিযাছেন তাহা হইল ষাট 
বছর। র 

ইব্‌ন আবূ হাতিম ..... ইব্ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন £ নবী করীম (সা) 
_ বলেন, কিয়ামতের দিন ডাকা হইবে “হে ষাট বছরের আদম সন্তানবৃন্দ!' আল্লাহ্‌ পাক 

বর্ণিত আয়াতের মধ্যে এই দলের কথাই বলিয়াছেন । 


Contents 


সূরা ফাতির ৩১৫ 


ইব্‌ন জারীর ও তাবরানী (র) .... ইসমাঈল ইব্‌ন আবি ফুদায়েক হইতে বর্ণিত 
আছে । অবশ্য ইবরাহীম ইবৃন ফযলের কারণে হাদীসটির সমালোচনা করা হইয়াছে। 
(আল্লাহই ভাল জানেন ।) 

ইমাম আহমদ (র) .... আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, নবী 
করীম (সা) বলেন £ঃ আল্লাহ্‌ পাক অবশ্যই ষাট সত্তর বৎসর আযুপ্রাপ্ত লোকদের 
জিজ্ঞাসাবাদ করিবেন এবং অবশ্যই তাহাদিগকে জবাবদিহী করিবেন । | 

ইমাম বুখারীও তাহার সহীহ গ্রন্থের রিকাক অধ্যায়ে আব্দুস সালাম ইব্‌ন মুতাহ্হির 
(র) হইতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা) বলেন ঃ আল্লাহ্‌ ষাট বৎসর আযুপ্রাপ্ত 
লোকদের আখেরাতে জিজ্ঞাসাবাদ করিবেন । ্‌ 

অতঃপর ইমাম বুখারী (র) বলেন, সাঈদ আবু হাযিম ও ইব্‌ন আজলান সায়ীদ 
মুকররী (র) এর সুত্রে আবু হুরায়রা (রা) হইতে অনুরূপ ইহা বর্ণনা করেন। আবু 
হাযিমের সনদটি এই £ ইব্‌ন জারীর বলেন, আবু সালিহ ফাযারী (রে) আবু হুরায়রা 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা) বলেন £ যাহাকে আল্লাহ্‌ তাআলা 
ষাট বৎসর আয়ু দিয়াছেন, তাহাকে অবশ্যই আল্লাহ্‌ তাআলা 'আযুস্কালের কার্যাবলী 
সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিবেন। 

ইমাম আহমদ ও নাসায়ী (রে) তাহাদের মুসনাদে ও সহীহ গ্রন্থে .... কুতাইবা (র) 
হযরত ইয়াকুব ইব্‌ন ইবরাহীম হইতে বর্ণনা করেন। ইমাম বাযয়ারও উহা বর্ণনা 
করেন। তিনি বলেন ঃ হিশাম ইব্‌ন ইউনুস (র)..... আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। 
তিনি বলেন, নবী করীম (সা) বলেন ঃ বনী আদমকে আন্রাহ্‌-তা'আলা যে বয়সের 
জন্যে জিজ্ঞাসাবাদ করিবেন তাহা হইল ষাট বৎসর । | 

ইব্‌ন আজলানের বর্ণনা ৪ ইব্ন আবু হাতিম .... আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। 
তিনি বলেন, নবী করীম (সা) বলেন £ যাহার ষাট বৎসর হইয়াছে, তাহাকে অবশ্যই 
তাহার বয়সের কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিবেন । | 

ইমাম আহমদ (র) আবু আব্দুর রহমান আল মুকরী হইতেও উহা বর্ণনা করেন। 
ইমাম আহমদ আবু সাঈদ মাকুরী (র) হইতেও অনুরূপ বর্ণনা করেন। অপর সনদ ৪ 
ইবন জারীর রে) আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন; রাসূল (সা) বলেন £ 
লাগাইয়াছে, তাহা জিজ্ঞাসা করিবেন। ৰ ্‌ 

উপরোক্ত সনদসমূহে বর্ণিত হাদীসগুলো বিশুদ্ধ । যদি আবূ আব্দুল্লাহ আল বুখারীর 
হাদীসটি ছাড়া আর কোন হাদীস শুদ্ধ নাও হয়, তথাপি একটি বিশুদ্ধ হাদীসই যথেষ্ট। 
তাই ইব্‌ন জারীরের বর্ণিত হাদীসের একটির জনৈক বর্ণনাকারীর দুর্বলতার জন্য. 
যাট-সত্তর বয়ঃসীমা নির্ধারণ বাতিল হইতে পারে না। আল্লাহই ভাল জানেন। 


Contents 


৩১৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


কেহ কেহ বলেন যে, চিকিৎসাবিদদের মতে মানুষের স্বাভাবিক বয়স হইল একশত 
বিশ বৎসর । এই কারণেই. মানুষের স্বাস্থ্যের পূর্ণতা প্রাপ্তি ঘটে ষাট বৎসরে । তারপর 
স্বাস্থ্যের ক্রমাবনতি শুরু হয়। 
যেমন কবি বলেন- 
০08198৮০085 + CLE MEL 
যৌবন তরঙ্গ দোলা পৌছে যদি ষাটের কোঠায় 
যৌবনের সুখলীলা ক্ষীণ হবে নিবেই বিদায় । 


এক্ষণে ইহাই সাব্যস্ত হইল যে, ষাটোর্ধ বয়স সম্পর্কেই আল্লাহ্‌ পাক আলোচ্য 
আয়াতের জিজ্ঞাসাবাদের কথা বলিয়াছেন। ইহা অপর একটি হাদীস দ্বারাও সমর্থিত 
হয়। রাসূলুল্লাহ্‌ (সা) তাহার উম্মতের সাধারণ বয়স সম্পর্কে এইরূপ অভিমতই প্রকাশ 
হুরায়রা (রা) হইতে বর্ণিত ৷ রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ “আমার উম্মতের বয়স যাট 
হইতে সত্তরের মধ্যে থাকিবে । ইহা হইতে অল্প সংখ্যক অতিক্রম করিবে ।” ইমাম 
তিরমিযী ও ইব্‌ন মাজাহ (রা) কিতাবুয যুহ্‌দে হাসান ইব্‌ন আরফা (রা) হইতে 'এই 
হাদীস বর্ণনা করেন। ইমাম তিরমিযী বলেন-হাদীসটি গরীব এবং এই সনদ ছাড়া অন্য 
কোন সনদে ইহা বর্ণিত হয় নাই। 

অবশ্য তিরমিধীর এই মন্তব্যটি বিম্ময়কর! কারণ, আবু বকর ইব্ন আবুদ দুনিয়া 
অন্য এক সনদে ইহা বর্ণনা করিয়াছেন। তিনি আবূ হুরায়রা (রা) হইতে (র) স্বতন্ত্র 
সূত্রে ইহা বর্ণনা করেন। তিনি বলেন, সুলাইমান ইব্ন আমর (র) .... আবু হুরায়রা 
(রা) হইতে বর্ণনা করেন যে, নবী করীম (সা) বলেন ঃ আমার উম্মতের বয়স ষাট 
হইতে সত্তরের মধ্যে থাকিবে এবং ইহা হইতে অল্প সংখ্যক অতিক্রম করিবে । 
মুহাম্মাদ ইব্‌ন রবীআর সূত্র হইতে উহা বর্ণনা করেন। তিনি বলেন, আবূ সালেহ রে) 
...* আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হাদীসটি হাসান গরীব পর্যায়ের । যাহা হউক, উক্ত 
হাদীস অন্য সুত্রে দুই স্থানে বর্ণিত হইয়াছে । আল্লাহই ভাল জানেন। 

হাফেজ আবু ইয়ালা রে) বলেন, আবু মূসা আনসারী (র) ..... আবু হুরায়রা (রা) 
হইতে বর্ণিত যে, নবী করীম (সা) বলেন ঃ তোমাদের মৃত্যুক্ষণ সাধারণত: ষাট হইতে 
সত্তরের মধ্যে । এই সৃত্রের অপর হাদীসে রাসূলুল্লাহ্‌ (সা) বলেন ঃ আমার উম্মতের কম 
সংখ্যকই সত্তর.বৎসরের হইবে । অবশ্য এই সুত্র গুলি দুর্বল। 

অপর হাদীস ঃ হাফিজ আবূ বকর ইব্‌ন বাযযার তাহার মুসনাদে বর্ণনা করেন, 
হুযায়ফা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, আমি প্রশ্ন করিলাম, ইয়া রাসূলাল্লাহ! 


Contents 


সূরা ফাতির ৩১৭ 


আমাদিগকে আপনার উম্মতের বয়স সম্পর্কে বলুন । তিনি বলিলেন, পঞ্চাশ হইতে ষাট 
বছরের মধ্যে থাকিবে । আমি বলিলাম-সত্তর বৎসরের হওয়ার ব্যাপারটি কি হইবে? 
তিনি বলিলেন-খুব কম সংখ্যক উন্মতই সেই বয়স পাইবে । আল্লাহ্‌ সেই সত্তর আশি 
বৎসর বয়সের উম্মতকে রহম করুন। 

অত:পর বাযযার (র) বলেন-এই সনদ ব্যতীত অন্য কোন সনদে এই অতিরিক্ত 
কথাটুকু বর্ণিত হয় নাই। তাহা ছাড়া উছমান ইব্‌ন মাতার বসরার লোক । তিনি 
শক্তিশালী বর্ণনাকারী নহেন। হাদীসে ইহা বিশুদ্ধভাবে প্রমাণিত যে, রাসূল (সো) তেষ্ি 
বৎসর বয়সে ইন্তেকাল করেন। কৌন হাদীসে যাট ও কোন হাদীসে পয়ষ্তি বৎসর বলা 
ইরা টা নল যারা রন রাইস 

আল্লাহ্‌ বলেন 

১১:83 অর্থাৎ তোমাদের নিকট সতর্ককারী আসিয়াছিল। ইবৃন আব্বাস, 
ইকরামা, আবু জা'ফর আলবাকের (রা) কাতাদা, সুফিয়ান, ইবৃন উআইনা, প্রমুখ রে) 
বলেন ঃ এখানে সতর্ককারী অর্থ বার্ধক্য । 

টি গা বম হম গলদ রব জাদলি (7) সারার সতর্ককারী 
হইলেন রাসূলুল্লাহ্‌ সো)। 

ইব্‌ন যায়েদের পাঠন হইল ঃ 41991 ১৮৭। 02:56 08 

কাতাদাহ শায়বান হইতে বর্ণনা করেন। তাহাদের বিরুদ্ধে বয়স ও রাসূল ছারা 
প্রমাণ পেশ করিবেন। এবং ইব্‌ন জারীর এই মত পছন্দ করিয়াছেন। ইহা বিখ্যাত 
মত। 
কারণ, অন্যত্র আল্লাহ্‌ পাক বলেন £ 


১1 ৫৮১১ পি এ তি 4২১ Ee UCL Ll 


০১৫34154597 
উহারা চিৎকার করিয়া বলিবে, হে মালিক! তোমার প্রতিপালক আমাদিগকে 
মারিয়া ফেলুন। সে বলিবে-তোমরা তো এইভাবেই থাকিবে । আল্লাহ্‌ বলিবেন, আমি 
তো তোমাদের নিকট সত্য পৌছাইয়া ছিলাম; কিন্তু তোমাদের অধিরাংশই ছিল সত্য 
বিমুখ । অর্থাৎ আমি তো রাসূলের মাধ্যমে তোমাদের নিকট সত্য পৌছাইয়া ছিলাম, 
কিন্তু তোমরা উহাদের অস্বীকার ও অমান্য করিয়াছ। আল্লাহ তা'আলা আরও বলেন ঃ 
455 5৮5 ০০ টস 5 0. যতক্ষণ পর্যন্ত রাসুল না পাঠাইব ততক্ষণ 
কাহাকেও শাস্তি দিব না। 


Contents 


৩১৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


আল্লাহ পাক আরও বলেন £ 


(১61 5810 19108- SAH HOL Mi LEDS Hell Ed Us মেঃ 
১4955 0831 1570115১520 085 Cl LE 
যখনই উহাতে কোন দলকে নিক্ষেপ করা হইবে, উহাদিগকে রক্ষক ফেরেশতা 
অবশ্যই আমাদের নিকট সতর্ককারী আসিয়াছিল, আমরা উহাদিগকে মিথ্যাবাদী গণ্য 
করিয়াছিলাম এবং বলিয়াছিলাম, আল্লাহ্‌ কিছুই অবতীর্ণ করেন নাই। তোমরা 
মহাভ্রান্তিতে রহিয়াছ। 
আল্লাহ্‌ পাক আলোচ্য আয়াতে বলেন ৪ ১১ ১ ০১০11411775 18১৪ 
অতএব স্বাদ গ্রহণ কর। অনন্তর, যালিমদের জন্য কোন মদদগার নাই। অর্থাৎ 
তোমাদের কর্মজীবনে তোমরা নবীদের বিরোধিতা করিযা যেসব অপরাধ করিয়াছ, 
জাহান্নামের শাস্তি ভোগ করিয়া উহার প্রায়শ্চিত্ত কর। আজ তোমাদিগকে লাঞ্কনা ও 
EEN WE POC ETO নার 


dz Spar N15 es EL MG) (YA) 
02 


9৩0০5405159) ৮০0245৬9020) 
AOA 055 is AY 6৩1 350 ১s 


0083, ০:০1 


৩৮. আল্লাহ আকাশমগ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয়ে অবগত আছেন । অন্তরে 
যাহা রহিয়াছে সে সম্বন্ধে তিনি সবিশেষ অবহিত । 

৩৯. তিনিই তোমাদিগকে পৃথিবীতে প্রতিনিধি করিয়াছেন । সুতরাং কেহ কুফরী 
করিলে তাহার কুফরীর জন্য সে নিজেই দায়ী হইবে । কাফিরদিগের কুফরী কেবল 
টা সিন বা সার সদর হকের সাদ 

করে। 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা জানাইতেছেন যে, আসমান ও যমীনের সকল অদৃশ্য 
ও লুকানো জিনিসই তাহার জ্ঞানের আওতায় রহিয়াছে। যত গোপন রংস্যই হউক 


Contents 


সূরা ফাতির ৩১৯ 


কিংবা যত কথাই অন্তরে লুকানো থাকুক সকল কিছুই তিনি জানেন। সে অনুসারে 
তিনি প্রত্যেক আমলকারীকে তাহার আমলের প্রতিফল প্রদান করিবেন। অতঃপর 
আল্লাহ্‌ তা'আলা বলেন £ ৯১ 4 SLB KL ll 

তিনি তোমাদিগকে পৃথিবীতে খলীফা বানাইয়াছেন। অর্থাৎ এক জাতির স্থলে অপর 
জাতি, এক গোত্রের স্থলে অপর গোত্র স্থলাভিক্তিক্ত হইয়া প্রতিনিধিত্ব করিতে থাকিবে । 


#7042 


আল্লাহ্‌ পাক বলেন ঃ ১১১৫ 4:15 KK ad ae (815 ৮৫123 

আর তিনি তোমাদিগকে পৃথিবীতে প্রতিনিধি বানাইয়াছেন। অত:পর যে ব্যক্তি 
কুফরী করিবে, সি নাসার বরা RR? 
নিজেই ভোগ করিবে, অন্য কেহ নহে। 

LoVe AYES yal 

অর্থাৎ যখন তাহারা স্থায়ী ভাবে কুফরী করিতে থাকিবে, তখন স্বভাবত:ই আল্লাহ্‌ 
তা'আলার অসন্তোষ বাড়িয়া যাইবে । তাই যত বেশি তাহারা কুফরীতে লিপ্ত থাকিবে 
ততবেশী তাহাদের ক্ষতি হইতে থাকিবে । কিয়ামতের দিনে তাহার সপরিবারে 
বিপদগ্রস্ত হইবে । পক্ষান্তরে মু'মিনদের অবস্থী সম্পূর্ণ বিপরীত। তাহাদের যে যত 
দীর্ঘজীবি হইবে তাহারা ভাল কাজও ততবেশী হইবে । ফলে তাহার মর্যাদাও বৃদ্ধি 
পাইবে এবং জান্নাতের সে উন্নতস্তরের অধিকারী হইবে । তাহার পুরস্কার বহু গুণে 
গুণাঘিত করা হইবে, এবং সে তাহার মহান সৃষ্টিকর্তার প্রিয়পাত্র হইবে। 


ঞ 2 9:5..৮55. গর্চ পা» ১৫) ৮৫৮5, 2৫5 গত 
05)159%1 9১3০%০৮ ১602112586১ নি (5) 
9 55 শু 5 % 9৬ % 2৫7 রর LD 

2 ১৪৪০ ১৫৩। ৭১ ১9 EASE 


৫2 ০ CMB Lh Ls Er CS 
14°94 
01584 


E2244 ২১৬৪232207 42 (৫ ৪০১ ৫1) ৫ 
JEU ১82591০5515 ond LM (£)) 
PRL ee Ad CRs শে ঠি ৬৩ পা পার্ট 8৮৮১ 
0 Je Cl OE LL uss 5 ১৮94৫ 


৭... 


Contents 


৩২০ তাফসীরে ইব্ন কাছীর 


৪০. বল, তোমরা আল্লাহ্র পরিবর্তে যাহাদিগকে ডাক সেই সকল দেব-দেবীর 
কথা ভাবিয়া দেখিয়াছ কি? তাহারা পৃথিবীতে কিছু সৃষ্টি করিয়া থাকিলে আমাকে 
দেখাও; অথবা আকাশমণগ্ডলীর সৃষ্টিতে উহাদের কোন অবদান আছে কি? নাকি 
আমি উহাদিগকে এমন কোন কিতাব দিয়াছি, যাহার প্রমাণের উপর ইহারা নির্ভর 
করে? বস্তুত যালিমরা একে অপরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়া থাকে । 

৪১. আল্লাহ্‌ আকাশমণ্ডলী ও পৃথিবীকে সংরক্ষণ করেন, যাহাতে উহারা 
স্থানচ্যুত না হয়; উহারা কক্ষচ্যুত হইলে তিনি ব্যতীত কে সংরক্ষণ করিবে? তিনি 
অতিশয় সহনশীল, ক্ষমাপরায়ণ । 

তাফসীর £ আল্লাহ্‌ পাক তাহার রাসূলকে বলিতেছেন যেন তিনি মুশরিকদিগকে 
যাহাদিগকে তোমরা আল্লাহকে বাদ দিয়া ডাকিতেছ। তাহা হইলে আমাকে দেখাও, 
পৃথিবীর কোন্‌ বস্তু তাহারা সৃষ্টি করিয়াছে? অথবা আকাশমগুলী সৃষ্টির ব্যাপারে 
তাহাদের কোন অংশ রহিয়াছে? অর্থাৎ এইসব ব্যাপারে তাহাদের কোন ভূমিকাই নাই। 
তাহারা এই সবের এমনকি একটি খেজুরের বিচির বাকলেরও সরষ্টা বা মালিক নহে । 

অতঃপর আল্লাহ্‌ প্রশ্ন করেন-কিংবা তাহাদিগকে কি আমি কোন এঁশীগ্রন্থ দান 
করিয়াছি? যাহার উপর নির্ভর করিয়া কুফর ও শিরকের কাজ করিতেছ? অথচ ব্যাপার 
এইরূপ নহে । 

(১৬১ | ৮৮১০১৮১৮১০০ 2 91 এ৭ অর্থাৎ যালিমরা এই ব্যাপারে 
টিনার নার ডো রা রায়ান কানন 
কাজ হইল ধোকা, বাতিল ও মিথ্যা । 

অত:পর আল্লাহ্‌ পাক তাহার বিশাল কুদরতের ব্যাপারে খবর দিতেছেন। সেই 
কুদরতের দ্বারাই তিনি আকাশমগ্ডলী ও ভূ-মগ্ডল স্থায়ীভাবে ধারণ করিয়া রাখিয়াছেন। 
তাহার নির্দেশ ব্যতীত অন্য কোন ধারক শক্তি সেইগুলির ভিতরে নাই, যাহা উহা ধারণ 
করিয়া রাখিবে। তাই তিনি বলেন £ 9১5 51 230 SLL tL Ll 

অর্থাৎ নিশ্চয় আন্মাহ্‌ তা'আলাই উহাদিগকে কক্ষচ্যুতি হইতে রক্ষা করিতেছেন । 
আল্লাহ্‌ পাক অন্যত্র বলেন £ 4035 1 ০৯০%1 ০45 ৮৪৪ 9170৮501০০০ 

UEC TT 
হওয়া হইতে ঠেকাইয়া রাখিয়াছেন। 

তিনি আরও বলেন 8 1১452১50274 585014510১5 


Contents 


সূরা ফাতির ৩২১ 


অর্থাৎ, আকাশমণগ্ডলী ও ভূমগুলকে নিজ নির্দেশ বলে (কক্ষপথে) স্থির রাখা 
(অস্তিত্বে) অন্যতম নিদর্শন । 

১১৮১৪ ০ ০০ ৮০৫৮৭ 91 19 ৮৭ অর্থাৎ তিনি ভিন্ন অন্য কাহারও 
শক্তি নাই উহাদিগকে স্থায়ীভাবে স্থির রাখার । এতদসত্বেও তিনি নাফরমানদের ক্ষেত্রে 
ধৈর্যশীল ও ফরমাবরদার গুনাহগারের ক্ষেত্রে ক্ষমাশীল । তিনি নীফরমানগণকে সময় 
দেন। তাই আল্লাহ্‌ প্রাক বলেন ঃ 

।১১%2 1১15 (4 491 অর্থাৎ নিশ্চয় তিনি সর্বদাই ধৈর্যশীল ও ক্ষমাপরায়ণ। 

এই প্রসঙ্গে ইব্‌ন আবূ হাতিম একটি গরীব ও মুনকার হাদীস বর্ণনা করেন। তিনি 
বলেন $ আলী ইব্‌ন হুসাইন ইব্‌ন জুনাইদ রে) আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। 
তিনি বলেন, নবী করীম (সা) একদা মিশ্বরে দাড়াইয়া বলেন £ মূসা (আ) এর মনে 
এই প্রশ্ন দেখা দিল যে, আল্লাহ্‌ পাক কি নিদ্রা যান? সঙ্গে সঙ্গে আল্লাহ্‌ একজন 
ফেরেশতা পাঠাইলেন। সে মুসা (আ) এর দুই হাতে দুইটি কাচের পাত্র দিয়া বলিল, 
আপনি ইহা যথা অবস্থায় রাখিয়া সর্বক্ষণ হেফাজত করিবেন । কিন্তু এক সময়ে তাহার 
ঘুম পাইল৷ সামান্য তন্দ্রা হওয়ার সাথে সাথে হাতের পাত্র দুইটি পড়িয়া যাওয়ার 
উপক্রম হইল । কারণ, হাত দুইটি মিলিয়া যাইতেছিল। কাচের আওয়াজে তন্দ্রা ভংগ 
হইলে পাত্র দুইটি সামলাইয়া নিলেন। কিন্তু পরক্ষণেই গভীর নিদ্রা তাহাকে গ্রাস 
করিল, অমনি তার হস্তদ্বয় শিথিল হইয়া গেল এবং পাত্র দুইটি ঠেস লাগিয়া চুর্ণ-বিচুর্ণ 
হইল । আল্লাহ্‌ তাআলা এই ঘটনা দ্বারা তাহাকে শিক্ষা দেন যে, তিনি যদি নিদ্রা 
যাইতেন তাহা হইলে আকাশমণ্ডলী ও ভূমণ্ডল ধারণ করিয়া রাখিতে পারিতেন না। 

সুস্পষ্ট বুঝা যায়, হাদীসটি মারফু’ নহে, বরং ইসরাঈলদের মনগড়া কাহিনী ভিত্তিক 
মুনকার হাদীস । কারণ, মুসা (আ) এর উচ্চ মর্যাদার বিবেচনায় তাহার ব্যাপারে এই 
ধারণা আদৌ বৈধ হয় না যে, তিনি আল্লাহ্‌ পাকের ন্দ্রা তন্দ্রাহীন হাওয়া সম্পর্কে 
বিন্দুমাত্র সংশয় পোষণ করিবেন। কারণ, আল্লাহ্‌ তাহার পাক কালামে সুস্পষ্টভাবে 
ঘোষণা করিয়াছেন যে, তিনি চিরঞ্জীব চিরস্থির এবং তন্দ্রা ও নিদ্রা তাহাকে স্পর্শ 
করিতে পারে না। 'আকাশমণ্ুলী ও ভূ-মগুলে যাহ! কিছু আছে সকলই তাহারই। বেমন 
তিনি বলেন ৪১৯১9 92১৫৮০০৪০5১ ৩৪) ০০1 
যিনি চিরঞ্জীব, সর্ব সত্তার ধারক তাহাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না। আকাশ ও 
পৃথিবীতে যাহা কিছু আছে, সমস্ত তাহারই। 

বুখারী ও মুসলিম গ্রন্থদ্ধয়ে আবু মূসা আশ'আরী (রা) হইতে বর্ণিত আছে যে, তিনি 
বলেন ঃ রাসূলল্লাহ্‌ (সা) বলিয়াছেন যে, আল্লাহ্‌ তা*আলা নিদ্রা যান না এবং ন্দ্রা 
যাওয়া তাহার জন্য শোভনীয় নহে। তাহার নিকট দিনের বেলা বান্দাগণের রাত্রের 


ইব্‌ন কাছীর__৪১ (৯ম) 


Contents 


৩২২ তাফসীরে ইব্ন কাছীর 


আমল ও রান্রিবেলা তাহাদের দিনের আমল পর্যায়ক্রমে পৌছিতে থাকে । তাহার 
আবরণ হইল আলো কিংবা আগুন। তিনি তাহার আলোর পর্দা উম্মোচন করিলে সৃষ্ট 
জীবের সব কিছুই তাহার নূরের তাজাল্পিতে জ্বলিয়া ছারখার হইয়া যাইত । 

ইব্‌ন জারীর আবু ওয়ায়েল হইতে বর্ণনা করেন যে, আব্দুল্লাহ ইবৃন মাসউদ (রা) 
এর কাছে এক ব্যক্তি আসিল । তিনি প্রশ্ন করিলেন, কোথা হইতে আসিয়াছ? সে বলিল, 
সিরিয়া হইতে । তিনি প্রশ্ন করিলেন, কাহার সহিত দেখা করিয়াছ? সে বলিল, কা'বের 
সহিত দেখা করিয়াছি । তিনি প্রশ্ব করিলেন, সে কি হাদীস বর্ণনা করিয়াছে? সে বলিল, 
আমাকে এই হাদীস শুনাইয়াছে যে, আকাশমণ্লী ফেরেশতাদের কীধে পরিক্রমারত 
রহিয়াছে । তিনি প্রশ্ন করিলেন, তুমি কি উহা বিশ্বাস করিয়াছ না অবিশ্বাস করিয়াছ? সে 
বলিল, বিশ্বাস কি অবিশ্বাস কোনটাই করি নাই। তিনি তখন বলিলেন, কা'ব সঠিক 
বলে নাই। আল্লাহ্‌ পাক বলেন-নিশ্চয় আল্লাহ্‌ আকাশগুলী ও ভূমগ্ডল ধারণ করিয়া 
রহিয়াছেন। আমি যদি উহাদিগকে ধারণ না করিতাম তাহা হইলে আমার পরে আর 
কেহই উহার পতন ঠেকাইতে পারিত না। 

কা'ব ও ইব্‌ন মাসউদ (রা) সম্পর্কিত এই বর্ণনাটি বিশ্বস্ত সৃত্রে বর্ণিত হইয়াছে। 
অত:পর ইব্‌ন জারীর (র) ইব্‌ন হুমায়েদ ইবরাহীম (র) হইতে বর্ণনা করেন যে, জুন্দব 
আল বাজালী সিরিয়ায় কা'বের সাথে দেখা করিয়াছিলেন । অত:পর তিনি অনুরূপ বর্ণনা 
প্রদান করেন। 

তিনি আরও বলেন ঃ ইয়াহিয়া ইব্‌ন ইবরাহীম ইব্‌ন মুযাইয়ান তালাইতশী (র) 
'সিয়ারুল ফুকাহা" গ্রন্থে উক্ত আছারটি মুহাম্মাদ ইবৃন ঈসা ইবন আকী" এর সূত্রে 
আমাশ রে) হইতে বর্ণিত আছে। 

অত:পর তিনি আবদুল মালিক ইবন হাসানাইন ইব্‌ন ওহব (র) সূত্রে মালিক (র) 
হইতে বর্ণনা করেন। তিনি বলেন, আকাশমণ্ডলী পরিক্রমারত নহে; বরং স্থির । তিনি 
আলোচ্য আয়াতটি দলীল হিসাবে পেশ করেন। তাহা ছাড়া এই হাদীসটিও উন্মেখ 
করেন-নিশ্য় পশ্চিম আকাশে একটি তওবার দরজা খোলা রহিয়াছে । উহা সর্বদা 
খোলা থাকিবে; যতক্ষণ না পশ্চিম দিকে সূর্যের উদয় ঘটিবে। 

আমি বলিতেছি হাদীসটি সহীহ গ্রন্থে বর্ণিত রহিয়াছে । (আল্লাহ্‌ তা“আলাই সর্বাধিক 
জ্ঞাত)। 


7° 6 


GLEN APNE og OEE 4১02: 2৫৮ (6) 
১ 251 2 3) ১১৫1 {| ES BIE 4৫৫২ 2৩ 4০৩০) 


Contents 
সূরা ফাতির ৩২৩ 
Nix 2 2৯ 5891৫ SBE (ev) 


OWS HELLS Ob SN 
/ 

৪২. ইহারা দৃঢ়তার সহিত আল্লাহ্র শপথ করিয়া বলিত যে, ইহাদিগের নিকট 
কোন সতর্ককারী আসিলে ইহারা অন্য সকল সম্প্রদায় অপেক্ষা সৎপথের অধিকতর 
অনুসারী হইবে; কিন্তু ইহাদের নিকট যখন সতর্ককারী আসিল তখন তাহারা 
কেবল ইহাদের বিমুখতাই বৃদ্ধি করিল_ 

৪৩. পৃথিবীতে উদ্ধত্য প্রকাশ ও কৃট ষড়যন্ত্রের কারণে । কুট ষড়যন্ত্র উহার 
উদ্যোক্তাদিগকেই পরিবেষ্টন করে । তবে কি ইহারা প্রতীক্ষা করিতেছে পূুর্ববর্তীদের 
প্রতি প্রযুক্ত বিধানের? কিন্তু তুমি আল্লাহ্র বিধানের কখনও কোন পরিবর্তন 
পাইবে না এবং আল্লাহ্র বিধানের কোন ব্যতিব্রমও দেখিবে না। 

তাফসীর ঃ আল্লাহ্‌ পাক কুরায়েশ ও অন্যান্য গোত্র সম্পর্কে জানাইতেছেন যে, 
তাহাদের নিকট রাসূল প্রেরণের পূর্বে তাহারা দৃঢ়তার সহিত শপথ করিয়া বলিত, যদি 
অনুসারী হইতে অবশ্যই অধিকতর হেদায়েতের পথ অনুসরণ করিতাম। 

যাহহাক ও অন্যান্য ব্যাখ্যাকার বলেন, এই আয়াতের অনুরূপ আয়াত হইল ঃ 


০ কলা ৪ ০ wf oo» ০৩6 6 ৮০ 2 2 eee 58. ০ 78228 
Els Se LSS LLG Sa Lb LE CLES lS 


nt SDE hl ভু এ CAE GO UH i BLES Soak 
51247555745 EOE 
অর্থাৎ পাছে তোমরা বল, কিতাব তো শুধু আমাদের পূর্বে দুই সম্প্রদায়ের প্রতি 
অবতীর্ণ. হইয়াছিল; আমরা উহাদের পঠন-পাঠন সম্পর্কে উদাসীন ছিলাম ৷ কিংবা 
তোমরা বল, যদি কিতাব আমাদের প্রতি অবতীর্ণ হইত তবে আমরা তো তাহাদের 
অপেক্ষা অধিক হিদায়াতপ্রাপ্ত হইতাম । তোমাদের প্রতিপালকের নিকট হইতে 
তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ, পথনির্দেশ ও অনুগ্রহ আসিয়াছে । অত:পর যে কেহ 
আল্লাহ্‌র নিদর্শনকে প্রত্যাখ্যান করিবে ও উহা হইতে মুখ ফিরাইয়া লইবে তাহার 
হইতে বড় যালেম আর কে? 


Contents 


৩২৪ তাফসীরে ইব্‌ন কাছীর 

আল্লাহ্‌ আরো বলেন ঃ 
১:০০ 40365 (1248 55 ৮২৩ 6০050540450 

82178257718 

অর্থাৎ উহারাই তো বলিয়া আসিয়াছে, পূর্ববতীদের কিতাবের মত যদি আমাদের 
কোন কিতাব থাকিত, আমরা অবশ্যই আল্লাহ্‌র একনিষ্ঠ বান্দা হইতাম । কিন্তু উহারা 
কুরআন প্রত্যাখ্যান করিল এবং শীঘ্বই উহারা জানিতে পারিবে । 

আল্লাহ্‌ আরো বলেন £ ১:১৫ 4৮৮৮৯ 1:43 অত:পর যখন তাহাদের নিকট 
সতর্ককারী আসিল । অর্থাৎ মুহাম্মদ (সা) কুরআনুম মুবীন নামক শ্রেষ্ঠ গ্রন্থ নিয়া হাজির 
হইলেন। 

(১৬৮ 5| (১১1৭ অর্থাৎ সতর্ককারী আগমনে তাহাদের কুফরী বহুগুণে বৃদ্ধি 
পাইল । 

৬৯১১ ৬1৮44 অর্থাৎ আল্লাহ্‌র বাণী ও নিদর্শন মান্য ও অনুসরণ না 
করিয়া তাহারা পৃথিবীতে দন্ত প্রকাশ করিয়া চলিল। 

1১1 ১৫০ অর্থাৎ তাহাদের এই চক্রান্তের কুফল তাহাদের উপরেই বর্তাইল, 
অন্য কাহারও উপর নহে। 

ইব্‌ন আবূ হাতিম বলেন 8 . 

আলী ইব্‌ন হুসাইন (র) জনৈক ব্যক্তি হইতে বর্ণিত যে, রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিয়াছেন-তুমি কুট চক্রান্ত হইতে বাঁচিয়া থাক। কারণ, অবশ্যই তাহা চক্রান্তকারী 
কেই ক্ষতিগ্রস্ত করে। 

মুহাম্মদ ইবৃন কাব আল কুরাধী (র) বলেন ঃ তিন ব্যক্তি কখনও মুক্তি পাইবে না। 
তাহারা হইলঃ কুট চক্রান্তকারী, বিদ্বোহী ও ওয়াদা ভংগকারী, আল্লাহর কিতাবে উহার 
প্রমাণ হইল £ 

(15 41 * তি 9২0 ৮১৯% অর্থাৎ কৃট চক্রান্ত তাহার উদ্যোক্তাকেই 
পরিঝেষ্টন করিবে। 

uli LL Li Ui LE} যে ব্যক্তি প্ৰতিশ্ৰুতি ভংগ করিল, সে 
তাহার নিজের ক্ষতির জন্যই বিশ্বাসঘাতকতা করিল। অত:পর আল্লাহ্‌ পাক বলেন ঃ 


০১ ০, ১। ০১১১১ {4 অর্থাৎ তাহারা পূর্ববর্তীদের ব্যাপারে যেই শাস্তি 


অনুসৃত হইয়াছিল উহারই অপেক্ষা করিতেছে? তাহারা তো রাসূলের বিরোধীতা করিয়া 
কঠোর শাস্তি পাইয়াছিল। 


Contents 


সূরা ফাতির ৩২৫ 
EET AO TNE NOU LAO UNE ON 


er ed ere 


চাহেন তখন তাহা কেহ থাকিবে না; তাই হা এলত তাহা 
বাচিতে পারিবে না। আল্লাহই স্বক্ত 


5০6৩৫385০১৫ 2 32 7 iif (0 


ETS ৫5৯ 2) ৮৬৪ (৮৫০ রর 1106 241 
০0145 এ ৫৩ 5০৮৬ 4$)5 EE 2 Yঃ রি : 


8 4 CELE Cl Bel (6০) 
IE KEL 4 LBBB OSI IN ৩ 
০1৮৮৮ ১৩, 54) ৪৮৮৪৬ 


৪৪. ইহারা কি পৃথিবীতে পরিভ্রমণ করে নাই? তাহা হইলে ইহাদের 
পূর্বতীদের পরিণাম কি হইয়াছিল তাহা দেখিতে পাইতো। উহারাতো ইহাদের 
অপেক্ষা অধিকতর শক্তিশালী ছিল । আল্লাহ্‌ এমন নহেন যে, আকাশমগ্লী এবং 
পৃথিবীর কোন কিছুই তাহাকে অক্ষম করিতে পারে । তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান । 

৪৫. আল্লাহ্‌ মানুষকে তাহাদের কৃতকর্মের জন্য শাস্তি দিলে ভূপৃষ্ঠে কোন জীব 
জন্তুকেই তিনি রেহাই দিতেন না। কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত উহাদিগকে 
অবকাশ দিয়া থাকেন। অত:পর তাহাদের নির্দিষ্ট কাল আসিয়া গেলে আল্লাহৃতো 
আছেনই তাহার বান্দাগণের সম্যক দ্রষ্টা। 

তাফসীর £ আল্লাহ্‌ তাহার রাসূলকে বলেন £ হে মোহাম্মদ! রিসালতকে যাহারা 
মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করে তাহাদিগকে বল, তোমরা পৃথিবীতে ঘুরিয়া ফিরিয়া দেখ 
যাহারা রিসালতকে অস্বীকার করিয়াছিল তাহাদের পরিণাম কত করুণ হইয়াছে । 
আল্লাহ্‌ পাক তাহাদিগকে ধ্বংস করিয়াছেন। তাহাদের ঘরবাড়ী বিরাণ হইয়াছে। 
তাহাদের সকল সম্পদরাজী বিলুপ্ত হইয়াছে, অথচ তাহারা ছিল অত্যন্ত শক্তিশালী 
সম্প্রদায়। তাহাদের জনবল ও ধনবল ছিল প্রচুর । অথচ সে সব তাদের কোনই 
উপকারে আসে নাই। আল্লাহ্র আজাব হইতে কোন কিছুই তাহাদিগকে রক্ষা করিতে 


Contents 


৩২৬ তাফসীরে ইব্ন কাছীর 


পারে নাই । যখন আল্লাহ্র নির্দেশ জারী হইয়াছে, উহা সঙ্গে সঙ্গে বাস্তবায়িত হইয়াছে। 
আসমান-যমিনের কোন কিছুই তাহার ইচ্ছাকে প্রতিহত করিতে পারে নাই। 

(১: $ 1512 304 4%1 অর্থাৎ তিনি সর্বজ্ঞ, শক্তিমান । তিনি তাহার সমগ্র সৃষ্টি 
জগতের সার্বিক খবরাখবর রাখেন এবং উহার ষোলআনা নিয়ন্ত্রণের ক্ষমতা তাহার 
রহিয়াছে। 

7250০ ৮১৫৮ ৪4 4০৪৭ ৫ Ue alr ill 315 $4 অৰ্থাৎ যদি 
তাহাদিগকে তাহাদের প্রতিটি পাপের জন্য শাস্তি দেওয়া হইতো তাহা হইলে আসমান 
'যমিনের সকল বাসিন্দাই ধ্বংস হইতো । কারণ, তাহাদের সঙ্গে পশু সম্পদ সহ সব 
কিছুই ধ্বংস হইতো । 

ইব্‌ন আবূ হাতিম আব্দুল্লাহ্‌ (রা) বর্ণনা করেন যে, আব্দুল্লাহ বলেন, আলোচ্য 
আয়াতে গর্তের পোকাও বনী আদমের পাপের কারণে গর্তের মধ্যে শাস্তি ভোগ করে। 

অতঃপর উক্ত আয়াত পাঠ করেন।' 

অর্থাৎ বনী আদমকে তাহাদের অপরাধে তাৎক্ষণিকভাবে শাস্তি প্রদান না করার কথা 
ঠা মাযার 
বলেন যে, oi Se edt ofr tl Nn ot EPL 
যাইতো। 

এটি সি Ll ২১১: ১৩ অর্থাৎ তাহাদিগকে সুযোগ দেওয়া হইয়াছে 
কিয়ামত পর্যন্ত । সেই দিন তাহাদের হিসাব লওয়া হইবে এবং প্রত্যেক আমলকারীকে 
তাহার আমল অনুসারে পুরস্কৃত অথবা শাস্তি প্রদান করা হইবে । তখন অনুগতরা পুরস্কৃত 
ও অবাধ্যগণ শাস্তি প্রাপ্ত হইবে । তাই আল্লাহ্‌ পাক বলেন ঃ 

Tai lw SENG MEATUS BU 
অর্থাৎ যখন আল্লাহ্‌র নির্ধারিত সময় আসিয়া যাইবে, তখন নিশ্চয় আল্লাহ্‌ তাহার 
বান্দাদের ব্যাপারে সর্বশ্রোতা, সর্বদৃষ্টা। 


Contents 


সূরা হক্সাসীন 


৮৩ আয়াত, ৫ রুকু, মক্কী 


9 9 1০2 ০ 
1১৯১1১১১১1৪ 


ইমাম তিরমিযী (রা) বলেন, কুতায়বাহ ও সুফিয়ান ইবৃন. অকী“ (র) ..... হযরত 
আনাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 
12012121056 05055 07558] 83৮78255815 
-1 758৫ slid 65 

প্রত্যেক বস্তুর আত্মা আছে এবং কুরআনের আত্মা ইয়াসীন। যে ব্যক্তি ইয়াসীন 
পড়িবে আল্লাহ্‌ তা'আলা তার আমলনামায় দশবার কুরআন পাঠের সওয়াব লিপিবদ্ধ 
করেন । ইমাম তিরমিযী (র) বলেন, হাদীসটি গরীব । ইহা কেবল হুমাইদ ইব্‌ন আব্দুর 
রহমান হইতে বর্ণিত। হারূন আবু মুহাম্মদ একজন অপরিচিত রাবী ৷ হযরত আবূ বকর 
(রা) হইতেও একটি দুর্বল সূত্রে হাদীসটি বর্ণিত। হাকিম তিরমিযী (র) তার 
'নাওয়াদিরুল উসুল" গ্রন্থে বর্ণনা করিয়াছেন । 

আবূ বকর বাযযার রে) বলেন, আব্দুর রহমান ইব্‌ন ফযল (র) ..... হযরত আবু 
হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন, প্রত্যেক 
বস্তুর অন্তর আছে এবং কুরআনের অন্তর সূরা ইয়াসীন। আবু বকর ইব্‌ন বাষযার (র) 
বলেন, হাদীসটি শুধু যায়েদ রে) হুমাইদ (র) হইতে বর্ণনা করিয়াছেন । 

হাফিজ আবু ইয়ালা (র) বলেন, ইসহাক ইব্‌ন আবু ইস্রায়ীল রে) ..... আবু 
হুরায়রা (রা)-কে বলিতে শুনিয়াছি, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন ৪ 


রি প্‌ এনা ০. 4ু।াপার্তিকুণ 2০৫৩5185222 ৫৩৫5 চপ Nz Lo 
2° fA oe er FeO OO 


Contents 


৩২৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


যে ব্যক্তি রাত্রিকালে সূরা ইয়াসীন পাঠ করিবে প্রত্যুষে সে ক্ষমাপ্রাপ্ত হইয়া জাগ্রত 
হইবে, আর যে ব্যক্তি রাত্রিকালে সূরা হামীম পাঠ করিবে, যার মধ্যে দুখান এর উল্লেখ 
রহিয়াছে, সে-ও প্রত্যুষে ক্ষমাপ্রাপ্ত হইয়া জাগ্রত হইবে । হাদীসের সূত্র উত্তম। ইব্‌ন 
হাব্বান, (র) তাহার সহীহ গ্রন্থে উল্লেখ করিয়াছেন, মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইব্‌ন 
ইবরাহীম (র) ..... জুন্দুব ইব্‌ন আব্দুল্লাহ রে) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
(সা) ইরশাদ করিয়াছেন, যেই ব্যক্তি আল্লাহ্র সন্তুষ্টির উদ্দেশ্যে রাত্রিকালে 
সূরা-ই-ইয়াসীন পাঠ করিবে আল্লাহ্‌ তাহাকে ক্ষমা করিয়া দিবেন। 

ইমাম আহমদ (র) বলেন , আরিম (র) ইব্‌ন ইয়াসার (র!) হইতে বর্ণিত । তিনি 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, সূরা বাকারাহ কুরআনের কুজ ও চূড়া । 
এই সুরার প্রত্যেক আয়াতের সহিত আশিজন ফেরেশতা অবতীর্ণ হইয়াছেন । £11 4111 
১০:৪1 ০। 2 %1 আরশের নীচে হইতে বাহির হইয়া উহার সহিত মিলিত হইয়াছে। 

সূরা-ই-ইয়াসীন কুরআনের অন্তর যে ব্যক্তি আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ও 
পরকালের সাফল্যের আশায় উহা পাঠ করে আল্লাহ্‌ তাহাকে ক্ষমা করিয়া দিবেন। 
তোমরা তোমাদের মৃত ব্যক্তির কাছে এই সূরা পাঠ করিবে । ইমাম নাসায়। (র) 
তাহার “আল ইয়ামু অল লাইলাহ' গ্রন্থে মুহাম্মদ ইবন আব্দুল আ'লা (র)-এর সুত্রে 
মুহাম্মদ মু'তামির (র) হইতে উক্ত সনদে বর্ণনা করিয়াছেন । 
. ইমাম আহমদ (র) বলেন, আরিম (র) ..... হযরত মা"কিল ইব্‌ন ইয়াসার (রা) 
হইতে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সো) ইরশাদ করিয়াছেন 8 541 (59581 
554 এই সূরা তোমাদের মৃত ব্যক্তির কাছে পাঠ করিবে। 

কোন কোন উলামায়ে কিরাম বলেন, যে কোন কঠিন অবস্থায় কেউ এই সূরা পাঠ 
করিলে আল্লাহ্‌ তা'আলা তাহার জন্য উহা সহজ করিয়া দেন এবং মৃত্যু শঙ্জায় শায়িত 
ব্যক্তির কাছে ইহা পাঠ করিলে আল্লাহ্র রহমত ও বরকত অবতীর্ণ হয় এবং সহজেই 
তাহার রূহ বাহির হয়। ১1০1৭ রি 

ইমাম আহমদ (র) বলেন, আবুল মুগীরাহ (র) মাশায়েখগণ হইতে বর্ণনা করেন, 
তাহারা বলেন, তুমি যখন মৃত্যু পথযাত্রী বক্তির কাছে এই সূরা পাঠ করিবে আন্মাহ্‌ 
তা'আলা তাহার মৃত্যুকে সহজ করিয়া দিবেন। বাষ্যার রে) বলেন, সালামাহ ইব্‌ন 
শাঁবী রে) ..... হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
(সা) ইরশাদ করিয়াছেন ঃ 04508 08 ৮154৯৫6৩১৫1 

আমার বড়ই আকাংখা যে, এই সুরা আমার উম্মতের প্রত্যেকের অন্তরে বিদ্যমান 
থাকুক । 


Contents 


সূরা ইয়াসীন ৩২৯ 


ও (0). 

825611805 () 

8 G3, CY) 

FESbo HE (£) 

দি ৯ (০) 

০৫৯০৮ 22155016 BIL 0 


OUST AS BEST ৫০ (6৫৩৫ (5) 


১. ইয়াসীন। 

২. শপথ জ্ঞান গর্ভ কুরআনের । 

৩. তুমি অবশ্যই রাসূলদিণের অন্তর্ভুক্ত । 

৪. তুমি সরল পথে প্রতিষ্ঠিত । 

৫. কুরআন অবতীর্ণ পরাক্রমশালী, পরম দয়ালু আল্লাহ্‌র নিকট হইতে । 

৬. যাহাতে তুমি সতর্ক করিতে পার এমন এক জাতিকে, যাহাদিগের 
পিত; পুরুষদিগকে সতর্ক করা হয় নাই, যাহার ফলে উহারা গাফিল। 

৭. উহাদিগের অধিকাংশের জন্য লিড বা যহত হযাছ। বহর 
উহার! ঈমান আনিবেনা। 

তাফসীর £ সূরা বাকারার শুরুতের মুকাত্তাআত হুরূফ সম্পর্কে পূর্বেই আলোচনা 
করা হইয়াতে। হযরত ইবৃন আব্বাস (রা) ইকরিমাহ, যাহ্হাক, হাসান ও সুফিয়ান 
ইব্‌ন উয়ায়নাহ (র) হইতে বর্ণিত। তাহারা বলেন, ০.২ অর্থ, হে মানুষ। সাঈদ ইব্‌ন 
জুবাইর রে) বলেন, হাবশী ভাষায় , এই অর্থেই ব্যবহৃত হয়। যায়েদ ইবন আসলাম 
(র) বলেন, ইহা আল্লাহ্র একটি নাম। 


ইবৃন কাছীর__৪২ (৯ম) 


Contents 


৩৩০ তাফসীরে ইব্ন কাছীর 


Sli 91510 কুরআনে হাকীমের কসম অর্থাৎ সংরক্ষিত মযবুত যাহার কাছে 
বাতিল আসিতে পারে না। সম্মুখ দিক হইতেও না আর পশ্চাত হইতেও না। 

Lyall oad oll হে মুহাম্মদ! অবশ্যই তুমি প্রেরিত নবীগণের একজন । 

১:২5: ৮1০ ৮ সরল সঠিক পথের উপর অর্থাৎ সঠিক ও মযবুত দ্বীন ও 
শরীয়তের উপর | 

১৩] ১১১০ 15 অর্থাৎ এই দ্বীন ও সরল সঠিক জীবন বিধান যাহা তুমি 
পেশ করিয়াছ উহা মহা শক্তিশালী আল্লাহ্‌র পক্ষ হইতে অবতারিত, যিনি তাহার 
বান্দাদের উপর বড়ই মেহেরবান। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে $ 
৪ Ly oll ibd sil ll bls pin রি 1০৮০ ৮11 ৪441 Dl 

ai all Yi a3 

অবশ্যই তুমি সরল সঠিক পথ প্রদর্শন করিয়া থাক, সেই মহান আল্লাহ্‌র পথ, যিনি 

আসমান ও যমীনের সব কিছুর মালিক । জানিয়া রাখিও, আল্লাহ্‌র প্রতিই সকল বস্তু 
প্রত্যাবর্তন করিবে। 

ETT VE ৬১১১৭ যাহাতে তুমি এমন সব লোকদিগকে 
সতর্ক করিতে পার যাহাদের বাপদাদাদিগকে সতর্ক করা হয় নাই বলিয়া তাহারা 
গাফিল। ইহা দ্বারা আরবদিগকে বুঝান হইয়াছে। রাসূলুল্লাহ্‌ (সা)-এর পূর্বে তাহাদের 
কাছে কোন নবী-রাসূল প্রেরিত হন নাই । বস্তুত রাসূলুল্লাহ্‌ (সা) সমগ্র বিশ্ববাসীর প্রতি 
প্রেরিত হইয়াছিলেন। এখানে শুধু আরবদের কথা উল্লেখ করা হইয়াছে। ইহার অর্থ 
ইহা নহে যে তাহাকে অন্য সব লোকের প্রতি প্রেরণ করা হুয় নাই। পূর্বেই বহু আয়াত 
ও মুতাওয়াতির হাদীস উল্লেখ করা হইয়াছে, যাহা দ্বারা প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ্‌ 
(সা) সারা বিশ্ববাসীর জন্য প্রেরিত ছিলেন। 

২১৫৫1 ৮০ 49৪11 3 ১৪1 ইব্‌ন জারীর (রা) বলেন, এই আয়াতের অর্থ এই 
যে, তাহাদের অধিকাংশের ওপরে শাস্তি অবতীর্ণ হইবার বিষয়াদি স্থির সিদ্ধান্ত 
হইয়াছে। কারণ উন্মুল কিতাব ও লাওহে মাহফুজেই আল্লাহ্‌ তা'আলা এই সিদ্ধান্ত 
লিপিবদ্ধ করিয়াছেন যে, তাহারা আল্লাহ্‌র প্রতি ঈমান আনিবেনা ও তাহার রাসূলুগণকে 
রাসূল হিসেবে মান্য করিবে না। 


রিল 22 £162 “ 5 রে নি টি ৫ 
০৬১৯৪০০$ 9$১8110 11581 এ (A) 


Contents 
সূরা ইয়াসীন ৩৩১ 


2002 Z Zz 27 ৪ Z নে 2 25৩০৩ এ 2 Ladd 
শক5৮$154195505164 PH এ ০০০৪ 5) 
পতি ৫ 
০৬৮৫৩ ৪ 
পপ 25৮৯2 42& এপ ১৫১৯5৫০৫৯৮০ 5 পটার 
০ ০৯৮ ১17৯353৩ ৮ এ 28966 পভ (১-) 
eh LAB অপার Er 


52568865200 05 5520419594৩) (১9 


3 ৫৫ 
9 
Opty 3213 
৮৫ নর ঠ 


2৮ প5 1০155 CL Sf "5 295 ৫ 

/246/5% 8) 0161568৮567 ০৬০1 2১০৪1 (১৭) 
2 A ৮02 2 2 
০৬:৮:%৬ es 


৮. আমি উহাদিগের গলদেশে চিকুব পর্যন্ত বেড়ি পরাইয়াছি, ফলে উহারা 
উৰ্ধ্বমুখী হইয়া গিয়াছে। 

৯. আমি উহাদিগের সম্মুখে প্রাচীর ও পশ্চাতে প্রাচীর স্থাপন করিয়াছি এবং 
উহাদিগকে আবৃত করিয়াছি; ফলে উহারা দেখিতে পায় না। 

১০. তুমি তাহাদিগকে সতর্ক কর বা না-ই কর উহাদিগের পক্ষে উভয় সমান । 
তাহারা ঈমান আনিবেনা । 

১১. তুমি কেবল তাহাদিগকেই সতর্ক করিতে পার যাহারা উপদেশ মানিয়া 
চলে এবং না দেখিয়া দয়াময় আল্লাহ্‌কে ভয় করে । অতএব তাহাদিগকে ক্ষমা ও 
মহাপুরফ্কারের সংবাদ দাও। 

১২. আমিই মৃতকে করি জীবিত এবং লিখিয়া রাখি যাহা অগ্রে প্রেরণ করে ও 
যাহা উহারা পশ্চাতে রাখিয়া যায় । আমি প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত 
রাখিয়াছি। | 

তাফসীর £ আল্লাহ্‌ তা“আলা ইরশাদ করেন, সেই হতভাগ্যদের পক্ষে হিদায়েত 
তাহাদের হাত বীধিয়া রাখা হইয়াছে এবং তাহাদের মাথা উপরে উঠিয়া রহিয়াছে। 


Contents 


৩৩২ তাফসীরে ইব্‌ন কাছীর 


আল্লাহ্‌ তা'আলা এখানে শুধু তাহাদের গর্দানের কথা উল্লেখ করিয়াছেন, হাতের কথা 
উল্লেখ করেন নাই। তবুও এখানে হাত বাধার কথাও বুঝিতে হইবে এবং অনেক সময় 
এমন হইয়া থাকে যে, বলার সময় একটার উল্লেখ করা হয়, কিন্তু উদ্দেশ্য দুইটাই 
হয়। আরব কবিদের কবিতায় এইরূপ ব্যবহার দেখিতে পাওয়া যায় । যেমন 


১4514575581 557 * 100901৮5219 4১১ 05৪ 
০২৪১৫ এ ৮1 * এগ ও Ai 
কবিতার প্রথমাংশে শুধু ৯১২ এর উল্লেখ করিয়া ১৯২ ও ১:51 উভয়কে 
বুঝাইয়াছে। এখানে ও 51 দ্বারা উদ্দেশ্য হইল গর্দানের সহিত হাতও বীধিয়া রাখা । 
কিন্তু আল্লাহ্‌ তা'আলা শুধু গর্দান বাধিবার কথা উল্লেখ করিয়াছেন। ইহার সহিত হাত 
বাঁধিবার কথা উল্লেখ করেন নাই। আওফী (র) হযরত ইব্ন আব্বাস (রা) হইতে (| 


০৬৯৯০1৫৪9083%1 ০11 ৮৫5 91 ৪.2 ০৪ (প্র ৮৯ এর তাফসীর প্রসঙ্গে 
বলেন, এই আয়াতের অর্থ নিম্নের আয়াতের অর্থের অনুরূপ । আয়াতটি হলো- 
-এ১০ 51141518553 52 

তোমার হাত তোমার গর্দানের সহিত আবদ্ধ করিয়া রাখিও না। আলোচ্য 
আয়াতের অর্থ হইয়াছে তাদের হাত তাদের গর্দানের সহিত আবদ্ধ রাখিয়া তাহারা 
কোন ভাল কাজের জন্য তাহাদের হাত সম্প্রসারিত করিতে সক্ষম হয় না। মুজাহিদ 
বলেন ০১২৪০ 1₹4$ এর অর্থ, তাহাদের মাথা উপরের দিকে উত্তোলিত এবং 
রা রর avs Nort 
পা গা গালি 
(১... (৪1 ১৩ এবং তাহাদের পশ্চাতেও প্রাচীর নির্মাণ করিয়া রাখিয়াছি, যাহাতে 
তাহারা সত্য গ্রহণ করিতে না পারে। ফলে তাহারা দ্বিধা-দন্দগরস্ত। কাতাদাহ রে) 
বলেন, তাহারা গুমরাহীর মধ্যে আবদ্ধ । 


১ ১,১১৭৮১৪ আমি তাহাদিগকে ঢাকিয়া দিয়াছি অর্থাৎ সত্য গ্রহণ যাহাতে না 
করিতে পারে এই জন্য তাহাদের চক্ষুর ওপর পর্দা ঝুলাইয়াছি। ১১৮: ১৫ ফলে 
সারাটা পা রন 

বা EE 


"oer Gr ৫ 


Contents 


সূরা ইয়াসীন ৩৩৩ 


হইয়া পড়ে । অতএব এই কিরাত অনুসারে আয়াতের অর্থ হইবে-_ আমি তাহাদিগকে 
বিশেষ চক্ষুরোগে আক্রান্ত করিয়াছি । আব্দুর রহমান ইব্‌ন যায়েদ ইব্‌ন আসলাম (র) 
বলেন, আল্লাহ্‌ তা'আলা কাফিরদের ঈমান ও ইসলামের মাঝে এইসব প্রাচীর প্রতিষ্ঠা 
করিয়াছেন এবং এই কারণে তাহারা ঈমান ও ইসলাম গ্রহণ করিতে সক্ষম হইবে না। 
অত:পর তিনি এই আয়াত পাঠ করিলেন $ 
2431 23 

যাহাদের উপর তোমার প্রতিপালকের কালিমা প্রতিষ্ঠিত হইয়াছে তাহারা সমস্ত 
নিদর্শন আসিলেও ঈমান আনিবেনা যাবৎ না তাহারা যন্ত্রণাদায়ক শাস্তি দেখিতে পাইবে । 
অত:পর আব্দুর রহমান ইবৃন যায়েদ (র) বলিলেন, যাহাকে আল্লাহ্‌ তাআলা বাধা দিয়া 
রাখেন, সে সেই বাধা অতিক্রম করিতে পারে কিভাবে? 

ইকরিমাহ (র) বলেন, একবার আবু জাহ্‌্ল বলিল, যদি আমি মুহাম্মদ (সা)-এর 
দেখা পাই তবে আমি তাহাকে এই করিব আর এই করিব। তখন এই আয়াত নাযিল 
হয় £ wre রি 4551 45121 ০৪ ৮৯ 08 লোকজন তাহাকে 
বলিত, মুহাম্মদ (সা) এই, কিন্তু সে তাহাকে দেখিতে পাইত না, সে বলিত সে 
কোথায়? সে কোথায়? 

মুহাম্মদ ইব্ন ইসহাক রে) বলেন, ইয়াধীদ ইব্‌ন যিয়াদ (র) ..... মুহাম্মদ ইব্‌ন 
কা'ব (র) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, একবার লোকজন বসা ছিল, এমন সময় 
হইতে পারিবে এবং মৃত্যুর পরে তোমাদিগকে জীবিত করিয়া পুনরুথিত করা হইবে 
এবং জর্দানের বাগানসমূহ অপেক্ষা তোমরা উত্তম বাগানের অধিকারী হইবে । আর 
তাহার বিরোধিতা করিলে এখানে তোমরা লাঞ্কুনার মৃত্যুবরণ করিবে এবং মৃত্যুর পর 
তোমাদিগকে পুনরায় জীবিত করিয়া উথ্থিত করা হইবে এবং তোমাদিগকে আগুনের 
শান্তি ভোগ করিতে হইবে । আজ তাহাকে আসিতে দাও । এমন সময় রাসূলুল্লাহ্‌ (সা) 
তাহাদের নিকট বাহির হইলেন, তখন তাহার হাতে ছিল এক মুষ্টি মাটি । তিনি সূরা 
ইয়াসীন এর প্রথম হইতে ১১-০১১১ $$ পর্যস্ত পাঠ করিতে করিতে তাহাদের মাথায় 
উহা নিক্ষেপ করিয়া তীহার প্রয়োজনে চলিয়া গেলেন। অথচ তাহারা রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর বাহির হইবার অপেক্ষায়ই সারারাত্র তাহার গৃহ দ্বারে পড়িয়া রহিল। অবশেষে 
এক ব্যক্তি ঘর হইতে বাহির হইয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিল, তোমরা কিসের জন্য 
এখানে অপেক্ষা করিতেছ ? তাহারা বলিল, আমরা তো মুহাম্মদ (সা)-এর অপেক্ষায় 


Contents 


৩৩৪ তাফসীরে ইব্‌ন কাছার 


রহিয়াছি। সে বলিল, তিনি তো বাহির হইয়া গিয়াছেন এবং তোমাদের প্রত্যেকের 
মাথায় মাটি নিক্ষেপ করিয়া তাহার প্রয়োজনে চলিয়া গিয়াছেন। তাহার এই সংবাদের 
পর প্রত্যেকেই তাহার মাথা হইতে মাটি ঝাড়িয়া ফেলিল। রাবী বলেন, আবূ জাহ্‌ল 
রাসূলুল্লাহ্‌ (সা) সম্বন্ধে যে কথা বলিয়াছিল, তিনি উহা জানিতে পারিয়া বলিলেন £ 


১১১5১451১15 155৫10 41) 0551101 

অর্থাৎ আবু জাহ্‌ল ঠিক বলিয়াছে, এখনও আমি সেই কথা বলিতেছি অর্থাৎ আমার 
অনুসরণ করিলেই কেবল তাহারা উভয় জগতে সম্মানিত হইবে আর আমার 
Ee Ee Ue 
টি পরে oli Ty Fk 2A oti AR kc ty OWT UVB 
অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা তাহাদের উপর গুমরাহীর মোহর লাগাইয়া দিয়াছেন। অতএব 
তাহাদের জন্য সতর্ক করা কোন কাজে আসিবেনা । আর না তাহারা প্রভাবিত হইবে। 
সুরা বাকারার শুরুতেও এই ধরনের একটি আয়াত পূর্বেই উল্লেখ করা হইয়াছে । আরো 
ইরশাদ হইয়াছে £ 

এ) ০511 

অর্থাৎ যাহাদের উপর তোমার প্রতিপালকের কালিমা সাব্যস্ত হইয়াছে তাহারা ঈমান 
আনিবেনা, যদিও তাহাদের নিকট সমস্ত নিদর্শন আসুক না কেন যাবৎ না তাহারা 
যন্ত্রণাদায়ক শাস্তি দেখিতে পাইবে। 

SUS oe LSS তুমি তো শুধু তাহাকেই সতর্ক করিতে পারিবে, যে 
. উপদেশ অনুসরণ করে । অর্থাৎ তোমার সতর্ক করণের মাধ্যমে কেবল মু"মিনগণই 
উপকৃত হইবে, যাহারা উপদেশ অর্থাৎ পবিত্র কুরঅনের অনুসরণ করে। 

০1 ০৯৩ এবং না দেখিয়া পরম করুণাময়কে ভয় করে অর্থাৎ 
সে আল্লাহ্‌কে এমন স্থানে ভয় করে যেখানে তাহাকে কেবলমাত্র আল্লাহ্‌ ব্যতীত অন্য 
কেহই দেখিতে পারে না। কারণ সে ইহা জানে যে তাহার সম্বন্ধে আল্লাহ্‌ অবগত 
আছেন এবং সে যাহা কিছু করিতেছে উহা তিনি জানেন। 

১১৪১০ ৯১5১৪ অতএব তাহাকে তুমি সুসংবাদ দান কর ক্ষমার অর্থাৎ তাহার 
পাপ মুক্তির। 7:৫৯ এবং সম্মানজনক বিনিময়ের অর্থাৎ প্রচুর ও উত্তম বিনিময়ের 
সুসংবাদও দান কর। 


Contents 


সূরা ইয়াসীন ৩৩৫ 


যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ | 

০১১৫১৯৪৮৬১০ ৮৫১১১17৮820 ১৮০৯ 9 01 অৰ্থাৎ যাহারা 
তাহাদের প্রতিপালককে না দেখিয়া ভয় করে তাহাদের জন্য রহিয়াছে সম্মানজনক 
বিনিময় । অত:পর আল্লাহ্‌ ইরশাদ করেন £ 

৮ ৮) ০৯9 নিঃসন্দেহে আমিই মৃতকে জীবিত করিব । অর্থাৎ 
কিয়ামত দিবসে । এই আয়াত দ্বারা এই বিষয়ের প্রতি ইঙ্গিত রহিয়াছে যে, কাফিরদের 
অন্তর গুমরাহী দ্বারা নিজীবি হইয়াছে ও মরিয়া গিয়াছে । আল্লাহ্‌ তা*আলাই তাহাদের 


মৃত অন্তরকে জীবিত করিবেন এবং হক ও সত্যের প্রতি দিকদর্শন করেন৷ যেমন 
আল্লাহ্‌ তা'আলা কঠিন অন্তরের কথা উল্লেখ করিয়া বলেন ঃ 


৪ 9 


SS SDT SUNET LS Ue A ~~ 0 ৮1০ 
জানিয়া রাখ, আল্লাহ্‌ মৃত ভূমিকে সজীব করেন, আমি তোমাদের জন্য নিদর্শন 
সমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করিলাম, সম্ভবত তোমরা বুঝিবে । 
(১০৬৪০ oii ls এবং লিখিয়া রাখি যাহা তাহারা সন্মুখে পাঠায় অর্থাৎ 
সাক রর র দুইটি ব্যাখ্যা 
ঃ (১) আমি তাহাদের কর্মকাণ্ড ও যাহা তাহারা তাহাদের পশ্চাতে রাখিয়া 
ঠক নদ এবং মন্দ 
হইলে মন্দ বিনিময় দান করিব । যেমন রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ৪ 


assis Ue Lat a OLS Cs SUN dC 
Cl REET AE AA 
5585 ভপে৪৫০৮৪৮১১৪৮৮১০৯৩০৪ 
যে ব্যক্তি ইসলামে কোন উত্তম পদ্ধতি প্রচলিত করিল সে উহার বিনিময় লাভ 
করিবে এবং যে ব্যক্তি সেই পথে আমল করিবে তাহার বিনিময়ও সে লাভ করিবে; 
তবে তাহার বিনিময় হইতে একটুও কম করা হইবে না। আর যে ব্যক্তি ইসলামে কোন 
মন্দ পদ্ধতি প্রচলিত করিল উহার গুনাহর বোঝা সেই বহন করিবে এবং তাহার পর যে 
ব্যক্তি সে পথে আমল করিবে তাহার গুনাহর বোঝাও সে বহন করিবে; তবে তাহার 
গুনাহ একটুও কম হইবে না। হাদীসটি ইমাম মুসলিম (রে) .... শু“বা, (র) জারীর 


ইব্‌ন আব্দুল্লাহ বাজলী হইতে বর্ণনা করিয়াছেন । হাদীসের মধ্যে ফল সংগ্রহকারী মুযার 
গোত্রীয় একদল লোকের উল্লেখ রহিয়াছে । 


Contents 


৩৩৬ তাফসীরে ইব্ন কাছীর 


ইব্‌ন আবু হাতিম (র) ও তাহার পিতা ..... জারীর ইব্‌ন আব্দুল্লাহ রে) হইতে 
বর্ণনা করিয়াছেন । হাদীসটি তিনি দঘি বর্ণনা করিয়া এই আয়াত পাঠ করেন £ 


2 


টি ডি (5৮242) 


ইমাম মুসলিম (র) আবূ আওয়ানাহ ..... উমাইর ইব্‌ন মুনযির রে) হইতে 
অনুরূপ বর্ণনা করিয়াছেন । হযরত আবু হুরায়রা (রা) হইতেও মুসলিম শরীফে অনুরূপ 
হাদীস বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ সো) ইরশাদ 
করিয়াছেন £ 
০০102493119 ৮82১2715৬৪৪ ১০ 81 21750886919 50501 
১১১০2385852 
যখন কোন আদম সন্তান মৃত্যুবরণ করে তাহার আমল বন্ধ হইয়া যায়, কিন্তু 


তিনটি কাজের সওয়াব বন্ধ হয় না (১) ইলম, যাহা দ্বারা সে উপকৃত হয়, (২) নেক 
সন্তান, যে তাহার জন্য দু'আ করে এবং (৩) সদকায়ে জারিয়া যাহার সওয়াব তাহার 


মৃত্যুর পরও জারী থাকে। রর 
সুফিয়ান সাওরী (র),আবৃ সায়ীদ (র) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি 
মুজাহিদ রে)-কে Lil 51572881551 ০৯০ -এর ব্যাখ্যা 


প্রসঙ্গে বলিতে শুনিয়াছি। তিনি বলেন, ১09 এর অর্থ গুমরাহ লোকদের ছেড়ে 
EOE TE CTE ST EEE EY 


রর ও সি পা HI LING Us TR (৭ 
করিয়াছে তাহাদের মৃত্যুর পর অন্য লোকেরা সে পথ অবলম্বন করিবে । যদি উহা ভাল 
হয় তবে যাহারা ভাল করিয়াছে তাহারাও ইহাদের মত বিনিময় লাভ করিবে এবং 
ইহাদের বিনিময় হইতে একটুও কম করা হইবে না। আর প্রচলিত পথ যদি মন্দ হয় 
তবে যাহারা এই পথ চালু করিয়াছে তাহারাও ইহাদের গুনাহের বোঝা বহন করিবে; 
কিন্তু ইহাদের গুনাহ হইতে একটুও কম করা হইবে না। রেওয়ায়েত দুটি ইব্‌ন আবু 
হাতিম রে) বর্ণনা করিয়াছেন। আল্লামা বাগভীও এই ব্যাখ্যাই পসন্দ করিয়াছেন । 

(২) ১১ এর দ্বিতীয় অর্থ হইল, ইবাদত ও নাফরমানীর জন্য তাহাদের 
পদচিহ্ন । ইবৃন আবু নাজীহ €র) ও অন্যান্যরা হযরত মুজাহিদ (র) হইতে বর্ণনা করেন, 
[৮৪ দ্বারা তাহাদের আমল বুঝান হইয়াছে এবং 14 দ্বারা পদচিহ বুঝান 
হইয়াছে । হাসান ও কাতাদাহ রে) অনুরূপ মত প্রকাশ করিয়াছেন। 


Contents 


সূরা ইয়াসীন ৩৩৭ 


হযরত কাতাদাহ (র) বলেন, হে আদম সন্তান! যদি আল্লাহ্‌ তা'আলা তোমার 
কোন কাজ হইতে অবগত হইতেন তবে যাহা কিছু হওয়া শিখাইয়া দেয় উহা হইতে 
তিনি অনবগত হইতেন। কিন্তু আল্লাহ্‌ তোমার কোন কাজ হইতেই অনবগত নহেন। 
তিনি আদম সন্তানের সমস্ত কর্মকাণ্ডও সংরক্ষণ করিয়া রাখিয়াছেন। এমন কি তাহার 
পদচিহ পর্যন্ত সংরক্ষণ করিয়া রাখিয়াছেন, যাহা সে কোন ভাল কাজে কিংবা মন্দ 
কাজের জন্য চালনা করিয়াছে । অতএব যাহার ইচ্ছা হয় সে যেন তাহার ইবাদতের জন্য 
পদ চালনা করিয়া উহা লিপিবদ্ধ করে। ১ শব্দের এই অর্থে বহু হাদীসে বর্ণিত 
হইয়াছে। ্‌ 

(১) ইমাম আহমদ (র) বলেন, আব্দুস সমাদ (র) ...... জাবির ইবৃন আব্দুল্লাহ 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার মসজিদের পার্শ্ববর্তী এলারা হইতে কিছু 
জায়গা ঘর শূন্য হইয়া গেল, তখন বনু সালামা গোত্রীয় লোকেরা মসজিদের নিকটবর্তী 
হইয়া বসবাস করিবার ইচ্ছা করিল ৷ রাসূলুল্লাহ্‌ (সা) ইহা জানিতে পারিয়া তাহাদিগকে 
বলিল জি হ্যা, তখন তিনি বলিলেন £ 

4২9-58645555894 ৫85801584৮5 

হে বনু সালামাহ! তোমরা তোমাদের বাড়ীতেই বাস কর, তোমাদের পদচিহ্‌ 
লিপিবদ্ধ করা হইবে । তোমরা তোমাদের বাড়ীতেই অবস্থান কর, তোমাদের পদচিহ্ন 
লিপিবদ্ধ করা হইবে । ইমাম মুসলিম ও সাঈদ আল জরীরী ও কাহমাস ইবৃন হাসান 
(র)-এর সূত্রে অনুরূপ বর্ণনা করিয়াছেন। তাহারা উভয়ই জাবির (র) হইতে হাদীসটি 
বর্ণনা করিয়াছেন। ্‌ 

(২) ইব্‌ন আবু হাতিম রে) বলেন, মুহাম্মদ ইব্‌ন ওযীর ওয়াসিতী (র) ..... 
হযরত আবু সাঈদ খুদরী (র) হইতে বর্ণিত। তিনি বলেন, বনু সালামাহ গোত্র মদীনার 
একক্রান্তে বাস করিত । অতএব তাহারা মসজিদে নব্বীর নিকটে স্থানান্তরিত হইবার 
ইচ্ছা করিল । তখন এই আয়াত নাযিল হইল ঃ 

AE esi (5০85৪০০৯১০৯ 

এই আয়াত নাধিল হইবার পর রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদিগকে বলিলেন * ৫90৫1 yl 
1,525 তোমাদের পদচিহ লিপিবদ্ধ করা হইবে। হাদীসটি ইমাম তিরমিযী আলোচ্য 
আয়াতের তাফসীর প্রসঙ্গে মুহাম্মদ ইবৃন উযীর এর সূত্রে বর্ণনা করিয়াছেন এবং 
হাদীসটি "হাসান গরীব' বলিয়া মন্তব্য করিয়াছেন ইব্‌ন জারীর (রে) ..... আবু নাষরা 
(র)-এর সুত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইহা ব্যতীত বায্যার রে) বলেন, আব্বাদ 


ইব্‌ন কাছীর__৪৩ (৯ম) 


Contents 


৩৩৮ তাফসীরে ইব্ন কাছীর 


ইব্‌ন যিয়াদ ছাজী (র) হযরত আবু সায়ীদ খুদরী (র) হইতে বণির্ত। তিনি বলেন, বনু 
সালামা গোত্র একবার রাসূলুল্লাহ্‌ (সা)-এর মসজিদ হইতে তাহাদের বাড়ী দুরে হইবার 
অভিযোগ করিল তখন নাযিল হইল, ১২141 1১-৮৪.5 (2২ সুতরাং তাহারা 
তাহাদের বাড়ীতেই অবস্থান করিতে লাগিল। মুহাম্মদ ইব্‌ন মুছান্না রে) হযরত আবূ 
সাঈদ খুদরী (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। কিন্তু যেহেতু পূর্ণ সূরাটি মন্কায় 
অবতীর্ণ; অথচ এই রেওয়ায়েতে আলোচ্য আয়াতটি উল্লেখিত বণর্নার প্রেক্ষিতে অবতীর্ণ 
বলিয়া উল্লেখ করা হইয়াছে । কাজেই ইহা বোধগম্য নহে। 

(৩) ইবৃন জারীর (র) বলেন, নস্র ইব্ন আলী আযজাহ্যামী রে) ..... হযরত 
ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, আনসারদের ঘরবাড়ী মসজিদে নববী 
হইতে দুরে অবস্থিত ছিল, এই কারণে তাহারা মসজিদের নিকটবতী হইতে চাহিলে 
নাযিল হইল, ১%, (০১৪০ 524 তখন তাহারা বলিল, আমরা আমাদের 
বাড়ীতেই অবস্থান করিব । হাদীসটি মওকুফ সূত্রে বর্ণিত। ইমাম তাবরানী (র) হযরত 
ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, আনসারদের বাড়ীঘর 
মসজিদ হইতে, দুরে অবস্থিত ছিল, তাহারা মসজিদের নিকটে স্থানান্তরিত হইতে 
চাহিলে ১৯58, Le eis “,£ ££ নাযিল হইল । অতঃপর তাহারা তাহাদের ঘরেই 
অবস্থান করিলেন। 

(৪) ইমাম আহমদ (র) বলেন, হাসান (র).... হযরত আবন্লাহ ইবন আমর (রো) 
হইতে বর্ণিত। তিনি বলেন, একবার একব্যক্তি মদীনায় মৃত্যুবরণ করিল। রাসূলুল্লাহ্‌ 
(সা) তাহার জানাযা পড়াইলেন এবং বলিলেন ৯১1০ ১ (৪ ৩৮০ ০440 হায়, সে 
যদি তাহার জন্স্থান ব্যতীত অন্য কোন স্থানে মৃত্যুবরণ করিত। এক ব্যক্তি জিজ্ঞাসা 
করিল, ইয়া রাসূলাল্লাহ (সা)! ইহা কেন বলিলেন? তখন তিনি বলিলেন ঃ 
23৯১2174৮11 ১4০৪১০৮০০৪৪ ০৪ ৮৬ ঠি ৯1০ 

এ 

কোন ব্যক্তি তাহার জন্মস্থান ব্যতীত অন্য স্থানে মৃত্যুবরণ করিলে তাহার জন্মস্থান 

হইতে তাহার শেষ পদচিহ্ন পর্যন্ত পরিমাপ দেওয়া হয় এবং বেহেশতের মধ্যে তাহাকে 
এ পরিমাণ স্থান দান করা হয়। 

ইমাম নাসায়ী (র) ইউনুস ইব্‌ন আব্দুল আ'লা রে) হইতে বর্ণিত এবং ইব্‌ন 
মাজাহ €র) হারমালাহ (র) হইতে আর উভয়ই ইব্‌ন ওহ্ব (র)-এর মাধ্যমে হুয়াই 
ইব্‌ন আব্দুল্লাহ রে) হইতে অন্র সুত্রে বর্ণনা করিয়াছেন। ইবৃন জারীর (র) বলেন, ইব্‌ন 
হুমাইদ রে) ..... সাবিত (র) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার আমি আনাস (রা) 


Contents 


সূরা ইয়াসীন ৩৩৯ 


এর সহিত চলিতে লাগিলাম এবং আমি অতি দ্রুত চলিলাম; কিন্তু তিনি হাত ধরিয়া 
বলিলেন, অতএব আমরা স্বাভাবিক ভাবেই চলিতে শুরু করিলাম অতঃপর আমরা 
নামায শেষ করিলাম । তখন তিনি বলিলেন, একবার আমি যায়েদ ইব্‌ন সাবিত এর 
সহিত চলিতেছিলাম এবং আমি দ্রুত চলিলাম । তখন তিনি বলিলেন, হে আনাস! তুমি 
কি জাননা যে, পদচিহ্ন লিপিবদ্ধ করা হয় | ৭04 -এর এই দ্বিতীয় ব্যাখ্যা প্রথম 
ব্যাখ্যার বিরোধী নহে, বরং প্রথম অর্থের সমর্থক । কারণ মানুষের পদচিহই যখন 
লিপিবদ্ধ করা হয় সেক্ষেত্রে তাহার অনুসরণ করিয়া যে ভাল-মন্দ কাজ করা হয় তাহা 
লিপিবদ্ধ করা অধিক শ্রেয়।4-1411, 

১১০৭ ০১৭৩৫ এবং আমি একটি লিখিত কিতাবে লোওহে 
মাহফুজে) সংরক্ষণ করিয়া রাখিয়াছি গোটা সৃষ্টিকুলের বিষয় | 

মুজাহিদ, কাতাদাহ ও আব্দুর রহমান ইব্‌ন যায়দ ইব্ন.আসলাম (র)-এর মতে 
১১) দ্বারা লাওহে মাহফুজ বুঝান হইবে। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে 2 
ll; 0০21 ৩৪ [৯০ যে দিন আমি সমস্ত মানুষকে তাহাদের আমলনামাসহ 
ডাকিব। যাহা তাহাদের ভালমন্দ কর্মকাণ্ডের সাক্ষ্য দান করিবে যেমন ইরশাদ হইয়াছে 
7410 ১300 (০৩ ৮৫ ০১২ ) এবং তাহাদের কিতাব অর্থাৎ আমলনামা 
রাখা হইবে এবং নৰ্বী ও শহীদগণকে উপস্থিত করা হইবে । আরো ইরশাদ হইয়াছে ঃ 


18105153139 9315825455 0৮০ ১3৪৬৯০০৪০০দীশী। ৫০৪৪ 33511 ৮255 
291১৮৯15175 05 3815 3) 8৮525 258৮825508৯ 205৫1 
১151 uk 


কিতাব অর্থাৎ আমলনামা রাখা হুইবে অতপর অপরাধীরা'ভয়ে ডয়ে উহার মধ্যের 
লিপিবদ্ধ বিষয় দেখিবে এবং তাহারা বলিবে, হায়! এই কিতাবের কি হইয়াছে । ইহা 
তো ছোট-বড় সবগুনাহ-ই সংরক্ষণ করিয়া রাখিয়াছে। তাহারা যাহা কিছু করিয়াছে সব 
উপস্থিত পাইবে । তোমার প্রতিপালক কাহাকেও অবিচার করিরেন না। 


১৫১1 CHL AMAA 4882৮ (১) 
৫1805591808 CL SAS gE) 


22, 


0৫ 


nh 


Contents 


৩৪০ তাফসীরে ইব্ন কাছীর 


৩১66 05051 5 CIEE 525৮ (১০) 
0 0% NEY BS 

০৮০৩0) ৩0৬ ()) 
০৫01৮: 0) 


১৩. উহাদিগের নিকট উপস্থিত কর এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত 
তাহাদের নিকট তো আসিয়াছিল নবীগণ । 

১৪. যখন তাহাদের নিকট পাঠাইয়াছিলাম দুইজন রাসূল । কিন্তু তাহারা 
তাহাদিগকে মিথ্যাবাদী বলিল। তখন আমি তাহাদিগকে শক্তিশালী করিয়াছিলাম 
তৃতীয় আর একজন দ্বারা এবং তাহারা বলিয়াছিল আমরা তো তোমাদের নিকট 
প্রেরিত হইয়াছি। 

১৫. তাহারা বলিল, তোমরা তো আমাদের মতই মানুষ । দয়াময় আল্লাহ্‌ তো 
কিছুই অবতীর্ণ করেন নাই । তোমরা কেবল মিথ্যাই বলিতেছ। 

১৬. তাহারা বলিল, আমাদের প্রতিপালক জানেন আমরা অবশ্যই তোমাদের 
নিকট প্রেরিত হইয়াছি। 

১৭. স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব ৷ 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, হে মুহাম্মদ! তোমার কওম যাহারা 
তোমাকে মিথ্যাবাদী বলে, তাহাদের জন্য একটি দৃষ্টান্ত বর্ণনা কর। ১2 *. 48? 
২:১৪1| একটি জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত ১,1, ৷ 2:2১: যখন তাহাদের 
নিকট রাসূলগণ আসিয়াছিল। হযরত ইবৃন আববাস কা'ব আল আহ্বাঁর ও ওহ্‌ব ইবন 
মুনাব্বিহ (র) হইতে ইবন ইসহাক (র) বর্ণনা করেন, এই জনপদ হইল 
আনতাকিয়াহ। ইহার অধিপতি ছিল ইনতিখাছ ইব্‌ন ইনতিখাছ ইবৃন ইনতিখাছ। তিনি 
প্রতিমা উপাসক ছিলেন। আল্লাহ্‌ তা'আলা তাহার নিকট তিনজন রাসূল প্রেরণ 
করিলেন । তাহাদের নাম ছিল, সাদিক সাদূক ও শালুম। কিন্তু জনপদের উক্ত অধিপতি 
তাহাদিগকে অস্বীকার করিল । বুরায়দাহ ইবন খুছাইফ, ইকরিয়মাহ, কাতাদাহ ও যুহরী 
(রা) হইতেও ইহা বর্ণিত যে, জনপদের নাম ছিল আনতাকিয়াহ। অবশ্য কোন কোন 
ইমাম আনতাকিয়াহ নাম অস্বীকার করিয়াছেন। পরে আমরা ইহা আলোচনা করিব । 


Contents 


সূরা ইয়াসীন ৩৪১ 


(২2১৫৪ ১১১৭৫০11073 যখন আমি তাহাদের নিকট দুইজন রাসূল . 
পাঠাইলাম অতঃপর তাহারা তাহাদিগকে মিথ্যা বলিল অর্থাৎ অতিদ্রুত তাহাদিগকে 
মিথ্যা প্রতিপন্ন করিল। ৬7 (১১৪ অতঃপর আমি তাহাদিগকে শক্তিশালী 
করিয়াছিলাম তৃতীয় আর একজন দ্বারা । ইব্‌ন জুরাইজ (র) ..... ওহব ইবৃন সুলায়মান 
(র)-এর মাধ্যমে শুআইব আল জুবাবী (র) হইতে বর্ণিত? তিনি বলেন, প্রথম দুইজন 
রাসূলের নাম ছিল শামউন ও ইউহান্না এবং তৃতীয় রসূলের নাম ছিল বূলাছ ও 
জনপদের নাম ছিল আনতাকিয়া। (১18 অতঃপর তাহারা বলিল, অর্থাৎ, জনপদের 
অধিবাসীদিগকে বলিল, le (| আমরা তোমাদের নিকট প্রেরিত 
হইয়াছি। অর্থাৎ তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে যিনি তোমাদিগকে সৃষ্টি 
করিয়াছেন তিনি কেবল মাত্র তাহারই উপাসনা করিবার জন্য তোমাদিগকে হুকুম 
করিয়াছেন, তাহার কোন শরীক নাই । আবুল আলিয়া এমত প্রকাশ করিয়াছেন । 
কাতাদাহ রে) বলেন, বস্তৃত তাহারা হযরত ঈসা (আ)- এর পক্ষ হইতে 
আনতাকিয়াবাসীদের নিকট প্রেরিত হইয়াছিলেন। 1$1£ 2১ ১৯ 21150100105 
তাহরা বলিল, ৫ নাব আর্ত 47 কিৰ 
ওহী আসিতে পারে। অথচ তোমরাও মানুষ আমরাও মানুষ । আমদের নিকট তো ওহী 
আসেনা, তোমাদের নিকট আসে কি রূপে? বস্তুত তোমরা যদি রাসূল হইতে তবে 
তোমরা ফেরেশতা হইতে পূর্ববর্তী উন্মতগণের মধ্য হইতে যাহারা আধিয়ায়ে 
কিরামকে মিথ্যা প্রতিপন্ন করিয়াছিল তাহাদের অনেকেরই এই একই প্রশ্ন ছিল। 
যেমন- ইরশাদ হইয়াছে ঃ 


ভা ০০50 ৫1 62:55 ০১৫ 0544১ 
অর্থাৎ ইহা এইজন্য যে, তাহাদের নিকট রাসুলগণ নিদর্শনসমূহ সহ আসিত; তখন 
তাহারা বলিত, মানুষ-ই কি আমাদিগকে নিদর্শন দিবে? অর্থাৎ মানুষ রাসূল হইয়া 
আসিয়াছিল বলিয়া তাহারা বি্ময় প্রকাশ করিয়াছিল এবং তাহাদিগকে অমান্য 
৮ 


০0 লক ও 


Yt 
পুরুষগণের উপাস্য হইতে আমাদিগকে ফিরাইতে চাহিতেছ; অতএব তোমরা সুষ্ঠ 
দলীল পেশ কর। আল্লাহ্‌ তা'আলা তাহাদের কথা উন্লেখ করিয়া বলেন, 131 ১) 
4/০২ আর তোমরা যদি তোমাদের মতই মানুষের অনুসরণ করিয়া চল তবে 
অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হইবে। 


Contents 


৩৪২ তাফসীরে ইব্‌ন কাছীর 
আরো ইরশাদ হইয়াছে £ 
| s0 ose ede Oe ৪ £ ০৬০০০ 9 


Ys Pons DSS IG oY ssl xls 3 lias ol lll ie 3 
মানুষকে ঈমান আনিতে কেবল ইহাই বাধা দিয়াছে, যখন তাহাদের নিকট 


হেদায়েত আসিয়াছে যে, তাহারা এই কথা বলিয়াছে, আল্লাহ্‌ কি একজন মানুষকেই 
রাসূল করিয়া পাঠাইয়াছেন? আর এই কারণেই জনপদের লোকেরা বলিয়াছিল ঃ 
05555515707 ৮৯৮1 05 হও 
রসের adn 12) 155 
অর্থাৎ তোমরা তো আমাদের মতই মানুষ, দয়াময় তো কিছুই নাযিল করেন নাই 
তোমরা তো মিথ্যা বলিতেছ। তাহারা বলিল, আমাদের প্রতিপালক জানেন, আমরা 
অবশ্যই তোমাদের নিকট প্রেরিত। অর্থাৎ প্রেরিত রাসূলগণ তাহাদিগকে বলিলেন, 
আমরা যে তোমাদের নিকট প্রেরিত তাহা আমাদের প্রতিপালক অবশ্যই জানেন। 
আমর: যদি মিথ্যাবাদী হইতাম তবে অবশ্যই তিনি আমাদিগকে শাস্তি দিতেন। কিন্তু 


তিনি আমাদিগকে সম্মানিত করিলেন ও সাহায্য করিলেন এবং তোমরা বুঝিতে পারিবে 
যে, শুভ পরিণতি কাহাদের জন্য । যেমন আল্লাহ্‌ তা'আলা অন্যত্র ইরশাদ করিয়াছেন £ 
১৯১৪০০০৬০০৭ ৮০০75158859 ৮4585০3 
ILE LH UL LG ILL, ১: ১১1 
তুমি বল, আমার ও তোমাদের মাঝে আল্লাহ্‌র সাক্ষ্যই যথেষ্ট । আকাশমন্ডলী ও 
পৃথিবীতে যাহা কিছু আছে উহা তিনি জানেন । যাহারা বাতিলের প্রতি বিশ্বাস রাখে 
এবং আল্লাহ্র সহিত কুফরী করে হতারাই হইতেছে ক্ষতিগ্রস্ত ৷ 
১০০ 8১211 21 ৮52 12 «19৪ আমাদের দায়িত্ব তো হইতেছে কেবল স্পষ্ট 
প্রচারই। অর্থাৎ তোমাদের প্রতি যাহা পৌছাইবার জন্য আমাদিগকে প্রেরণ করা 
হইয়াছে, উহা পৌছাইয়া দেওয়াই আমাদের দায়িত্ব । তোমরা উহার অনুসরণ করিলে 


তোমরা ইহকাল ও পরকালের সৌভাগ্য লাভ করিবে আর উহার অবধ্য হইলে তোমরাই 
উহার অশুভ'পরিণতি ভোগ করিবে । 


1৫৫: গণ 2 EE SSL C0416 TALE A 
2৫ 3 LPN BEL BOIL CHL CHE (A) 
Ae 


0 শি 


নে 


Contents 
সূরা ইয়াসীন ৩৪৩ 


ORCL BAK 053s Of + RCL LING BE (NA) 


১৮. উহারা বলিল, আমরা তোমাদিগকে অমঙ্গলের কারণ মনে করি । যদি 
তোমরা বিরত না হও তবে তোমাদিগকে অবশ্যই প্রস্তরাঘাতে হত্যা করিব। এবং 
আমাদের পক্ষ হইতে তোমাদিগের উপর মর্মস্ত্্দ শাস্তি অবশ্যই আপতিত হইবে । 

১৯. তাহারা বলিল, তোমাদের অমঙ্গল তোমাদেরই সাথে । ইহা কি এই জন্য 
যে, আমরা তোমাদিগকে উপদেশ দিতেছি । বস্তুত তোমরা এক সীমালংঘনকারী 
সম্প্রদায়। 

তাফসীর ঃ জনপদের অধিবাসীরা তখন বলিল, ১৫, ৮; | আমরা 
তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি । অর্থাৎ তোমাদের চেহারায় আমাদের জীবনে 
কোন কল্যাণই আমরা দেখিতে পাইতেছি না। 

কাতাদাহ রে) বলেন, তাহারা বলিতেছিল, আমাদের যদি কোন অকল্যাণ আসে 
তবে তাহা তোমাদের কারণেই আসিবে । 

মুজাহিদ (র) বলেন, তাহারা বলিত, তোমাদের মত লোক যে জনপদেই প্রবেশ 
যদি তোমরা বিরত না হও তবে অবশ্যই আমরা তোমাদিগকে প্রস্তরাঘাতে হত্যা 
করিব । মুজাহিদ (র) বলেন, ইহার অর্থ আমরা তোমদিগকে গালি দিব । ১৫১... :%9 
3535 0 এবং আমাদের পক্ষ হইতে তোমাদের উপর মর্ভুদ শাস্তি আপতিত 
হইবে। তখন রাসূলগণ বলিলেন, ৫৮2 ?৮০% তোমাদের অমঙ্গল তোমাদের 
সি ররর US UO WAIN হা 
A AE 45 Cj GEL NEL 

li sie ১৯০০ Ll 31 হ22 

যখন তাহাদের নিকট ভাল কিছু আসিত তখন তো তাহারা বলিত, ইহা আমাদেরই 
জন্য; আমরাই ইহার যথাযোগ্য । আর কোন বিপদ ঘটিলে তাহারা মূসা ও তাহার 
সম্প্রদায়ের অমঙ্গল বলিয়া দাবী করিত। আল্লাহ্‌ বলেন ; তাহাদের অপকর্মের অমঙ্গলই 
আল্লাহ্র পক্ষ হইতে তাহাদের ওপর অবতীর্ণ হইয়াছে। সালিহ (আ)-এর সম্প্রদায় 
বলিয়াছিল 84 3১:40 003 ৫:০3 49 ৮৮১। আমরা তোমাকে ও 
তোমার সার্থীদিগকে অমঙ্গলের কারণ মনে করি। সে বলিল, তোমাদের শুভাশুভ 


Contents 


৩৪৪ তাফসীরে ইব্ন কাছীর 


আল্লাহ্র নিকট রহিয়াছে এবং তাহার পক্ষ হইতে তোমাদের ওপর অবতীর্ণ হইয়াছে। 
আরো ইরশাদ হইয়াছে ঃ 


০৮০০১০১৮০৮৪ ১৮5 


আর মন্দ কিছু হইলে বলে, ইহা তোমার [মুহাম্মদ (সা)]-এর পক্ষ হইতে । তুমি 
[মুহাম্মদ (সা) বল, সবই আল্লাহ্‌র পক্ষ হইতে অবতারিত। এই সব লোকদের হইল 
কি যে, তাহারা কথাই বুঝিতেই চাহে না। 

১৮১০: ডিও ১ 565 ১৭০৬৪ ইহা কি এই জন্য যে, নিজ কার 
উপদেশ দান করা হইয়াছে বরং তোমরা এক সীমা লংঘনকারী সম্প্রদায় ৷ অর্থাৎ যেহেতু 
আমরা ভোমাদিগকে উপদেশ দান করিয়াছি, তাওহীদ ও খালিস আল্লাহ্‌র ইবাদাত 
করিবার জন্য তোমাদিগকে আহবান জানাইয়াছি; এই কারণেই তোমরা আমাদের 
সম্বন্ধে এই ধরনের মন্তব্য করিয়াছ এবং আমাদিগকে ধমক দিতেছ। বস্তুত তোমরা 
সীমা লংঘনকারী সম্প্রদায় । 


৩১201558206 জ্ 5 2490৮ ৩9 ১? ( 1.) 


০ 63044 2% oe Yd § 42 51 (Y ১) 
0 EEF LIT SE CMH GALS (vY) 


ভঙ্গ 


০৩ 


£ ৬ ও ্ 0 24০% ॥ 7৮১55 2 
(৯৪০৮০ 8৮০ ul 0%: Ld ESTE NES (YY) 
OOS IES ৮৫৬ 
22 পে 2 ফু 
98১৫০০৬১৩05) 
্‌ $ ৰা 


59428 ০3% ৫) (*০ 


ক 
Bs 


Contents 


সূরা ইয়াসীন ৩৪৫ 


২০. নগরীর প্রান্ত হইতে এক ব্যক্তি ছুটিয়া আসিল; সে বলিল, হে আমার 
সম্প্রদায়! রাসূলদিগের অনুসরণ কর । 

২১. অনুসরণ কর তাহাদিগের, যাহারা তোমাদের নিকট কোন প্রতিদান চাহে 
না এবং যাহারা সৎপণপ্রাপ্ত। 

২২. আমার কি যৃক্তি আছে যে, যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং যাহার 
নিকট তোমরা প্রত্যাবর্তিত হইব, আমি তাহার ইবাদত করিব না? 

২৩. আমি কি তাহার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করিব ? দয়াময় আল্লাহ 
আমাকে ক্ষতিগ্রস্ত করিতে চাহিলেও উহাদের সুপারিশ আমার কোন কাজে আসিবে 
না এবং উহারা আমাকে উদ্ধার করিতেও পারিবে না। 

২৪. এই রূপ করিলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়িব। 

২৫. আমি তো তোমাদিগের প্রতিপালকের উপর ঈমান আনিয়াছি, অতএব 
তোমরা আমার কথা শুন।. 

তাফসীর $ ইব্‌ন ইসহাক সূত্রে হযরত ইবন আব্বাস (র),. কাব আহরার ও ওহব 
ইব্‌ন মুনাবিবহ (র) হইতে বর্ণনা করিয়াছেন, উন্লেখিত জনপদের লোকেরা তাহাদের 
প্রতি প্রেরিত রাসূলগণকে হত্যা করিবার সংকল্প গ্রহণ করিলে নগরীর এক প্রান্ত হইতে 
. এক ব্যক্তি তাহাদের সাহায্যে ছুটিয়া আসিল । এই ব্যক্তি ছিলেন ‘হাবীব’ । তিনি তাতী 
ছিলেন, রেশমের কাজ করিতেন। আর তিনি ছিলেন কুষ্ঠ রোগে আক্রান্ত । কিন্তু তাহার 
স্বভাব ছিল অতি চমৎকার । তাহার আয়ের অর্ধেক তিনি দান করিতেন । ইব্‌ন ইসহাক 
(র) ..... জনৈক রাবী হযরত ইবৃন আববাস (রা) হইতে বর্ণনা করেন, তিনি বলেন, 
সূরা ইয়াসীন-এ যেই ব্যক্তির কথা উল্লেখ করা হইয়াছে, তাহার নাম ‘হাবীব’ । তিনি 
কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলেন। ইমাম সওরী (র) .... আসিম আহওয়াল এর মাধ্যমে 
আবু মিজলায (র) হইতে বর্ণনা করেন, এ লোকটির নাম ছিল হাবীব ইব্‌ন মরী। 
শবীব ইব্‌ন বিশর (র) ইকরমাহ এর মাধ্যমে হযরত ইব্‌ন আব্বাস (র) হইতে বর্ণনা 
করেন, তিনি বলেন “ইয়াসীন'-এ উল্লেখিত লোকটির নাম ছিল হাবীব নাজ্জার ৷ তাহার 
সম্প্রদায় তাহাকে হত্যা করিয়াছিল । সুদ্দী রে) বলেন, তিনি ছিলেন একজন ধোপা। 
উমর ইব্‌ন হাকাম (র) বলেন, তিনি ছিলেন একজন মুচি । কতাদাহ (র) বলেন, তিনি 
একটি গুহায় ইবাদত করিতেন। 

1১51 (১১১ iL J সে বলিল, হে আমার সম্প্রদায়! তোমরা 
রাসূলগণের অনুসরণ কর। ইহা বলিয়া তিনি তাহার সম্প্রদায়কে তাহাদের প্রতি প্রেরিত 
রাসূলগণের অনুসরণ করিবার জন্য উৎসাহিত করিলেন। 1১1 15416:.: ১০ 1১৯১) 
তোমরা তাহাদের অনুসরণ কর যাহারা তোমাদের নিকট কোন বিনিময় চাহে না । 


ইব্‌ন কাই'র__৪৪ (৯ম) 


Contents 


৩৪৬ তাফসীরে ইব্ন কাছীর 


অর্থাৎ রিসালাতের দায়িত্ব পৌছাইবার বিনিময় | 454 1» আর তাহারা সৎপথ 
প্রাপ্ত আল্লাহ্‌র ইবাদত করিবার আহবান করিবার বেলায় । ৮১ 4১11 ২০1 % 1103 
আমার কি যুক্তি আছে যে, যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন তাহার ইবাদত করিব না 
অর্থাৎ যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন কেবল মাত্র তাহারই ইবাদাত করিবার জন্য 
আমার কোনই বাধা নাই ৬১ ৭1 এবং তাহার নিকট তোমরা প্রত্যাবর্তিত 
হইবে। অর্থাৎ কিয়ামত দিবসে তাহার নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে এবং তখন 
তিনি তোমাদিগকে প্রতিদান দান করিবেন । তোমাদের কাজ ভাল হইলে ভাল প্রতিদান 
দিবেন, মন্দ হইলে মন্দ প্রতিদান ও শাস্তি দিবেন। 

২1149) ১০ 5০81 আমি কি তাহার পরিবর্তে অন্য কোন উপাস্য গ্রহণ করিব? 
অর্থাৎ নিশ্চয় নহে ইহা একটি ধমক সুচক বাক্য | ১১ ১৯১ ১৮১০॥ ১১১1 
25125 (দু 2521 &5 "০30 পরম দয়াময় যদি ক্ষতি করিবার ইচ্ছা করেন 
তবে তাহাদের সুপারিশ আমার কোন কাজে আসিবে না এবং তাহারা আমাকে উদ্ধারও 
করিতে পারিবে না। অর্থাৎ যে উপাস্যদের তোমরা উপসনা করিতেছ ইহারা ভাল মন্দ 
কোন কাজেরই ক্ষমতা রাখে না। আন্নাহ্‌ আমার ক্ষতি করিবার ইচ্ছা করিলে তাহা দুর 
এ পা 

বং আমাকে উদ্ধার করিবারও ক্ষমতা রাখে না। ১১১১: il এইরূপ 
ales ont wee wf one oe পড়িব। অর্থাৎ আল্লাহ্‌কে বাদ দিয়া৷ এইসব 
প্রতিমার উপাসনা করিলে। 


১৮০০৭ Ss SE আমি তো তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান 
আনিয়াছি। অতএব তোমরা আমার কথা শুন। ইব্‌ন ইসহাক (র) .... হযরত ইব্‌ন 
আব্বাস, কা'ব আহবার ও ওহব ইব্‌ন মুনাব্বিহ (র) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি 
তাহার সম্প্রদায়কে লক্ষ্য করিয়াই এই কথা বলিয়াছিলেন। অর্থাৎ আমি তোমাদের 
প্রতিপালকের প্রতি ঈমান আনিয়াছি যাহার প্রতি তোমরা কুফরী করিয়াছ। তবে এখানে 
এই সম্তাবনা আছে যে, তিনি রাসূলগণকে সম্বোধন করিয়া ইহা বলিয়াছিলেন, অর্থাৎ 
আমি আপনাদের প্রতিপালকের প্রতি ঈমান আনিয়াছি, যিনি আপনাদিগকে প্রেরণ 
করিয়াছেন। অতএব আপনারা ইহা শুনিয়া রাখুন এবং তাহার নিকট আমার পক্ষে 
সাক্ষ্য দিবেন। ইব্‌ন জারীর (র) এই ব্যাখ্যা প্রদান করিয়াছেন । তিনি তাহার ব্যাখ্যায় 
বলেন, “অন্যান্য তাফসীরকারগণ বলেন, ইহা দ্বারা তিনি রাসূলগণকে সম্বোধন 
করিয়াছেন। তিনি তাহাদিগকে বলিলেন, আপনারা কথা শুনিয়া রাখুন যেন আমার 
প্রতিপালকের নিকট ইহার সাক্ষ্য দিতে পারেন যে, আমি আপনাদের প্রতিপালকের প্রতি 
ঈমান আনিয়াছি এবং আপনাদের অনুসরণ করিয়াছি ।” অর্থের দিক হইতে এই 
ব্যাখ্যাটি অধিক স্পষ্ট। ১1০1৭ 


Contents 


সূরা ইয়াসীন ৩৪৭ 


ইব্‌ন ইসহাক (র) তাহার সূত্রে হযরত ইব্‌ন আব্বাস (রা) .... কা'ব আহবার ও 
ওহ্‌ব ইব্‌ন মুনাব্বিহ (র) হইতে বর্ণনা করিয়াছেন, “তাহারা বলেন, হাবীব এই কথা 
বলিবার সাথে সাথেই তাহার সম্প্রদায় তাহার উপর এক সাথেই ঝাপাইয়া পড়িল এবং 
তাহাকে হত্যা করিয়া ফেলিল। তাহাকে রক্ষা করিবার মত সেখানে কেহই ছিল না। 
কাতাদাহ (র) বলেন, তাহারা তাহাকে প্রস্তরাঘাত করিল এবং তিনি তখন এই দু'আ 
করিলেন ৪ 2০৮15540575 ১০501 fl 

হে আল্লাহ্‌! আমার সম্প্রদায়কে আপনি হেদায়েত দান করুন। তাহারা জানে না, 
বুঝে না। কিন্তু তাহারা তাহাকে প্রস্তারাঘাতে হত্যা করিয়া ফেলিল। 


০০৮ 25420 EAE NEI LE (YU 


০9৬:১০১৫০। ০945 0৬৮ ৬ (৫) 
2 ৫ পা ও2 ১ 2 পাঠ 144 NLS 
EY TMA LL Os bs 25 EAT (YA) 
(93 
০ ৬৮ 


end 7 / ৮5 ৫ 2 

০৫১৯৮ 71 8৩915 2 NSE) OV 

২৬. তাহাকে বলা হইল, জান্নাতে প্রবেশ কর । সে'বলিয়া উঠিল, হায়! আমার 
সম্প্রদায় যদি জানিতে পারিত-__ 

২৭. কী কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করিয়াছেন এবং আমাকে 
সম্মানিত করিয়াছেন । 

২৮. আমি তাহার মৃত্যুর পরে আকাশ হইতে কোন বাহিনী প্রেরণ করিনাই। 
এবং প্রেরণের প্রয়োজনও ছিলনা । ্‌ 

২৯. উহা ছিল কেবলমাত্র এক মহানাদ । ফলে তাহারা নিথর নিস্তব্ধ হইয়া 
গেল। 

তাফসীর ঃ মুহাম্মদ ইব্ন ইসহাক (র) ..... তাহার জনৈক সাথীর মাধ্যমে হযরত 
আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন । তিনি বলেন, কাফির সম্প্রদায় সেই 
মু'মিন ব্যক্তিকে এমনভাবে পদদলিত করিয়াছিল যে, তাহার নাড়ী তাহার মলদ্বার 
হইতে বাহির হইয়া গিয়াছিল। এইভাবে তাহার মৃত্যুর পর আল্লাহ্‌র পক্ষ হইতে নির্দেশ 
হইল $% 511 ১১ বেহেশতে প্রবেশ কর। তিনি বেহেশতে প্রবেশ করিলেন এবং 


Contents 


৩৪৮ তাফসীরে ইব্ন কাছীর 


সেখানেই তাহাকে রিজিক দেওয়া হইতে থাকে । আল্লাহ্‌ তা'আলা তাহার সমস্ত পার্থিব 
দুঃখ-কষ্ট দূরীভূত করিয়া দেন। মুজাহিদ (র) বলেন, হাবীব নাজ্জারকে বলা হইল, 
তুমি জান্নাতে প্রবেশ কর। তাহাকে হত্যা করিবার সাথে সাথেই তাহার জন্য বেহেশত 
নিশ্চিত হইল। তিনি তখন তাহার ত্যাগের বিনিময় দেখিতে পাইলেন। 

১১০1৮ ৬৪805 ০৪ বলিয়া উঠিল, হায়! আমার সম্প্রদায় যদি ইহা 
জানিতে পাইত। কাতাদাহ (র) বলেন, মু'মিন হিতাকাংখী হইয়া থাকে, সে ধোকাবাজ 
হয় না। আল্লাহ্‌ তা'আলা এ মু'মিন ব্যক্তিকে তাহার মৃত্যুর পর যেই সম্মান দিয়াছিলেন 
তাহা যখন তিনি দেখিতে পাইলেন তখন তিনি বলিয়া উঠিলেন ০৬--৫৯-: ৮৬ ০3 
১২১২ ০০৭ 5০1শহিও ৬১ ৬০৯০ ।. ইহা বলিয়া তিনি এই আকাংখা প্রকাশ 
করিলেন যে, তাহার সম্প্রদায় যদি ইহা জানিতে পারিত যে, কি কারণে আল্লাহ 
আমাকে এই সম্মান দান করিয়াছেন, তাহা হইলে তাহারাও ঈমান আনিত ও 
রাসূলগণের অনুসরণ করিত । হযরত ইব্ন আব্বাস (রা) বলেন, মু'মিন ব্যক্তি, তাহার 
জীবদ্দশায় তো এই কথা বলিয়া হিতাকাংখা প্রকাশ করিয়াছিল । 

ad (৯5। 7৬৪ হে আমার সম্প্রদায়! রাসূলগণের অনুসরণ কর । এবং 
তাহার মুত্যুর পরে হিতাকাংখা প্রকাশ করিয়াছিল এই কথা বলিয়া *১$ ০১ 
০৮৫এ। ০০ ৪0৮৯ ৪০ ৮1১৯৪ ৮০৪০৯০15এ হাদীসটি ইব্‌ন আবু হাতিম বর্ণনা 
করিয়াছেন। সুফিয়ান সাওরী আসিম আল আহওয়াল এর মাধ্যমে আবু যিনাদ রে) 
হইতে বর্ণনা করেন। তিনি বলেন, ১:১২-০| ১ ৮1৮2৩ (2) ৮১৮১০ এর 
অর্থ হইল আমার প্রতিপালকের প্রতি আমার ঈমান ও রাসূলগণের প্রতি আমার যে 
বিশ্বাস রহিয়াছে উহার কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করিয়াছেন। ইহা 
বলিয়া তাহার উদ্দেশ্য ছিল এই যে, যদি তাহার সম্প্রদায় এই সম্মান ও এই বিরাট 
বিনিময় সম্পর্কে জানিতে পারিত তবে তাহার সম্প্রদায়ও রসূলগণের অনুসরণ করিত । 

আল্লাহ্‌ তাহার প্রতি অনুগ্রহ করুন । তিনি তাহার কওমের হিদায়েতের বড়ই লোভী 
: ছিলেন। ইব্‌ন আবূ হাতিম বলেন, আমার পিতা উরওয়াহ ইবেন মাসউদ সাকফী (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন, একবার তিনি নবী করীম (সা)-কে বলিলেন, আমাকে 
আমার সম্প্রদায়ের নিকট প্রেরণ করুন; আমি তাহাদিগকে ইসলামের প্রতি আহ্বান 
করিব । তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন 49513 ৪$ 31 ১৪. 1 আমার আশংকা, 
তাহারা তোমাকে হত্যা করিবে । তখন তিনি বলিলেন, তাহারা যদি আমাকে নিদ্রিত 
পায় তবে তাহারা আমাকে জাগ্রত করিবেনা । অর্থাৎ তাহারা আমাকে সম্মান করিবে । 
তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, 111 যাও । তখন তিনি চলিয়া গেলেন এবং লাত 
ও উজ্জা এর নিকট দিয়া অতিক্রমকালে বলিলেন, প্রত্যুষে আমি তোমাদের সহিত 


Contents 


সূরা ইয়াসীন ৩৪৯ 


এমন ব্যবহার করিব, যাহা তোমাদের ভাল লাগিবেনা ৷ ইহা শুনিয়া সাকীফ গোত্রীয় 
লোকেরা রাগান্বিত হইল । তখন তিনি বলিলেন, হে সাকীফ গোত্রীয় লোকেরা! এই 
লাত ও উজ্জী কোন কাজেরই নহে । তোমরা ইসলাম গ্রহণ কর, নিরাপদে থাকিবে । হে 
আহনাফ গোত্রীয় লোকেরা! এই লাত ও উজ্জা কোন কাজের নহে । তোমরা ইসলাম 
গ্রহণ কর, নিরাপদে থাকিবে । ইহা তিনি তিনবার বলিলেন। ইহা শুনিয়া এক ব্যক্তি 
তাহাকে তীর নিক্ষেপ করিল, যাহা তাহার শরীরে আঘাত করিল এবং এইভাবে তিনি 
নিহত হইলেন। রাসূতুল্াহ (সা) এর নিকট এই সংবাদ পৌছাইলে তিনি বলিলেন 1১ 


el 


LIE Cs al ESM IU ATLAS 
১৮১২০ অর্থাৎ ইহার উপমা হইল, সূরা-ই ইয়াসীন-এ যে মুমিনের কথা উল্লেখ 
করা হইয়াছে তাহার মত। যে এই কথা বলিয়াছিল, হায়! আমার সম্প্রদায় যদি 
জানিতে পারিত, কি কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করিয়াছেন ও সম্মানিত 
করিয়াছেন । মুহাম্মদ ইবৃন ইসহাক (রো) আব্দুল্লাহ্‌ ইবৃন আব্দুর রহমান ইব্‌ন মা*মার 
ইব্‌ন হারম্‌ এর মাধ্যমে কা“ব ইবন আহবার বর্ণনা করিয়াছেন । একবার তাহার নিকট 
জিজ্ঞাসা করিল, তুমি কি এই সাক্ষ্য দাও যে, মুহাম্মদ (সা) আল্লাহ্র রাসূল, তখন সে 
বলিল, হ্যা । সে পুনরায় জিজ্ঞাসা করিল, তুমি কি সাক্ষ্য দাও, আমি আল্লাহ্র রাসূল? 
তখন সে বলিল, তুমি কি বলিতেছ আমি শুনিতে পাইতেছি না। তখন মুছায়লামাহ 
বলিল, তোমার প্রতি আল্লাহ্র লানত। তুমি ইহা শুনিতে পাইতেছ এবং উহা শুনিতে 
পাওনা? ইহার জবাবে সে বলিল, হ্যা, তখন মুছায়লামাহ তাহার এক একটি অংগ 
কাটিতে লাগিল । সে তাহাকে একই প্রশ্ন করিত এবং হাবীব তাহাকে একই জওয়াব 
দিত। এইভাবে তাহার মৃত্য ঘটিল। কা'ব যখন শুনিলেন যে, তাহার নাম হাবীব, তখন 
তিনি বলিলেন, আল্লাহ্‌র কসম, সূরা-ই ইয়াসীন-এ যে মাজলুম মুমিনের উন্মেখ করা 
হইয়াছে তাহার নামও ছিল হাবীব। 

১,০৫১ ১+১০০১০ ০০৪০০ 0858124৮৪ আমি তাহার মৃত্যুর 
পর আকাশ হইতে কোন বাহিনী প্রেরণ করি নাই। আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, 
হাবীবকে হত্যা করিবার পর তিনি তাহার সম্প্রদায় হইতে ইহার প্রতিশোধ গ্রহণ 
করিয়াছিলেন । কারণ তাহারা আল্লাহ্‌র প্রেরিত রাসূলগণকে অমান্য করিয়াছিল এবং 
তাহার অলীকে হত্যা করিয়াছিল । আল্লাহ্‌ তা'আলা ইহাও জানাইতেছেন যে, তিনি 
তাহাদিগকে ধ্বংস করিবার জন্য আকাশ হইতে কোন ফেরেশতা প্রেরণ করেন নাই 
এবং ইহার প্রয়োজনও ছিলনা । বরং তাহাদিগকে ধ্বংস করা ছিল তাহার পক্ষে অতি 
সহজ ব্যাপার ইসহাক তাহার জনৈক সাথীর মাধ্যমে হযরত' ইব্‌ন. মাসউদ (রা) 
হইতে এই তাফসীরে তিনি আলোচ্য আয়াতের অর্থ করিয়াছেন, আমি তাহাদিগকে 


Contents 


৩৫০ তাফসীরে ইব্ন কাছীর 


কোন সেনা বাহিনী প্রেরণ করিয়া ধ্বংস করি নাই, বরং বিষয়টি ছিল ইহা অপেক্ষা 
সহজতর ৷ ১১১০১ ৯ 1545 55215০ ১। ০১ ১ উহা ছিল কেবলমাত্র একটি 
শব্দ, ফলে তাহারা নিথর নিস্তব্ধ হইয়া গেল। তিনি বলেন, আল্লাহ্‌ তা'আলা উক্ত 
বাদশা ও আনতাকিয়া অধিবাসীদিগকে ধ্বংস করিয়া দিলেন এবং ধরাপৃষ্ঠ হইতে 
তাহারা নাস্তানাবুদ হইয়া গেল। তাহাদের একজনও অবশিষ্ট রহিল না। কোন কোন 
তাফসীরকার 221১১ 1৫ (5 অর্থ করিয়াছেন, পূর্বপবর্তী উম্মতগণকে ধ্বংস করিবার 
জন্য আমি তাহাদের নিকট ফেরেশতা প্রেরণ করিতাম না, বরং তাহাদের ওপর শাস্তি 
প্রেরণ করিতাম, উহা তাহাদিগকে ধ্বংস করিয়া দিত। কেহ কেহ বলেন, আলোচ্য 
আয়াতের অর্থ এই যে, ইহার পর আমি তাহাদের প্রতি অন্য কোন রাসূল প্রেরণ করি 
নাই। কাতাদাহ রে) বলেন, আল্লাহ্র কসম, আল্লাহ্‌ তা'আলা হাবীবকে হত্যা করিবার 
পর তাহার সম্প্রদায়কে শাস্তির কোন ব্যবস্থা করেন নাই । 5১৯৯১১০৯ 5১5 
১৩০৮৯ ৯1903 ইহা তো কেবল মাত্র একটি বিকট শব্দ ছিল, ফলে তাহারা নিথর 
নিস্তব্ধ হইয়া গিয়াছে । ইব্‌ন জারীর (র) বলেন, প্রথম ব্যাখ্যা অধিক বিশুদ্ধ । কারণ 
রিসালাতকে 4£ বা সেনাবাহিনী বলা হয় না। অথচ আয়াতে 4১: শব্দ রহিয়াছে। 
তাফসীরকারগণ বলেন, আল্লাহ তা'আলা হযরত জিররীল (আ)-কে প্রেরণ 
করিয়াছিলেন। তিনি নগরীর ফটকের দুইটি চৌকাঠ ধরিয়া বিকট শব্দে চিৎকার 
করিতেই তাহারা নিস্তব্ধ হইয়া গেল। তাহাদের কাহারও মধ্যে আর প্রাণশক্তি অবশিষ্ট 
রহিল না। পূর্ববর্তী বহু তাফসীরকার হইতে বর্ণিত, শহরটির নাম আনতাকিয়াহ এবং 
শহরবাসীদের নিকট প্রেরীত তিন ব্যক্তি ছিলেন হযরত ঈসা (আ)-এর প্রতিনিধি । 
কাতাদাহ হইতে ইহা বর্ণিত। কিন্তু পরবর্তী তাফসীরকারদের মধ্য হইতে কেহই ইহা 
উল্লেখ করিয়াছেন বলিয়া বর্ণিত নাই। একাধিক কারণে ইহার বিশুদ্ধতা বিবেচনা 
সাপেক্ষ । 

(১) পবিত্র কুরআনে উল্লেখিত ঘটনা দ্বারা প্রকাশ যে, উক্ত জনপদে প্রেরিত তিন 
ব্যক্তি আন্রাহ্‌্র পক্ষ হইতে প্রেরিত ছিলেন। হযরত ঈসা (আ)-এর পক্ষ হইতে নহে। 
যেমন ইরশাদ হইয়াছে 8 


sls EI GI USS SL Sad জি ৪০১ ০45 1315) 
#0203, o0g moc eee Ofer OF 7d OB Or 2 #0 নি 
onl LY ৮৮০ 05০৪1 টিরিল 001 ৮1210 ০55 
যখন আমি তাহাদের নিকট দুইজন রাসূল প্রেরণ করিয়াছিলাম, অতঃপর তাহারা 
তাহাদিগকে অমান্য করিল, অতঃপর তৃতীয় একজন দ্বারা তাহাদিগকে সম্মানিত 


করিলাম । তখন তাহারা বলিল, আমরা তোমাদের নিকট প্রেরিত হইয়াছি। আমাদের 
প্রতিপালক জানেন, অবশ্যই আমরা তোমাদের নিকট প্রেরিত। আমাদের দায়িত্ব তো 


570191 


সূরা ইয়াসীন ৩৫১ 


কেবল প্রচার করাই। বস্তৃত: এই তিনজন যদি হযরত ঈসা (আ)-এর সাথীগণের মধ্য 
হইতে হইতেন তবে তাহারা তাহাদের বক্তব্যে এমন কথা বলিতেন, যাহা দ্বারা বুঝা 
যাইত যে, তাহারা হযরত ঈসা (আ)-এর পক্ষ হইতে প্রেরিত ছিলেন। ১1০1 «11১ ইহা 
ছাড়া তাহারা যদি হযরত ঈসা (আ)-এর পক্ষ হইতেই প্রেরিত হইতেন, তবে জনপদের 
লোকেরা অবশ্য ইহা বলিত না (125১: 41 ৮53 )| তোমরা আমাদের মতই 
মানুষ । তোমরা কিভাবে প্রেরিত হইবে? 

(২) দ্বিতীয়ত আনতাকিয়ার অধিবাসীরা হযরত ঈসা (আ)-এর প্রেরিত 
প্রতিনিধিগণের কথায় ঈমান আনিয়াছিল এবং এই শহরের লোকই সর্ব প্রথম সকলেই 

ঈমান আনিয়াছিল এবং এই কারণেই নাসারাদের নিকট 'যেই চারটি শহর পবিত্র 
রর রা বারী 
কারণে যে, এখানে হযরত ঈসা (আ) জন্ম গ্রহণ করিয়াছেন। দ্বিতীয় শহর আন্তাকিয়া 
উহা পবিত্র এই কারণে যে, উহাই প্রথম শহর যাহার অধিবাসীরা সকলেই হযরত ঈসা 
(আ)-এর প্রতি ঈমান আনিয়াছিল। তৃতীয় শহর ইসকান্দারিয়া উহা পবিত্র এই কারণে 
যে, এ শহরেই তাহারা তাহাদের ধর্মীয় পদস্থদের নিয়োগের উপর এক্যমত পোষণ 
করিয়াছিল। চতুর্থ শহর হইল রূম, উহা তাহাদের নিকট পবিত্র এই কারণে যে, উহা 
সম্রাট কনস্টান্টিনোপলের শহর এবং তিনিই তাহাদের সাহায্য করিয়াছিলেন সর্বাধিক 
এবং এই শহরেই তাহাদের বড় পাদরী ছিল। পরবর্তীতে তিনি যখন কুসতুনতুনীয়া 
শহর নির্মাণ করেন তখন তিনি সেখান হইতে পাদরীকে এই রূম শহরে স্থানান্তরিত 
করেন। সাঈদ ইব্‌ন বিতরীক ও অন্যান্য খৃষ্টান এতিহাসিকগণ এই বর্ণনা করিয়াছেন । 
মুসলিম এতিহাসিকগণও ইহাতে দ্বিতমত পোষণ করেন নাই। যখন ইহা প্রমাণিত 
হইল আনতাকিয়া শহরের সকল অধিবাসী সর্বপ্রথম হযরত ঈসা (আ)-এর প্রতি ঈমান 
আনিয়াছিল, অথচ আলোচ্য আয়াত দ্বারা বুঝা যায় যে, আল্লাহ্‌ তা'আলা যে জনপদের 
কথা উল্লেখ করিয়াছেন উহার অধিবাসীরা তাহাদের ঘরসূলগণকে অমান্য করিয়াছিল 
যাহার ফলে তাহাদিগকে তিনি এক বিকট শব্দের মাধ্যমে ধ্বংস করিয়া দিয়াছিলেন। 
ইহা দ্বারা বুঝা যায় যে, ঘটনা পৃথক পৃথক এবং উক্ত জনপদে হযরত ঈসা (আ)-এর 
পক্ষের প্রতিনিধি প্রেরিত ছিলেন না, বরং তাহারা স্বতন্ত্র রাসুল ছিলেন যাহাদিকে আল্লাহ্‌ 
তাআলা প্রেরণ করিয়াছিলেন । 

(৩) হযরত ঈসা (আ)-এর হাওয়ারীদের সহিত আনতাকীয়াবাসীদের যে ঘটনা 
সংঘটিত হইয়াছিল, উহা ছিল তাওরাত অবতীর্ণ হইবার পর | অথচ হযরত আবু সাঈদ 
খুদরী (রা) এবং পূর্ববর্তী আরো বহু উলামায়ে কিরামের বর্ণনা মতে আল্লাহ্‌ তা'আলা 
পবিত্র তাওরাত নাযিল করিবার পর কোন জনপদের অধিবাসীদিগকে সমূলে ধ্বংস 


করেন নাই । বরং উহার পর তিনি মু'মিনদিগকে মুশরিকদের সহিত যুদ্ধ করিবার জন্য 


Contents 


৩৫২ | তাফসীরে ইব্‌ন কাছীর 


হুকুম করিয়াছেন । 111 48811 EE Aisa Li হেত ৪ 
পৃবর্তবর্তী উম্মতদিগকে ধ্বংস করিবার পর আমি মুসা (আ)-কে কিতাব দান করিয়াছি। 
এই আয়াতের তাফসীরে প্রসংগে উলামায়ে কিরাম উল্লেখিত রেওয়ায়েত বর্ণনা 
করিয়াছেন। ইহা দ্বারা ইহাই প্রমাণিত হয় যে, কুরআনে যে জনপদের ঘটনা উল্লেখ 
করা হইয়াছে উহা আনতাকিয়া ব্যতীত অন্য কোন জনপদ | যেমন, এই ঘটনা যে 
আনতাকিয়ার ঘটনা, এই কথা উল্লেখ করা ছাড়াই পূর্ববতী অনেক উলামায়ে কিরাম 
ঘটনা বর্ণনা করিয়াছেন। অথবা আনতাকিয়া নামেই অন্য কোন শহর ছিল। প্রসিদ্ধ 
আনতাকিয়া এখানে উদ্দেশ্য নহে । কারণ, যে আনতাকিয়া ইতিহাসে প্রসিদ্ধ, উহার 
জনগণকে খৃষ্টযুগে না উহার পূর্বে কখনও ধ্বংস করা হইয়াছিল বলিয়া জানা যায় নাই। 

হাফিজ আবুল কাসিম তাবরানী (র) বর্ণনা করেন, হুছাইন ইবন ইসহাক তছতরী 
(র) .... হযরত ইব্ন আব্বাস (রা)-এর মাধ্যমে রাসূলুল্লাহ্‌ সো) হইতে বর্ণনা 
করিয়াছেন। তিনি বলেন, অগ্রে গমনকারী তিনজন, মুসা (আ)-এর নিকট হযরত 
ইউশা ইব্‌ন নূন। হযরত ঈসা (আ) এর নিকট সূরা ইয়াসীন-এ উল্লেখিত মুমিন ব্যক্তি 
মুহাম্মদ সো)-এর নিকট আলী ইব্ন আবূ তালিব (র)। ইমাম তাবরানী কর্তৃক বর্ণিত 
এই হাদীসটি মুনকার। রেওয়ায়েতটি কেবল হুসাইন আল আশকর বর্ণনা করিয়াছেন। 
রা 


58 
ঠ 


1৬4,155 ০9146 ৬৩৪ 8240) 
০৫৫24 


Op SoA 15888 এ 
৬৫$০৪৫4 26৫০৫ 8১50) 


৩০. পরিতাপ বান্দাদিগের জন্য, উহাদিগের নিকট যখনই কোন রাসূল 
আসিয়াছে তখনই তাহারা তাহাকে ঠাট্টা-বিদ্রুপ করিয়াছে । 

৩১. তাহারা কি লক্ষ্য করে না, তাহাদিগের পূর্বে কত মানব গোষ্ঠিকে আমি 
ধ্বংস করিয়াছি, তাহারা তাহাদিগের মধ্যে ফিরিয়া আসিবেনা। 
টিপ এবং অবশ্যই তাহাদিগের সকলকে একত্রে আমার নিকট উপস্থিত করা 

| 

তাফসীর £ঃ আলী ইব্‌ন আবূ তালহা হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা 

করিয়াছেন। তিনি বলেন ১১২]৷ ০5 £০ এর অর্থ ১১! 0354 অর্থাৎ বান্দাদের 


< 
ana 


্ 


Contents 


সূরা ইয়াসীন ৩৫৩ 


পরিতাপ। কাতাদাহ (রো) ইহার তাফসীর করিয়াছেন, বান্দারা এই বলিয়া অনুতাপ 
করিবে, হায়! আল্লাহ্র হুকুম আমি নষ্ট করিয়াছি এবং সীমা লংঘন করিয়াছি। এক 
কিরাতে 1$.8%1 ১১৮11 15 2১৯৪ অর্থাৎ কিয়ামত দিবসে যখন অপরাধীগণ শাস্তি 
প্রত্যক্ষ করিবে তখন তাহারা নিজেদের উপর অনুতাপ করিয়া বলিবে, তাহারা কি 
করিয়া রাসূলগণেকে অমান্য করিয়াছিল এবং কেনই বা তাহারা তাহাদের বিরোধিতা 
করিয়াছিল । বস্তুত: তাহারা পৃথিবীতে রাসূলগণকে অস্বীকার করিত । ws sll 
Wry 3 SUS YJ) যখনই তাহাদের নিকট কোন রাসূল আসিয়াছে 
তখনই তাহারা তাহার সহিত ঠাট্টা-বিদ্রপ করিয়াছে। এবং যে সত্যসহ তিনি তাহাদের 
নিকট প্রেরিত হইতেন তাহারা উহা অস্বীকার করিত । অতঃপর আল্লাহ্‌ ইরশাদ করেন 
breed Hel el ol b> pelt LA L552 041 তাহাৱা কি লক্ষ্য 
করেনা যে, তাহাদের পূর্বে কত মানব গোষ্ঠিকে আমি ধ্বংস করিয়াছি, যাহারা তাহাদের 
নিকট আর ফিরিয়া আসিবেনা। অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা তাহাদের যাহাদিগকে ধ্বংস 
করিয়াছেন তাহাদের দ্বারা এই সকল লোক কোন উপদেশ গ্রহণ করে না। যাহারা ধ্বংস 
হইয়াছে তাহারা তো আর পুনরায় এই পৃথিবীতে প্রত্যাবর্তন করে না'। কোন কোন মূর্খ 
নাস্তিক যে এই কথা বলে +১১) ০১5 ৮1511 (52025 %1 2৯ )। আমাদের তো 
এই পার্থিব জীবনই সবকিছু, আমাদের মৃত্যু হইবে ও জীবিত হইব । ইহা কেবল 
তাহাদের ধারণা ও অবাস্তব । বস্তুত এই সব লোক হইল নাস্তিক; তাহাদের মূর্খতার 
দরুনই তাহারা বলে যে, তাহারা মৃত্যুর পর পুনরায় পৃথিবীতে আগমন করিবে এবং 
এখন যেমন তাহারা পৃথিবীতে জীবন যাপন করিতেছে তখনও এইরূপ জীবন যাপন 
করিবে আল্লাহ্‌ তাহাদের এই ধারণার প্রতিবাদ করিয়া বলিয়াছেন £ 

০৬৯০৪ ১621112১351 ৯০৮15804151 (০20 তাহারা কি 
লক্ষ্য করে না যে, তাহাদের পূর্বে কত মানব গোষ্ঠিকে আমি ধ্বংস করিয়াছি যাহারা 
আর ফিরিয়া আসিবেনা । 

87177521557 ঃ এবং অবশ্যই তাহাদের সকলকে আমার 
নিকট একত্রে উপস্থিত করা হইবে । অর্থাৎ কিয়ামত দিবসে বিচারের জন্য পূর্ববর্তী ও 
পরবর্তী সকল উম্মতকে আল্লাহ্র দরবারে উপস্থিত করা হইবে এবং তাহাদের ভাল মন্দ 
আমলের পুরস্কার ও শাস্তি দেওয়া হইবে । আলোচ্য আয়াতের অর্থ ঠিক এই আয়াতের 
অনুরূপ । ইরশাদ হইয়াছে 8 ₹410-21 47৮১85417549 

তোমাদের প্রতিপালক সকলকেই তাহাদের আমলের প্রতিদান দান করিবেন । কোন 
কোন কারী (61 শব্দটিকে তাশদীদ সহ পাঠ করেন এবং কেহ কেহ বিনা তাশদীদে পাঠ 
করেন। বিনা তাশদীদে হইলে ০1 অব্যয়টি হ্যা বাচক হইবে । এবং তাশদীদসহ হইলে 


ইব্‌ন কাছীর-_৪৫ (৯ম) 


Contents 


৩৫৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


| না বাচক হইবে । এবং 41 শব্দটি | এর অর্থে ব্যবহৃত হইবে । অবশ্য কিরাতের 
পার্থক্যে এখানে অর্থে কোন পার্থক্য হইবে না। 


Ee Gis tails Grafted দর) 
০০৯৫৫ 25 

১95 ০ 53 ৬৩১59 ০2542 2৮৮৮ (16) 

5 

০০১৮৫ ১৬851 3৫৬ "os HEY (Yo) 

ME IB CDN EEE CE LINE EC ০০ (1) 


EI 
৩৩. তাহাদের জন্য একটি নিদর্শন মৃত ধরিত্রী, যাহাকে আমি সঞ্জীবিত করি 
এবং যাহা হইতে উৎপন্ন করি শস্য যাহা উহারা ভক্ষণ করে। 
৩৪. উহাতে আমি সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের উদ্যান এবং উহাতে প্রসবণ 
উৎসারিত করি । 
৩৫. যাহাতে তাহারা ভক্ষণ করিতে পারে ইহার ফলমূল হইতে, অথচ 
তাহাদিগের হস্ত উহা সৃষ্টি করে নাই, তবুও কি তাহারা কৃতজ্ঞতা প্রকাশ করিবেনা? 
' ৩৬. পবিত্র ও মহান তিনি, যিনি উদ্ভিদ, মানুষ এবং তাহারা যাহাদিকে 
তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন +$1 £: আর তাহাদের জন্য একটি 
নিদর্শন হইল আল্লাহ্র অস্তিত্পূর্ণ ক্ষমতা ও মৃতকে জীবিত করিবার জন্য নিদর্শন হইল 
হ3১]| ০১১১1 মৃত ভূমি যে ভূমি তাহার সমস্ত উর্বরতা ক্ষমতা হারাইয়া ফেলিয়াছে, 
যাহাতে কোন উদ্ভিদ নাই। কিন্তু আল্লাহ্‌ তা'আলা উহাতে বৃষ্টি বর্ষণ করিবার পর উহা 
উর্বর হইয়া পড়ে এবং উৎপাদন ক্ষমতা ফিরিয়া আসে, উহাতে সর্ব প্রকার উদ্ভিদ উৎপন্ন 
হয়। এই কারণে ইরশাদ হইয়াছে 25113 4০1১ (৫2০ (5১০ 9 12055591 
এবং যাহা আমি সঞ্জীবিত করি, যাহা হইতে আমি শস্য উৎপন্ন করি এবং যাহা হইতে 


Contents 


সূরা ইয়াসীন ৩৫৫ 


তাহারা আহার করে। অর্থাৎ তাহাদের ও তাহাদের পশুর রিজিকের ব্যবস্থা । (51523 
৩৬০ ০০ 0৫55 03১89 51১56 এ ০5 ০৯ ৮৫৮৪ উহাতে আমি খেজুর ও 
আঙ্গুর উদ্যান সৃষ্টি করি এবং প্রত্রবর্ণ উতসারিত করি। অর্থাৎ যেসব স্থানে প্রয়োজন, 
আমি সেখানে নহর সৃষ্টি করিয়া দেই এবং উহার মাধ্যমে উদ্যান সৃষ্টি করি। আল্লাহ্‌ 
তা'আলা প্রথমে ভূমি হইতে ফসল উৎপন্ন করিবার কথা উল্লেখ করিয়াছেন এবং পরে 
নানা প্রকার ফলমূল সৃষ্টি করিবার কথাও উল্লেখ করিয়া বান্দাগণের প্রতি তাহার 
অনুগ্রহের কথা প্রকাশ করিয়াছেন । 

$:521 ৭১০০৮ অথচ তাহাদের হাত ইহা সৃষ্টি করে নাই অর্থাৎ এই সব 
কিছুই কেবল আল্লাহ্র অনুগ্রহ; মানুষের শ্রমের কোন অংশ ইহাতে নাই, না আছে 
তাহাদের প্রচেষ্টার কোন ভূমিকা এবং না আছে এই বিষয়ে তাহাদের কোন ক্ষমতা । 
হযরত ইব্‌ন আব্বাস ও কাতাদাহ (র) এই তাফসীর করিয়াছেন। আর যেহেতু 
উল্লেখিত বিষয়ে কেবল মাত্র আল্লাহ্র অনুগ্রহ কাজ করিয়াছে, এই কারণে ইরশাদ 
হইয়াছে ০৪১৫2 981 তবুও কি তাহারা কৃতজ্ঞতা প্রকাশ করিবেনা? অর্থাৎ আল্লাহ্‌ 
তা'আলা যে তাহাদিগকে অগণিত নিয়ামত দান করিয়াছেন তাহারা কি উহার কৃতজ্ঞতা 
প্রকাশ করিবেনা। ইবৃন জারীর (র) নিশ্চয়তার সহিত বলেন, 6221 ২০০ 
-এর শব্দটি এখানে 54 অর্থে ব্যবহৃত ৷ ইবারত এইরূপ ১172৮৩০5০12] 
৫2১21 অর্থাৎ তাহারা যেন উহার ফল হইতে এবং যাহা তাঁহাদের হাত অর্জন করে 
উহা হইতে আহার করে। অর্থাৎ যে সব গাছপালা তাহারা তাহাদের হাতে লাগাইয়াছে 
এবং উহার জন্য শ্রম ব্যয় করিয়াছে তাহারা যেন উহার ফলমূল আহার করে। ইব্ন 
জারীর (র) বলেন, হযরত আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (র)-এর কিরাআতে এইরূপ 
রহিয়াছে। অর্থাৎ 5১,৫১০, ১1 el Sly 5 bn 51504 অতঃপর 
' আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, ১৩ ০০ Ce ULE EOI GLE HLL 
পবিত্র তিনি, যিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করিয়াছেন, উদ্ভিদ অর্থাৎ ফসল, ফলমূল ও 
গাছপালা । ১৫% ১,৭ এবং মানুষ । অত:পর তাহাদিগকে পুরুষ নারী দুই প্রকার 
সৃষ্টি করিয়াছেন। 4১% ১২১ এবং তাহারা যাহাদিগকে জানেনা অর্থাৎ এমন বহু 
সৃষ্ট জীব রহিয়াছে, যাহাদিগকে তাহারা জানেনা । যেমন ইরশাদ হইয়াছে?.5 4 ১১ 
2552 £ 2৫121 ১১০ 05815 আমি প্রত্যেক জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি 
করিয়াছে। সম্ভবত: তোমরা উপদেশ গ্রহণ করিবে। 


৫১১৯১৯৫69৬0 5৮280 তে 09 
৩৪১ 24: ১3৫) ৮54 নিক 


Contents 


৩৫৬ তাফসীরে ইব্ন কাছীর 
90১3) ০৮০৬5 Ces 00052466৫15 (5) 
5 606৪ 8৮5 IG AL ANIC.) 


৩৭. তাহাদিগের জন্য একটি নিদর্শন রাত্রি ত্র । তাহা হইতে আমি দিবালোক 
পি ৰ 
৩৮. এবং সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে, ইহা পরাক্রমশালী 
সর্বজ্ঞের নিয়ন্ত্রণ । 

৩৯. এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করিয়া দিয়াছি বিভিন্ন মনযিল; অবশেষে 
উহা শুষ্ক বক্ৰ খেজুর শাখার আকার ধারণ করে । 

৪০. সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া এবং রজনীর পক্ষে সম্ভব নয় 
দিবসকে অতিক্রম করা । এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষ পথে সন্তরণ করে। 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, তাহার কুদরত ও মহত্বেরে একটি 
নিদর্শন এটাই যে, তিনি দিবারাত্র সৃষ্টি করিয়াছেন। রাত্রকে সৃষ্টি করিয়াছেন অন্ধকার 
এবং দিনকে সৃষ্টি করিয়ছেন আলোকময় করিয়া এবং পর্যায়ক্রমে একটির পর একটির 
আগমন ঘটে ৷ যেমন ইরশাদ হইয়াছে £ ৮৫:8৯: ib 4 L০১৯ রাত্র 
দিনকে ঢাকিয়া ফেলে এবং রাত্রি দিবসকে দ্রুত তলব করে। এখানে ইরশাদ হইয়াছে, 
Let Mind Ul তাহাদের জন্য একটি নিদর্শন হইল রাত্র উহা 
হইতে আমি দিনকে অপসারিত করি। দিন চলিয়া গেলে রাত্র আগমন করে। এই 
কারণেই ইরশাদ হইয়াছে +৮০ 134 তখন সকলেই অন্ধকারাচ্ছন্ন হইয়া পড়ে। 
হাদীস শরীফে বর্ণিত 8 ও 4) ১ Lb Len 51 
Lil ১১% 555 ০১১U। যখন এই দিক হইতে রাত্রি আগমন করে এবং এই 
দিক হইতে দিন পশ্চাৎমুখী হয় এবং সূর্য অস্ত যায় তখন নিঃসন্দেহে সিয়ামপালনকারীর 
BCE SEN সা রা 1 

কাতাদাহ (র) বলেন, আলোচ্য আয়াতের অর্থ 9৫ খি! ? ড1৯25 ১৮4 ০৪৭11 ডে: 

23 3 তিনি যাকে দিবসে দাবিল করেন "বিতর 
করেন। -এর অর্থে কোন পার্থক্য নাই। কিন্তু ইব্ন জারীর এখানে কাতাদাহ (র)-এর 
মত দুর্বল মত বলিয়া আখ্যায়িত করিয়াছেন। তিনি বলেন ০১০3 অর্থ একটি কম 


করিয়া অন্যটির মধ্যে দাখিল করা। কিন্তু এখানে এই অর্থ গ্রহণ করা যায় না। ইব্‌ন 
জারীর যাহা বলিয়াছেন উহাই সত্য । 


Contents 


‘ সূরা ইয়াসীন ৩৫৭ 


U4 5১25 ১০০১০, 41৯৪ আর সূর্য উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে 
ভ্রমণ করে। এর দুইর্টি অর্থ করা হইয়াছে। একটি অর্থ হইল আরশের নীচে যেই 
অংশটি উহার নিকটবতী উহাই হইল সূর্যের অবস্থানের স্থান। এই অর্থে কেবল সূর্যই 
নয় বরং সারা মাখলুকই আরশের নীচে অবস্থিত । কারণ আরশ সকল মাখলুকের উপরে 
অবস্থিত এবং ইহা গোলাকার নয় যেমন বহু বিজ্ঞানীদের ধারণা ইহাই । বরং আরশ 
গম্বুজের ন্যায় স্তম্ভ বিশিষ্ট । ফিরিস্তাগণ উহাকে বহন করিয়া আছেন । মানুষের মাথার 
উপরে যেই জগৎ উহার উপরে আরশ অবস্থিত । কুববাতুল ফালাক-এ সূর্য দ্বিপ্রহরে 
অবস্থান করে তখন উহা সেখান হইতে আরশের অধিক নিকটবতী হয়। আবার যখন 
প্রদক্ষিণ করিতে করিতে চতুর্থ ফালাকের এঁ স্থানের বিপরীত স্থানে অবস্থান করে তখন 
অর্ধরাত্র হয় এবং তখন উহা আরশ হইতে সর্বাধিক দূরে অবস্থান করে । এবং তখনই 
সে উহাকে সিজদা করে এবং পুনরায় উদয় হইবার জন্য অনুমতি প্রার্থনা করে৷ যেমন 
এই বিষয়ে একাধিক হাদীস বর্ণিত হইয়াছে। ইমাম বুখারী (র) বলেন, আবূ নুআইম 
(র) হযরত আবূ যর (র) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার আমি সূর্য অস্ত যাইবার 
সময় রাসূলুল্নাহ (সা)-এর সহিত মসজিদে ছিলাম । তখন তিনি আমাকে জিজ্ঞাসা 
করিলেন, হে আবূ যর! তুমি জান কি, উপাসনা সারা যাহ 
ও তাহার রাসূল ভাল জানেন। তিনি বলিলেন ৪ 
Een IGS HAMELS LL 

অর্থাৎ সূর্য চলিতে থাকে, এমনকি উহা আরশের নীচে গিয়া সিজদা দেয় । 
উল্লেখিত আয়াতে ইহারই উল্লেখ করা হইয়াছে। আব্দুল্লাহ যুবাইর হুমাইদী (র) হযরত 
আবৃযর (র) হইতে বর্ণনা করিয়াছেন । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট 
U4 ০] 5৮৯5 ০০১১ এর তাফসীর, সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি 
বলিলেন. সূর্যের অবস্থানের স্থান হইল আরশের নীচে । ইমাম বুখারী (র) এখানে 
এইরূপ বর্ণনা করিয়াছেন। তিনি একাধিক স্থানে হাদীসটি বর্ণনা করিয়ছেন। ইমাম 
ইব্‌ন মাজাহ ব্যতীত অন্যান্য ইমামগণ আ'“মাশের বিভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা 
করিয়াছেন। ইমাম আহমদ (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন উবাইদ (র) হযরত আবু যর 
(র) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, একবার আমি সূর্য অস্ত যাইবার সময় 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত মসজিদে ছিলাম । তখন তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন 
১৫৫1 ৩০৩ ০৪236 96৫0 হে আবু যর! তুমি জান কি, সূর্য কোথায় 
যাইতেছে? আমি বলিলাম, আল্লাহ্‌ ও তাহার রাসূল ভাল জানেন। 


Contents , 


৩৫৮ তাফসীরে ইবৃন কাছীর 


“0 rep ee oe 


কেকা কও 


টা রর রাগ রা মা 
সিজদা দেয়। অত:পর পুনরায় প্রত্যাবর্তনের অনুমতি প্র্থনা করে। তাহাকে অনুমতি 
দান করা হয়। যেন তাহাকে বলা হইল, যেখান হইতে তুমি আসিয়াছ সেখানে তুমি 
প্রত্যাবর্তন কর । অতঃপর সে তাহার উদয়ের স্থানে প্রত্যাবর্তন করে এবং উহাই হইল 
তাহার অবস্থানের স্থান। অত:পর তিনি উল্লেখিত আয়াত পাঠ করিলেন। সুফিয়ান 
সাওরী (র) বলেন, আ“মাশ (র) হযরত আবৃযর (রে) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি 
বলেন, একবার রাসূলুল্লাহ্‌ সো) সূর্য অস্ত যাইবার সময় আবৃযর (র)-কে বলিলেন, 
তুমি জান কি সূর্য কোথায় যাইতেছে? আমি বলিলাম, আল্লাহ্‌ ও তাহার রাসূল ভাল 
জানেন । তিনি বলিলেন, সূর্য চলিতে চলিতে আরশের নীচে গিয়া সিজদা দেয়, অত:পর 
অনুমতি প্রার্থনা করে । তাহাকে অনুমতি দান করা হয়। সম্ভবত: এক সময় সে সিজদা 
করিবে; কিন্তু তাহার সিজদা গ্রহণ করা হইবে না এবং প্রত্যাবর্তনের জন্য অনুমতি 
প্রার্থনা করিবে কিন্তু তাহাকে অনুমতি দেওয়া হইবেনা এবং তাহাকে বলা হইবে, 
যেখান হইত তুমি আসিয়াছ সেখানেই তুমি ফিরিয়া যাও। অতঃপর সূর্য পশ্চিম দিক 
হইতে উদয় হইবে। (311 ১2১1 ০5585450612 ৬৮৯৪০ ৪এড এ 
এই বিস্নয় সম্পর্কে উল্লেখ করা হইয়াছে! 

আব্দুর রাজ্জাক (র) বলেন, মা'মার (র) আব্দুল্লাহ ইব্‌ন আমর (র) হতে বর্ণিত 
তিনি (41751 15১১৫ ৮০4 -এর তাফসীর প্রসঙ্গে বলেন, সুর্য উদয় হয়, 
অত:পর আদম সন্তানের পাপ উহাকে ফিরাইয়া দেয়, এমনকি যখন উহা অন্ত যায় 
তখন সালাম করে সিজদা করে । পুনরায় উদয় হইবার জন্য অনুমতি প্রার্থনা করে, 
উহাকে অনুমতি দান করা হয়। এইভাবে একদিন উহা অস্ত যাইবে, এবং সালাম 
করিরে ও সিজদা দিবে এবং পুনরায় উদয় হইবার জন্য অনুমতি প্রার্থনা করিবে; কিন্তু 
অনুমতি দেয়া হইবেন না। তখন সূর্য বলিবে, সফর দীর্ঘ এবং আমাকে অনুমতি দেওয়া 
না হইলে আমি পৌছাইতে পারিব না। তখন সূর্য কিছুক্ষণ সেখানেই অবস্থান করিবার 
পর উহাকে বলা হইবে, তৃমি যেখানে অন্ত গিয়াছ সেখান হইতে উদয় হও । রাবী 
বলেন, তখন হইতে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে কাহারও ঈমান 


দ্বারা সূর্যের সফরের সর্বশেষ স্থান বুঝান হইয়াছে। আর তাহা হইল গ্রীস্মকালে 
আসমানের সর্ব উচ্চস্থান এবুং শীতকালে সর্বনিন্নস্থান। 


Contents 


সূরা ইয়াসীন ৩৫৯ 


১৪৩ এর দ্বিতীয় অর্থ হইল সূর্যের প্রদক্ষিণের সর্বশেষ সময়, অর্থাৎ কিয়ামত 
দিবস। কিয়ামত সংঘটিত হইবার পর সূর্য আর প্রদক্ষিণ করিবে না। তখন উহার 
আলোও নির্বাপিত হইবে । ইহজগৎও ইহার শেষ প্রান্তে উপনীত হইবে । তখনই হইবে 
সূর্যের প্রদক্ষিণ ক্ষান্ত হইবার সময়। কাতাদাহ (র) বলেন +1 5, এর অর্থ 
২3০59 /৯%9 14555 অর্থা সপ bo. eee 

কেহ কেহ বলেন, আলোচ্য আয়াতের অর্থ হইল, সূর্য উহার গ্রীষ্মকালীন কক্ষসমূহে 
প্রদক্ষিণ করিতে থাকে। এ সময়ে সূর্য উহার নির্ধারিত কক্ষসমূহ অতিক্রম করে না। 
অত:পর শীতকালীন কক্ষসমুহ প্রদক্ষিণ করে; এ সময়েও সূর্য উহাঁর নির্ধারিত কক্ষসমূহ 
অতিক্ৰম করে না। হযরত আব্দুল্লাহ ইব্‌ন আমর (রা) হইতেও ইহা বর্ণিত । হযরত 
ইব্‌ন মাসউদ ও হযরত ইবৃন আববাস (রা) (41,4, 59 4১১৯০১11; পাঠ করেন । 
অর্থ হইল, সূর্য প্রদক্ষিণ করে, উহা স্থির হয় না, বরং দিবা রাত ভ্রমণ করিতে থাকে । 
উহা কখনও থামে না, উহার ক্লান্তিও আসে না। যেমন ইরশাদ হইয়াছে- ৮৫1 ১২. 
০০১ ৮৪5 ০৮৮এএ। আল্লাহ্‌ তা'আলা তোমাদের কল্যাণে চন্দ্র সূর্যকে নিয়োজিত 
করিয়াছেন, যাহা অবিরাম চলিতে থাকে । 7:11 ১১১০ ৮১১8 এ) ইহা পরাক্রম 
শালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ । যাহার হুকুমকে কেহ বাধা দিতে পারে না। কেহ তাহার 
বিরোধিতা করিবার ক্ষমতা রাখে না। যিনি সমস্ত বস্তুর নড়াচড়া থামিয়া যাওয়া সম্পর্কে 
অবগত আছেন । সূর্ষের প্রতি মুহুর্তের প্রদক্ষিণ ও উহার স্থিরতা সম্পর্কেও তিনি জানেন। 
তিনি উহার একটি নির্দিষ্ট গতি নির্ধারণ করিয়াছেন, যাহার বিপরীত হইতে পারে না। 
যেমন ইরশাদ হইয়াছে ঃ 
iS UBS US ail ally ESS FU 

তিনি উষার উস্মেষ ঘটান । তিনিই বিশ্রামের জন্য রাত্রি এবং গণণার জন্য সূর্য ও 
সৃষ্টি করিয়াছেন এই সবই পরাক্রমশালী সর্বজ্ঞের নিরূপণ'। সূরা হা-মীম সিজদার 
শেষেও ইহা ইরশাদ হইয়াছে ll pal ৮২১৪০ 41১ ইহা পরাক্রমশালী সর্বজ্ঞের 
নিরূপণ । 

৩১৮১ 2 505,45 ০8119 আর চন্দ্রের জন্য আমি বিভিন্ন মনযিল নির্ধারণ করিয়া 
দিয়াছি এবং উহা একটি বিশেষ গতিতে ঘুরিতে থাকে । যার মাধ্যমে মাস জানিতে 
পারা যায়। যেমন সূর্যের মাধ্যমে দিবা রাত্র জানা যায়। ইরশাদ হইয়াছে 4১1... 
ly ১০০১1] ০০3০ ৮৯ ৩২৪ 20591 ৯০ তাহারা তোমার নিকট চন্দ্র সম্বন্ধে 
জিজ্ঞাসা করে। তুমি বল, উহা মানুষের জন্য সময় ও হজ্জের মাওসুম জানিবার উপায় । 


Contents 


৩৬০ তাফসীরে ইব্ন কাছীর 


আরো ইরশাদ হইয়াছে ৪ 
ee ee 0 coe ee sed পার্টি ZO see ere OL Oe “০5 “পপ bes 
৮১৯১০ ০5505 1১১১১৪11১০০ ০০11 -শনী ১০1৩8 
isl Gs ast! 


তিনিই সূর্যকে তেজস্কর এবং চন্দ্রকে জ্যোতির্ময় সৃস্টি করিয়াছেন এবং উহার 
মানযিল নির্দিষ্ট করিয়াছেন, যাহাতে তোমরা বৎসর গণণা ও সময়ের হিসাব জানিতে 
পার। আরো ইরশাদ হইয়াছে £ 


গল ০ 2 হত “পতল 92 ৩৫ পট কে. ৪ কি পপ 9৫ 2 


৩85 


Tg Mes TED RE Cn RA অহিত 
করিয়াছি এবং দিবসের নিদর্শনকে আলোকপ্রদ করিয়াছি, যাহাতে তোমরা তোমাদের 
প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করিতে পার এবং যাহাতে তোমরা সব সংখ্যা ও হিসাব 
স্থির করিতে পার এবং আমি সবকিছু বিশদভাবে বর্ণনা করিয়াছি । 

আয়াতে আল্লাহ্‌ সূর্যের জন্য তেজসক্রিয়তা খাস করিয়াছেন এবং চন্দ্রের জন্য জ্যোতি 
নির্দিষ্ট করিয়াছেন। এবং চন্দ্র ও সূর্যের গতির মধ্যেও পার্থক্য রহিয়াছে। সূর্য প্রতিদিন 
উদয় হয় এব দিনের শেষে অন্ত যায় এবং উহার তেজক্ত্রীয়তায় কোন পার্থক্য হয় না। 
অবশ্য উহার শীতকালীন ও গ্রীষ্মকালীন উদয় ও অস্তস্থলে পার্থক্য হইয়া থাকে এবং এ 
কারণেই এক সময় দিন বড় এবং রাত্র ছোট এবং আর এক সময় দিন ছোট ও রাত্র বড় 
হইয়া থাকে! আল্লাহ্‌ তা'আলা দিবাভাগে সূর্যের রাজত্ প্রতিষ্ঠিত করিয়াছেন । উহা 
দিবা নক্ষত্র এবং চন্দ্রের জন্য বিভিন্ন মানযিল নির্ধারিত করিয়াছেন। উহা মাসের 
প্রথমভাগে অল্প আলোসহ উদয় হয়, অত:পর দ্বিতীয় রাত্রে উহার আলো বৃদ্ধি পায় এবং 
এক মানযিল উর্ধে আরোহণ করে অতঃপর উহা যতই উর্ধ মানযিলে আরোহণ করে 
উহার আলো বৃদ্ধি পাইতে থাকে । যদিও উহা সূর্য হইতে আলো গ্রহণ করে কিন্তু 
মাসের চতুর্দশ তারিখে চন্দ্র পূর্ণ জ্যোতির্ময় হইয়া যায়। উহার পর হইতে মাসের শেষ 
পর্যন্ত চন্দ্র আকারে হ্রাস পাইতে থাকে, এমন কি উহা এক সময় শুষ্ক বক্র খেজুর 
শাখার আকার ধারণ করে। অতঃপর আল্লাহ্‌ তা'আলা নতুনভাবে পরবর্তী মাসে চন্দ্রকে 
উদিত করেন। 

আরবের লোকেরা চন্দ্র মাসের প্রতি তিন রাত্রের একটি নাম রাখিয়াছে। প্রথম তিন 
রাত্রের নাম গুরার, পরবর্তী তিন রাত্রের নাম নুফাল, পরবর্তী তিন রাত্রের নাম তুছা' 
(নয়) ৷ কারণ ইহার শেষ রাত্র নবম রাত্র। উহার পরবর্তী তিন রাত্রের নাম উশার 
(দশ) ৷ কারণ উহার প্রথম রাত্র দশম রাত্র । এবং উহার পরবর্তী তিন রাত্রের নাম বীষ 
(আলোকময়) । কারণ এ তিন রাত্রে সারারাত্রেই চন্দ্রের আলো থাকে । উহার পরবর্তী 


Contents 


সূরা ইয়াসীন ৩৬১ 


রাত্রের নাম হানাদিস, উহার পরবর্তীর নাম দা'দীর এবং সর্বশেষ তিন রাত্রের নাম 
'মিহাক'। কারণ, এই সময় চন্দ্রের আলো নিশ্চিহ্ন হইয়া যায়। হযরত আবূ উবায়দাহ 
(র) এই সব নামের মধ্যে তুছা ও উশার অস্বীকার করিতেন । “গরীবুল মুসান্নিফ' নামক 
গ্রন্থে এইরূপ উল্লেখ রহিয়াছে । 

১০৪1] ১০৪ ৩। (৫1 ৮১১2 ০০৮৪]। % 4১৪ সূর্যের পক্ষে চন্দ্রের নাগাল পাওয়া 
সম্ভব নহে। মুজাহিদ (র) বলেন, চন্দ্র ও সূর্য উভয়ের জন্য একটি সীমা নির্দিষ্ট রহিয়াছে 
যাহা কেহই অতিক্রম করিতে পারে না। এবং নির্দিষ্ট সীমা ভ্রমণ না করিয়াও উপায় 
নাই। যখন উহাদের একটির পালা আসে তখন অন্যটি অদৃশ্য এবং যখন অপরটির 
পালা আসে তখন অন্যটি অদৃশ্য । আব্দুর রাজ্জাক (র) মায়'মার (র)-এর মাধ্যমে 
হাসান (র) হইতে আলোচ্য আয়াতের তাফসীর প্রসঙ্গে বলেন, লাইলাতুল হিলালেই 
সূর্যের পক্ষে চন্দ্রে নাগাল পাওয়া সম্ভব নহে। ইবন আবূ হাতিম (র) এখানে আবদুল্লাহ 
ইব্‌ন মুবারক (র) হইতে বর্ণনা করে বলেন 411 22 /£1| ৫ ৪1 ৮৯১৯ (১ 9। 
১12 5 ১ অর্থাৎ বাুর বাহু আছে এবং চন্দ্র পানির গিলাঁফে আশ্রয় গ্রহণ করে। 
ইমাম সাওরী (র) ইসামাইল ইবন আবূ খালিদ (র)-এর মাধ্যমে আবূ সালিহ (র) 
হইতে বর্ণনা করেন। তিনি বলেন ৪ 13 ১০১: 13৯ 4১2 491১১5১5185 এ০৬ 
অর্থাৎ চন্দ্র ও সূর্য একটি অন্যটির আলোর নাগাল পায় না। 

ইকরিমাহ (র) ১ &1। 4১১ ১1141 ১: ০৯ 3 এর তাফসীরে বলেন, 
চন্দ্র ও সূর্যের প্রত্যেকেরই একটি নিজস্ব সাম্রাজ্য আছে। অতএব সূর্যের পক্ষে রাত্রে 
উদয় হওয়া সম্ভব নহে। 90421 5১0: (1১111 % এর অর্থ হইল একটি রাত্রের পরেই 
আর একটি রাত্রের আগমন ঘটিতে পারে না, যাবৎ না মাঝে একটি দিনের আগমন 
ঘটিবে। সূর্যের সাম্রাজ্য দিনের বেলায় এবং চন্দ্রের সাম্রাজ্য রাত্রে। যাহ্হাক (র) বলেন, 
রাত্রের প্রত্যাগমন ঘটেনা যাবৎ না এই দিক হইতে দিনের আগমন ঘটে । ইহা বলিয়া 
তিনি পূর্ব দিকে ইংগিত করিলেন । মুজাহিদ (র) বলেন 31 33-545441 % এর 
অর্থ হইল, দিবা-রাত্র একটি অন্যটির পশ্চাতে থাকে । একটিকে অপরটি হইতে 
অপসারিত করা হয়। উভয়ের মাঝে যেন সংঘর্ষের সৃষ্টি হয় না। একটি গমনের পর 
অবিলম্বে অন্যটটির আগমন ঘটে । উভয়ই আল্লাহ্র পক্ষ হইতে অব্যাহতভাবে মানুষের 
কল্যাণে নিয়োজিত । 

১১১: এ$ (5৫১ ৭৯৪ প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাতার কাটে। 
অর্থাৎ দিবা-রা্র চন্দ্র সূর্য সকলেই আকাশে কক্ষপথে ভ্রমণ করে। ইব্‌ন আব্বাস (রা) 
ইকরিমাহ, যাহ্হাক, হাসান, কাতাদাহ ও আতা খুরাসামী (র) এই ব্যাখ্যা দিয়াছেন । 
আব্দুর রহমান ইব্‌ন যায়েদ ইবন আসলাম. (রা). বলেন আকাশ ও পৃথিবীর মাঝে 


ইব্‌ন কাছীর-_৪৬ (৯ম) 


Contents 
২ 


৩৬২ . তাফসীরে ইব্‌ন কাছীর 


তাহাদের কক্ষ পথে পরিভ্রমণ করে । রেওয়ায়েতটি ইব্ন আবু হাতিম বর্ণনা করিয়াছেন। . 


কিন্তু ইহা একটি মুনকার রেওয়ায়েত । হযরত ইব্‌ন আব্বাস (র) এবং উলামায়ে 
সালাফ এর আরো অনেকে বলেন, চন্দ্র সূর্যের কক্ষ পথ, সুতা কাটা চর্খার ন্যায় 
গোলাকার । কেহ কেহ বলেন* আটা পেশাইদা করার চাক্কির ন্যায় গোল। 


OYE AUS SIS CULE 4s (£)) 
০৫ ৫445 ১৪1৫ (৫45 (ঠা) 

৫ 9১6: 4 98826 ০৪০ ও 95 (ঠা) 

৩ ৪১৯৭] ৩০৫০5) (55) 


৪১. তাহাদিগের জন্য একটি নিদর্শন এই যে, আমি তাহাদিগের 
বংশধরদিগকে বোঝাই নৌ যানে আরোহণ করাইয়াছিলাম । 

৪২. এবং তাহাদিগের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করিয়াছি, যাহাতে তাহারা 
আরোহণ করে। 

৪৩. আমি ইচ্ছা করিলে উহাদিগকে নিমজ্জিত করিতে পারি। সে অবস্থায় 
তাহারা কোন সাহায্যকারী পাইবে না এবং তাহারা পরিত্রাণও পাইবে না- 

৪৪. আমার অনুগ্রহ না হইলে এবং কিছু কালের জন্য জীবনোপভোগ করিতে 
নাদিলে। 

তাফসীর ৪ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, তাহাদের জন্য আল্লাহ্‌র কুদরতের 
একটি নিদর্শ হইল সমুদ্বকে তাহাদের কল্যাণে নিয়োজিত করা, যেখানে নৌকা চলাচল 
করে। এবং সর্ব প্রথম নৌকা হইল হযরত নূহ (আ)-এর নৌকা যাহাতে তখনকার 
যুগের সমস্ত মু'মিন মুসলমানকে আরোহণ করান হইয়াছিল এবং মহাপ্রাবনে আল্লাহ্‌ 
তা'আলা উহাকে উদ্ধার করিয়াছিলেন। এই কারণে ইরশাদ হইয়াছে 47414 
৫52১১ ১1৯ আর তাহাদের জন্য একটি নিদর্শন হইল, তাহাদের বংশধরদিগকে 
আরোহণ করাইয়াছি অর্থাৎ তাহাদের পূর্বপুরুষদিগকে ০১৯১1| 4151 :*৪ “বোঝাই 
নৌকা" অর্থাৎ যে নৌকা মাল অসবাব ও পশুপক্ষী দ্বারা বোঝাই ছিল। আল্লাহ্‌ তা“আলা 
হযরত নূহ (আ)-কে উহাতে সর্ব পশুপক্ষীর জোড়া জোড়া উঠাইতে নির্দেশ 
দিয়াছিলেন। হযরত ইব্ন আব্বাস (র) বলেন ১৯:৯০ অর্থ বোঝাইকৃত। সাঈদ 
ইবৃন জুবাইর, শা“বী, কাতাদাহ ও সুদ্দীও এই অর্থ করিয়াছেন । যাহ্হাক, কাতাদাহ ও 


Contents 


সূরা ইয়াসীন ৩৬৩ 


UO রর রা গাড়ীর সারার নয বগা ডা ই 
হইয়াছে। 

০৬১৫১৮০4185 ১1৫ 08125 এবং তাহাদের জন্য আমি অনুরূপ যানবাহন 
সৃষ্টি করিয়াছি। আওফী রে) হযরত ইবৃন আব্বাস (র) হইতে বর্ণনা করেন, অনুরূপ 
যানবাহন দ্বারা উট বুঝান হইয়াছে । কারণ উহা স্থলের যানবাহন, উহাতে বোঝা বহন 
করা এবং আরোহণ করা হয়। ইকরিমাহ, মুজাহিদ, হাসান ও আব্দুল্লাহ ইব্‌ন শাদ্দাদ 
(র) এই মত প্রকাশ করিয়াছেন। এক বর্ণনা অনুসারে কাতাদাহ রে) ও এইমত প্রকাশ 
করিয়াছেন । এক বর্ণনা অনুসারে সুদ্দী (র) বলেন, অনুরূপ যানবাহন, দ্বারা চতুষ্পদ জন্তু 
বুঝান হইয়াছে। ইব্‌ন জারীর (র) বলেন ফযল ইব্‌ন সাববাহ রে) ..... ইব্‌ন আব্বাস 
হইতে বর্ণিত। একদা তিনি বলিলেন, তোমরা জান ১৬৫১: 45 ১৫1 0১1৯ 
এর অর্থ কি? আমরা বলিলাম, জিনা । তিনি বলিলেন ১১; ১০ ৬১ ১১ 
{£০ 4% 1০, 0১5 উহা হইল নৌকা ও জাহাজ, যাহা হযরত নূহ (আ)-এর 
নৌকার পরে উহার অনুসরণে নির্মাণ করা হইতেছে। আবু মালিক, যাহ্হাক, কাতাদাহ, 
আবূ সালিহ ও সুদ্দী অনুরূপ বলেন, আলোচ্য আয়াতে নৌকা ও জাহাজ বুঝান 
হইয়াছে। নিম্নের আয়াত এই মতের সমর্থন করে । ইরশাদ হইয়াছে 
USS HT DTG HK ELSE bh CT 


el oi 


যখন পানি বিপদ সীমা অতিক্রম করিল আমি তোমাদিগকে নৌকায় আরোহণ 
করাইলাম। যাহাতে আমি উহাকে তোমাদের জন্য একটি স্মৃতি করি এবং সংরক্ষণকারী 
উহাকে সংরক্ষণ করে। আরো ইরশাদ হইয়াছে $1 ৮৮ ১৪ 1৮৯১৯১ ১১ 
9853 5 অর্থাৎ আমি ইচ্ছা করিলে তাহাদিগকে নিমজ্জিত করিতে পারি তখন 
তাহাদের কোন সাহায্যকারী হইবেনা এবং তাহারা পরিত্রাণও পাইবেনা । অর্থাৎ যাহারা 
নৌকায় আরোহণ করে তাহাদিগকে পানিতে ডুবাইয়া দিতে পারি এবং তখন বিপদ 
বরাক রা বারা রাত রর টা সা AAV 


আমি তোমাদিগবে নিরাপদে পৌছাইয়া দেই। এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত 


তোমাদিগকে নিরাপদেই রাখি । ইরশাদ হইয়াছে ৪১৯ 411 [০529 এবং কিছুকালের 
জন্য জীবনোপভোগ করিতে থাকি। অর্থাৎ আল্লাহর নিকট একটি নির্দিষ্ট সময় পর্যন্ত । 


০০৮০৮৫০৮৬০৮, 9১003000481 ।2(£০) 


Contents 


৩৬৪ | তাফসীরে ইব্‌ন কাছীর 


EC ৮ (£) 
BAC SPE intl ls By (69 
১৪৮৩ ৩৩4144৬৮৫০5 


৪৫. যখন তাহাদিগকে বলা হয়; যাহা তোমাদের সম্মুখে ও তোমাদের পশ্চাতে 
আছে সে সম্বন্ধে সাবধান হও, যাহাতে তোমরা অনুগ্রহভাজন হইতে পার । 

৪৬. আর যখনই তাহাদের প্রতিপালকের নিদর্শনাবলীর কোন নিদর্শন 
তাহাদের নিকট আসে তখনই তাহারা তাহা হইতে মুখ ফিরাইয়া লয়। 

৪৭. যখন তাহাদিগকে বলা হয়, আল্লাহ্‌ তোমাদিগকে যে জীপনোপকরণ 
দিয়াছেন তাহা হইতে ব্যয় কর তখন কাফিরগণ মু'মিন দিগকে বলে, যাহাকে ইচ্ছা 
করিলে আল্লাহ্‌ খাওয়াইতে পারিতেন আমরা কেন তাহাকে খাওয়াইব? তোমরা তো 
স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছ। 

তাফসীর £ আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা কাফিরদের অহংকার, বিরতিহীন 
বিভ্রান্তির বিষয় এবং তাহাদিগকে তাহাদের পূর্ববর্তী অপকর্ম হইতে অনুতপ্ত হইয়া 
ভবিষ্যতের জন্য সতর্ক হইবার জন্য বলা হইলে উহার প্রতি তাহাদের কর্ণপাত না করা 
ও চরম হঠকারিতার কথা উল্লেখ করা হইয়াছে। ইরশাদ হইয়াছে ঃ 


৫৮1৯ ৮০425210220 (8711410১519 

আর যখন তাহাদিগকে বলা হয়, যাহা তোমাদের সম্মুখে আছে এবং যাহা 
তোমাদের পশ্চাতে উহা সম্বন্ধে তোমরা সাবধান হও । মুজাহিদ (র) বলেন, ইহা দ্বারা 
তাহাদের অগ্পশ্চাতের পাপকার্য বুঝান হইয়াছে। ০৬ 1151 যাহাতে তোমরা 
অনুগ্রহভাজন হইতে পার। অর্থাৎ তোমাদের সাবধানতার কারণে সম্ভবত: আল্লাহ্‌ 
তা'আলা তোমাদের প্রতি অনুগ্হ করিলে হুবহু শাস্তি হইতে নিরাপদ রাখিবেন। কিন্তু 
তাহারা ইহার প্রতি কর্ণপাত করেনা; বরং তাহারা মুখ ফিরাইয়া লয়। ইরশাদ হইয়াছে 
১৫১, ০।21 ১০ 4315১5 45649 যখনই তাহাদের প্রতিপালকের নিদর্শনাবলীর কোন 
নিদর্শন তাহাদের নিকট আসে অর্থাৎ তাওহীদ ও রিসালাতের সত্যতার নিদর্শন 3 
০২১১ (১519 তখনই তাহারা উহা হইতে মুখ ফিরাইয়া লয়। অর্থাৎ উহাতে 
তাহারা চিন্তা ভাবনা করে না, উহা গ্রহণ করে না এবং উহা দ্বারা উপকৃতও হয় না। 
“ill EEE Le basil ls 50 আর যখন তাহাদিগকে বলা হয়, আল্লাহ্‌ 


Contents 


সূরা ইয়াসীন ৩৬৫ 


তোমাদিগকে যে রিজিক দান করিয়াছেন উহা হইতে ব্যয় কর। অর্থাৎ দরিদ্র ও 
মুখাপেক্ষীদিগকে দান করিবার ও সাহায্য করিবার জন্য যখন তাহাদিগকে বলা হয় J 
1921 531 184 ০551 তখন কাফিররা মু'মিনদিগকে বলে, অর্থাৎ তাহাদিগকে যে 
নির্দেশ দেওয়া হইয়াছে উহা যাহাতে পালন -না করিতে হয়, সেজন্য তাহারা 
মু'মিনদিগকে বলে ০:৮1 411: ১০৮৮ আল্লাহ্‌ যাহাকে ইচ্ছা করিলে 
খাওয়াইতে পারেন, আমরা কেন তাহাদিগকে অন্ন দান করিব? অর্থাৎ তোমরা 
যাহাদিগকে দান করিবার আমাদিগকে উপদেশ দিতেছ, আন্রাহ্‌ ইচ্ছা করিলে 
তাহাদিগকে দান করিয়া ধনী করিতে পারিতেন। তিনিই যখন তাহা ইচ্ছা করেন নাই, 
আমরা কেন তাহা করিব। তাহাদের সম্পর্কে আল্লাহ্‌ যাহা ইচ্ছা করে আমরাও তাহাই 
চাই । ১১০ SUS ৪ 41101 01 তোমরা স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছে আমাদিগকে 
দান করিবার জন্য উপদেশ দানের বেলায়। ইব্‌ন জারীর (র) বলেন, হইতে পারে 
কাফিররা যখন মুমিনদের সহিত ঝগড়া করিতেছিল এবং তাহাদের কথা প্রত্যাখ্যান 
করিয়াছিল তখন আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে লক্ষ্য করিয়াই বলিয়াছেন ৪ 31131 | 
57০,১০৯ ৬2 তোমরা তো প্রকাশ্য বিভ্রান্তিতে রহিয়াছে। তবে এই ব্যাখ্যাটি নিশ্চিত 
নয়। 


০৫১৯-৮৪/৫ DL Ua SS ৫৮ (59) 
০৫5৮5৬22৩৬৫ ৪৫৮৫ KL bs 
O O32 ৫১১10) 2 ৮৬2 2 


৪৮. তাহারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বল, এই প্রতিশ্রুতি কখন 
পূর্ণ হইবে? 

৪৯. তাহারা তো অপেক্ষায় আছে এক মহানাদের, যাহা তাহাদিগকে আঘাত 
করিবে ইহাদিগের বাক-বিতন্ডা কালে । 

৫০. তখন তাহারা অসিয়ত করিতে সমর্থ হইবেনা এবং নিজেদের পরিবার 
পরিজনের নিকট ফিরিয়া আসিতেও পারিবেনা। 

তাফসীর ঃ কাফিররা যে কিয়ামত সংঘটিত হওয়াকে অসম্ভব মনে করে তাহা 
8৮১ ঠা 1১৯০১ 2১৮ তাহারা বলে, কখন 


Oo Pr ৮৩5৮০ 


ক (XE sc eset WUE 


Contents 


৩৬৬ তাফসীরে ইব্ন কাছীর 


১১/৯১৪৯০ ASL al io YI ৮১১5 তাহারা তো এক বিকট 
শব্দের অপেক্ষায় আছে যাহা তাহাদিগকে আঘাত করিবে; যখন তাহারা বিতপ্তায় লিপ্ত 
থাকিবে। এই বিকট শব্দ আকম্মিক ভাবেই হইবে । মানুষ বাজারে ক্রয় বিক্রয়ে লিপ্ত 
থাকিবে । তাহাদের অভ্যাস অনুসারে তাহারা ঝগড়া বিবাদ করিতে থাকিবে এমনি এক 
অবস্থায় আল্লাহ্‌ তাআলা হযরত ইস্রাফীল (আ)-কে শিংগায় ফুকিবার হুকুম করিবেন । 
তিনি শিংগায় এক দীর্ঘ ফুঁক দিবেন। ফুঁক শুনে ভূ-পৃষ্ঠের সকলেই একবার আকাশের 
দিকে মাথা উত্তোলন করিবে তো আর একবার মাথা নীচু করিবে । আকাশের দিক 
হইতে বিকল্প শব্দ শ্রুত হইবে এবং এক আগুনের তাড়ায় সকলে কিয়ামতের মাঠে 
একত্রিত হইবে, যাহা তাহাদিগকে চতুর্দিক হইতে ঝেষ্টন করিয়া রাখিবে। 

{০১5 0৬৮15:558 তখন তাহারা কেহই অসিয়াত করিতে সমর্থ হইবে 
না। অর্থাৎ তাহাদের মালের উপর অসিয়াত করিতে পারিবেনা। কারণ তখন তাহরা 
যেই অবস্থায় আক্রান্ত উহা অধিক গুরুত্বপূর্ণ । ১৬৯ ৯২:11 44) 9 এবং তাহারা 
তাহাদের পরিবার-পরিজনের নিকট ফিরিয়া আসিতেও সক্ষম হইবে না। এই প্রসঙ্গে 
আরো বহু হাদীস বর্ণিত হইয়াছে । আমরা উহা অন্যত্র উল্লেখ করিব প্রথম ফুৎকারের 
পর দ্বিতীয় আর একটি ফুৎকার হইবে, যাহার কারণে সকল জীবিত লোক মৃত্যু বরণ 
করিবে; থাকিবেন কেবল চিরঞ্জীব মহান আল্লাহ্‌। ইহার পর তৃতীয় ফুৎকার হইবে 
যাহার কারণে সমস্ত মৃত পুনজীবিত হইবে । 


পঠিত ৯ ৭০ 22 awd Sr 


0 GA BT LL SEIS AIG Yo GS #55 (0) 
€ 12৫ নিব 596৯৪৫৪৩৫22 1108 (০1) 


০৮142 
০৬৯ ৮6425 


Ls IAC) (০) 


০০৮১০ 


9) শত SE HCY ৮৬1১ 
০৮222 


ABA LE he OS Ne (2424 ৫ 


০৫৪8৩445666 35890 (25) 


৫১. যখন শিংগায় ফুৎকার দেওয়া হইবে তখনই তাহারা কবর হইতে ছুটিয়া 
আসিবে তাহাদের প্রতিপালকের দিকে । 


Contents 


সূরা ইয়াসীন ৩৬৭ 


৫২. তাহারা বলিবে, হায়! দুর্ভোগ আমাদের! কে আমাদেরকে আমাদের 
হাল টির বরা রর রাজি পারি সিনা আর 
রাসূলগণ সত্যই বলিয়াছিলেন। 

ক Ge de TE SE ত 
করা হইবে আমার সম্মুখে । 

৫৪. আজ কাহারও প্রতি কোন যুলুম করা হইবে না এবং তোমরা যাহা করিতে 
কেবল তাহারই প্রতিফল দেওয়া হইবে। 

তাফসীর ঃ উল্লেখিত আয়াতে যে ফুৎকারের উল্লেখ করা হইয়াছে উহা তৃতীয় 
ফুৎকার ৷ এই ফুৎকারের পরেই সকল মৃত কবর হইতে বাহির হইবে । ইরশাদ হইয়াছে 
wai 4৭1 ৬৮৪ ৮513৮ তখনই তাহারা তাহাদের কবর হইতে 
তাহাদের প্রতিপালকের নিকট ছুটিয়া আসিবে ০... শব্দের অর্থ দ্র চলা। যেমন 
ইরশাদ হইয়াছে 8 ১৮১০৪০০০০৭1 7৫4৫ 7095 ৬891 ১৯ ১৮৯৮৯: 
সেদিন তাহারা তাহাদের কবর হইতে এতই দ্রুত বাহির হইয়া আসিবে যেন তাহারা 
কোন লক্ষবস্তুর প্রতি দৌড়াইতেছ 13,5১০ ১০ ($555০-০ (১1230515118 তখন তাহারা 
বলিবে, হায়! দুর্ভোগ আমাদের, কে আমাদিগকে আমাদের নিদ্রাস্থান হইতে উঠাইল। 
,নিদ্রাস্থল দ্বারা এখানে কবর বুঝান হইয়াছে । এই কবর সম্পর্কে পৃথিবীতে তাহারা 
ধারণা করিত যে, উহা হইতে আর কখন তাহাদিগকে পুনরুজ্জীবিত করিয়া উদিত করা 
হইবেন৷ ৷ কিন্তু যখন তাহারা উহার বাস্তবতা দেখিতে পাইল, তখন আর উহাকে 
অস্বীকার করিতে পারিল না। (৪,০৬০ ১০ 15511 হায় আমাদের 
দুর্ভোগ! কে আমাদিগকে আমাদের নিদ্রাস্থল হইতে উঠাইল। তবে ইহার অর্থ ইহা নয় 
যে, তাহারা তাহাদের কবরে নিরাপদে ছিল। বরং কবরে তাহাদের যে শাস্তি হইয়াছে 
উহা যেন পরবর্তী কঠিন অবস্থার তুলনায় নিদ্রাতুল্য । হযরত উবাই ইব্‌ন কাব (র) 
মুজাহিদ, হাসান ও কাতাদাহ (র) বলেন, কবর হইতে উ্থিত হইবার পূর্বে কিছুক্ষণের 
জন্য নিদ্রা যাইবে । কাতাদাহ (র) বলেন, দুই ফুৎকারের মধ্য ভাগে তাহারা নিদ্রা 
_ যাইবে এবং এই কারণেই তাহারা বলিবে কে আমাদিগকে নিদ্রাস্থল হইতে উঠাইল? 
পূর্ববর্তী একাধিক উলামায়ে কিরাম বলেন, তাহাদের এই প্রশ্নের জবাবে মু'মিনগণ 
বলিবে 21:4১511 3:০০ ১৮৯১ 5০৫ (515 পরম দয়াময় আল্লাহ্‌ যে প্রতিশ্রুতি 
দিয়াছিলেন এবং রাসূলগণ সত্যই বলিয়াছিলেন উহা তো ইহাই। হাসান (র) বলেন, 
এই.জবাব হইবে ফেররশতাগণের পক্ষ হইতে । তবে এই মন্তব্যের মধ্যে কোন নিরোধ 
নাই, উভয়ই সম্ভব । ১০/১ 


Contents 


৩৬৮ তাফসীরে ইব্ন কাছীর 


আব্দুর রহমান ইবৃন যায়েদ (র) বলেন, দুইটি উক্তিই কাফির করিবে । অর্থাৎ হায় 
আমাদের দুর্ভোগ, কে আমাদিগকে উঠাইল? তাহারাই বলিবে ১ ১]| 229 05138 
ইব্‌ন জারীর (র) ইহা উল্লেখ করিয়াছেন। কিন্তু প্রথমটি গ্রহণ করিয়াছেন এবং ইহাই 
অধিক বিশুদ্ধ । যেমন সূরা-ই আস্‌ সাফ্ফাত-এ ইরশাদ হইয়াছে £ a lin iLL 
০:১৫১ 4 125 6541 0৮1 3 ১১১ হায়! আমাদের দুর্ভোগ, ইহা 
প্রতিদান দিবস। ইহা ফায়সালা দিবস যাহা তোমরা অমান্য করিতে । 

অন্যত্র ইরশাদ হইয়াছে 
%41১4320:555৮610050৮ই শ 288 নিও 
(2 lal, ৯০৮১৫ ০৪ কারা ১ ৮ ১৯-1০-১১০৪ 

যেই দিন কিয়ামত সংঘটিত হইবে অপরাধীরা কসম খাইয়া বলিবে, তাহারা তো 
মাত্র এক ঘন্টা অবস্থান করিয়াছিল । তাহারা সর্বদাই হক হইতে এইরূপ উল্টা দিকেই 
'চলিতে রহিয়াছে । তখন ঈমানদার উলামাগণ বলিবে, আল্লাহ্‌র লিখিত কিতাব অনুসারে 
তোমরা কিয়ামত দিবস পর্যন্ত অবস্থান করিয়াছ। কিন্তু তোমরা বিশ্বাস করিতে না। 

wrasse ১| «1৪ ইহা হইল ' 


কেবল একটি বিকট শব্দ তখন তাহাদের সকলকে আমার সম্মুখে একত্রিত করা হইবে। 
এই আয়াতের বিষয়বস্তু নিম্নের আয়াতের অনুরূপ ইরশাদ হইয়ছে ঃ 


Fr Oe er 


EAL AU Sal E25 তে (০3. 


ইহা কেবল একটি বিকট আওয়াজ, তখনই তাহারা ময়দানে উপস্থিত হইবে। 
আরো ইরশাদ হইয়াছে 8 ১৪135 9 ১:০1 1 দেশও 31 হ5৮]1১০ a 

বিষয়টি তো পলক মারিবার মুহূর্ত বরং উহা অপেক্ষাও অধিকতর অল্প সময়ের 
TCU রা 


ক 6,৮6৮ 


| রর ater Hon 
করিতে জবাব দিবে এবং তোমরা ধারণা করিবে যে, অতি অল্প সময় তোমরা অবস্থান 
করিয়াছ। মোট কথা কিয়ামত দিবসে নির্দেশ হইতে সকলে আল্লাহ্র দরবারে উপস্থিত 
হইবে (১ ১ ১149 2১০1 আজ কাহারও প্রতি কোন যুলুম করা হইবে না। 
অর্থাৎ তাহার আমলের বিনিময় কম করা হইবে না এবং অপরাধ অপেক্ষা অধিক শস্তিও 


Contents 


সুরা ইয়াশীন ৩৬৯ 


দেওয়া হইবে না। 2১৫11 91 ০১৯১৪ এবং তোমরা যাহা করিতে কেবল 
_ উহ্তারই প্রতিদান দেওয়া হইবে। 


০৫১৫ ): 5 AEE Lal Ep (00) 
SEE IS TE Gs 2 Co 
0 ০৯০৩৫ ১8৪ 4০ ৬ 3:55 (০১) 


0.9525 BOI 2 (on) 

৫৫. এই দিন জান্নাতবাসীগণ আনন্দে মগ্ন থাকিবে । 

৫৬. তাহারা ও তাহাদের সঙ্গিনীগণ সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান 
দিয়া বসিবে। 

৫৭. সেথায় থাকিবে তাহাদিগের জন্য ফলমূল এবং তাহাদিগের জন্য বাঞ্ছিত 
সমস্ত কিছু। 

৫৮. পরম দয়ালু প্রতিপালকের পক্ষ হইতে তাহাদিগকে বলা হইবে সালাম । 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, জান্নাতবাসীগণ য়খন কিয়ামতের 
ময়দান হইতে অবসর হইবে আর বেহেশতের সুসজ্জিত বাগানে অবস্থান করিবে এবং 
সবকিছু হইতে নিশ্চিন্ত হইয়া মহা সুখ শান্তিতে নিমগ্ন থাকিবে । হযরত হাসান বসরী 
ও ইসমাইল ইব্‌ন আবু খালিদ রে) বলেন, জাহান্নাম বাসীরা যে শাস্তি ও অবস্থায় 
সি ররর রর রা রে রা লে 
হইবে । মুজাহিদ (র) 7১415 ১১ * ৪ এর অর্থ করিয়াছে তাহারা মহাসুখে বিস্ময়ে 
রিশা রা ররর 
আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ, আব্দুল্াহ ইব্‌ন আব্বাস (রা) সাঈদ ইব্‌ন মুসাইয়িব, 
ইকরিমাহ, হাসান ও কাতাদাহ, আ"মাশ সুলায়মান তাইমী ও আওযাঈ (র) ul 
Ls Lis ও 4 1 ০৮৯ এর তাফসীর প্রসংগে বলেন 
বেহেশতবাসীগণ কুমারী নারীদের "আমোদ আহ্লাদে নিমগ্ন থাকিবে । হযরত ইব্ন 
আব্বাস (রা) হইতে ০৫৫৮৪ /-০ ৮৪ এর এক অর্থ ইহা বর্ণিত, জান্নাতবাসীগণ 
' বাদ্যযন্ত্রের মাধ্যমে আনন্দ উত্সবে মাতিয়া থাকিবে। কিন্তু ইবন আবু হাতিম হযরত 
ইব্‌ন আব্বাস (রা)-এর এই ব্যাখ্যা সম্পর্কে বলেন, সম্ভবত ইহা ভুল ৷ বস্তুত কুমারী 


ইব্‌ন কাছীর__৪৭ (৯ম) 


Contents 


৩৭০ তাফসীরে ইব্‌ন কাছীর 


নারীদের সহিত আনন্দ উৎসবেই তাহারা নিমগ্ন থাকিবে । ₹৮০49- ৪1৫31 
১৮:42 40% তাহারা ও তাহাদের স্ত্ীগণ সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান 
দিয়া বসিবে। হযরত ইব্‌ন আব্বাস (রে), মুজাহিদ, ইকরিমাহ, মুহাম্মদ ইবৃন কা'ব, 
হাসান, কাতাদাহ, সুদ্দী ও খুসাইফ (র) বলেন এ1১%1 অর্থ সুসজ্জিত খাট। 

হা (4১9 7%145 তাহাদের জন্য সেখানে ফলমূল হইবে অর্থাৎ সর্বপ্রকার 
ফলমূল হইবে । 2৬22 ১?) এবং তাহারা যাহা কিছু চাহিবে উহাও তাহাদের জন্য 
থাকিবে । অর্থাৎ সর্বপ্রকার সুস্বাদু বস্তু । ইব্‌ন আবু হাতিম রে) বলেন, মুহাম্মদ ইব্‌ন 
. আওফ হিমসী (র) ও উমামাহ ইব্‌ন যায়েদ রে) হইতে বর্ণনা করিয়াছেন । তিনি 
SET OE 


#061 0 


a 


কেহ কি বেহেশতে যাইবার জন্য প্রস্তুত আছে, যাহাতে কোন ভয়-ভীতি নাই? 
কাবাগৃহের প্রতিপালকের কসম, উহা সম্পূর্ণরূপে আলোকজ্জ্বল সবুজ শ্যামল, উহার 
প্রাসাদসমুহ মযবৃত। উহাতে রহিয়াছে ভরা প্রবাহিত নহর। সুস্বাদু ফলমূল ও সুন্দরী 
যুবতী নারী যাহাদের জন্য অসংখ্য পরিচ্ছেদ রহিয়াছে । শান্তি নিকেতনে তাহাদের 
আবাস। উত্তম ও তাজা ফলমূল রহিয়াছে এবং সুউচ্চ উজ্জ্বল প্রসাদে অফুরন্ত নেয়ামতে 
বসবাস করিবে । ইহা শুনিয়া সাহাবায়ে কিরাম বলিয়া উঠিলেন, জী হা, ইয়া 
রাসূলাল্লাহ! আমরা উহার জন্য প্রস্তুত রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, তোমরা ইনশাআল্লাহ্‌ 
বল, তাহারা বলিলেন, ইনশাআল্লাহ্‌ । ইব্‌ন মাজাহও তাহার সুনান গ্রন্থে আয্যুহ্দ 
881717217৮1 
পাস ডিপ উর Wer aie O00 DCO: 
আল্লাহ্‌ তা'আলা নিজেই বেহেশতবাসীদের প্রতি সালাম করিবেন। যেমন অন্যত্র ইরশাদ 
হইয়াছে ১১. ১৪131৬21৫2১ যেদিন বেহেশতবাসীগণ আল্লাহ্‌র সহিত সাক্ষাৎ 
করিবেন সেই দিন তাহাদের অভিবাদন হইবে সালাম । ইব্ন আবূ হাতিম (র) বলেন, 
মূসা ইব্ন ইউসুফ (র)-এর মাধ্যমে হযরত জাবির ইবৃন আবুল্লাহ রে) হইতে বর্ণিত। 
তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, বেহেশতবাসী ভোগ-বিলাসে নিমগ্ন . 
থাকিবে এমন সময় তাহাদের উপর একটি আলো উজ্জ্বল হইবে, তাহারা মাথা উঠাইবে 
তখন তাহাদের প্রতিপালক তাহাদেরকে দর্শন দান করিবেন। আর তিনি তাহাদিগকে 


Contents 


সূরা ইয়াসীন ৩৭১ 


আসসালামু আলাইকুম বলিবেন। ৯) ০০ ৬ ১১ এর অর্থ ইহাই । রাসূলল্লাহ 
(সা) বলেন, আল্লাহ্‌ তা'আলা তাহাদের প্রতি দৃষ্টিপাত করিবেন, তাহারা তাহাকে 
দেখিতে থাকিবে, তাহারা যতক্ষণ দেখিতে থাকিবে বেহেশতের অন্য কোন নিয়ামতের 
প্রতি তাহাদের কোন লক্ষ্যই থাকিবেনা। অবশেষে তিনি আড়ালে যাইবেন । কিন্তু 
তাহার নূর ও বরকত তাহাদের উপর ও তাহাদের বাসস্থানে থাকিয়া যাইবে ৷ হাদীসের 
সনদ সমালোচিত । 

ইমাম ইবৃন মাজাহ (র) তাহার সুনাম গ্রন্থে মুহাম্মদ ইব্‌ন আব্দুল মালিক ইব্‌ন 
আবু শাওয়ারিব এর সূত্রে উক্ত হাদীসটি বর্ণান করিয়াছেন। ইব্‌ন জারীর (র) বলেন, 
ইউনুস ইব্‌ন আব্দুল আ‘লা (র) হযরত উমর ইব্‌ন আব্দুল আজীজ (রা) হইতে বর্ণিত 
তিনি বলেন, আল্লাহ্‌ তা'আলা যখন বেহেশতবাসী ও দোযখবাসীদের ফায়সালা সমাপ্ত 
করিবেন তখন তিনি ফেরেশতাগণসহ মেঘের ছায়ায় বেহেশতবাসীগণের প্রতি সালাম 
করিবেন। তাহারাও সালামের জওয়াব দিবেন। কুরাজী (র) বলেন, ০১ ১* ১৪১০০ 
১:৯১ অর্থ ইহাই। আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে বলিবেন, তোমরা আমার নিকট চাও। 
তাহারা বলিবে, হে আমাদের প্রতিপালক! আমরা কি চাহিব? তখন আবারও তিনি 
বলিবেন, তোমরা আমার নিকট প্রার্থনা কর। তখন তাহারা বলিবে, হে আমাদের 
প্রতিপালক! আমরা আপনার সত্তৃষ্টি প্র্থনা করি। তিনি বলিবেন, উহা তো 
তোমাদিগকে আমি দান করিয়াছি । এবং সেই কারণেই তোমরা আমার সম্মানিত স্থানে 
অবতরণ করিয়াছ। তখন তাহারা বলিবে, হে আমাদের প্রতিপালক! তবে আমরা আর 
আপনার নিকট কি প্রর্থনা করিব। আপনি তো আমাদিগকে এতই দান করিয়াছেন, 
আপনার ইজ্জত ও প্রতাপের কসম, আপনার উচ্চ মর্ধাদার কসম, আপনার নির্দেশ 
হইলে সমস্ত মানুষ ও জন জাতিকে আমরা খাওয়াইতে, পান করাইতে ও পরিধান 
করাইতে পারি; তবু আপনার দেওয়া দান হইতে কিছুই কম হইবে না। তখন আল্লাহ্‌ 
বলিবেন ৯১ 251 2। আমার নিকট আরো অতিরিক্ত আছে। অতঃপর ফেরেশতাগণ 
তাহাদের নিকট নতুন নতুন আরো বনুপ্রকার উপটৌকন নিয়া আসিবেন। হাদীসটি 
পা রর TE 


০ ০৯০১৪০। 02189 (০৭) 
4821150240০) ৩৪০৮(৮০) 


995 83/2 
০৫ 54 ৫৫ 


Contents 


৩৭২ তাফসীরে ইব্‌ন কাছীর 


০02: blo 91৩৯5 ৫ (১) 
9৯৮ 1: রি ৫ 5 36 3৯565 27 রশ ; (51) 


৫৯. আর হে অপরাধীগণ! তোমরা আজ পৃথক হইয়া যাও। 

৬০. হে বনী আদম! আমি কি তোমাদিগকে নির্দেশ দেই নাই যে, তোমরা 
শয়তানের দাসতৃ করিও না? কারণ সে তোমাদিগের প্রকাশ্য শত্রু । 

৬১. আর আমার ইবাদত কর, ইহাই সরল পথ । 

৬২. শয়তান তো তোমাদিগের বহু দলকে বিভ্রান্ত করিয়াছিল, তবুও কি 
তোমরা বুঝ নাই? 

তাফসীর ঃ কিয়ামত দিবসে আল্লাহ্‌ তা'আলা কাফিরদিগকে মু'মিনদের নিকট 
হইতে পৃথক হইবার যে নির্দেশ দিবেন তখন তাহাদের যে অবস্থা হইবে, উল্লেখিত 
আয়াতে উহার উল্লেখ করা হইয়াছ। অন্যত্র ইরশাদ হইয়াছে £ 


1559311424৭ ASE 2 tt 
৫5521051298 
এবং যেদিন আমি তাহাদিগকে একত্রিত করিব এবং মুশরিকদিগকে বলিব, 
তোমরা এবং যাহাদিগকে তোমরা শরীক করিতে, সকলেই নিজ নিজ স্থানে অবস্থান 
কর। অতঃপর আমি তাহাদের মধ্যে ...... আরো ইরশাদ হইয়াছে ঃ 


-০১৬১৭ ১০৭৬৫ CEL 55135 
জর তরল কয় গত হক চহ বল বাহার সুগার যে 


০% 0o# 


Ble Asal cdl oy te 19501594256 (৮০:১1 [১ 

কী 

অর্থাৎ যালিম ও তাহাদের অনুরূপ অন্য সকলকে এবং আল্লাহ্‌ ব্যতীত তাহাদের 

অন্যান্য উপাস্যদিগকে একত্রিত কর, অতঃপর তাহাদিগকে জাহান্নামের পথে চালিত 
কর। 

kh e 29s ৩ 
হে আদম সন্তান! অমি কি তোমাদিগকে নির্দেশ দেই নাই যে, তোমরা শয়তানের 
অনুসরণ করিও না; সে তোমাদের প্রকাশ্য শত্র। আদম সন্তানের মধ্যে যাহারা কাফির 


Contents 


সূরা ইয়াসীন 0 ৩৭৩ 


যাহারা তাহাদের চরম শত্রু শয়তানের অনুসরণ করে এবং পরম দয়াময় আল্লাহ্র 
অবাধ্য হয়; অথচ তিনিই তাহাদিগকে সৃষ্টি করিয়াছেন ও রিজিক দান করিয়াছেন । সেই 
সকল আদম সন্তানকে ধমক সূচক সম্বোধন করিয়াই আল্লাহ্‌ উল্লেখিত কথা বলিলেন। 

ial a 3%: ১১১১০ ১১ এবং তোমরা আমারই ইবাদত কর, ইহাই 
সরল পথ অর্থাৎ আমি তোমাদিগকে পৃথিবীতে শয়তানের অবাধ্য হইয়া আমার ইবাদত 
করিতে নির্দেশ দিয়াছিলাম এবং ইহাও বলিয়াছিলাম যে, ইহাই এক মাত্র সরল পথ । 
অথচ তোমরা ইহার বিপরীত করিয়াছ- শয়তানের অনুসরণ করিয়াছ ও আম্লার অবাধ্য 
রহিয়াছ। 

(৮:১৫ ২৯ ১০ ৫৮ ১ আর সে তোমাদের বহুজনকে বিভ্রান্ত করিয়াছে 
৯1 শব্দটির ২ কে যের ও 3 কে তাশদীদ সহ পড়া হয় । আবার + ১২ ও কে 
পেশ দিয়া এবং *১ কে সাকিন করিয়াও পড়া হইয়া থাকে। অর্থ, বহু লোক । মুজাহিদ, 
কাতাদাহ, সুদ্দী ও সুফিয়ান ইবৃন উয়ায়নাহ (র) এই অর্থ বর্ণনা রুরিয়াছেন। 151 
০১155 1৫5 তবুও কি তোমরা বুঝ না? অর্থাৎ তোমাদের এই: জ্ঞানটুকু হয় নাই 
যে, যিনি তোমাদের প্রতিপালক কেবল মাত্র তাহারই ইবাদত করিতে হইবে এবং 
তোমাদের পরম শক্র শয়তানের অনুসরণ করা যাইবে না। তাহার এই নির্দেশের 
বিরোধিতা করা যাইবে না। 

ইব্‌ন জারীর (র) বলেন, আবু কুরাইশ (র) হযরত আবু হুরায়রা (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সা) ইরশাদ করিয়াছেন ঃ 


263 


MER Ge Ue EBD Al IU ns ULE 3 
কিয়ামত দিবসে আল্লাহ্‌র নির্দেশে জাহান্নামও উহার অন্ধকারাচ্ছন্ন গর্দান বাহির 
করিবে, আল্লাহ্‌ বলিবেন £ 


29, শা 


১০৮১১৬৮০7৪১ ০-৮১1৬৮53 Yi 5211 ১০111 
(১১২ 5+151 ১১৫৬১৯২১০৫৭ ১80৮১৮2৮১৮৯ ৮৪০১০ 
LL iS lite 425 lis 

হে আদম সন্তান: আমি কি তোমাদিগকে এই নির্দেশ দেই নাই যে, তোমরা 
শয়তানের অসুনরণ করিওনা, সে তোমাদের প্রকাশ্য শক্র। এবং আমারই ইবাদত কর, 


ইহাই সরল পথ। সে তোমাদের বহুজনকে বিভ্রান্ত করিয়াছিল; তুবও কি তোমরা বুঝ 
নাই? ইহাই সে-ই জাহান্নাম, যাহার প্রতিশ্রুতি তোমাদিগকে দেওয়া হইয়াছিল। 


Contents 


৩৭৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


| টি ১০. 2)024 হে অপরাধীগণ! তোমরা পৃথক হইয়া যাও। 
তখন সৎ অসৎ পৃথক হইয়া যাইবে এবং হাটুর ওপর লুটিয়া পড়িবে। ইরশাদ 
হইয়াছেঃ . 
-০৮1০6-880 চড উন ৫ ৫০৩৪ 250 e555 
প্রত্যেক উম্মতকে উপুড় হইয়া পড়িয়া থাকিতে দেখিবে। সকলকে তাহার 
আমলনামার প্রতি ডাকা হইবে । আজ তোমাদিগকে তোমাদের কর্মকাণ্ডের বিনিময় দান 
করা হইবে ৷ 


০৫১৩০৯৭৬০21 75 ₹5৯ (চা) 
০৫৯১০ ৪1১০৮. (1) 

৮৮৩ 3 1৩6, ’ টির নি wh ” 
8৬ ৮5981181841 UT 2 ৮0 নি 


“229 23 


০ ৮/9/52, 


5869 (4 94৫5৬ সর ৫ ঠর্চ (9 
০ ৫0৯৫ 2 পে ৫ ZZ. 9 
১ 9 0০ 


৬৩. ইহাই সেই জাহান্নাম, যাহার প্রতিশ্র্ণতি তোমাদিগকে দেওয়া হইয়াছিল । 

৬৪. আজ তোমরা ইহাতে প্রবেশ কর। কারণ তোমরা ইহাকে অবিশ্বাস 
করিয়াছিলে । 

৬৫. আজ আমি ইহাদের মুখে মোহর করিয়া দিব । ইহাদের হস্ত কথা বলিবে 
ইহাদের কর্মকাণ্ড সম্পর্কে ইহাদের চরণ সাক্ষ্য দিবে । 

৬৬. আমি ইচ্ছা করিলে ইহাদিগের চক্ষুগুলিকে লোপ করিয়া দিতে পরিতাম। 
তখন ইহারা পথ চলিতে চাহিলে কি করিয়া দেখিতে পাইত! 


Contents 


সূরা ইয়াসীন ৩৭৫ 


৬৭. এবং আমি ইচ্ছা করিলে ইহাদিগকে স্ব স্ব স্থানে বিকৃত করিয়া দিতে 
পারিতাম । ফলে ইহারা চলিতে পরিতনা এবং ফিরিয়াও আসিতে পারিত না। 

তাফসীর ৪ কিয়ামত দিবসে যখন জাহান্নাম সন্মুখে আসিয়া পড়িবে তখন 
কাফিরদিগকে ধমক প্রদান করিয়া বলা হইবে ৪ 2১,০১১ 4 2 ১১ 
ইহাই সেই জাহান্নাম, রা ক এ রর 
রাসূলগণ তোমাদিগকে ইহারই ভয় “দখাইয়াছিল; কিন্তু তোমরা তাহাদিগকে 
মিথ্যাবাদী মনে করিতে । ১3১৪৫ ১২ ৮৯১৯১210২15 যাহা তোমরা অবিশ্বাস 
ই SOE OEE la নি পাজি 


reer ডি Feo «ew 


Sei 

যে দিবসে তাহাদিগকে জাহান্নামের দিকে ধাক্কাইয়া দেওয়া হইবে এবং বলা হইবে 

ইহাই সেই জাহান্নাম যাহা তোমরা অবিশ্বাস করিতে । বলতো, ইহা কি যাদু, নাকি 
তোমরা দেখিতে পাইতেছ না। 


[১১ (৯) ১৫11 ১4:55 el (১145914১৬১1 (৮1০ ৩১১ ৩:11 415 
আজ আমি ইহাদের মুখে মোহর লাগাইব এবং ইহাদের হাত আমার সহিত কথা 
বলিবে এবং ইহাদের চরণ ইহাদের কৃতকর্মের সাক্ষ্য দিবে । কিয়ামত দিবসে কাফির ও 
মুনাফিকরা তাহাদের পৃথিবীতে কৃত অন্যায় অপরাধ অস্বীকার করিবে এবং তাহারা 
ইহার জন্য শপথও করিবে । তখন আল্লাহ্‌ তা'আলা তাহাদের মুখে মোহার লাগাইয়া 
দিবেন এবং তাহাদের অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলিবার শক্তি দান করিবেন । আলোচ্য 
আয়াতে উহারই উল্লেখ করিয়াছেন । ইব্‌ন আবূ হাতিম বলেন, আবূ শায়বাহ ইব্রাহীম 
ইব্‌ন আব্দুল্লাহ ইব্ন আবূ শায়বাহ (র) .... হযরত আনাস রে) হইতে বর্ণিত। তিনি 
বলেন, একবার আমরা রাসূলুল্লাহ্‌ সা)-এর দরবারে উপস্থিত ছিলাম, তখন এক সময় 
তিনি এমনভাবে হাসিয়া পড়িলেন যে, তাহার দাত বাহির হইয়া পড়িল । অত:পর তিনি 
বলিলেন, তোমরা জান কি? কেন আমি হাসিলাম, আমরা বলিলাম, আল্লাহ্‌ ও তাহার 
'রাসূল ভাল জানেন। তখন তিনি বলিলেন, আল্লাহ্র সহিত তাহার বান্দা কেয়ামত 
দিবসে যে ঝগড়া করিবে, উহার কথা ভাবিয়াই হাসিলাম । বান্দা বলিবে, হে আমার 
প্রতিপালক! আপনি আমাকে জুলুম হইতে রক্ষা করেন নাই কি? তিনি বলিবেন, হ্যা, 
তখন বান্দা বলিবে, তাহা হইলে আমার সম্বন্ধে আমি ব্যতীত কাহাকেও সাক্ষী হিসাবে 
গ্রহণ করিব না। তখন আল্লাহ্‌ বলিবেন, তোমার সত্তাই তোমার সাক্ষী হিসাবে আজ 


Contents 


৩৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


যথেষ্ট । এবং আমলনামা লেখক আমার সম্মানিত ফেরেশতাগণ । অতঃপর তাহার মুখে 
মোহার লাগাইয়া দেওয়া হইবে। তাহার অংগগুলকে বলা হইবে, তোমরা ইহার আমল 
সম্পর্কে বল। তখন তাহার অংগসমূহ তাহার সমস্ত কর্মকাণ্ড খুলিয়া খুলিয়া বলিবে। 
তখন সে তাহার মুখকে বলিবে, তোমাদের ধ্বংস হউক, তোমাদের সর্বনাশ হউক, 
তোমাদের পক্ষ হইতেই তো আমি প্রতিবাদ করিতেছিলাম । ইমাম মুসলিম ও নাসায়ী 
উভয়ই হাদীসটি আবুবকর ইবৃন আবূ ন্যর (র) সুফিয়ান সওরী (র) হইতে অত্র সুত্রে 
বর্ণনা করিয়াছেন । ইমাম নাসায়ী (র) বলেন, সুফিয়ান হইতে আশজাঈ ব্যতীত অন্য 
কেহ বর্ণনা করিয়াছেন বলিয়া আমি জানিনা । বস্তুত: হাদীসটি গরীব । ১151 ৭19 
আব্দুর রাজ্জাক (র) বলেন, মা'মার রে) বাহ্য ইব্‌ন হাকীমের দাদা হইতে বর্ণিত। 


তিনি বলেন, নবী করীম (সা) ইরশাদ করিয়াছেন ঃ 
১৩১৯০০0০০৮০ ৮৪০155103 68-৯0-8945 0০875০৬০৮54 51 


-এ-8$ ১৯ ৪ 
তোমাদিগকে মুখ বন্ধ করিয়া ডাকা হইবে, অত:পর সর্ব প্রথম তোমাদের সম্পর্কে 
উরু ও হাতকে জিজ্ঞাসা করা হইবে । ইমাম নাসায়ী (র) মুহাম্মদ ইব্‌ন রাফে (র) এর 
মাধ্যমে সুফিয়ান ইব্‌ন উয়ায়নাহ (র) সুহাইল (র) হইতে তাহার পিতার মাধ্যমে 
হযরত আবূ হুরায়রা (রা) হইতে এবং তিনি রাসূলুল্লাহ্‌ (সা) হইতে কিয়ামত সম্পকীয় 
একটি দীর্ঘ হাদীসে বর্ণনা করিয়াছেন । উহাতে রহিয়াছে, তৃতীয় এক ব্যক্তিকে জিজ্ঞাসা 
করা হইবে, তুমি কে? সে বলিবে, আমি আপনার বান্দা । আপনার প্রতি, আপনার . 
নবীর প্রতি ও আপনার কিতাবের প্রতি ঈমান আনিয়াছি, সাওম রাখিয়াছি সালাত 
পড়িয়াছি, সদকা করিয়াছি। ইহা ছাড়া আরো অনেক সৎ কাজের কথা সে উল্লেখ 
করিবে । রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, তখন তাহাকে বলা হইবে, আচ্ছা, আমি তোমার কার্য 
কলাপের উপর সাক্ষী পেশ করিবে না। তখন সে কিছুক্ষণ চিন্তা করিবে, কে সাক্ষী 
হইবে? ইহার পরই তাহার মুখ বন্ধ করিয়া দেওয়া হইবে । তাহার উরুকে বলা হইবে 
তুমি কথা বল। তখন তাহার উরু, তাহার মাংশ ও তাহার হাডি্ডিসমূহ তাহার কৃত 
কর্মের সাক্ষ্য দিবে । বস্তুত সে একজন মুনাফিক, যাহার উপর আন্রাহ্‌ অসন্তুষ্ট । ইমাম 
মুসলিম ও আবূ দাউদ সুফিয়ান এর সূত্রে দীর্ঘ হাদীসটি বর্ণনা করিয়াছেন । 
ইব্‌ন আবূ হাতিম রে) বলেন, আমার পিতা ওকবাহ ইবৃন আমির (র) হইতে * 
বর্ণিত। তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে শুনিয়াছেন £ 


দু কভ  & হত ছি RT 2 5 হু ক 
॥ ৪ & ae 


Contents 


সূরা ইয়াসীন ৩৭৭ 


যেদিন মানুষের মুখে মোহর মারিয়া দেওয়া হইবে সেদিন সর্ব প্রথম মানুষের বাম 
পায়ের উরু কথা বলিবে। ইব্‌ন জারীর (র) ইসমাইল ইব্‌ন আইয়াশ এর সুত্রে অনুরূপ 
বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র) বলেন, হাকাম ইবৃন নাফে রে) হযরত উকবাহ 
ইব্‌ন আমির (র) হইতে বর্ণিত । তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে শুনিয়াছেন $ 
০০১৬৯৪১১৮15 3১ হি 5829৮091১9)৮5259। 

Jill Jol 

যেদিন মানুষের মুখে মোহর লাগাইয়া দেওয়া হইবে সেদিন সর্ব প্রথম তাহার বাম 
পায়ের উরু কথা বলিবে। ইব্‌ন জারীর (র) বলেন, ইয়াকুব ইবৃন ইব্রাহীম (র) ..... 
হযরত আবু বুরদাহ হইতে বর্ণিত । তিনি বলেন, আবৃ মুসা (সা) বলিয়াছেন, কিয়ামত 
দিবসে মু'মিনকে হিসাব নিকাশের জন্য ডাকা হইবে এবং তাহার প্রতিপালক তাহার 
সম্মুখে তাহার পাপ কার্ধকে পেশ করিবেন, সে উহা স্বীকার করিয়া বলিবে, হ্যা, হে 
আমার প্রতিপালক! আমি এই সমস্ত কাজ করিয়াছি । হযরত আবূ মুসা (র) বলেন, 
তখন আল্লাহ তা'আলা তাহার গুনাহ ক্ষমা করিয়া দিবেন। এবং পৃথিবী কোন একটি 
মাখলুক ও উহা জানিতে পারিবেনা। অত:পর তাহার সৎকর্মসমূহ প্রকাশ করা হইবে 
এবং সমস্ত লোক উহা দেখিতে পারিবে । কাফির ও মুনাফিককেও হিসাবের জন্য ডাকা 
হইবে এবং তাহাদের গুনাহসমূহ তাহাদের সম্মুখে পেশ করা হইলে তাহারা উহা 
অস্বীকার করিবে । কাফির ও মুনাফিক বলিবে, হে আমার প্রতিপালক! এই 
আমলনামায় এমন গুনাহর কথাও লিপিবদ্ধ রহিয়াছে, যাহা আমি করি নাই । তিনি 
বলিবেন, তুমি কি অমুক কাজ অমুক দিনে অমুক স্থানে কর নাই? সে কসম খাইয়া 
উহা অস্বীকার করিবে । তখন আল্লাহ্‌ তাহার মুখে মোহর মারিয়া দিবেন। হযরত আবু 
মূসা (র) বলেন 4১71 2১ $11 225 ৮1505 09 ০৮৮৮৯ আমার ধারণা সর্ব প্রথম 
তাহার ডান উরু কথা বলিবে। অতঃপর তিনি এই আয়াত পাঠ করেন্‌ ঃ 
এর ০০৮৯৯4 

dy ki 

০২০১৫ ০৮১ ৮০০০ (5:45 55 055৮2 1১1২1) 
আর আমি ইচ্ছা করিলে ইহাদের চক্ষুগুলিকে লোপ করিয়া দিতে পারিতাম,তখন ইহারা 
পথ চলিতে চাহিলে কি করিয়া দেখিত? হযরত আলী ইবন আবূ তালহা (রা) হযরত 
ইব্‌ন আব্বাস (র) হইতে ইহার তাফসীর করিয়াছেন, আমি ইচ্ছা করিলে ইহাদিগকে 
সঠিক পথ হইতে বিভ্রান্ত করিতাম, তখন কিভাবে ইহারা সঠিকপথে চলিত? আবার 
কখনও ১৬১০1 '/ ৮:০৮ এর অর্থ করিয়াছেন, আমি ইহাদিগকে অন্ধ করিয়া 


ইব্‌ন কাহীর-_৪৮ (৯ম) 


Contents 


৩৭৮ তাফসীরে ইবৃন কাছীর 


দিতাম। হাসান বসরী ও সুদ্দী (র) অনুরূপ তাফসীর করিয়াছেন । মুজাহিদ, আবূ 
সালিহ ও সুদ্দী ও (র) বলেন +|১.|| অর্থ পথ ও রাস্তা । ইব্‌ন যায়েদ বলেন 1১৯০ 
অর্থ এখানে সত্যপথ । আওফী (র) হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন 
১৮০০১ ০১0 এর অর্থ 9০1 ১১-০১ ইহারা সত্য পথ দেখিতে পাইত না। 


MEALS se ll, "53,1, আর আমি ইচ্ছা করিলে স্ব স্ব স্থানে 
ইহাদিগকে বিকৃত করিয়া দিতে পারিতাম। আওফী (র) হয হযরত ইব্‌ন আব্বাস 
(রা) হইতে বণনা করিয়াছেন, আমি ইহাদিগকে ধ্বংস করিয়া দিতাম। সুদ্দী রে) 
বলেন আমি ইহাদের আকৃতি পাল্টাইয়া দিতাম । আবু সালিহ রে) বলেন, আমি 
ইহাদিগকে পাথরে রূপান্তরিত করিতাম্‌ । হাসান বসরী ও কাতাদাহ (র) বলেন, আমি 
ইহাদিগকে খোড়া করিয়া দিতাম | ১ 1951 5:4 1$ ফলে ইহারা সামনের 
দিকে চলিতে সক্ষম হইত না ১: ১: আর না পিছনে ফিরিয়া আসিতে পারিত। 
এক স্থানেই ইহাদের পড়িয়া থাকিতে হইত। অগ্রসর হওয়া ও পিছাইয়া আসা ইহাদের 
পক্ষে সম্ভব হইত না৷ 


GL টির 2 2 ১6 8০52 টে (52 (A) 
239/992 0) 4 2. Abr “2985 2 ৮ 
৮৮০১৭ ৯ 8] 260 (৩) 


৮ $5 2 


০ 


ou Uf 


০৮৪৭ 098556৩8৩40 WO 


৬৮. আমি যাহাকে দীর্ঘ জীবন দান করি. তাহার স্বাভাভিক গঠনে অবনতি 
ঘটাই । তবুও কি ইহারা বুঝে না? 

৬৯. আমি রাসূলকে কাব্য রচনা করিতে শিখাই নাই এবং ইহা তাহার পক্ষে 
শোভনীয়ও নহে। ইহা তো কেবল এক উপদেশ ও সুস্পষ্ট কুরআন । 

৭০. যাহাতে সে সতর্ক করিতে পারে জীবিতগণকে এবং যাহাতে কাফিরদিগের 
বিরুদ্ধে শাস্তির কথা সত্য হইতে পারে। 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, আদম সন্তান তাহার বার্ধক্যের সাথে 
সাথে ক্রমশই তাহার দুর্বলতা বৃদ্ধি পায় এবং মনের আনন্দহাস পায়। 


Contents 


সূরা ইয়াসীন ৩৭৯ 

অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ 

SEN SLMS a 
পর শক্তি দান করিয়াছেন এবং শক্তি ও ক্ষমতার পর তিনি পুনরায় দুর্বল ও বৃদ্ধ করেন। 
তিনি যাহা ইচ্ছা সৃষ্টি করেন, তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান । 

আরো ইরশাদ হইয়াছে ১১ ১০ 0 IS A ek 
75,1০ তোমাদের মধ্যে হইতে কতেককে তো অনেক বৃদ্ধ করা হয়, যাহাতে সে 
জানিবার পর অজ্ঞ হইয়া যায়। পার্থিব জীবন যে ক্ষণস্থায়ী, এখানে কেউ চিরদিন 
অবস্থান করিবেন না, স্থানান্তর করিতেই হইবে, আল্লাহ্‌ আলোচ্য আয়াতের মাধ্যমে 
ইহাই জানাইয়াছেন। ১1০1 41) 

০১০5১23051 তবুও কি তাহারা বুঝিবেনা? অর্থাৎ তাহাদের চিন্তা করিয়া দেখা 
উচিৎ যে, সৃষ্টির প্রথম দিকে তাহাদের অবস্থা কি ছিল, অবশেষে তাহার বয়স বৃদ্ধি 
হইয়াছে এবং বার্ধক্যের শেষ পর্যায়ে পৌছায়াছে। যেন তাহারা বুঝিতে পারে যে, মূলত: 
তাহাদিগকে অন্য এক জগতের জন্যই সৃষ্টি করা হইয়াছে, যাহা চিরস্থায়ী । যেখান 
হইতে আর স্থানান্তর ঘটিবে না, আর তাহা হইল পরকাল । 

41 0৯250259558 ১১5 4455৪ আর আমি তাহাকে কাব্য শিখাই নাই 
আর উহা তাহার জন্য শোভনীয়ও নহে। অর্থাৎ হযরত মুহাম্মদ (সা) কে কাব্য শিক্ষা 
দেওয়া হয় নাই । তিনি কবি ছিলেন না । কাব্য তাহার স্বভাবগতও নহে । অতএব তিনি 
উহা পসন্দ করেন না এবং ভাল কোন কবিতা রচনাও করিতে পারিতেন না। বর্ণিত 
আছে, তিনি অন্যের কোন কবিতা ভালভাবে মুখস্থ করিতে পারিতেন না কিংবা পূর্ণ 
করিতে পারিতেন না। আবূ যুরআ রাজী (র) বলেন, ইসমাঈল ইবৃন মুজাহিদ (র) 
তাহার পিতার মাধ্যমে হযরত শা*বী (র) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, আব্দুল 
মুত্তালিবের কোন সন্তান নারী হউক কিংবা পুরুষ, কাব্য রচনা করিতে পারিতনা- এমন 
ছিলনা । কেবল মাত্র রাসূলুল্লাহ্‌ (সা)-ই ইহার একমাত্র ব্যতিক্রম । ইব্‌ন আসাকির (র) 
উত্বাহ ইব্‌ন আবু লাহব এর জীবনীতে ইহা উল্লেখ করিয়াছেন । ইবৃন আবু হাতিম (র) 
বলেন, আমার পিতা হাসান বসরী (র) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) 
এই কবিতাংশ আবৃত্তি করিতেন £ 

(১1১ 1৮৮11 ০54 75810 < তখন হযরত আবূ বকর (রা) বলিলেন, 
কবিতাটি এইরূপ নহে, বরং এইরূপ 

২ ৯1 15411 9-550 ৮১5৪ ৪৫ অতপর হযরত আবু বকর কিংবা হযরত 
উমর (রা) বলিলেন, আমি সাক্ষ্য দিতেছি যে, আপনি আন্রাহ্‌র রাসূল । 


Contents 


৩৮০ তাফসীরে ইব্‌ন কাছীর 


আল্লাহ্‌ বলেন ঃ dois elit Las 

ইমাম বায়হাকী (র) ‘দালাইল' গ্রন্থে বর্ণনা করিয়াছেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) 
আব্বাস ইব্‌ন মিরদাস (র) কে বলিলেন, তুমিই তো বল ১৫১ ৮৮ 34 
২১০০৩ ৫৮৪৭ ১: ১১%] তখন তিনি বলিলেন এইরূপ নহে, বরং এই ১১ 
6১৪1৪ «₹ ১১০ রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, পরের ক রা রা: 
'আররাওযুল উনুফ" গ্রন্থে সুহাইলী (র) বলেন, উক্ত কবিতায় রাসূলুল্লাহ্‌ (সা) যে একটি 
শব্দকে অগ্রে অপরটিকে পরে উল্লেখ করিয়াছেন, উহাতে একটি আশ্চর্য সামঞ্জস্য 
এর মর্যাদা প্রকাশ । কারণ উয়াইনা ইব্‌ন বাদর হযরত আবূ বকর (রা)-এর যুগে 
মুরতাদ হইয়াছিল আকরা' নহে। উমাভী তাহার 'মাগাযী’ গ্রন্থে উল্লেখ করেন: একবার 
রাসূলুল্লাহ্‌ (সা) বদরে নিহতের মাঝে চলিতে চলিতে তাহার মুখে দিয়া (০ 1২:15: 
বাহির হইল, তখন হযরত আবূ বকর (রা) কবিতাটি পূর্ণ পড়িয়া দিলেন_ 

(129 3-5115504 759 05515 £১০। ৩৯০৩৭ 

দীওয়ানে হামাসা গ্রন্থে ইহা জনৈক আরব কবির কবিতা, যাহা রাসূলুল্লাহ আবৃত্তি 
করিতে চাহিয়াছিলেন। 

ইমাম আহমদ (র) বলেন, হুশাইম রে) হযরত আয়িশা (রা) হইতে বর্ণিত । তিনি 
বলেন, EES DT EEE ENE 
এ CU 
হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী (র) ও নাসায়ী (র) মিকদাম ইব্‌ন 
শুরাইয় ইব্‌ন হানী (র) এর সূত্রে তাহার পিতার মাধ্যমে হযরত আয়িশা (র) হইতে 
অনুরূপ বর্ণনা করিয়াছেন। এবং তিনি হাদীসটিকে বিশুদ্ধ বলিয়া মন্তব্য করিয়াছেন। 
হাফিজ আবূ বকর বায্যার (র) বলেন, ইউসুফ ইব্‌ন মূসা (র) হযরত ইব্ন আব্বাস 
চু রা হাক এ RT 
সি 000 cad fe fog cin) tee ti dE CUE Coe 
কবিতাটি তুরফা ইব্‌ন লাবীদ এর । পূর্ণ কবিতা নিম্নে পেশ করা হইল ঃ 


পেত ৮৩০৮৩ “ore ew 9 শপ £ 2 ee 08 eof Ge পাক 6 ৮৩ 
২১1০ ১৮৮৯৪ড এ 500 ₹ 920৯০405501 এ ৬১১৪০ 


রানার CT 4225 রি ইত + রা ভাত 
২০৬০ ০৪৪ 44 ৮১০০০ 79 05858 সঃ 415110০৮১১3 এ-৮08 


Contents 


সূরা ইয়াসীন ৩৮১ 


অর্থাৎ যমানা তোমার নিকট এমন বিষয় প্রকাশ করিবে যাহা তুমি জাননা এবং 
তোমাকে এমন ব্যক্তির সংবাদ পরিবেশন করিবে, যাহাকে তুমি পথ খরচ দান কর নাই 
এবং তোমাকে সংবাদ পরিবেশন করিবে এমন ব্যক্তি যাহাকে তুমি কখনও তালাশ কর 
নাই এবং তাহার জন্য কোন প্রতিশ্রতিও দাও নাই। 

সাঈদ ইব্‌ন উরওয়াহ রে) কাতাদাহ হইতে বর্ণনা করেন। তিনি বলেন, একবার 
হযরত আয়িশা (রা)-কে জিজ্ঞাসা করা হইল, রাসূলুল্লাহ্‌ (সা) কি কোন কবিতা রচনা 
করিতেন? তিনি বলিলেন, কবিতা রচনা করা তাহার নিকট সর্বাপেক্ষা অপসন্দনীয় 
ছিল। কিন্তু কোন কোন সময় তিনি বনু কয়েসের জনৈক ব্যক্তির কবিতা আবৃত্তি 
করিতেন । তবে উহাতে তিনি উলট পালট করিয়া ফেলিতেন। এবং হযরত আবু বকর 
(রা) উহা সংশোধন করিয়া বলিতেন, ইহা এইরূপ নহে, এইরূপ | তখন রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিতেন 12:15 153 ৯০:২৪ 0 05400 এ%। আল্লাহ্র কসম, আমি কবি 
নহি এবং কবিতা আমার জন্য শোভনীয়ও নহে। ইব্ন আবূ হাতিম ও ইব্‌ন জারীর (র) 
ইহা বর্ণনা করিয়াছেন। মা*মার (র) কাতাদাহ (র) হইতে বর্ণনা করিয়াছেন- 
JES AEN ts YELL addy 9405 ১1558458150 ৮51 

-88১৮ ০23 % ০০১ 

আমার নিকট ইহা পৌছাইয়াছে যে, একবার হযরত আয়িশা (র) কে জিজ্ঞাসা করা 
হইল, রাসূলুল্লাহ্‌ (সা) কি কবিতা আবৃত্তি করিতেন? তিনি বলিলেন, শুধু তুরফার এই 
কবিতা ব্যতীত অন্য কোন কবিতা তিনি আবৃত্তি করিতেন না- 

SEEM MSIL USL ALD CASUAL ati 

কিন্তু রাসূলুল্লাহ্‌ (সা) আবৃত্তি করিতে ১ ১14 ০ আবৃত্তি করিতেন। 
ইহা শুনিয়া আবূ বকর (র) বলিতেন, ইহা এইরূপ নহে, এইরূপ । তখন রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিতেন, আমি কবি নহি এবং ইহা আমার পক্ষে শোভনীয়ও নহে । হাফিজ আবু 
বকর বায্যার (র) বলেন, আবূ আব্দুল্লাহ হাফিজ (র) হযরত আয়িশা (রা) হইতে 
বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) এই কবিতা ব্যতীত কখনও কোন কবিতার দুটি 
অংশ একত্ৰিত করিয়া পাঠ করেন নাই ঃ 

[5৪৯৩ ২1 04:৮4 01৫2 এ 
আমি আমার শায়েখ আবুল হাজ্জাজ মুযযীকে এই রেওয়ায়েত সম্পর্কে জিজ্ঞাসা 


করিলে তিনি বলিলেন, ইহা মুনকার । এবং তিনি হাকিমের শায়েখ ও যরীরকেও 
চিনিলেন না। সহীহ বুখারীতে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ (সা) খন্দক যুদ্ধে আব্দুল্লাহ ইব্‌ন আবু 


Contents 


৩৮২ তাফসীরে ইব্ন কাছীর 


রাওয়াহা এর কয়েকটি বয়েত আবৃত্তি করিয়াছিলেন। অবশ্য তিনি সাহাবায়ে কিরাম 
যাহারা পরিখা খননকালে এক সুরে উহা আবৃত্তি করিতেছিলেন, তাহাদের অনুসরণেই 
আবৃত্তি করিয়াছিলেন । তাহারা এই বয়েত আবৃত্তি করিতেছিলেন___. 
EL + Locals 
[১৪3 01 1831 ০১৪ * Case, ২ ৩1১১৪ 
5155811৬125 
বয়েতগুলি আবৃত্তি করিলে রাসূলুল্লাহ্‌ (সা) !১1 শব্দটি উচ্চারণকালে উচ্চস্বরে 
টানিয়া আবৃত্তি করিলেন। বয়েতের অর্থ হইল ৪ হে আল্লাহ্‌! যদি তুমি না হইতে তবে 
আমরা না হেদায়েত পাইতাম না সদকা করিতে পারিতাম আর না সালাত পড়িতে 
_পারিতাম। অতএব এখন তুমি আমাদের উপর প্রশান্তি অবতীর্ণ কর। শক্র মুকাবিলায় 
অবতীর্ণ হইলে আমাদের পাও মযবুত রাখ । ইহারাই আমাদের ওপর আবিচার 
করিয়াছে । ইহারা যখন আমাদের প্রতি ফিৎনা করিতে ইচ্ছা করে আমরা উহা অস্বীকার 
করি। বিশুদ্ধ সূত্রে ইহাও বর্ণিত যে, হুনাইন যুদ্ধে রাসূলুল্লাহ্‌ (সা) একটি খচ্চরের উপর 
আরোহণ করিয়া শক্র সম্মুখে অগ্রসর হইতে হইতে এই কবিতা আবৃত্তি করিতেছিলেন ঃ 


০৮০] ১০০৩1 00 ৯ এ 1 Gi 


আমি নবী, মিথ্যাবাদী নহি। আমি আব্দুল মুত্তালিবের সন্তান । 

তবে ইহা রাসূলুল্লাহ্‌ (সা)-এর মুখ হইতে অনিচ্ছাকৃতভাবে বাহির হইয়াছিল। 
তিনি কোন কবিতার ছন্দে কবিতা রচনার ইচ্ছায় ইহা বলেন নাই । 

বুখারী ও মুসলিম শরীফে হযরত জুন্দব ইবৃন আব্দুল্লাহ (রা) হইতে বর্ণিত 
একবার আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত একটি গুহায় আশ্রয় গ্রহণ করিয়াছিলাম। 
রাসূলুল্লাহ সো)-এর একটি আঙ্গুলী হইতে রক্ত প্রবাহিত হইতেছিল। তখন তিনি 
বলিয়া উঠিলেন £ 

০5104104305) * ৩১৫ চন 22505 

তুমি তো একটি আঙ্গুল মাত্র, আল্লাহ্‌র রাহে-ই তো তোমার রক্তপাত ঘটিয়াছে। 

অনুরূপভাবে +--111 3। এর ব্যাখ্যা প্রসংগে একটি বয়েত বর্ণিত হইয়াছে। 


চিঠি 87247572175 
হে আল্লাহ্‌! আপনি যখন ক্ষমা করিবেন সকল গুনাহ-ই ক্ষমা করিয়া দিন। অন্যথায় 
আপনার তো এমন কোন বান্দা নাই, যে ছোট ছোট গুনাহ করে নাই। 


Contents 


সূরা ইয়াসীন ৩৮৩ 


রাসূলুল্লাহ্‌ (সা) হইতে উল্লেখিত এই সব কবিতা আবৃত্তির ঘটনা আলোচ্য 
আয়াতের বিরোধী নহে! কারণ আল্লাহ্‌ তা'আলা তাহাকে কাব্য রচনা শিক্ষা দেন নাই। 
বরং তিনি তাহাকে শিক্ষা দিয়াছেন পবিত্র কুরআন- 

MEDS LDS AE bs DS ob LLL CSL ts 

যাহার নিকট না সম্মুখ দিয়া আর না পশ্চাৎ দিয়া বাতিল আসিতে পারে। উহা পরম 
প্রজ্ঞাময় প্রশংসিত মহান সত্তার পক্ষ হইতে অবতারিত । 

পবিত্র কুরআন কবিতা নহে, স্বরচিত গ্রন্থও নহে, আর ইহা যাদুও নহে, যেমন মূর্খ 
কুরাইশ কাফির ভ্রান্তলোকেরা ইহার সম্পর্কে মন্তব্য করিত ৷ রাসূলুল্লাহ্‌ (সা)-এর স্বভাব 
যেমন ইহার বিরোধী ছিল, শরীয়তও তাহাদের এই মন্তব্যকে অস্বীকার করে। ইমাম 
আবু দাউদ (র) বলেন, উবায়দুল্লাহ ইব্ন আমর আব্দুল্লাহ ইব্‌ন সুওয়াইদ (র) হইতে 
বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে শুনিয়াছি ঃ 
১০৯০৪ ০15৩14৮6813 92১0০১02101 ০:90 10210 

যদি আমি মদ পান করি, কিংবা তাবীজ লটকাই অথবা কাব্য রচনা করি তবে 
আমাকে যে পবিত্র কুরআন দান করা হইয়াছে ইহার তুলনায় আমি পরোয়াই করি না। 
রেওয়ায়েতটি কেবল ইমাম আবু দাউদ বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র) বলেন, 
আব্দুর রহমান ইব্‌ন মাহদী (র) আবু নাওফিয (র) হইতে বর্ণিত। তিনি বলেন, আমি 
হযরত আয়িশা (রা)-কে জিজ্ঞাসা করিলাম, রাসূলুল্লাহ্‌ (স) কি নিজের পক্ষ হইতে 
বিষয় ছিল। হযরত আয়িশা (র) হইতে আরো বর্ণিত ঃ 
tbe Lm Ll Lol 

YL 

রাসূলুল্লাহ্‌ (সা) ব্যাপক অর্থ বিশিষ্ট দু'আ পসন্দ করিতেন, ইহা ব্যতীত আর যাহা 
কিছু উহা ত্যাগ করিতেন। ইমাম আবু দাউদ (রা) বলেন, আবুল অলীদ তায়ালিসী 
(রা) হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ 
করিয়াছেন £ 1১:০$2201০41৮১1১8৮৫৭ ১৯১89 ্‌ 

অর্থাৎ কবিতা দ্বারা তোমাদের কাহারও পেট ভর্তি হইবার পরিবর্তে পুঁজ দ্বারা ভর্তি 
হওয়া উত্তম। অন্য সূত্রে কেবল আবূ দাউদই হাদীসটি বর্ণনা করিয়াছেন। তবে সূত্রটি 
ইমাম বুখারী ও মুসলিম এর শর্ত মুতাবিক। কিন্তু তাহারা হাদীসটি বর্ণনা করেন নাই। 


Contents 


৩৮৪ তাফসীরে ইব্ন কাছীর 


ইমাম আহমদ (র) বলেন, ইয়াযীদ (র) শাদ্দাদ ইব্‌ন আওস (র) হইতে বর্ণিত। তিনি 
COME TOT 


বৰ রাজি ইনার সতত সাগর তাহাৰ ত ৰা সলাত 
আল্লাহ্র দরবারে কবুল হইবে না। এই সূত্রে হাদীসটি গরীব । সিহাহ সিত্তাহ 
গ্রন্থকারদের কেহই ইহা বর্ণনা করেন নাই। 

এখানে মনে রাখিতে হইবে যে, কাফির-মুশরিকদের নিন্দামূলক কবিতা আবৃত্তি 
করা বা রচনা করা জায়েয । হযরত হাসসান ইবৃন সাবিত, কা'ব ইব্‌ন মালিক, 
আব্দুল্লাহ ইব্‌ন রাওয়াহা (র) ও উহাদের অনুরূপ সাহাবায়ে কিরাম এই প্রকার আবৃত্তি 
ও রচনা করিতেন । ইহা ব্যতীত যেই সকল কবিতা উপদেশমূলক, জ্ঞানসমৃদ্ধ ও আদব 
শিক্ষামূলক, উহা আবৃত্তি করাও শরীয়ত সম্মত। জাহেলী যুগের কোন কবির কবিতা 
এই সব বিষয়ে সমৃদ্ধ । তাহাদের মধ্যে একজন উমাইয়া ইব্‌ন আবৃস্‌ সালত। 
রাসূলুল্লাহ্‌ (সা) তাহার সম্পর্কে বলিয়াছেন, 4:13 ?£৫; ১১৯ ১০1 তাহার কবিতা তো 
ঈমান আনিয়াছে, কিন্তু তাহার অন্তর কুফরী করিয়াছে । জনৈক সাহাবী একবার 
উমাইয়া ইব্‌ন আবৃস্‌ সালতের একশত বয়েত শুনাইলেন, রাসূলুল্লাহ্‌ প্রত্যেক বয়েতের 
শেষে বলিলেন, আরো বল। ইমাম আবু দাউদ (র) হযরত উবাই ইব্‌ন কা'ব, 
বুরাইদাহ ইব্‌ন খুসাইফ ও হযরত আব্দুল্লাহ ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা 
করিয়াছেন। তাহারা বলেন, রাসূলুল্লাহ্‌ সে) ইরশাদ করিয়াছেন ঃ 

(-২৯ ৯৮০০ ১০901০৯০509211 ১০। কোন কোন বক্তৃতা যাদুতুল্য প্রভাব 
8১ 02 Ly 
তাহার জন্য ইহা শোভনীয়ও নহে," চি, % ১২১ 9। ১ 3 ইহা একমাত্র উপদেশ ও 
স্পষ্ট কুরআন । অর্থাৎ যে ব্যক্তি চিন্তা ফিকির করে উহার জন্য ইহাতে উপদেশ ও সুস্পষ্ট 
হিদায়েত রহিয়াছে। 1: 314 2 9২%%| যাহাতে সে জীবিতকে সতর্ক করিতে পারে। 
অর্থাৎ সুস্পষ্ট কুরআন যাহাতে ভূপৃষ্ঠের সকল জীবিত লোককে সতর্ক করিতে পারে। 
যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ £15; ১১ 144 5343 যাহাতে ইহা দ্বারা আমি 
তোমাদিগকে এবং যাহার নিকট ইহা পৌছাইবে সকলকে সতর্ক করিতে পারি। আল্লাহ্‌ 
তা'আলা আরো ইরশাদ করিয়াছেন ৯১০১ 9১115 ৮০1১9 ০5 45১85 ০০ 
গোত্রসমূহের মধ্য হইতে যে ব্যক্তি এই কুরআনের প্রতি অবিশ্বাস করিবে, অগ্নিই 
তাহার জন্য প্রতিশ্রুত ৷ হ্যা, যাহার অন্তর সজীব ও যাহার দৃষ্টিতে আলো রহিয়াছে 
ইহার সতর্কের দ্বারা সেই উপকৃত হইবে । কাতাদাহ (রা) বলেন , = অর্থ, সজীব 


Contents 


সূরা ইয়াসীন ৩৮৫ 


অন্তর ও সজীব দৃষ্টি শক্তি সম্পন্ন । যাহ্‌হাক (র) বলেন, ৬ অর্থ জ্ঞানী 15811 2) 
১:১৪.4। ০42 এবং যাহাতে কাফিরদের উপর শাস্তির কথা সত্য হইবে। অর্থাৎ পবিত্র 
কুরআন মুমিনগণের জন্য তো রহমত এবং কাফিরদের বিরুদ্ধে ইহা হুজ্জাত ও দলীল। 


৫5060945034 8৫74 2% ৬১) 


০6৫১ 28 
্ ০৫688৫62225 SUG (YY) 
১৫: রস ৮০১) 282) 


৭১. তাহারা কি লক্ষ্য করে না যে, নিজ হাতে সৃষ্ট বস্তুদিগের মধ্যে 
তাহাদিগের জন্য আমি সৃষ্টি করিয়াছি আন‘আম এবং তাহারাই এইগুলির অধিকারী । 

৭২. এবং আমি এইগুলিকে তাহাদিগের বশীভূত করিয়া দিয়াছি; এইগুলির 
কতক তাহাদের বাহন এবং উহাদিগের কতক তাহারা আহার করে। 

৭৩. তাহাদের জন্য এইগুলিতে আছে বহু উপকারিতা আর আছে পানীয় বস্তু ৷ 
তবুও কি তাহারা কৃতজ্ঞ হইবে না? 

তাফসীর £ আল্লাহ্‌ তাহার মাখলুককে কি কি নিয়ামত দান করিয়াছেন উল্লেখিত 
আয়াতে উহার আলোচনা করিয়াছেন। তিনি তাহাদের জন্য চৃতুষ্পদ পণ সৃষ্টি করিয়া 
তাহাদিগকে উহার অধিকারী করিয়াছেন । কাতাদাহ (র) বলেন, ১২, 41168 এর 
অর্থ তাহারা উহার উপর ক্ষমতার অধিকারী । শক্তিশালী পশুগুলোকে তিনি তাহাদের 
বশীভূত করিয়া দিয়াছেন। একটি ছোট শিশুও যদি একটি উটের. নিকট.আসিয়া উহাকে 
বসাইতে চায় তবে উহাকে বসাইতে পারে । আবার উহাকে উঠাইয়া হাঁকিয়ে লইতেও 
সে সক্ষম ৷ ইহাই উহার বশীভূত হইবার প্রমাণ ৷ অনুরূপভাবে একশত কিংবা শতাধিক 
উটের এক দীর্ঘ সারীকেও একটি ছোট শিশু হাকাইয়া যাইতে পারে । 

4:58) 12. উহার কিছু তো তাহাদের বাহন অর্থাৎ উহার উপর আরোহণ 
করিয়া তাহারা দেশ বিদেশ ভ্রমণ করে এবং উহাতে তাহারা বোঝা বহন করে । 

১১14১ ৮৪১ এবং উহার কিছু তাহারা আহার করে, যখনই ইচ্ছা তাহারা যবাই 
করিয়া মাংস ভক্ষণ করে। 


ইব্‌ন কাছীর-_৪৯ (৯ম) 


Contents 


৩৮৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


lis {৯:49 এবং উহাতে তাহাদের জন্য বহু উপকারিতা রহিয়াছে। অর্থাৎ 
উহার উল, লোম ও চামড়া ব্যবহার করিয়া তাহারা আরো অনেক উপকৃত হয়। 

"১5০, এবং পানীয় রহিয়াছে। অর্থাৎ উহার দুধ পান করিয়া এবং উহার 
পেশাবকে উষধ হিসাবে ব্যবহার করিয়া উপকৃত হয়। 

০৫:55 তবুও কি তাহারা শোকর করিবে না? অর্থাৎ যে মহান সত্তা উহা সৃষ্টি 
করিয়াছেন ও বশীভূত করিয়া দিয়াছেন, তাহারা কি কেবল তাহারই ইবাদত করিবে, না 
তাহার সহিত অন্য কাহাকেও শরীক করিবে ? 


৮ SOLAS IS ll | 9325) 15631 (৫) 
42 5.2 85825 Obey 9 (Y০) 
28 2 99 ৫৯৫ 2 515৫6 ন ধা 
0 IHL CG CED CIS ELE Bz Ig (VY 


৭8. তাহারা তো আল্লাহুর পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করিয়াছে এই আশায় 
যে, তাহারা সাহায্য প্রাপ্ত হইবে । 

৭৫. কিন্তু এইসব ইলাহ তাহাদিগকে সাহায্য করিতে সক্ষম নহে । তাহাদিগকে 
উহাদিগের বাহিনীরূপে উপস্থিত করা হইবে । 

৭৬. অতএব তাহাদিগের কথা তোমাকে যেন দুঃখ না দেয়, আমি তো জানি 
যাহা তাহারা গোপন করে এবং যাহা তাহারা ব্যক্ত করে। 

তাফসীর ঃ মুশরিকরা যে আল্লাহ্‌র সহিত অন্যকে শরীক করে এবং তাহাদের দ্বারা 
সাহায্য প্রাপ্তির আশা পোষণ করে তাহাদের উপাস্যগণ তাহাদিগকে রিজিক দিয়ে ও 
তাহাদের উপাসনার মাধ্যমে আল্লাহ্‌র নৈকট্য লাভ করিবে বলিয়া ধারণা করে, আল্লাহ্‌ 
তাহাদের এই বাতিল আকীদার প্রতিবাদ করিয়াছেন। বস্তুত: তাহাদের উপাস্যগণ 
তাহাদের কোনই সাহায্য করিতে সক্ষম নহে। ইরশাদ হইয়াছে 2৯১15: 54 
* »১:-$ তাহাদের সাহায্য করিতে তাহারা সক্ষম হইবেনা। বরং তাহারা এতই দুর্বল 
তুচ্ছ ও অসহায় যে, তাহারা নিজেদের সাহায্য করিতেও সক্ষম নহে। কেহ তাহাদের 
ক্ষতি করিতে চাহিলে তাহারা তাহাদের প্রতিরোধ ও প্রতিশোধ গ্রহণ করিতে সক্ষম 
নহে । কারণ তাহারা জড় পদার্থ, শ্রবণ শক্তি ও জ্ঞান হইতে তাহারা বঞ্চিত । 


2 


5১১০১০০১১ 44:% তাহাদিগকে উহাদের বাহিনীরূপে উপস্থিত করা হইবে। 
মুজাহিদ (র) বলেন, হিসাবের সময় এই সকল প্রতিমাসমূহকে ইঙ্মদের উপাসকদের 


Contents 


সূরা ইয়াসীন ৩৮৭ 


পড়িবে এবং তাহাদের উপাস্যরা যে অসহায়, ইহা সুস্পষ্টভাবে প্রমাণিত হইবে । হযরত 
কতাদাহ (র) বলেন, আয়াতের অর্থ-হইল, প্রতিমা তো তাহাদের কোনই সাহায্য 
করিতে পারে না। অথচ তাহারা উহাদের নিকট সেনাবাহিনীরূপে একত্রি হয় । এজন্য 
মুশরিকরা তাহাদের উপাস্যদের উপর ভীষণ রাগ করিবে । উহারা তো তাহাদের 
উপকার করিতে বা ক্ষতি প্রতিরোধ করিতে পারে না, উহারা মূর্তি নিষ্প্রাণ । হাসান 
বসরী (র) ও এই অর্থ করিয়াছেন এবং ইহাকে উত্তম ব্যাখ্যা বলিয়া মন্তব্য করিয়াছেন । 
ইব্‌ন জারীর (র) ইহা পসন্দ করিয়াছেন। +$19৪ এ১১২:১০১ তাহাদের কথা যেন 
তোমাকে দুঃখ না দেয়। অর্থাৎ তাহাদের কুফরী ও তাহাদের মিথ্যা প্রতিপন্ন করা (১) 
ডি Lane ১1; আমি তো জানি, যাহা তাহারা গোপন করিতেছে ও 
প্রকাশ করিতেছে । অতএব যেদিন তাহাদের ছোট বড় তুচ্ছ ও মহান আমল হইতে 
কোন একটিও হারাইবে না; বরং সকল আমলই তাহাদের নিকট পেশ করা হইবে । সে 
দিন আমি তাহাদের কর্মকাণ্ডের বিনিময় দিব। 


Pigs 15GB os LECT ৩৩৯৮% ৮) 
9: $ 


US 


224 2 তা ০েঠপে পা পর বাণ 


০০ 8545) 2৩০৬" 54055504550) 
Sid 3826074৫০54 ০৪ (৬) 
23৬ 66১29) 216৫ ০০৫0] (১) 
96503 
৭৭. মানুষ কি দেখে না যে, আমি তাহাকে সৃষ্টি করিয়াছি শুক্রবিন্দু হইতে, 
অথচ পরে সে হইয়া পড়ে প্রকাশ্য বিতন্ডাকারী | 
৭৮. এবং সে আমার সম্বন্ধে উপমা রচনা করে, অথচ সে নিজের সৃষ্টির কথা 
ভুলিয়া যায়। বলে, অস্থিতে প্রাণ সঞ্চার করিবে কে, যখন উহা পঁচিয়া যাইবে? 
৭৯. বল, উহার মধ্যে প্রাণ সঞ্চার করিবেন তিনিই, যিনি উহা প্রথমবার সৃষ্টি 
করিয়াছেন । এবং তিনিই প্রত্যেক সৃষ্টি সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত। 


৮০. তিনি তোমাদিগের জন্য সবুজ বৃক্ষ হইতে অগ্নি উৎপাদন করেন এবং 
তোমরা উহা দ্বারা প্রজ্লিত কর। 


© 


Contents 


৩৮৮ তাফসীরে ইব্ন কাছীর 


তাফসীর ঃ মুজাহিদ, ইকরিমাহ, উরওয়াহ ইব্‌ন যুবাইর, সুদ্দী ও কাতাদাহ রে) 
বলেন, একবার অভিশপ্ত উবাই .ইব্ন খালফ জনাব রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে 
আসিল । তাহার হাতে তখন একটি পচা হাড় ছিল, সে উহা চুর্ণ বিচুর্ণ করিয়া বাতাসে 
উড়াইয়া দিয়া বলিল, হে মুহাম্মদ (সা)! তুমি বল যে, আল্লাহ্‌ ইহা পুনজীবিত করিয়া 
উঠাইবেন? রাসূলুল্লাহ্‌ সা) বলিলেন ঃ 

১। ৪0 ৮৮৯০৫ 211 ৫০১০৫ 75 হ্যা, আল্লাহ তোমাকে মৃত্যু দিয়া পরে 
পুনরুখিত করিবেন এবং আগুনে নিক্ষেপ করিবেন । সুরা ইয়াসীন এর উপরুল্লেখিত 
আয়াত শেষ পর্যন্ত তখন অবতীর্ণ হয়। ইব্‌ন আবূ হাতিম বলেন, আলী ইব্‌ন হুসাইন 
ইব্‌ন জুনাইদ (র) হযরত ইব্ন আব্বাস রো) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার 
আসী ইব্‌ন ওয়াল একটি হাড় লইয়া গুড়ি করিল এবং রাসূলুল্লাহ (সা)-এর নিকট 
জিজ্ঞাসা করিল এই হাড়টি আমি যে অবস্থায় দেখিতেছি, ইহার পরও কি আল্লাহ্‌ ইহা 
জীবিত করিবেন? তখন রসূলুল্লাহ (সা) বলিলেন +4 9, 
১১৫৭ 4১৪ হ্যা, আল্লাহ্‌ তোমাকে মৃত্যু দান করিয়া পুনরায় জীবিত করিবেন এবং 
জাহান্নামে দাখিল করিবেন। রাবী বলেন, তখন আলোচ্য আয়াতসহ সূরা-ই ইয়াসীন 
এর শেষ পর্যন্ত নাযিল হয়। ইব্‌ন জারীর (র) ও সাঈদ ইবৃন জুবাইর (রা) হইতে 
হাদীসটি বর্ণনা করিয়াছেন। তবে তিনি হযরত ইবন আব্বাস (রা)-এর উল্লেখ করেন 
নাই। অবশ্য আওফী (র)-এর সূত্রে হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন। উহাতে হযরত ইবৃন আব্বাস (রো) বলেন, মুনাফিক আব্দুল্লাহ ইব্‌ন উবাই 
একটি হাড় লইয়া আসিল এবং উহা চুর্ণ করিল। অত:পর পূর্ববর্তী বর্ণনার ন্যায় তিনি 
বর্ণনা করেন। তবে এই রেওয়ায়েতটি মুনকার । কারণ সূরাটি মক্কায় অবতীর্ণ এবং 
আব্দুল্লাহ ইব্‌ন উবাই ইব্‌ন সালুল মদীনার অধিবাসী । তবে আয়াত যাহার সম্পর্কেই 
অবতীর্ণ হউক, আব্দুল্লাহ ইব্‌ন উবাই কিংবা আসী ইব্‌ন ওয়াল অথবা উভয় সম্পর্কে, 
আয়াতটি যে কেহ কিয়ামত অস্বীকার করে তাহার ওপর প্রযোজ্য । *১ -এ। জিনস এর 
জন্য ব্যবহৃত সকল কিয়ামত অস্বীকারকারীকে ইহার শামিল। 

০১৯০৭৮৯৯৬১9৪ ৪৮৪ ১5405 (% আমি তাহাকে শুক্রবিন্দু হইতে 
সৃষ্টি করিয়াছি, অথচ সে প্রকাশ্য বিতন্ডাকারী। অর্থাৎ যে ব্যক্তি কিয়ামত অস্বীকার করে 
সে কি ইহা চিন্তা করিয়াছে যে, মহান সৃষ্টিকর্তা তাহাকে সর্ব প্রথম অতি তুচ্ছ ঘৃণিত 
বস্তু ছারা সৃষ্টি করিয়াছেন। তিনি কি পুনরায় তাহাকে সৃষ্টি করিতে পারিবেন না? 

Ld LSE Hig MIL 
আমি কি তোমাদিগকে নিকৃষ্ট পানি দ্বারা সৃষ্টি করি নাই? অতঃপর আমি স্থাপন 
করিয়াছি নিরাপদ আধারে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। 


Contents 


সূরা ইয়াসীন ৩৮৯ 


আরো ইরশাদ হইয়াছে ৪ 5212877১004 GE Ll 

আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মিলিত শুক্রবিন্দু হইতে । 

অতএব যে মহান সত্তা এই দুর্বল ও নিকৃষ্ট পানি দ্বারা মানুষকে সৃষ্টি করিয়াছেন, 
তিনি কি তাহার মৃত্যুর পর পুনরায় তাহাকে সৃষ্টি করিতে সক্ষম হইবেন না? 

ইমাম আহমদ (রো) বলেন, আবৃল মুগীরাহ (রো) বিশর ইব্‌ন জাহাশ (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) তাহার হাতের তালুতে থু থু ফেলিলেন, 
অত:পর উহার উপর আঙ্গুলি রাখিয়া বলিলেন, আল্লাহ্‌ তাআলা বলেন, হে আদম 
সন্তান! তুমি আমাকে অক্ষম মনে করিতেছ; অথচ আমি তোমাকে এমন বস্তু দ্বারা সৃষ্টি 
করিয়াছি। তোমাকে যখন আমি পূর্ণ মানুষ করিয়াছি । এখন দুটি চাদর,পরিধান করিয়া 
অহংকার করিতেছ। তুমি শক্তির অধিকারী হইয়াছ ও মাল জমা করিয়াছ এখন তুমি 
দান করিতে বিরত রহিয়াছ। কিন্তু যখন তোমার অন্তিম সময় আসিয়াছে তখন তুমি 
বলিয়াছ, আমি সদকা করিতেছি । অথচ তখন আর সদকা করিবার সময় কোথায়? 
ইমাম ইব্‌ন মাজা রে) আবূ বকর ইব্‌ন আবু শায়বাহ জারীর ইব্‌ন উসমান হইতে অত্র 
সূত্রে রেওয়াতেটি বর্ণনা করিয়াছেন। ইরশাদ হইয়াছে ঃ 

EE REE ES 

এবং সে আমার জন্য উপমা রচনা করে, অথচ সে তাহার নিজের সৃষ্টির কথা 
ভুলিয়া যায়। কে অস্থিতে প্রাণ সঞ্চার করিবে, যখন উহা পঁচিয়া যাইবে? 

যে মহান সত্তা আকাশমণ্ডলী ও পৃথিবীকে সৃষ্টি করিয়াছেন, ত তাহার পক্ষে পঁচা 
হাড়ের মধ্যে পুনরায় জীবন সঞ্চার করিবার শক্তিকে অস্বীকার করিয়াছে। অথচ, আল্লাহ্‌ 
তা“আলা যে তাহাকে সম্পূর্ণ অস্তিতৃহীনতা হইতে সৃষ্টি করিয়াছেন ও তাহাকে অস্তিত্ 
দান করিয়াছেন ইহা সে ভুলিয়া গিয়াছে। ইহা স্মরণ করিলে সে যাহা অস্বীকার 
করিয়াছে ও অসম্ভব মনে করিয়াছে উহা অপেক্ষা অধিক কঠিন কাজের সন্ধান সে নিজের 
মধ্যেই লাভ করিত, যাহা মহান আল্লাহ্‌ অনুসন্ধান দিয়াছেন। 

তাহার এই প্রশ্নের জবাবে আল্লাহ্‌ বলেন ঃ ৪১০09108501 311 0৯৯৯2 53 
-€:০515 089৮5 বল, উহাকে তিনিই জীঁবিত করিবেন যিনি উহাকে প্রথম সৃষ্ট 
করিয়াছেন তিনিই সকল সৃষ্টি সম্পর্কে পরিচিত । অর্থাৎ অস্থিসমূহ চূর্ণ হইয়া পৃথিবীর 
যে প্রান্তেই অবস্থান করুক, তিনি উহা জানেন । ইমাম আহমদ রে) বলেন, আফফান 
(র) উকবাহ ইবৃন আমর হযরত হুযায়ফা (র)-কে বলিলেন, আপনি রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর নিকট যাহা শুনিয়াছেন, উহা কি আমাদিগকে বলিবেন না? তখন তিনি 
বলিলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে শুনিয়াছি, একদা এক ব্যক্তি মৃত্যুর সম্মুখীন 
হইল । জীবন হইতে নিরাশ হইয়া সে তাহার পরিবারবর্গকে অসিয়ত করিল, আমার 


Contents 


৩৯০ তাফসীরে ইব্‌ন কাছীর 


মৃত্যু হইবার পর তোমরা অনেক লাকড়ী একত্রিত করিয়া উহাতে আগুন প্রজ্লিত 
করিবে এবং উহাতে আমাকে নিক্ষেপ করিবে । আগুন যখন আমার মাংস খাইয়া আমার 
অস্থি পর্যন্ত পৌছাইয়া যাইবে এবং আমি কয়লায় পরিণত হইব, তখন তোমরা উহা 
লইয়া পিশিয়া গুঁড়ি করিবে এবং সমুদ্রে ছড়াইয়া দিবে । 

তাহার পরিবার তাহার অসিয়ত মুতাবিক কাজ করিল । অতঃপর আল্লাহ্‌ তাহার 
বিক্ষিপ্ত সকল অঙ্গ-প্রত্যঙ্গ একত্রিত করিয়া উহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি এমনটি 
করিয়াছ কেন? সে বলিল, আপনার ভয়ে । তখন আল্লাহ্‌ তাহার সকল গুণাহ ক্ষমা 
করিয়া দিবেন। উকবাহ ইব্‌ন আমির বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে ইহাও বলিতে 
শুনিয়াছি যে, সে লোকটি ছিল কাফন চোর । ইমাম বুখারী ও মুসলিম রেওয়ায়েতটি 
আব্দুল মালিক ইব্‌ন জরীর (র)-এর সূত্রে অনেক শব্দে বর্ণনা করিয়াছেন। এক বর্ণনায় 
পিশিয়া অর্ধেক যেদিন তীব্র হাওয়া প্রবাহিত হইবে সেদনি উহার অর্ধেক সমুদ্রে এবং 
অর্ধেক স্থলে ছড়াইয়া দিবে। মৃত্যুর পর উহারা তাহার আদেশ পালন করিল । অতঃপর 
আল্লাহ্‌ তা'আলা উহার যে অংশ সমুদ্রে নিক্ষিণ্ড হইয়াছিল উহা একত্রি করিবার জন্য 
সমুদ্রকে আদেশ করিলেন, সমুদ্র ইহা একত্রিত করিল এবং যে অংশ স্থুলে নিক্ষিপ্ত 
হইয়াছে উহা একত্রি করিবার জন্য স্থলকে নির্দেশ করিলে স্থল উহা একত্রি করিল। 
অত:পর তিনি “হইয়া যা" বলিলে একজন মানুষ রূপ ধারণ করিয়া দন্ডায়মান হইল । 
আন্মাহ্‌ তা“আলা তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি যাহা করিয়াছ উহা কি কারণে 
করিয়াছ? সে বলিল, আপনার ভয়ে । আপনি তো উহা ভালই জানেন। শেষ পর্যন্ত 
আল্লাহ্‌ তাহাকে ক্ষমা করিয়া দিলেন। 

iii SL DU all 102 | যিনি 
তোমাদের জন্য সবুজ বৃক্ষ হইতে অগ্নি উৎপাদন করেন এবং তোমরা উহা দ্বারা 
প্রজ্লিত কর। কাতাদাহ (রা) বলেন, যিনি এইরূপ বৃক্ষ হইতে আগুন উৎপাদন করেন 
তিনি তোমাদিগকে পুনজীবিত করিতে সক্ষম । কেহ কেহ বলেন, উল্লেখিত বৃক্ষ দ্বারা 
হিজাযে উৎপাদিত দুই প্রকার বৃক্ষ উদ্দেশ্য । একটি 'মারখ' অপরটি “ইফার' 1 কাহারও 
আগুনের প্রয়োজন হইলে এ বৃক্ষের দুটি ডাল একত্রিত করিয়া একটির সহিত অপরটি 
সংঘর্ষ ঘটাইয়া আগুন লাভ করিত। হযরত ইবৃন আব্বাস (রা) হইতে ইহা বর্ণিত। 
কথিত আছে, ১৮৪৯1 ৮৮০1 ৮৯১০৭ 00 ৮৯ 35] অর্থাৎ প্রত্যেক বৃক্ষেই 
আগুন আছে, কিনতু মারথ ও ইফার বৃক্ষ এই বিষয়ে বিশেষ খ্যাতির অধিকারী। 
জ্ঞানীগণ বলেন 8 21311 21 9৮ ১৯ ৫ 5 আঙ্গুর গাছ ব্যতীত প্রত্যেক গাছেই 
আগুন রহিয়াছে। 


Contents 


সূরা ইয়াসীন ৩৯১ 


পাটি 2০৮ রি /৮ 


8946১, 5919 90166 40646 ()) 


০৯১০) 01552 


০৫৮০৮০4৫০৬5, %ি। AY) 
04৯22০৫ এ৩1$ 845 BS HLS EY! Gs (AY) 


৮১. যিনি আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন তিনি কি তাহাদিগের 
অনুরূপ সৃষ্টি করিতে সমর্থ নহেন? হ্যা, নিশ্ঠয়ই তিনি মহা শ্রষ্টা, সর্বজ্ঞ। 

৮২. তাহার ব্যাপার ওধু এই, তিনি যখন কোন কিছুর ইচ্ছা করেন, তিনি 
উহাকে বলেন, “হও' ফলে উহা হইয়া যায়। 

৮৩. অতএব পবিত্র ও মহান তিনি, যাহার হস্তে প্রত্যেক বিষয়ের সার্বভৌম 
ক্ষমতা এবং তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে । 

তাফসীর ৪ আল্লাহ্‌ তা'আলা তাহার মহা শক্তির উল্লেখ করিয়া বলেন, তিনি সাত 
আসমান ও উহার চলমান ও স্থির নক্ষত্রসমূহ সৃষ্টি করিয়াছেন । সৃষ্টি করিয়াছেন সাত 
পৃথিবী এবং উহাতে অবস্থিত পাহাড়-পর্বত, মরুভূমি, সমুদ্র ও বনভূমি । যিন এতসব 
সৃষ্টি করিবার ক্ষমতা রাখেন, তিনি কি পুনরায় ইহাদের অনুরূপ সৃষ্টি করিতে সক্ষম 
নহেন? যেমন ইরশাদ হইয়াছে ঃ 

০0811 815 ১০ 9১81 ০০১1৩ ৩190241151১ আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি 
করা তো মানুষ সৃষ্টি করা অপেক্ষা বড় কাজ। ইরশাদ হইয়াছে ৪ 

++1/১31১2 014০১১০০০০০ ০/১০১এ। 3৯ এস ০৪ যিনি আকাশ 
মগ্ডলীও পৃথিবী সৃষ্টি করিয়াছেন, তিনি কি উহাদের অনুরূপ সৃষ্টি করিতে সক্ষম নহেন? 
অর্থাৎ মানুষের অনুরূপ মানুষ পুনরায় সৃষ্টি করিতে পারিবেন না? 

ইব্‌ন জারীর (র) বলেন, আলোচ্য আয়াতটি এই আয়াতের অনুরূপ । ইরশাদ 
হইয়াছে ঃ 
১1৬০ 455305518০42270041 35৬1 205 11101, 

৮১৪1৮506৪62 4412 4৮০1 ০৯৮ 

তাহারা কি লক্ষ্য করেনা যে, আল্লাহ্‌ সেই মহান আল্লাহু আকাশমনলী ও পৃথিবী 
সৃষ্টি করিয়াছেন এবং এই সব সৃষ্টি করিয়া তিনি ক্লান্ত হন নাই, তিনি কি মৃতদিগকে 
জীবিত করিতে সক্ষম নহেন? হ্যা, নিশ্চয়ই, তিনি প্রত্যেক বিষয়ে শক্তিমান | 


Contents 


৩৯২ তাফসীরে ইব্ন কাছীর 


এখানে ইরশাদ হইয়াছে ঃ 
55528453080 86500 4 তন 05502850241 
হ্যা, নিশ্চয়ই তিনি মহাতষ্টা, সর্বজ্ঞ। তাহার ব্যাপার তো শুধু এই যে, তিনি যখন 


কোন কিছুর ইচ্ছা করেন তিনি উহাকে বলেন ‘হও’ ফলে উহা হইয়া যায়। অর্থাৎ 
আল্লাহ্‌ একবার নির্দেশ করেন, একাধিকবার নির্দেশ করিবার কোন প্রয়োজন হয় না । 


১855 4155 ০৫ 414582. » USL (৮1111 00015 1 
ইমাম আহমদ রে) বলেন, হামদ ইবন নুমাইর (রে) হযরত আবু যর (রা) হইতে 
সরান গার 


22554 বত Ua পে ie 
আল্লাহ্‌ তা'আলা বলেন, হে আমার বান্দা! তোমাদের সকলেই গুনাহগার; কিন্তু 
যাহাকে আমি ক্ষমা করিয়া দেই, অতএব তোমরা আমার নিকট ক্ষমা প্রার্থনা কর, 
আমি তোমাদিগকে ক্ষমা করিয়া দিব। তোমাদের প্রত্যেকেই দরিদ্র; কিন্তু যাহাকে 
আমি ধনী করি। আমি বড় দানশীল, মহত্বের অধিকারী, আমি যাহা ইচ্ছা উহা করি। 
আমার দান একটি কালাম ও শ্াস্তিও কালাম । যখন আমি কিছু করিতে ইচ্ছা করি 
তখন শুধু বলি, হও; ফলে উহা হইয়া যায়। 
SE ORY 1580 Lt as 
অতএব পবিত্র ও মহান তিনি, যাহার হাতে প্রত্যেক বিষয়ের সার্বভৌম ক্ষমতা 
রহিয়াছে এবং তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে । আয়াতের মাধ্যমে মহান 
রব্বুল আলামীনের পবিত্রতা এবং সর্ব প্রকার দোষ হতেই মুক্ত ঘোষণা করা হইয়াছে 
যাহার হাতে আকাশমন্ডলী ও পৃথিবীর সর্বভাগ্তারের চাবী। প্রত্যেক বিষয় পূর্ণ কর্তৃত্‌ 
তাহারই। সৃষ্টিকর্তা তিনিই এবং সার্বভৌমতৃ তাহারই | কিয়ামত দিবসে সকল বান্দা 
তাহারই নিকট প্রত্যাবর্তিত হইবে । তখন তিনি সকলকে তাহার কৃতকর্মের বিনিময় 
দান করিবেন । বস্তুতঃ তি তিনি ন্যায় বিচারক ও দানশীল ০4১: ৫34 ০:--.৪ 
1৮545 এর অর্থ ৮94,০৯৪15153 ৮5৩৪ বল কাহার হাতে প্রত্যেক বিষয়ের 
সার্বভৌমত্ব? এবং গো মুবারক সেই মহান সত্তা, যাহার হাতে 
সার্বভৌমত্ব এর অর্থের অনুরূপ । এ! ও ১৩1, -এর একই অর্থ, যেমন =, 


Contents 


সূরা ইয়াসীন ৩৯৩ 


ও ৬১৯১ উভয় শব্দের অর্থে কোন পার্থক্য নাই । ২৯) ও ০১৯) এর অর্থেও কোন 
পার্থক্য নাই । অনুরূপভাবে ১৯ ও ৬৫১১৯ এরও একই অর্থ । অবশ্য কেহ কেহ বলেন 
1০11 অর্থ এই জড় জগৎ এবং এ১৫, অর্থ রূহানী জগত । কিন্তু প্রথম অর্থই বিশুদ্ধ 
অধিকাংশ তাফসীরকারগণের মত ইহাই । 

ইমাম আহমদ (র) বলেন, শুরাইহ ইব্‌ন নুমান (র) ..... হযরত হুযায়ফা (র) 
হইতে বর্ণিত। তিনি বলেন, এক রাত্রে আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত সালাত 
পড়িবার জন্য দণ্ডায়মান হইলাম। তিনি কয়েক রাকাতের মধ্যেই কুরআনের সাতটি 

দীৰ্ঘ সূরা পাঠ করিলেন। তিনি যখন রুকু হইতে মাখা উঠাইলেন তখন $414 ০১: 
রি (৯ বলিলেন অত:পর 7০,11০ (১10১:৯06১২12743631417-1 
বা রা পা তিনি দিন, ' রুকুও তত সময়. যাবৎ করিলেন, 
সিজদাও রুকুর ন্যায় দীর্ঘ করিলেন। অতঃপর তিনি যখন সালাত শেষ করিলেন তখন 
আমার উভয় পা ভাঙ্গিয়া পড়িতেছিল। ইমাম আবু দাউদ, তিরমিধী ও ইমাম নাসায়ী 
(র) শু'বা গোত্রীয় হযরত হুযায়ফা (র) হইতে বর্ণনা করেন। তিনি একবার রাত্রিকালে 
সালাত পড়িতে দেখিলেন, তখন তিনি বলিতেছিলেন +:81:1 ধা 21:81 £॥ 
২1710 44১55115০3৮:19 ০8 এও অত:পর তিনি সূরা-ই ফাতেহা পাঠ 
করিয়া সূরা-ই বাকারাহ পাঠ করিলেন এবং রুকু করিলেন। যতক্ষণ তিনি দণ্ডায়মান 
ছিলেন ততক্ষণই তিনি রুকু করিলেন। রুকুর মধ্যে তিনি বলিতেন$১) ০৮ 
১৮:41 অত:পর তিনি রুকু হইতে মাথা উঠাইলেন এবং ততক্ষণ দীড়াইয়া রহিলেন 
যতক্ষণ তিনি রূকুর মধ্যে ছিলেন। দীড়াইয়া তিনি বলিতেন ৯11 ১1 অত:পর 
তিনি সিজদা করিলেন। তিনি সিজদায় তত সময় কাটাইলেন যতক্ষণ তিনি 
দাড়াইয়াছিলেন। সিজদায় তিনি 11 ০১১ ১: পড়িলেন। সিজদাহ হইতে তিনি 
মাথা উঠাইয়া দুই সিজদার মাঝে ততসময় বসিলেন, যতসময় তিনি সিজদায় 
কাটাইয়াছিলেন। এবং মধ্যবর্তী সময়ে তিনি ৮১৪ 2১ ৫1১541 ৬১ বলিলেন। 
এইভাবে তিনি চার রাকাত সালাত পড়িলেন। ইহাতে তিনি সূরা-ই বাকারাহ, আলে 
ইমরান, নিসা এবং মায়েদা কিংবা আনআম পাঠ করিলেন । শু'বা (র) ইহাতে সন্দেহ 
করিয়াছেন। ইমাম নাসায়ী (র) বলেন, আমাদের মতে আবূ হামযা হইলেন তালহা 
ইব্‌ন ইয়াধীদ। এবং রাবী দ্বারা হুযায়ফা (র)-এর শিষ্য তাহার চাচাত ভাই হইবেন 
বলিয়াই অধিক বদ্ধমূল ধারণা, যেমন ইমাম আহমদ বলিয়াছেন । +£০1 4, 

অবশ্য হযরত হুযায়ফা হইতে সিলা ইবৃন যুফার যে রেওয়ায়েত বর্ণনা করিয়াছেন 
উহা ইমাম মুসলিম এর সহীহ গ্রন্থে বর্ণিত হইয়াছে বটে কিন্তু উহাতে ০১৫1] 


ইব্‌ন কাছীর__৫০ (৯ম) 


Contents 


৩৯৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


badly <, 52১১০১40 এর উল্লেখ নাই । ইমাম আবূ দাউদ (রা) বলেন 
আহমদ ইবৃন সালিহ হযরত আওফ ইবৃন মালিক আশজাঈ (র) হইতে বর্ণিত। তিনি 
বলেন, একবার একরাত্রে আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত সালাতে দাড়াইলাম। 
সালাতে দাড়াইয়া তিনি সূরা বাকারা পাঠ করিলেন। কোন রহমতের আয়াত পাঠ 
করিতেই তিনি থামিয়া রহমতের জন্য দু'আ করিতেন এবং আযাবের কোন আয়াত 
পাঠ করিতেই তিনি থামিয়া আযাব হইতে আল্লাহ্র আশ্রয় গ্রহণ করিতেন। রাবী 
বলেন, অত:পর তিনি রুকুতে গিয়া ততক্ষণ দেরী করিলেন যতক্ষণ তিনি 
টার এর EE ৪3 টি তি 


ক তন, Gee 10: wala: oret Tenane #0 Saati 
দু'আ করিলেন । অতঃপর তিনি দাড়াইয়া সূরা আলে-ইমরান পাঠ করিলেন। তারপর 
এক এক রাকাতে এক এক সূরা পাঠ করিলেন। যুআবিয়াহ ইব্‌ন সালিহ এর সুত্রে 
ইমাম নাসাঈ (র) ও “শামায়েল’ গ্রন্থে ইমাম তিরমিযী (র) রেওয়ায়েতটি বর্ণনা 
করিয়াছেন। 


॥ আল্‌-হামদুলিন্লাহ্‌, সূরা ইয়াসীন-এর তাফসীর শেষ হইল ॥ 


Contents 


সুতা সাষ্টক্লীতি 
১৮২ আয়াত, ৫ রুকু, মক্কী 


১৯৯১1১৮১৩৪০ 


ইমাম নাসায়ী (র) বলেন, ইসমাঈল ইবন খালিল (র) ....বর্ণিত। তিনি বলেন, 
নবী করীম (সা) আমাদিগকে “তাখফীফ' (সংক্ষিপ্ত কেরাআতে সালাত আদায়) করার 
আদেশ করিতেন এবং সূরা সাফ্ফাতের দ্বারা ইমামতী করিতেন। এই হাদীসটি 


একমাত্র ইমাম নাসায়ী বর্ণনা করিয়াছেন । 


রদ এপ ্ 
00442 ৪2) 


() 


15১৫ ৬ 
০1১৪ ৮১৪) () 


১৫3৯১2) () 


১৫৬ ৮১৫ 


2৮:৯৬ [পার্ট Zed 25 ৫১:০৫) পো 
0 ঠা 9825 5০52)%) ৬,১০০ 2) 
১. শপথ তাহাদিগের যাহারা সারিবদ্ধভাবে দন্ডায়মান । 
২. ও যাহারা কঠোর পরিচালক 


(5) 
(০) 


Contents 


৩৯৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


৩. এবং যাহারা যিক্র আবৃত্তিতে রত-_- 

৪. নিশ্চয়ই তোমাদের ইলাহ এক, 

৫. যিনি আকাশমন্ডলী ও পৃথিবী এবং উহাদিগের অন্তর্বতাঁ সমস্ত কিছুর প্রতু 
এবং প্রভু সকল উদয়স্থল সমূহের । 

তাফসীর £ সুফিয়ান সাওরী .. . আবুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন। 
তিনি বলেন, Ss SLU ০১৩ ০৯১।৪- ($:০ ৯১০0 এই আয়াতের 
মধ্যে ফেরেশতাগণকে বুঝানো হইয়াছে। 

উন্লেখিত অভিমত ইবৃন আব্বাস রো), মাসরূক, সাঈদ ইব্‌ন জুবাইর, ইকরিমা, 
মুজাহিদ, সুদ্দী, কাতাদাহ, রবী“ ইব্ন আনাস (র)ও ব্যক্ত করিয়াছেন । 

কাতাদাহ (র) বলেন £ ফেরেশতাগণ আকাশে সারিবদ্ধভাবে আছেন। 

ইমাম মুসলিম (র) বলেন, আবু বকর ইবৃন আবু শায়বাহ ....হুযাইফা (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলে করীম (সা) ইরশাদ করিয়াছেন ৪ আমাদিগকে 
মানব জাতির মধ্যে তিনটি অতিরিক্ত মর্যাদা দেওয়া হইয়াছে $ 

(১) ফেরেশতাগণের কাতারের ন্যায় আমাদের জন্য কাতার নির্ণয় করা হইয়াছে। 
(২) সমগ্র পৃথিবী আমাদের জন্য মসজিদের ন্যায় (সালাতের স্থান) করা হইয়াছে। 
(৩) পানির অবর্তমানে (বা পানি ব্যবহারে অক্ষম হইলে) মাটি আমাদের জন্য পবিত্রতা 
লাভের উপায় করা হইয়াছে। 

ইমাম মুসলিম, আবু দাউদ, নাসায়ী ও ইব্‌ন মাজাহ (র) আ'মাশ (র) .... জাবির 
ইব্‌ন সামুরা (রা) হইতে বর্ণনা করেন যে, রাসূলে করীম (সা) বলিয়াছেন, যেভাবে 
ফেরেশতাগণ তাহাদের প্রভুর সম্মুখে সারিবদ্ধ হইয়া থাকেন, তোমরা কি সেইভাবে 
সারিব্ধ হইবে না? আমরা আর করিলাম__ ফেরেশতাগণ কিভাবে তাহাদের প্রতুর 
সম্মুখে সারিবদ্ধ হন ? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, নানী বারা 
করেন এবং কাতারে পরম্পরে মিলিত হইয়া দীড়াইয়া থাকেন 

সুদ্দী রে) প্রমুখ (১ ০।০৯১1$ এর ব্যাখ্যায় বলেন ঃ ফেরেশতাগণ মেঘমালাকে 
পরিচালনা স্থানান্তরিত) করিয়া থাকেন। 

রবী’ ইব্‌ন আনাস রে) বলেন ৪ [২১ ৩/৯৯১।৬ বলিতে এ সকল বিষয় বুঝানো 
হইয়াছে, যে সকল বিষয় সম্বন্ধে আল্লাহ্‌ তা'আলা পবিত্র কুরআনে কঠোরভাবে সতর্ক 
করিয়াছেন। এই অভিমতটি যায়েদ ইবুন আসলাম রে) হইতে ইমাম মালেক রে) 
উল্লেখ করিয়াছেন । 

চি ০/-৯১1$ সুদ্দী রে) বলেন ঃ সেই সকল ফেরেশতাগণ আসমানী 

কিতাবসৃহ ও কুরআন আল্লাহ্‌র নিকট হইতে মানুষের কাছে লইয়া আসেন। . 


Contents 


সুরা সাফ্‌ফাত ৩৯৭ 


এই আয়াতটির অনুরূপ আয়াত হইল ৪ (49 = ১১ ০1৮1 

উহার শপথ, যাহা মানুষের অন্তরে আল্লাহ্‌র স্মরণ বা উপদেশ পৌছাইয়া দেয়; 
তওবা (অনুশোচনা) অথবা সতর্কতা স্বরূপ । 

৯41 31 আল্লাহ্‌ তা'আলা শপথ করিয়া বলিতেছেন, তি তিনি ব্যতীত অন্য 
নর সিসি সাগ রনি 5 

এবং উহাদের মধ্যবর্তী সকল সৃষ্টির গরু 

3১১ ০]৷ ০১9 অৰ্থাৎ তিনিই পূৰ্ব-পশ্চিমে উদয়-অস্তগামী চলমান তারকারাজি 
এবং স্থির নক্ষত্র মালার উপর হস্তক্ষেপের একমাত্র অধিকারী । 

উপরোক্ত আয়াতে ২১৮২ (অন্তমিত হওয়ার স্থলসমূহ) এর উল্লেখ না করিয়া 
কেবল 5১:১2 (উদয়স্থলসমূহ) এর উল্লেখ করাকেই যথেষ্ট মনে করা হইয়াছে। কেননা 
উদয়ই অস্তের প্রমাণ এবং স্পষ্টভাবে ইহার উল্লেখ পবিত্র কুরআনের নিম্নব্তী আয়াতে 
রহিয়াছে ৪ Slr eb il lil il Sh 

উদয়স্থলসমূহ ও অস্তস্থলসমূহের প্রভুর শপথ করিয়া বলিতেছি £ নিশ্চয় আমি 
ক্ষমতাবান। মো'আরেজ £ আয়াত ৪০)। 

অন্যত্র আছে 8 ১১১০1 ১ ১:৪৮:১০। 5০ উভয় উদয়স্থল ও উভয় অন্তস্থলের 
প্রভু অর্থাৎ শীত গ্রীষ্মে চন্দ্র-সূর্যের উদয়াস্তের পরিবর্তিত স্থলসমূহের প্রভু । আর রহমান 
৪ আয়াত ১৭)। 


YY 3° or? 9 “/ ৫৫ ৫ 
০5925 3৫026 95 (০) 


০৯৮৪ ৫8১2 (৬) 
০০১৪ ০0০০0528655 48৩) স214)05215 (4) 


25226 


৩ 4০91%515265 17১5 (৭) 
6১4০৩ 25662257125, LESS) (১, ) 


৭. এবং রক্ষা করিয়াছি প্রত্যেক বিদ্রোহী শয়তান হইতে । 


Contents 


৩৯৮ তাফসীরে ইব্ন কাছীর 


৮. ফলে উহারা উর্ধ্ব জগতের কিছু শ্রবণ করিতে পারে না এবং উহাদিগের 
প্রতি নিক্ষিপ্ত হয় সকল দিক হইতে- 

৯. বিতাড়নের জন্য এবং উহাদিগের জন্য আছে অবিরাম শাস্তি । 

১০. তবে কেহ হঠাৎ কিছু শুনিয়া ফেলিলে জলন্ত উক্কাপিণ্ড তাহার পশ্চাদ্ধাবন 
করে। 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা জ্ঞাত করিতেছেন যে, তিনি পৃথিবীর নিকটতম 
আকাশকে বিশ্ববাসী দর্শকদের জন্য তারকারাজী দ্বারা সুসজ্জিত করিয়াছেন। 

Il {£5১০ নক্ষত্ৰমালার সৌরভে । আরবী ব্যাকরণ অনুযায়ী ৮ ও J; 
উভয়ভাবেই সমার্থক অর্থে পড়া যায়। 

স্থির ও চলমান নক্ষত্রসমূহের আলো আকাশের স্বচ্ছ তলদেশকে উজ্জ্বল করিয়া 
রাখে বলিয়াই বিশ্ববাসী (রাতের বেলা) আলো পায়। যেমন আল্লাহ্‌ তা“আলা 
বলিয়াছেন £ ্‌ 


BSNL SSSA 
পি 2 আমি পৃথিবীর নিকটতম আকাশকে প্রদীপপুঞ্জ দ্বারা 
সুসজ্জিত করিয়াছি এবং এগুলিকে শয়তান বিতাড়িত করিবার উপকরণও করিয়াছি। 
উপরন্তু তাহাদের জন্য দোযখের শাস্তি প্রস্তুত করিয়া রাখিয়াছি। 
আল্লাহ্‌ তা'আলা অন্যত্র বলিয়াছেন £ 
EE TL SAL 
LE UA ELM GALS Ht lbs 
আর নিঃসন্দেহে আমি আকাশে কক্ষপথসমূহ তৈরী করিয়াছি এবং উহাকে 
(আকাশকে) দর্শকদের জন্য সুশোভিত করিয়াছি। আর প্রত্যেক অভিশপ্ত শয়তান 
(সংবাদ শ্রবণ) হইতে সুরক্ষিতও করিয়াছি। কিন্তু এেতদ্সত্তেও) যে শয়তান কোন কথা 
লুক্কায়িতভাবে শুনিয়া পলায়ন করে, এক উজ্জ্বল শিখা তাহার পশ্চাদ্ধাবন করে । 
(১৬২১ আরবী ব্যাকরণ অনুযায়ী 1১ ১৫১০১ এর স্থলাভিষিক্ত অর্থাৎ আমি 
উহাকে যথাযথভাবে সুরক্ষিত করিয়াছি । 
০০০১৮৮১ 85 ৮৯ অর্থাৎ যখন কোন দুষ্ট শয়তান সহসা অবৈধভাবে ছো 
মারিয়া কোন সংবাদ শুনিয়া পলায়ন করিতে চায় তখন একটি জ্বলন্ত শিখা আসিয়া 
তাহাকে জ্বালাইয়া দেয় । 


Contents 


সূরা সাফ্ফাত ৩৯৯ 


LY SLI 1 ১+) অর্থাৎ যাহাতে তাহারা সংবাদ সংগ্রহের জন্য উর্ধ্ব 
জগতে পৌছিতে না পারে। উধ্ব জগত বলিতে আকাশসমূহ ও সেখানে অবস্থানকারী 
ফেরেশতাদিগকে বুঝানো হইয়াছে । তাহারা সেখানে আন্নাহ্‌র পক্ষ হইতে অবতীর্ণ 
শরীয়ত ও তাকদীর সম্পর্কিত বিষয়াবলী লইয়া আলোচনা করিয়া থাকেন। আমি (ইব্‌ন 
কাছির) ইতিপূর্বে নিম্নবর্ণিত আয়াতের তাফসীরে এই সম্পর্কে উল্লেখিত হাদীস 
আলোচনা করিয়াছি। 

LG GED IG BL Gere Ed Bl 
SEE] 
এমন কি যখন তাহাদের অন্তর হইতে আতঙ্ক বিদূরিত করা হয়, তখন একে 
অন্যকে জিজ্ঞাসা করে যে, তোমাদের প্রভু কি আদেশ করিয়াছেন ? তাহারা বলে, সত্য 
বিষয়ের আদেশ করিয়াছেন । আর তিনি সুউচ্চ, সুমহান । 

0353525 অর্থাৎ বিতাড়িত ও নিক্ষিপ্ত হয়। ৮:৮৯ ৬৫ ৫০ প্রত্যেক দিক হইতে, 
আকাশের যে দিকেই গমনের ইচ্ছা করুক না কেন। 

(১ প্রহৃত হইয়া অর্থাৎ তাহারা সংবাদ সংগ্রহের অপচেষ্টায় লিপ্ত হইয়া যখনই 
আকাশের দিকে গমন করে, তখনই নক্ষত্র নিক্ষেপ করিয়া তাহাদিগকে বাধা সৃষ্টি করা 
হয়। 

০০০৯ 21351 পরকালে তাহাদের জন্য ভীষণ কষ্টদায়ক, চিরস্থায়ী, অবিরাম 
শান্তি রহিয়াছে। অপর আয়াতে আছে ঃ 

১২৬০৭) ০1১০ 4৬৩২০১ আমি তাহাদের জন্য দোযখের শাস্তি প্রস্তুত করিয়া 
রাখিয়াছি। 

2৮1 ৬152 ১০ 91 কখনও কোন কোন শয়তান কিছু সংবাদ সংগ্রহ করিয়া 
দ্রুত পলায়ন করিয়া তাহার নিন্নবর্তী শয়তানের নিকট পৌছাইয়া দিতে সক্ষম হয় এবং 
দ্বিতীয়টি তৎনিম্নব্তী শয়তানের নিকট পৌছাইয়া দেয়। অতএব নিক্ষিপ্ত শিখাটি কখনও 

€বাদ পাচার করিবার পূর্বেই প্রথমটিকে ধরিয়া ফেলে এবং জ্বালাইয়া দেয়। আবার 
কখনও দ্বিতীয়টির নিকট সংবাদ পৌছানোর পর উজ্জ্বল শিখাটি তাহার উপর নিক্ষিপ্ত 
হইয়া তাহাকে জ্বালাইয়া দেয়। ইহাতে অপর শয়তানগণ এ সংবাদ লইয়া গণকদের 
কাছে যায়। (পূর্বে হাদীসের মধ্যে এই সম্বন্ধে আলোচনা করা হইয়াছে ।) 

২৪05 ৯৫৩ উজ্জ্বল শিখা । 

ইব্‌ন জারীর (র) বলেন, আবূ কুরাইব রে) ....ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত। 
নিনি লন, (পর্বো। শয়তানগণব জনা শূন্য আকাশে বসার স্তান ছিল এবং তাহারা 


Contents 


৪8০০ তাফসীরে ইব্‌ন কাছীর 


ওহী শুনিতে পাইত। তখন নক্ষত্রসমূহ স্থানান্তর করা হইত না এবং শয়তানগণের 
প্রতিও নিক্ষেপ করা হইত না। তাই তাহারা ওহী শুনামাত্র পৃথিবীতে চলিয়া আসিত 
এবং মূল কথার সহিত অসংখ্য কথা বাড়াইয়া লইত। আর যখন রাসূলে করীম (সা) 
নবী হিসাবে প্রেরিত হইলেন, তখন হইতে তাহারা কোথাও বসিলেই জলন্ত শিখা 
আসিয়া তাহাদিগকে জ্বালাইয়া দেয় । ইহাতে তাহারা সংবাদ সংগ্রহে বাধাপ্রাপ্ত হইল। 
এই অভিযোগ তাহারা (স্বীয় দলপতি) ইবলীসের নিকট উত্থাপন করিলে সে মন্তব্য 
করিল, “নিশ্চয় কোন নতুন বিষয় ঘটিয়াছে।” সুতরাং (এই রহস্য উদ্ঘাটনের জন্য) 
সে তাহার (তদন্তকারী) দল প্রেরণ করিল। তাহারা (তদন্তকার্ষের এক পর্যায়ে) গিয়া 
দেখে নবী করীম (সা) দুইটি খেজুর পর্বতের মধ্যবর্তী স্থানে দীড়াইয়া সালাত আদায় 
করিতেছেন । ওকী“ বলেন, ইহার অর্থ খেজুর বাগানের অভ্যন্তরে । ইহার পর তালরা 
ইবলীসের নিকট প্রত্যাবর্তন করিয়া সংবাদ দিলে সে বলিল, ইহাই মুল রহস্য । সূরা 
জিন্নের নিম্নবর্তী আয়াতসমূহের তাফসীরে এই সম্পর্কে বর্ণিত হাদীসসমূহে বিস্তারিত 
আলোচনা আসিতেছে । জিন জাতি বলিল ঃ 


পপ 
sso 2 2৮৫ রক ক হিরু নাক পর # eb ee eee শত ক কা ser 


sore Ow 


li নি না nl ১০ ও ০০০ 


আর আমরা আকাশের (সংবাদসমূহ) অনুসন্ধান করিতে চাহিয়াছিলাম, তখন 
উহাকে শক্ত প্রহরী ও শিখাতে পরিপূর্ণ পাইলাম । আর (পূর্বে) আমরা শ্রবণযোগ্য 
স্থানসমূহে (সংবাদ) শুনিবার জন্য বসিয়া থাকিতাম। কিন্তু বর্তমানে যে কেহ শুনিতে 
চায়, সে নিজের জন্য একটি শিখা প্রস্তুত পায় । আর আমরা জানি না যে, বিশ্ববাসীকে 
কষ্ট দেওয়াই উদ্দেশ্য, নাকি তাহাদের প্রভু তাহাদিগকে হেদায়েত করিতে চাহিয়াছেন। 


9 AL Ad »৫৫ 72৫৫ 5 পাঠ 87 
os চিন রানি 84৫৬, (১১) 
| ০৯ 
5৩540 
০029 BIG Bis (7) 


OOS 401 1615 (১$) 


Contents 


সুরা সাফ্ফাত | ৪০১. 
beso Is EYES OC) 

ও৫744৬6 ৮6 ৫6518 (০) 

১৫551 ঠোট (১ 


€ পাও পি 4 
০৩১৯৩ শি (১9) 
551556৮8 পর গত পঠিত Drs 
০০১৮৫ 21১8 5555/226 (১5) 
১১. উহাদিগকে জিজ্ঞাসা কর, উহাদিগকে সৃষ্টি করা কঠিনতর, না আমি অন্য 
আঠাল মৃত্তিকা হইতে । 
১২. তৃমি তো বিস্ময় বোধ করিতেছ, আর উহারা করিতেছে বিদ্রুপ । 
১৩. এবং যখন উহাদিগকে উপদেশ দেওয়া হয় উহারা তাহা গ্রহণ করে না। 
১৪. উহারা কোন নিদর্শন দেখিলে উপহাস করে 
১৫. এবং বলে, ইহা তো এক সুস্পষ্ট যাদু ব্যতীত আর কিছুই নহে। 
১৬. আমরা যখন মরিয়া যাইব এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইব, তখনও 
কি আমাদিগকে পুনরুখিত করা হইবে ? 
১৭. এবং আমাদিগের পূর্বপুরুষদিগকেও ? 
১৮. বল, হ্যা, এবং তোমরা হইবে লাঞ্ছিত । 
১৯. ইহা একটি মাত্র প্রচন্ড শব্দ-আর তখনই উহারা প্রত্যক্ষ করিবে। 
তাফসীর ঃ এখানে আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন যে, পুনরুথানে অবিশ্বাসী, এই 
লোকদিগকে আপনি জিজ্ঞাসা করুন, সৃষ্টিগত দিক দিয়া কাহারা শক্তিশালী ? তাহারা ? 
নাকি আকাশ-পৃথিবী এবং উহাদের মধ্যস্থিত ফেরেশতা, শয়তান ও অন্যান্য বৃহৎ 
সৃষ্টিসমূহ ? | 
ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত ক্রোআত মতে 131১ ১71 এর স্থলে ০৯ ₹1 
(১১১5 হইবে । (অর্থ একই)। 
প্রকৃতপক্ষে তাহারাই স্বীকার করে যে,.এই সকল সৃষ্টি তাহাদের চেয়ে অধিক 
মজবুত ৷ বাস্তবে যদি উহাই হইয়া থাকে, তবে পুনরুথানকে তাহারা অস্বীকার করে 


ইব্‌ন কাছীর-_৫১ (৯ম) 


Contents 


৪০২ তাফসীরে ইব্ন কাছীর 


কেন ? অথচ তাহারা যে বিষয় অস্বীকার করিতেছে, ইহা হইতে কত বৃহৎ সৃষ্টিসমূহ 
সানা UU CT CR EO UNS নানান 1 


ed 


কাওসার রানির 20h 
ব্যাপার; কিন্তু অধিকাংশ লোকই উহা বুঝে না। 

২১% ০৯৮ ১৯ 08৫৯ 0 অত:পর বর্ণনা করেন যে, আমি তাহাদিগকে অতি 
আঠালো মাটি হইতে সৃষ্টি করিয়াছি। আর উহা হইল আঠাল মাটি। 

মুজাহিদ, সাঈদ ইবৃন জুবাইর ও যাহ্হাক রে) বলেন, উহা এ উত্তম মাটি, যাহার 
একটি অংশকে অপর অংশের সহিত ভালভাবে মিশানো হইয়াছে। 

ইব্‌ন আব্বাস (রা) ও ইকরিমা (র) বলেন £ পানি ও কাদা মাটি একত্রে 
মন্থনকৃত। কাতাদাহ (র) বলেন £ যে মাটিকে হাত দিয়া মিশানো হইয়াছে। 

১ ৮০59 ৩৯০ ৫ অর্থাৎ হে মুহাম্মদ (সা)! আপনি তো বরং ধ্বংসের পর 
দেহকে পুনরায় জীবিত করার মত আশ্চর্যজনক বিষয়াবলী সম্বন্ধে আল্লাহ্‌ তা'আলার 
পক্ষ হইতে সংবাদ পাওয়ার পর ইহাতে পুর্ণ বিশ্বীস স্থাপন করিয়াছেন এবং এই 
অবিশ্বাসী লোকদের মিথ্যাচারে বিস্মিত হন আর তাহারা ইহার সম্পূর্ণ বিপরীত । আপনি 
এই সম্পর্কে যাহা বলিতেছেন, তাহারা উহাকে ডাহা মিথ্যা মনে করিয়া উপহাস করে। 

কাতাদাহ (র) বলেন £ মুহাম্মদ (সা) আশ্চর্য বোধ করেন, আর আদম সন্তানের 
ভ্রান্ত লোকগণ উপহাস করে। 


ডেকা কা ভে 


25 9 আর যখন তাহারা এ ব্যাপারে সুস্পষ্ট কোন দলীল নিদর্শন দেখে তখন 


2:৮১... মুজাহিদ ও কাতাদাহ রে) বলেন £ অর্থাৎ ঠাট্টা বিদ্বপ করে । 

১১১০ ৮১5 ia ৬! [4% আর বলে, আপনি যাহা লইয়া আগমন 
করিয়াছেন উহা পরিষ্কার যাদু বৈ কিছুই নহে। 

2151 38174 2555 211 51 (0৮০ Lbs L945, 15.% মৃত্যুর পর 
পুনরুজ্জীবনকে অসম্ভব ও মিথ্যা আখ্যায়িত করিয়া বলিত, মৃত্যুর পর মাটি ও অস্থিতে 
পরিণত হওয়ার পরও কি পুনরুথান ঘটিবে ? আমাদের পূর্ববর্তী পিতৃ-পুরুষগণ 
টাটা রিনা বিনা তাহদেরও কি একই অবস্থা হইবে? 

১৩১৯১ 1 ১:19 75 ৫$ অর্থাৎ হে মুহাম্মদ সো)! আপনি বলুন, হা। মৃত্তিকা এবং 
অস্থিতে পরিণত হওয়ার পরও কিয়ামত দিবসে তোমাদের পুনরুথান ঘটিবে। তখন 
আল্লাহ্‌র ক্ষমতার নিকট তোমরা অত্যন্ত অপমানিত ও লাঞ্কিত হইবে । 


Contents 


সূরা সাফ্ফাত ৪০৩ 


অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ৪ 4১,২444, 

প্রত্যেকেই তাহার নিকট অত্যন্ত নগণ্য হিসাবে উপস্থিত' হইবে । তিনি আরও 
বলিয়াছেন £ 

-১:১৯1১১৫৭ ০৬1৯ আদ ৬৫০ ১5০৪5০02191? 
যাহারা অহংকার করিয়া আমার এবাদত হইতে বিরত থাকিবে, অচিরেই তাহারা 
লাঞ্ছিত হইয়া জাহান্নামে প্রবেশ করিবে । 

০১১১১19055৮ ৪১৯৩ এ৬ (2.5 অর্থাৎ উহা তো আল্লাহ্‌র একটি 
আদেশ মাত্র । পৃথিবী হইতে নির্গত হইয়া আসার জন্য একটি মাত্র ডাক দিবেন। আর 
সাথে সাথে সকলেই তাহার সম্মুখে আসিয়া দণ্ডায়মান'হইয়া কিয়ামতের ভয়ংকর দৃশ্য 
দেখিতে পাইবে । ৮151 «111১ 

owl! 2% 10 ৬৬ (6 ১1282 (Y. 


2 ১1 2427) ১2৫) ৫ 
ORNL 2G (1) 
০২০১৫৫৪৪4০৮ ess (vv) 


০.৯৯4/59 dB PIES GS Cr (NY) 
59555 5%ি তে 


OO Se ৮১)/৮১225 (৫) 
ৃ পরার (০) 
০০১৮-০৫-2%1৪৬ (9 


২০. এবং উহারা বলিবে, দুর্ভোগ আমাদিগের! ইহাই তো কর্মফল দিবস । 

২১. ইহাই ফয়সালার দিন, যাহা তোমরা অস্বীকার করিতে । | 

২২. ফেরেশতাদিগকে বলা হইবে, একত্রিত কর যালিম ও উহাদিগের 
সহচরগণকে এবং উহাদিগকে যাহাদিগের ইবাদত করিত তাহারা- 

২৩. আল্লাহ্র পরিবর্তে এবং উহাদিগকে পরিচালিত কর জাহান্নামের পথে, 

২৪. অত:পর উহাদিগকে থামাও, কারণ উহাদিগকে প্রশ্ন করা হইবে : 


Contents 


8০৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


২৫. তোমাদিগের কী হইল যে, তোমরা একে অপরের সাহায্য করিতেছ না? 

২৬. বস্তুত সেইদিন উহারা আত্মসমর্পণ করিবে, 

তাফসীর £ কিয়ামতের দিন কাফিরগণ নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করিবে । 
তাহারা পরম্পর ধিক্কার দিতে থাকিবে এবং স্বীকার করিবে যে, তাহারা পৃথিবীতে স্বীয় 
আত্মার প্রতি অবিচার করিয়াছে । তাই যখন তাহারা কিয়ামতের বিভীষিকা স্বচক্ষে 
নিশি গহিন তলাতল কহে বার বাগিয়ে: 

zl a2 li 41: অথচ এঁ লজ্জা কোনই উপকারে আসিবে না। তখন 
কা নানান sl Lodi ays 
4১45১২5 ০,144 ইহাতো সেই ফায়সালার দিনক্ষণ, যাহাকে তোমরা মিথ্যা ও অসম্ভব 
মনে করিতে । উহা তাহাদিগকে ভয়-ভীতি প্রদর্শনের জন্য বলা হইবে । আর মু'মিনগণ 
হইতে কাফেরগণের অবস্থান পৃথক করিয়া লইবার জন্য আন্মাহ্‌ তা'আলা 
ফেরেশতাদিগকে আদেশ করিবেন। তাহাদের পুনরুথান ও সমাবেশ যাহাতে একই 
স্থানে না হয় সেই উদ্দেশ্যে আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ঃ 
UAL (9১4৫ ৮৭৩১৫31১511 ১2 tial 

নু'মান ইব্‌ন বশীর (রা) বলেন £ ১৫219১! অর্থ কাজে-কর্মে তাহাদের সহিত 
সামঞ্জস্যপূর্ণ লোকজন । 

ইব্‌ন আব্বাস (রা), সাঈদ ইব্‌ন জুবাইর, ইকরিমা, মুজাহিদ, সুদ্দা, আবূ সালিহ, 
আবুল আলিয়া এবং যায়েদ ইবৃন আসলামও উপরোক্ত অভিমত ব্যক্ত করিয়াছেন। 

সুফয়ান সাওরী (র) উমর ইব্‌ন খাত্তাব (রা) হইতে বর্ণনা করেন £ 4219১ অর্থ 
সহকর্মীগণ ৷ উমর (রো) হইতে উপরোক্ত সূত্রে শারীক (র) বর্ণনা করেন যে, +29১ 
অর্থ ৮$_২৮:%1 অর্থাৎ সমচরিত্রের অধিকারী । তিনি আরও বলেন ঃ কিয়ামতের দিন 
ব্যতিচারীগণ ব্যভিচারীদের সহিত সূদখোরগণ সৃদখোরগণের সহিত ও মদ্যপানকারীগণ 
মদ্যপানকারীদের সহিত আসিয়া একত্রিত হইবে । 

খুশাইফ রে) মিকসাম রে)-এর মাধ্যমে ইব্ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন £ 
+৯1)1 অর্থ ++%-5 স্ত্রোগণ)। তবে এই বর্ণনাটি অপ্রসিদ্ধ। তাহার প্রসিদ্ধ বর্ণনা 
প্রথমটিই। যেমন তাহার উদ্ধাতিতে মুজাহিদ ও সাঈদ ইব্‌ন জুবাইর উল্লেখ করিয়াছেন 
যে, +৯131 অর্থ 46০১৪ অর্থাৎ সঙ্গী-সাথী ও বন্ধু-ান্ধবগণ 

| ৩১১ ১০ ০১১১১, 4444 অৰ্থাৎ মূর্তি-দেবতা এবং আল্লাহ্‌ ব্যতীত অন্যান্য 


যাহাদিগকে তাহারা ইলাহ সাব্যস্ত করিয়া লইয়াছিল, তাহাদের সকলকেই একত্রে 
উঠানো হইবে । 


Contents 


সূরা সাফ্‌ফাত ৪০৫ 


এনেল LOI 
LE al Cas eis Lise pays se alii A 
li 5২৯ 
আমি কিয়ামত দিবসে তাহাদিগকে অন্ধ, বোবা ও বধির করিয়া মুখের উপর ভর 
দেওয়াইয়া উঠাইব ৷ তাহাদের বাসস্থান হইবে দোষখ ৷ উহা যখনই কিছু নিস্তেজ হইতে 
থাকিবে, তখনই তাহাদের জন্য আরও সতেজ করিয়া দিব। 

১১১০1 ১৮৪৪৪ অর্থাৎ তাহাদিগকে যথাস্থানে, দণ্ডায়মান রাখ, যতক্ষণ না 
তাহারা ইহলৌকিক কৃতকর্ম ও কথাবার্তা সম্পর্কে জিজ্ঞাসিত হইবে। যাহ্হাক ইব্‌ন 
আব্বাস রো) হইতে বর্ণনা করেন ঃ ইহার মর্ম হইল, ইহাদিগকে আবদ্ধ করিয়া রাখ । 
কেননা, তাহাদের নিকট হইতে হিসাব লওয়া হইবে । 

ইব্‌ন আবূ হাতিম (রা) বলেন, আমার পিতা আনাস ইব্‌ন মালিক (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, রাসূলে করীম (সা) ইরশাদ করিয়াছেন £ কেহ কাহাকেও কোন 
থাকিবে । পা তাহার সহিত বিশ্বাসঘাতকতা করিবে, পা তাহাকে ছাড়িয়া চলিয়া 
| জারা সার COON রা HEV COVE TE বারা 
করিলেন ৪ bt LEST AGL 

লইস ইব্‌ন আবূ সুলাইম হইতে ইমাম তিরমিযী(র)ও এই হাদীসটি বর্ণনা 
করিয়াছেন এবং ইব্‌ন জারীর (র) .....আনাস (রা) হইতেও “মারফু’ হিসাবে বর্ণনা 
করিয়াছেন। - 

আব্দুল্লাহ্‌ ইব্‌ন মুবারক (র) বলেন £ আমি উসমান ইবৃন যায়েদকে বলিতে 
শুনিয়াছি, সর্বপ্রথম মানুষকে তাহার সঙী-দামীগণ সমষে জিজ্ঞাসা করা হইবে যে, 
তাহারা কেমন লোক ছিল। 

অত:পর ভয়-ভীতি ও ধমকি স্বরূপ তাহাদিগকে বলা হইবে, 2$১-০33 3 1105 
তোমাদের কী হইল যে, একজন অপরজনকে সাহায্য করিতেছ না ? তোমরা মনে 
করিতে যে, 84 

Lis Rl ৩ অর্থাৎ এ দিন তাহারা আল্লাহ্‌র সিদ্ধান্তের প্রতি 
আনুগত্য করিতে বাধ থাকি। তাহাদের বির্োধিতা ফরিবার কোনই ক্ষমতা থাকিবে 
না। পারিবে না কোথাও আত্মগোপন করিতে । ₹151 41 ূ 


Fn 


Contents 


৪০৬ তাফসীরে ইব্ন কাছীর 
০৫৯7৫৯4৩ বি (৭) 

১৪ ৬7$১256 0) 

8৪৮ 5 (৭) 

০৫৪৮ ৫ 80৫9১৩৮৩৪৫৫ 09 
XG EIS KES rv 

LEE HEEL OY 

২58: EG ৫ (শা) 


৩৭ 


০৫ পট 8 & 1৫৫ (5) 

শী 20115219174 0০) 
9৬৯১৫৫] 82461658৫৮০) 
০৫7/2/$62৬৮ 5৩৫ ৮9 


২৭. এবং উহারা একে অপরের সামনাসামনি হইয়া জিজ্ঞাসাবাদ করিবে-__ 
| ২৮. উহারা বলিবে, তোমরা তো তোমাদিগের শক্তি লইয়া আমাদিগের নিকট 

আসিতে । 

২৯. তাহারা বলিবে, তোমরা তো বিশ্বাসীই ছিলে না, 

৩০. এবং তোমাদিগের উপর আমাদিগের কোন কর্তৃত্ব ছিল না; বস্তুত 
তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায় ৷ 

৩১. আমাদিগের বিরুদ্ধে আমাদিগের প্রতিপালকের কথা সত্য হইয়াছে; 
আমাদিগকে অবশ্যই শাস্তি আস্বাদন করিতে হইবে । . 

৩২. আমরা তোমাদিগকে বিভ্রান্ত করিয়াছিলাম, কারণ আমরা নিজেরাও 
ছিলাম বিভ্রান্ত । 


Contents 


সুরা সাফ্ফাত ৪০৭ 


৩৩. উহারা সকলেই সেইদিন শাত্তির শরীক হইবে । 

৩৪. অপরাধীদিগের প্রতি আমি এইরূপই করিয়া থাকি । 

৩৫. উহাদিগের নিকট ‘আল্লাহ্‌ ব্যতীত কোন হইলাহ্‌ নাই’ বলা হইলে উহারা 
অহংকার করিত 

৩৬. এবং বলিত, আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদিগের ইলাহগণকে 
বর্জন করিব ? 

৩৭. বরং সে তো সত্য লইয়া আসিয়াছে এবং সে সমস্ত রাসূলদিগকে সত্য 
বলিয়া স্বীকার করিয়াছে। 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন যে, কাফেরগণ কিয়ামতের মাঠে একজন 
অপরজনকে ধিক্কার দিতে থাকিবে; যেমন দোযখের মধ্যেও তাহারা বাদ-বিসম্বাদ 
করিতে থাকিবে । পবিত্র কুরআনের অন্যত্র আছে ঃ 


ঠেত ০০৯৩০4০০০০০ ff er er UO fe GBH 2 of ৮5৮26 7-609 see sos ee 
eT a, OE Ea BO 


8৮ ৮ wr ew 


দুর্বলগণ অন্ত) সবি সিরা বারি খান রি আমরা 
তোমাদের অনুগত ছিলাম । এখন তোমরা আমাদের উপর হইতে দোযখের কিছু কষ্ট 
লাঘব করিতে পারিবে ? মাতব্বরগণ (উত্তরে) বলিবে, আমরা সকলেই তো ইহাতে 
(নিক্ষিপ্ত হইয়া) আছি। আল্লাহ্‌ তো বান্দাগণের ব্যাপারে ফায়সালা করিয়া ফেলিয়াছেন। 
অন্যত্র আছেঃ 


Dati Ha En ++ পিক ১:5৯ 1৩৯১ 


গা রি কা কা কাত 


ক তু ৮9 ৮ 


94645105828: চি ১2১11 bhatt ০১228 
5751 (৮1217111157 sid Ls Gl AES Lil Sl 
3 sail LY os Us (১৬৫ ১2 sliel 4 ISLEY 

আর যদি আপনি এ সময়ের অবস্থা দেখেন, (তখন এক ভয়াবহ দৃশ্যের অবতারণা 
হইবে) যখন অনাচারীগণকে তাহাদের প্রভুর সম্মুখে দাড় করানো হইবে । তখন একজন 


অপর জনের উপর কথা চাপাইবে । (পৃথিবীতে) যাহাদিগকে দুর্বল (অনুগত) মনে করা 
হইত, তাহারা মাতব্বরদিগকে বলিবে যে, তোমরা না হইলে (বাধা না দিলে) আমরা 


Contents 


৪০৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


অবশ্যই মু'মিন হইয়া যাইতাম। (ইহাতে) মাতব্বরগণ অনুগতদিগকে বলিবে; সঠিক 
পথের সন্ধান আসিবার পরও কি আমরা তোমাদিগকে উহা হইতে বারণ করিয়াছিলাম? 

₹ তোমরাই ছিলে অপরাধী । অত:পর অনুগতগণ মাতব্বরগণকে বলিবে, বরং 
তোমাদের রাত দিনের প্রচেষ্টাই (আমাদিগকে বাধা প্রদান করিয়াছিল)। তোমরা 
আদেশ করিতে যেন আমরা আল্লাহ্‌র সহিত কুফ্রি করি এবং তাহার সহিত অপরকে 
অংশীদার সাব্যস্ত করি। আর যখন তাহারা আযাব দেখিতে পাইবে, তখন লজ্জা এ 
গোপন রাখিবে ! আর আমি কাফেরগণের গর্দানে বেড়ি লাগাইয়া দিব । তাহারা যেমন 
করিয়াছিল তেমনি বিনিময় দেওয়া হইবে । 

Selle Gils mii £51 এখানেও অনুরূপ বাক-বিতন্ডার কথা উল্লেখ 
করা হইয়াছে। ইহার অর্থে যাহ্‌হাক (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, 
অনুগতগণ মাতব্বরগণকে বলিবে, আমরা তো পৃথিবীতে দুর্বল ছিলাম, আর তোমরা 
সবল । তাই তোমরা আমাদের উপর বল প্রয়োগ করিতে । 

মুজাহিদ (র) বলেন, ১০৮ ১০ অর্থ ১11 ১০ অর্থাৎ সত্য পথে প্রতিবন্ধক 
হইয়া দীড়াইতে । ইহা কাফেরগণ শয়তানদিগকে বলিবে। 

আর কাতাদাহ (র) বলেন ৪ মানব জাতি জীনদিগকে বলিবে, 1১57335১531 
rl ১০ অর্থাৎ তোমরা আমাদের কল্যাণের পথে বাধা হইয়া আসিতে এবং 
আমাদিগকে উহা হইতে বিরত রাখিতে । 

সুদ্দী (র) ইহার মর্ম সম্বন্ধে বলেন ৪ তোমরা সত্যের পথে বাধা হইয়া দীড়াইতে 
এবং বাতেল ও মিথ্যাকে সাজাইয়া আমাদের সম্মুখে উপস্থিত করিতে আর সত্য হইতে 
বিরত রাখিতে । 

হাসান (র) বলিয়াছেন ঃ আল্লাহ্‌র শপথ! কাফেরগণ কোন কল্যাণকর কাজ করিতে 
উদ্যত হইলেই শয়তানগণ তাহাদের সম্মুখে উপস্থিত হইয়া বাধা সৃষ্টি করিত। 

ইব্‌ন যায়েদ (র) বলিয়াছেন £ ইহার মর্ম হইল, তোমরা আমাদের এবং কল্যাণের 
মধ্যে প্রতিবন্ধক হইয়া থাকিতে এবং ঈমান, ইসলাম ও সৎকর্ম হইতে আমাদিগকে 
বারণ করিতে । 


ইয়াধীদ রিশ্ক (র) বলিয়াছেন ৪ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর পথে বাধা হইয়া 
থাকিতে । 


খুসাইফ (র) বলেন £ শয়তান ডান দিক দিয়া আসিত। 


ইকরিমা (র) বলিয়াছেন ৪ যেদিকেই আমরা নিরাপদ মনে করিতাম সেদিক দিয়াই 
আসিতে । 


Contents 


সূরা সাফ্‌ফাত ‘80৯ 


১০ [১১৮৫5 ০] 5 15405 মানব-দানবের পথ-ভ্রষ্ট নেতাগণ অনুগতদিগকে 
বলিবে, তোমাদের ধারণা সঠিক নহে; বরং তোমাদের অন্তরই ঈমান গ্রহণে অনিচ্ছুক 
ছিল এবং গুনাহ ও কুফরী গ্রহণের উপযুক্ত ছিল। 

১77 9৪ লন 0 ও 1৫ [৫ অর্থাৎ আমরা যে তোমাদিগকে কুফরীর দিকে 
আহ্বান করিয়াছি, উহার সত্যতার পক্ষে তোমাদের নিকট কোন প্রমাণ নাই। 

৬১৮৮০ (২৮৪ ১৫ এ: বরং তোমাদের মধ্যে নাফরমানী এবং সত্য লংঘন ঘন করার 
প্রবণতা ছিল; তাই আমাদের আহ্বানে সাড়া দিয়াছ এবং নবীগণ যথেষ্ট দলীল 
নিদর্শনসহ যে সকল সত্য বিষয় নিয়া তোমাদের নিকট উদ্থিত হইয়াছিলেন তোমরা 
উহা পরিত্যাগ করিয়াছ ও তাহাদের বিরোধিতা করিয়াছ। 

05502 1052) 0৮5৪ 085 ওঁ ক্ষমতাধর মাতব্বরগণ অনুগতদিগকে 
বলিবে, আল্লাহ্‌র ঘোষণা আমাদের ব্যাপারে সত্য বলিয়া প্রমাণিত হইয়াছে । নিশ্চয় 

$155,415 তোমাদিগকে ভ্রান্ত পথে আহ্বান করিয়াছি । 

০৯৬ [84 0 অর্থাৎ আমরা নিজেরাও ভ্রান্ত, ছিলাম । আর উহার প্রতি 
তোমাদিগকেও আহ্বান করিলে তোমরা উহা গ্রহণ করিয়াছ। 

০১২৯১:১০ ৯৯] ও ১০২৮৪ ৯৫৪ অর্থাৎ তাহারা সকলেই কর্ম অনুযায়ী 
দোযখের শাস্তি ভোগ করিবে। 

38২ 5 হস 20 ৮10519 (৫4 অর্থাৎ পৃথিবীতে যখন 
তাহাদিগকে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ কালিমা পড়ার কথা বলা হইত, তখন অভিমান 
করিয়া অস্বীকৃতি জানাইত । 

ইবৃন আবু হাতিম (র) বলেন, উবাইদুল্লাহ্‌ ইব্ন আখি ইব্ন ওহব (র) ..... আবু 
হুরায়রা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলে করীম (সা) ইরশাদ করিয়াছেন $ 
যতক্ষণ না মানুষ 'লা ইলাহা ইন্ুল্লাহ' পড়িবে ততক্ষণ আমি লড়াই চালাইয়া যাইবার 
জন্য আদিষ্ট হইয়াছি। সুতরাং যে কেহ এই কালিমা পড়িবে, সে আমার পক্ষ হইতে 
জান-মালের নিরাপত্তা লাভ করিবে । তবে এমন কোন অপরাধ সংঘটিত হইলে যাহার 
উপর ইসলামের কোন বিধান রহিয়াছে তাহা হইলে ভিন্ন কথা এবং তাহার হিসাব 
আল্লাহ্র নিকট । 

উপরোক্ত আয়াতে একটি জাতির দিকেও ইঙ্গিত করা হইয়াছে; যাহারা দাস্তিকতা 
দেখাইয়া কালিমা প্রত্যাখ্যান করিয়াছিল । 

ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আমার পিতা .... আবুল আ'লা (রে) হইতে বর্ণিত । 
তিনি বলেন, কিয়ামতের দিন ইয়াহুদীগণকে উপস্থিত করিয়া জিজ্ঞাসা করা হইবে, 


ইব্‌ন ঝাছীর__৫২ (৯ম) 


Contents 


8১০. | তাফসীরে ইব্‌ন কাছীর 


“তোমরা কাহার ইবাদত করিতে ?” তাহারা বলিবে “আল্লাহ্‌র এবং উযাইর (আ)-এর 
ইবাদত করিতাম।” তখন বলা হইবে, “ইহাদিগকে বাম দিকে লইয়া যাও।” ইহার 
পর নাসারা (খুন্টান)গণকে হাজির করিয়া প্রশ্ন করা হইবে, “তোমরা কাহার বন্দেগী 
করিতে ?” উহারা বলিবে, “আল্লাহ্‌ এবং মসীহ্‌ (আ)-এর বন্দেগী করিতাম।” বলা 
হইবে “ইহাদিগকেও বাম দিকে লইয়া যাও।” অত:পর মুশ্রিকদিগকে (অংশীবাদী) 
উপস্থিত করিয়া জিজ্ঞাসা করা হইবে, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ অর্থাৎ এই কলিমা পড় । 
তখন তাহারা দান্তিকতার সহিত উহা প্রত্যাখ্যান করিবে । এইভাবে তিনবার উপস্থাপন 
ও প্রতিবারই প্রত্যাখ্যাত হইবে । তখন আদেশ হইবে, ইহাদিগকে বাম দিকে লইয়া 
যাও। আবু নাধ্রা বলেন £ তখন তাহারা পাখি হইতেও অধিক গতিতে চলিতে 
থাকিবে । আবুল আলা" বলেন, অত:পর সর্বশেষে মুসলমানগণকে উপস্থিত করা হইবে 
এবং তাহাদিগকে প্রশ্ন করা হইবে, “তোমরা কাহার ইবাদত করিতে”? তাহারা 
বলিবে, “আমরা আল্লাহ্‌ তা'আলার ইবাদত করিতাম |” বলা হইবে, তাহাকে দেখিলে 
চিনিতে পারিবে কি ? উত্তর আসিবে, হ্যা! পুনরায় জিজ্ঞাসা করা হইবে, “তোমরা 
তাহাকে কি করিয়া চিনবে ? অথচ ইতিপূবেং আর কখনও প্রত্যক্ষ কর নাই। উত্তর 
হইবে, “অবশ্যই চিনিব। কেননা তাহার মত দ্বিতীয় কেহ নাই।” তখন মহান ও 
মেহেরবান আল্লাহ্‌ তা'আলা নিজকে প্রকাশ করিবেন এবং মু'মিনগণকে মুক্তি দিবেন। 

০১১১০ ১০০০ (11 5901 09 2১1১8 রাসূলে করীম (সা)-এর দিকে 
ঈঙ্গিত করিয়া তাহারা বলিত, এই উন্মাদ কবির কথায় কি আমরা নিজেদের এবং পূর্ব 
পুরুষগণের মাবুদের পূজা পরিত্যাগ করিব ? আল্লাহ্‌ তাআলা তাহাদের এই উক্তিকে 
মিথ্যা আখ্যায়িত করিয়া প্রতিদান স্বরূপ বলিতেছেন 8:21 215 ৫$ অর্থাৎ তিনি যে 
আল্লাহ্‌র পক্ষ হইতে একটি পূর্ণাঙ্গ শরীয়ত লইয়া আসিয়াছেন, উহা যথাযথই সঠিক । 

০1:41 5০০ অর্থাৎ আল্লাহ্‌ তাআলার পবিত্র গুণাবলী ও সরল-সঠিক পথ 
সম্বন্ধে পূর্ববর্তী নবী-রাসূলগণ যে সংবাদ দিয়াছেন, তিনি উহাকে সত্য বলিয়া স্বীকৃতি 
দিয়াছেন এবং তাহাদের মত তিনিও শরীয়তের যাবতীয় বিষয়াদি সম্পর্কে সং 
দিয়াছেন । অন্যত্র আছে ঃ 4125০511055 5৪ 0০%1 41008%05 

আপনার পূর্ববর্তী রাসূলগণকে যাহা বলা হইত আপনাকেও উহাই বলা হইতেছে। 


SAID TH C0) 
& ৫ ৫১45 ১26৩4 A (7৭) 


Contents 


বানি, ৪১৯ 


IES (6) 
৩০৫86 RIS | (£) 

052 এ 

০৮ 8৫) 

| 00235425352 dE (££) 

isi 3b Rk EB (60) 
০৫১] ॥ 560৫ (£5) 
০৫১৫৪০৪45৩৫ (৫9 


0০25 55191 ৮৪১ ৯6১5 (24) 
৩৯৫%/৫56 (6৭) 


৩৮. তোমরা অবশ্যই মর্ম্তুদ শাস্তির আদ্বাদ গ্রহণ করিবে। 

৩৯. এবং তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল পাইবে 

৪০. তবে তাহারা নয় যাহারা আল্লাহ্‌র একনিষ্ঠ বান্দা । 

৪১. তাহাদিগের জন্য আছে নির্ধারিত রিয্ক-_- 

8২. ফলমূল; এবং তাহারা হইবে সম্মানিত, 

৪৩. সুখদ-কাননে 

৪৪. তাহারা মুখামুখি হইয়া আসনে আসীন হইবে । 

৪৫. তাহাদিগকে ঘ্ৃরিয়া ঘুরিয়া পরিবেশন করা হইবে বিশুদ্ধ সূরাপূর্ণ পাত্রে । 
৪৬. শুভ্র উজ্জ্বল, যাহা হইবে পানকারীদিগের জন্য সুস্বাদু । 


Contents 


৪১২ তাফসীরে ইব্ন কাছীর 


৪৭. উহাতে ক্ষতিকর কিছুই থাকিবে না এবং উহাতে তাহারা মাতালও হইবে 
না। 
৪৮. তাহাদিগের সঙ্গে থাকিবে আনতনয়না, আয়ত লোচনা হুরীগণ । 


৪৯. তাহারা যেন সুরক্ষিত ডিম্ব । 

তাফসীর 8 ১১12305310৯ ৮০৪ ১215121১৮11 380511481 
আল্লাহ্‌ তা'আলা উক্ত আয়াতে প্রথমে গোটা মানব জাতিকে সম্বোধন করিয়া বলিতেছেন 
যে, তোমরা অতি পীড়াদায়ক শাস্তি ভোগ করিবে । আর ইহা হইবে প্রত্যেকের কৃতকর্ম 
অনুযায়ী । অত:পর ১০১] < ১ ৫1 বলিয়া তীহার প্রকৃত বান্দাগণের কথা 
পৃথক করিয়া লইয়াছেন। অর্থাৎ বান্দাগণ না কঠোর শাস্তি ভোগ করিবে, না হিসাব 
লওয়া হইবে তাহাদের নিকট হইতে তন্ন তন্ন করিয়া। বরং কিছু ছোট ছোট গুনাহ 
থাকিলে উহা মার্জনা করা হইবে এবং বর্ধিত করা হইবে তাহাদের সৎ ও ভাল 
কর্মসমূহকে দশ হইতে সাতাশ গুণ, বরং আল্লাহ্‌র ইচ্ছা মাফিক বহু গুণ বৃদ্ধি করিয়া 
দিবেন। অন্যত্র আছেঃ 


al 9:00 41- ১০০৯ ৮৪৫০০০০১১1০ ১০০1 
সময়ের শপথ! নিশ্চয় মানবমগ্ডলী ক্ষতির সম্মুখীন। তবে যাহারা ঈমান আনিবে 
এবং ভাল কাজ করিবে (তাহারা ক্ষতিগ্রস্ত হইবে না)। সূরা আছর 
বসি সত 


6 গা তি 


পি ০ [১:51 


শ্চিয় আমি মানব জাতিকে উত্তম আকৃতিতে সৃষ্টি করিয়াছি। অত:পর আমি 
তাহাকে অধ:পতিত হীন অবস্থার লোকগণ হইতে হীনতম করিয়া দেই। কিন্তু যাহারা 
ঈমান আনিয়াছে এবং সৎকর্ম করিয়াছে (তাহাদের জন্য অফুরন্ত পুরষ্কার রহিয়াছে)। 
আল্লাহ্‌ তা'আলা আরও বলেন ঃ 
851 50111725575 0685 05582046018 07901 58 ১ 50 
-৮১৯ ৮৪১৪০১০৭55৬ 
তোমাদের মধ্যে এমন কেহ নাই, যে ইহা অতিক্রম করিবে না। ইহা আপনার 


প্রভুর চূড়ান্ত সিদ্ধান্ত । অনন্তর আমি খোদভীরুদিগকে নাজাত দিব এবং অনাচারী 
লোকদিগকে নতজানু করিয়া উহাতে ছাড়িয়া দিব। 


Contents 


সূরা সাফ্‌ফাত ৪১৩ 


অপর আয়াতে আছে ৪ 
NL LIYE ILE dj 


প্রত্যেক ব্যক্তি নিজ কার্যাবলীর বিনিময়ে আবদ্ধ হইবে। তবে ডান পার্শ্বওয়ালাগণ 
[জান্নাতে থাকিবে] । 

৮1০ 3১১৮1 444 কাতাদাহ্‌ এবং সুদ্দী (র) বলেন ৪ ০১১ ৬১ অর্থ 
জান্নাত । অত:পর ইহার ব্যাখ্যায় বলা হইয়াছে 458 বিভিন্ন রকমের ফল। 

চি ১ আর তাহাদের সেবা করা হইবে। সুখ স্বাচ্ছন্দ্যে এবং আল্লাহ্‌র 

খ্য দানে পরিপূর্ণ থাকিবে। 


১:15 ১5415 | ০424 অৰ্থাৎ একজন অপর জনের মুখামুখী 
হইয়া চিরস্থায়ী জান্নাতে থাকিবে। মুজাহিদ রে) বলেন £ একজনের দৃষ্টি অপর জনের 
পিছন দিকে পড়িবে না। 

ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, ইয়াহয়া ইবন আবৃদক্‌ কাযওয়েনী (র).... যায়েদ 
ইব্‌ন আবূ আওফা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলে করীম (সা) 
আমাদের সম্মুখে উপস্থিত হইলেন এবং ১,5 ১১ ৫2 তিলাওয়াত করিয়া 
বলিলেন ৪ একজন অন্য জনের প্রতি দৃষ্টি করিবে। এই হাদীসটি প্রসিদ্ধ । 


12 (42৪ 3 ils sil sis fa ১০১০ le 51১ 


টস পালার রান ররর সাদার 
১০ ime 2 Al GLb SEL 24550 ১01১১411০১৮ 
০ 8১595 065 


তাহাদের চতুর্পার্থে শিশুরা সুরা ভর্তি গ্রাস, জগ ও পেয়ালা হাতে করিয়া প্রদক্ষিণ 
করিতে থাকিবে । ইহাতে তাহাদের মাথা ব্যথাও হইবে না, হুশও নষ্ট হইবে না। 

পৃথিবীর সুরায় সাধারণত মাথা ধরা, পেট ব্যথা-_যাহার ফলশ্রুতিতে মাতলামি বা 
সম্পূর্ণ বুদ্ধি বিলোপ হওয়া ইত্যাদি উপসর্গ দেখা দেয়। জান্নাতের 'সুরাকে আল্লাহ্‌ 
তা“আলা এ সকল উপসর্গ হইতে পবিত্র রাখিয়াছেন। 

১০৮ ১০ ০০45 ৬25 ৮৮ অর্থাৎ বন্ধ বা নিঃশেষ হইয়া যাওয়ার 
আশংকামুক্ত প্রবাহমান নদী হইতে সুরা সরবরাহ করা হইবে । 

ইমাম মালিক (র) যায়েদ ইব্ন আসলাম (র) হইতে বর্ণনা করেন ঃ প্রবাহমান শুভ্র 
সুরা অর্থাৎ উহার বর্ণ স্বচ্ছ, সুন্দর ও আকর্ষণীয় হইবে। দুনিয়ার শরাবের মত দেখিতে 


Contents 


8১৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


লাল, কাল, হলুদ বা ঘোলা হইবে না। কেননা, এই জাতীয় সুরা একটি সুরুচি সম্পন্ন 
অন্তরের নিকট ঘৃণ্য হইয়া থাকে। আর জান্নাতের সুরা হইবে চিত্তাকর্ষক । 

১১:11 ৪ উহা সুস্বাদু হইবে । আর সুস্বাদু হওয়া মানেই সুগন্ধী হওয়া । অথচ 
দুনিয়ার সুরা ইহার বিপরীত । ]১£ ({ % এ শরাব তাহাদের উপর ৫৫ এর প্রভাব 
(অর্থাৎ পেট ব্যথা) ফেলিতে পারিবে না। ইব্ন আব্বাস (রা) মুজাহিদ, কাতাদাহ্‌ ও 
ইব্‌ন যায়েদ বলেন, এ১ এর অর্থ পেট ব্যথা । যেমনটি জলীয় মাদকতার কারণে 
দুনিয়ার সুরায় হইয়া থাকে। 

কেহ বলিয়াছেন £ এখানে 4১2 অর্থ মাথা ধরা । ইব্ন আববাস রে) হইতেও 
অনুরূপ বর্ণনা আছে। কাতাদাহ্‌ (র) মাথা ধরা ও পেট ব্যথা উভয় অর্থই বর্ণনা 
সিল পারিনি সারদা রাগ ক TT 
এই মর্ম গ্রহণ করিয়াছেন । কবির ভাষায় 

93198 ৮৯১৬ 4 (১1৮3 ০০৫41 ০০19 10 

মদের বোতল আমাদের বুদ্ধিমত্তা নষ্ট করিতে লাগিল, এমনকি প্রথম বোতলটি 
প্রথম ব্যক্তিকেই মাতাল করিয়া দিল। 

. সাঈদ ইবৃন জুবাইর রে) বলেন ঃ বেহেশতী সূরায় অরুচিকর বা কষ্টদায়ক কিছুই 
থাকিবে না। 

আর মুজাহিদের মতটিই সঠিক । অর্থাৎ পেট ব্যথা । 

০৬১১০ (৫১০ 759 মুজাহিদ রে) বলেন ৪ তাহাদের জ্ঞান-বুদ্ধি নষ্ট হইবে না। 
ইব্‌ন আব্বাস (রা), মুহাম্মদ ইব্‌ন কা'ব, হাসান, আতা ইব্‌ন আবু মুসলিম খুরাসানী 
এবং সুদ্দী রে) প্রমুখও উক্ত মত প্রকাশ করিয়াছেন । 

যাহ্হাক (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, সুরার মধ্যে চারটি 
উপসর্গ আছে £ নেশা, ব্যথা, বমি ও প্রস্রাব। সুতরাং আন্রাহ্‌ তাআলা জান্নাতী সুরাকে 
এ সকল উপসর্গ হইতে পবিত্র বলিয়া ঘোষণা করিয়াছেন। 

৷ ৩1১০৪ ১১১০১ সেখানকার মহিলাগণ এমন পবিত্র হইবে যে, তাহারা 
আপন স্বামী ব্যতীত অন্যের প্রতি কখনও দৃষ্টি নিক্ষেপ করিবে না । ইব্‌ন আব্বাস (রা), 
মুজাহিদ, যায়েদ ইব্‌ন আসলাম, কাতাদাহ্‌, সুদ্দী (র) প্রমুখ এই অভিমত ব্যক্ত 
করিয়াছেন। 

০ সুন্দর চোখবিশিষ্ট। কেহ বলিয়াছেন, ইহার অর্থ মোটা চক্ষু । আসলে উভয়ের 
মর্ম একই ৷ কেননা মোটা ভাসা ভাসা চোখই সুন্দর ও নিলুষ বলিয়া অভিহিত করা 
হয়। 


Contents 


সূরা সাফ্ফাত ৪১৫ 


যখন যুলাইখা ইউসুফ (আ)-কে জেলখানা হইতে আনিয়া নিজ সমালোচনা- 
কারীণীগণের সম্মুখে উপস্থিত করিলেন এবং ইউসুফ (আ)-এর শ্রেষ্ঠত্ব ও মহত্ব 
স্বীকৃতি তাহাদের নিকট হইতে আদায় করিলেন, আর তাহার রূপ সৌন্দর্য প্রত্যক্ষ 
করিয়া তাহারা ভাবিতে লাগিল যে, ইনি ফেরেশতাকুলেরই একজন হইবেন, তখন 
যুলাইখা ইহাদের উদ্দেশ্যে বলিয়াছিলেন ঃ 


০৯৮54050585 25590 ১819455০2৮৬ 80158 

ইনিই এ ব্যক্তি, যাহাকে কেন্দ্র করিয়া তোমরা আমার নিন্দা চর্চা করিতে । আমি 
তাহাকে ফুসলাইয়াছিলাম । অথচ তিনি নিজেকে সামলাইয়া লইলেন। 

অর্থাৎ এত রূপ সৌন্দর্যের অধিকারী হইয়াও তিনি নিফলুষ ও পৃত-পবিভ্র এবং 
খোদাভীরু | কুরআনে বর্ণিত ১: ৯৯ এবং 31. 17১5 এর একই অর্থ। অর্থাৎ 
সুন্দর চোখের অধিকারীণি। তাই আল্লাহ্‌ তা'আলা জান্নাতী মহিলাদের সম্বন্ধে 
বলিয়াছেন, ১৮২০৮৮৮89১০ ১৮৭ ০০৭০৪ ৮5০1৯ এখানে আল্লাহ 
তা'আলা উজ্জ্বল বর্ণের সহিত “আকর্ষণীয় দেহের অধিকারীণি' আখ্যায়িত করিয়া 
হুরগণের বৈশিষ্ট্য বর্ণনা করিয়াছেন। 

ইবৃন আববাস (রা) হইতে আলী ইবৃন আবু তালহা বর্ণনা করিয়াছেন 431৭ 
9১:২৯: অর্থাৎ আবৃত'মুতি। 

কবি আবূ দাহবাল বলেন ঃ 


১১১২ ১৯৯১০০১৯০০৭ -৩১/ 1955 (১-২১ ৬৯৪ 

ডুবুরীগণ সাগর তলার খনিজ ধাতব হইতে যে স্বচ্ছ সুন্দর মুতি আহরণ করে, 
ইহারা এমনই ধরনের ফুলের কলি । 

হাসান (রে) বলেন £ ইহারা এমন স্থানে সংরক্ষিত যে, তাহাদিগকে কোন হস্ত স্পর্শ 
করে নাই। সুদ্দী (র) বলেন, যেমন ডিম্ব নিজ বাসায় আবৃত থাকে । 

সাঈদ ইবৃন জুবাইর (র) বলিয়াছেন, ডিমের ভিতরাংশ । . 

আতা খুরাসানী বলিয়াছেন, ডিমের যে হালকা আবরণটি উপরের খোসা এবং 
ভিতরের কুসুমের মধ্যবর্তী স্থানে থাকে, ইহার মতই স্বচ্ছ ও নরম এই হুরগণ । 


“৩১ ALS 2/4 223 sean IS (০.) 
৪ ® 
O এব 
9322 
® 
e 


০৩৪০৬১৪৫১৮৬ ৫ (০) 


Contents 


৪১৬ তাফসীরে ইব্‌ন কাছীর 
০৩৪৮০০০৮ এ ৫98 (০) 

০২০৯১ ৮ ৩ ৬০ ৬494, (০) 
০০১০ ৮545৬ (০6) 

০9১51 2৫৫0 ৮12 18$ (০০) 


25 পা রে 


£ 24/2 t Ate 
০9১৮৯৮৩৫৬০৪ ০৬ (০৭) 

2 { রর 2 2৬ পা পাঠ পাচ বত 
০০৮/০০। ০5 ৬৫ 75 হল 5 (০৮) 


& 65:2০ জো (০) 


৫5 পি 24 পা 1025 পরপর চর 
O ৬১০1৬ ৩, 1) 5525 ও. (০৭) 
:০৪৮৮1৮১০০৮৫১৫৮ (0) 
০6251 dal is iy, (1) 


৫০. তাহারা একে অপরের সামনাসামনি হইয়া জিজ্ঞাসাবাদ করিবে । 

৫১. তাহাদিগের কেহ বলিবে, আমার ছিল এক সংগী; 

৫২. সে বলিত, তুমি কি ইহাতে বিশ্বাসী যে, 

৫৩. আমরা যখন মরিয়া যাইব এবং আমরা মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইব 
তখনও কি আমাদিগকে প্রতিফল দেওয়া হইবে? 

৫৪. আল্লাহ বলিবেন, তোমরা কি তাহাকে দেখিতে চাও? 

৫৫. অত:পর সে ঝুঁকিয়া দেখিবে এবং উহাকে দেখিতে পাইবে জাহান্নামের 
মধ্যস্থলে; 

৫৬. বলিবে, আল্লাহর কসম! তৃমি তো আমাকে প্রায় ধ্বংসই করিয়াছিলে। 
‘৫৭. আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকিলে আমিও তো আটক ব্যক্তিদিগের 
মধ্যে শামিল হইতাম । 


Contents 


সূরা সাফ্‌ফাত ৪১৭ 


৫৮. আমাদিগের তো আর মৃত্যু হইবে না, 

৫৯. প্রথম মৃত্যুর পর এবং আমাদিগকে শাস্তিও দেওয়া হইবে না। 

৬০. ইহাতো মহা সাফল্য ৷ 

৬১. এইরূপ সাফল্যের জন্য সাধকদের উচিত সাধনা করা । 

তাফসীর ঃ আল্লাহ তা'আলা জান্নাতবাসী সম্বন্ধে বলিতেছেন যে, তাহারা সেখানে 
সুরা পানের অনুষ্ঠানে শয়ন শয্যায় ও পারস্পরিক মিলামেশা বৈঠকাদিতে অত্যন্ত 
জীক-জমকপূর্ণ খাটে একে অপরের মুখামুখি উপবিষ্ট হইয়া তাহাদের অতীত বর্তমান 
অবস্থা সম্পর্কে আলাপ-আলোচনা গল্প-সন্প করিতে থাকিবে এবং সেবকদল তাহাদের 
সম্মুখ দিয়া যাতায়াত করিবে এবং এমন উন্নত মানের খাদ্য ও পানীয় সামগ্রী আর 
পরিধান বস্তু নিয়া উপস্থিত হইবে যাহা কেহ কোন দিন দেখাতো দূরের কথা, ইতিপূর্বে 
কেহ শুনেও নাই । এমন কি কোন দিন কল্পনাও করে নাই। 

৩০১৪ ৮156 2 ++ 455৩ তাহাদের একজন বলিবে, পৃথিবীতে আমার 
একজন সাথী ছিল। মুজাহিদ রে) বলেন- 1১১১৪ (সাথী) অর্থাৎ শয়তান। আওফী (র) 
ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, '১*১৪ অর্থাৎ, এমন একজন মুশরিক লোক 
যাহার একজন মু'মিন অনুসঙ্গী পৃথিবীতে ছিল। মুজাহিদ ও ইবনে আব্বাস (রা) 
উভয়ের উক্তিদ্য়ের মধ্যে কোন বিরোধ নাই । কেননা শয়তান দুই প্রকারের হইয়া 
থাকে! জিন শয়তান মানুষের মনে ধোকা দেয়। আর মানুষ শয়তান বাহ্যিকভাবে 
লোকজনের কানে কথা পৌছায় । এইভাবে তাহারা একে অপরের সাহায্য করিয়া 
থাকে। 

অন্যত্র আছে- 7১১১০১৪] ২১১১১৯৯৪11৫ D2 তাহারা কথাকে 
সাজাইয়া একে অপরের প্রতি অবতীর্ণ করিয়া ধোকা দেয়। উভয় প্রকার শয়তানই 
ধোকা দিয়া থাকে৷ 

যেমন কুরআনে আছে ঃ 

nll ial be ১০৫] ১১০০ 5 ০০: বে Ali ১০০৩] 25 ০০০, 
তাহার কুমন্ত্রণার অনিষ্ট হইতে, যে সুযোগ মত আসে ও সরিয়া পড়ে, যে কুমন্ত্রণা 
দেয় মানুষের হৃদয়ে, জিন অথবা, মানুষের মধ্য হইতে । : 

এই জন্যই বেহেশৃতবাসীদের একজন বলিবে, পৃথিবীতে আমার একজন সাথী 
ছিল। 

০২৪৮৯ ০০৫ 4 ৮82 সে বিস্ময়ের সহিত মিথ্যা ও অসম্ভব মনে করিয়া 
বলিত, তুমি কি পুনরুজ্জীবন হিসাবে নিকাস ও বিচারের প্রতি বিশ্বাস রাখ । 


ইবৃন কাছীর-_৫৩ (৯ম) 


Contents 


8১৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


১০:১১ 04 05 5 10455 (5 5155 মুজাহিদ ও সুদ্দী রে) বলেন- 
০১:51 অর্থ 2১:42 হিসাব নেওয়া হইবে । ইব্‌ন আববাস (রো) ও মুহাম্মদ ইবৃন 
কা'ব কুরামী 2%:+,21 এর অর্থ বলিয়াছেন ঃ আমাদের বিনিময় দেওয়া হইবে। উভয় 
অর্থই বিশুদ্ধ। 

2১৮1০ ১ 3৯ 018 মু'মিন ব্যক্তি তাহার জান্নাতবাসী সাথীদেরকে বলিবে 
নর নান ভারা 

১11৮, ৮3 :০ 1১ ইবৃন আববাস (রা) সাইদ ইব্‌ন জুবায়ের, 
খালিদ আসরী, কাতাদা, সুদ্দী ও আতা খুরাসানী (র) প্রমুখ বলিয়াছেন ৮1: ৪ 
1 অর্থ দোযখের মধ্যভাগে । হাসান বস্রী ইহার অর্থে বলেন £ দোযখের 
অভ্যন্তরে যেন একটি জলন্ত শিখা । 

কাতাদা (র) বলিয়াছেন £ আমার নিকট ব্যক্ত করা হইয়াছে যে, সে যখন ঝাঁকি 
দিয়া তাহাকে দেখিবে তখন দেখিতে পাইবে, জাহান্নামবাসীর মস্তিষ্কের খুলি ফ্যানের 
ন্যায় লাফাইতেছে। আর উল্লেখ করা হইয়াছে যে, কা“ব আহ্বার (র) বলিয়াছেন £ 
জান্নাতে জানালা থাকিবে, যখন কোন জান্নাতবাস্ী তাহার কোন দোযখবাসীকে দেখিতে 
চাহিবে তখন এ জানালা দিয়া উকি মারিয়া দেখিতে পারিবে । ইহাতে তাহার অন্তরে 
্‌ ররর 10211 OVEN EEO 
করিয়া বলিবে £ আল্লাহর কসম! তোমার অনুসরণ করিলে তো আমাকে ধ্বংসের 
কাছাকাছি নিয়া যাইতে ১:১.৯। ১০4,42১ 8০৮3 9৩৭ যদি আমার প্রভু 
দয়া করিয়া আমাকে ঈমান ও তাওহীদের পথে পরিচালনা না করিতেন তাহা হইলে 
টি টিনা টাটা নারি 


“ee Oe ee Ore 


Us SEE CUE 008 HOHE; 
SALLI LN LEED LY LSU হা 
আল্লাহ তা‘আলা কর্তৃক মৃত্যুহীন ও শাস্তি মুক্ত চিরস্থায়ী জান্নাত বসবাস ও 
সম্মানজনক স্থানে অবস্থানের সুযোগ পাওয়ার কারণে আত্ম তৃপ্তির উদ্দেশ্যে মু'মিন ব্যক্তি 
বলিবে, আমাদের তো আর মৃত্যু হইবে না টগর মুহা গর গরং জমাদিগানে পাও 


দেওয়া হইবে না। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ ১১2] 55 ol 
২১: ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, আল্লাহ তা'আলা জান্নাত 
বাসীদিগকে বলিবেন-০১1-৮51১ 0০51254৯12৮: 914 তোমাদের কর্মফল 


Contents 


সূরা সাফ্ফাত ৪১৯ 


হিসাবে তৃপ্তি সহকারে পানাহার কর। এখানে (৪ এর অর্থ তাহারা সেখানে 
মৃত্যুবরণ করিবে না। এই ঘোষণা পাওয়ার পর তাহারা বলিবে ঃ 


১5557014115 41--5-25-51581 
হাসান বসরী (র) বলিয়াছেন, সকলেই জানে যে, মৃত্যু সুখ-শান্তি হইতে বিচ্ছেদ 


ঘটাইয়া দেয়, ইহা ভাবিয়া তাহারা উপরোক্ত বক্তব্য রাখিবে । তখন বলা হইবে, না: 
তোমাদের আর মৃত্যু হইবে না। তখন তাহারা বলিবে ঃ 
05511 0851519৯ ০8০] ৮১১০] ১১৬14115৯৩1 

কাতাদা (র) বলেন ঃ ইহা জান্নাতবাসীর কথা । আর ইব্ন জারীর বলেন ঃ ইহা 
আল্লাহর বক্তব্য । ইহার মর্ম হইল মানুষ যেন এই জাতীয় কর্মই করে, যাহা দ্বারা 
পরকালে অনুরূপ সুখ শান্তি ও সফলতা লাভ করিতে পারে । ৰ 

মুফাস্সিরগণ এই আয়াতের অধীনে বনী ইসরাঈলের দুই জন লোকের একটি 
যৌথ সম্পত্তি সংক্রান্ত ঘটনা উল্লেখ করিয়াছেন। ইব্‌ন জারীর (র) বলেন- ইসহাক 
ইব্‌ন ইবরাহীম ইব্‌ন জারীর ইব্‌ন শহীদ (র) ফুরাত ইবৃন সালাবা নাহরানী (র) হইতে 
বর্ণনা করিয়াছেন- দুইজন লোকের একটি যৌথ মালিকানা ছিল । এক সময় এই 
সম্পত্তির মূল্যমান আট হাজার দিনারে দীড়াইল। তাহাদের এক জনের পৃথকভাবে অন্য 
ব্যবসা ছিল এবং অপর ব্যক্তির আর কোন ব্যবসা ছিল না। একদিন ব্যবসায়ী ব্যক্তি 
তাহার সহযোগীকে বলিল, যেহেতু তোমার কোন ব্যবসা নাই, তাই এ সম্পত্তি 
তোমাকে ভাগ করিয়া দিয়া দিব। সুতরাং উহাকে ভাগ করিয়া চার হাজার দিনার 
করিয়া নিজ নিজ অংশ নিয়া নিল। 

ইহার পর ব্যবসায়ী লোকটি একজন মৃত ব্যক্তির একটি পরিত্যক্ত বাড়ী এক হাজার 
বাড়ীটি কেমন হইল? উত্তরে সে বলিল, অতি উত্তম? 

সেখান হইতে ফিরিয়া আসিয়া লোকটি বলিল, হে আল্লাহ্‌! আমার সহযোগী ভাই 
এই বাড়ীটি এক হাজার দিনার দ্বারা ক্রয় করিয়াছে আর আমি তোমার নিকট 
জান্নাতে একটি বাড়ী প্রত্যাশা করিতেছি । এই বলিয়া সে এক হাজার দিনার সদ্কা 
করিয়া দিল। 

ইহার পর কিছু দিন অতিবাহিত হইলে তাহার সহযোগী ব্যবসায়ী লোকটি এক 
হাজার দিনার ব্যয় করিয়া একজন মহিলাকে বিবাহ করিল এবং উত্তম আপ্যায়নের 
ব্যবস্থা করিয়া তাহাকে আমন্ত্রণ করিয়া আনিল । আর.বলিল, কাজটি কেমন হইল? সে 
জবাব দিল, ভাল কাজই করিয়াছেন। স্বগৃহে ফিরিয়া গিয়া বলিল, ওহে প্রভু! আমার 
সাথী ভাই এক হাজার দিনারের বিনিময়ে একজন মহিলাকে বিবাহ করিয়াছে । আর 


Contents 


৪২০ তাফসীরে ইব্‌ন কাছীর 


আমি তোমার নিকট জান্নাতে একজন সুন্দরী হুর কামনা করিতেছি । এই বলিয়া আরও 
এক হাজার দিনার দান করিয়া দিল। 

অত:পর আরও কিছু দিন অতিক্রম হইলে ব্যবসায়ী ব্যক্তি অবশিষ্ট দুই হাজার 
দিনার দিয়া দুইটি বাগান ক্রয় করিল এবং সহযোগীকে নিয়া বাগান দুইটি দেখাইল। 
সে মন্তব্য করিল, বাগানগুলি ভালই ক্রয় করিয়াছেন । সেখান হইতে বাড়ী ফিরিয়া সে 
বলিল, হে পালনকর্তা! আমার সাথী ভাইটি দুই হাজার দিনারের বিনিময়ে দুইটি বাগান 
ক্রয় করিয়াছে আর আমি তোমার নিকট জান্নাতে দুইটি বাগান প্রার্থনা করিতেছি। এই 
বলিয়া সে বাকী দুই হাজার দিনারও খরচ করিয়া দিল । 

ইহা হইতে কিছু দিন অতিক্রম হইতে না হইতেই উভয়ের মৃত্যু হইল । সদকাকারী 
ব্যক্তিকে এমন একটি বাড়ীতে প্রবেশ করানো হইল যাহা দেখিয়া সে আশ্চর্যািত 
হইল। আর অমনীতে সারা এলাকা আলোকিত করিয়া একজন সুন্দরী রূপসী রমণী 
আসিয়া তাহার সম্মুখে উপস্থিত হইল। ইহার পর তাহাকে অসংখ্য নেয়ামত পরিপূর্ণ 
দুইটি বাগানে নিয়া যাওয়া হইল। এই সব দেখিয়া সে বলিতে লাগিল, আমার মত 
নগণ্য ব্যক্তির এই সকল বিষয়াদির সহিত কি সম্পর্ক থাকিতে পারে? উত্তর হইল, এই 
বাড়ী, এই রমণী, এই বাগানদ্বয়, সবকিছুই তোমার জন্য । তখন সে আনন্দিত হইয়া 
বলিল, আমার একজন সাথী ছিল, সে বলিয়াছিল, তুমি কি সব কিছুই দান করিলে? 
বলা হইল, সে তো জাহান্নামে । সে বলিল, তোমরা কি উহাকে দেখাইবে? তখন সে 
উকি মারিয়া তাহাকে জাহান্নামের অভ্যন্তরে দেখিতে পাইল এবং বলিল- 

-০2১-১শ। ০০১ ০২৮৮ %5-১2-৮৮ ৫] 4005 

ইবৃন জারীর (র) বলেন- যে সকল ক্রোত বিশেষজ্ঞদের মতে ০৪১০১ “সাদ' 
হরফে তাশদীদ হইবে, তাহাদের পক্ষে এই ঘটনাটি অতি শক্তিশালী প্রমাণ। ইব্‌ন আবু 
হাতিম (র) আবু হাফ্‌স (র) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি ইসমাইল 
সুদ্দীকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করিলাম £ ১১৪ ০] 04 581 16১9৫908033 
০০৪১] ০০৫ ১0 4552 তি তিনি বলিলেন ঃ এই বিষয়ে তোমার মনে প্রশ্ন জাগ্রত 
হইল কেন? আমি বলিলাম, আমি সবে মাত্র এই আয়াতগুলো তেলাওয়াত করিলাম । 
তাই মনে হইল যে, আপনার নিকট হইতে এই আয়াতগুলো সম্বন্ধে কিছু জানিয়া নেই। 
তখন তিনি বলিলেন, গুরুত্‌ সহকারে ইহা সংরক্ষণ করিও । এই বলিয়া তিনি বর্ণনা 
করিতে লাগিলেন। 

বনী ইসরাইলের মধ্যে একজন মু'মিন ও একজন কাফিরের যৌথ সম্পত্তি ছিল৷ 
ইহার মূল্যমান ছয় হাজার দিনার ধার্য করিয়া উভয়েরর মধ্যে তিন হাজার দিনার করিয়া 
ভাগ করিয়া লইল। ইহার কিছু দিন অতিবাহিত হইয়া গেলে উভয়ের মধ্যে সাক্ষাৎ 


Contents 


সূরা সাফফাত ৪২১ 


হইল ৷ কাফির ব্যক্তি মু'মিন ব্যক্তিকে জিজ্ঞাসা করিল, তোমার সম্পত্তি কি বৃদ্ধি 
পাইয়াছে? ইহা দ্বারা কি কোন ব্যবসা-বাণিজ্য করিয়াছ? সে বলিল 'না'। তবে তুমি কি 
করিয়াছ? কাফির লোকটি বলিল, আমি একহাজার দিনার দ্বারা নদী-নালা ও ফল-মূলে 
পরিপূর্ণ একটি বাগান ক্রয় করিয়াছি। মু'মিন ব্যক্তি পুনরায় জিজ্ঞাসা করিল যে, সত্যই 
কি তুমি এইরূপ করিয়াছ? সে বলিল “হ্যা” । ইহার পর মু'মিন ব্যক্তি বাড়ীতে ফিরিয়া 
রাত্রিকালে সাধ্যানুসারে সালাত-বন্দেগী করিল । প্রভাত হইলে এক হাজার দিনার হাতে 
লইয়া বলিতে লাগিল, হে আল্লাহ! আমার সাথী কাফির লোকটি এক হাজার দিনারের 
বিনিময়ে নদী-নালা প্রবাহিত ও ফল-মুলে সঙ্জিত একটি বাগান ক্রয় করিয়াছে । অথচ 
সে কিছু দিনের মধ্যে উহা পরিত্যাগ করিয়া পৃথিবী হইতে চলিয়া যাইবে ৷ প্রভু হে! 
আমি আপনার নিকট হইতে এক হাজার দিনারের বিনিময়ে জান্নাতে অনুরূপ একটি 
বাগান ক্রয় করিতেছি । এই বলিয়া সে এ দিনারগুলি মিসকিনদের মধ্যে বিতরণ করিয়া 
দিল । 

আরও কিছু দিন পর আবার উভয়ের মধ্যে সাক্ষাৎ ঘটিল। কাফির লোকটি পূর্বের 
মত এবারও তাহাকে জিজ্ঞাসা করিল? তুমি ব্যবসা-বাণিজ্য করিয়া সম্পদ বৃদ্ধি করিয়াছ 
কি? সে বলিল ‘না’ তবে তুমি কি করিয়াছ? উত্তরে বলিল, আমার এক খণ্ড জমি ছিল, 
উহাতে চাষাবাদ করা আমার পক্ষে কষ্টকর হইয়া পড়িল। তাই আমি এক হাজার 
দীনার দ্বারা কয়েকজন দাস ক্রয় করিলাম । তাহারা পরিশ্রম করিয়া উহাতে আমার জন্য 
ফসল উৎপাদন করে। মু'মিন লোকটি জিজ্ঞাসা করিল, বাস্তবিকই তুমি এমনটি 
করিয়াছ কি? সে উত্তরে বলিল, হ্যা’ রাত্রি ইহলে মু'মিন লোকটি, সাধ্যানুসারে সালাত 
পড়িল এবং ভোর বেলা আরও এক হাজার দীনার হাতে নিয়া বলিল ঃ 

হে আন্মাহ! আমার সাথী কাফির লোকটি এক হাজার দীনারের বিনিময়ে 
কয়েকজন গোলাম ক্রয় করিয়াছে । অথচ কিছু দিনের মধ্যে তাহাদিগকে ছাড়িয়া সে 
মরিয়া যাইবে অথবা তাহাকে রাখিয়া গোলামগণ মরিয়া যাইবে । ওহে প্রভু! আমি এক 
হাজার দীনারের বিনিময়ে তোমার নিকট হইতে জান্নাতে এরূদল গোলাম ক্রয় 
করিলাম । অত:পর সকালেই এ দীনারগুলো মিসকীনদের মধ্যে বন্টন করিয়া দিল । 

এইভাবে আরও কিছু দিন অতিক্রান্ত হইয়া গেল। তারপর আবার দুইজনের সাক্ষাৎ 
করিয়া মাল সম্পদ বর্ধিত করিতে সক্ষম হইয়াছ? মু'মিন উত্তর করিল), ‘না’ । তবে 
তোমার খবর কি? সে বলিল, একটি কাজ ব্যতীত আমার বাকী সব কাজই পূর্ণ হইয়া 
গিয়াছিল। সেই কাজটি এইভাবে পূর্ণ হইল যে, অমুক মহিলার স্বামী মারা গেল । আমি 
এক হাজার দীনার মোহরের বিনিময়ে তাহাকে বিবাহ করিলাম । উহা এমন লাভজনক 


Contents 


৪২২ তাফসীরে ইব্‌ন কাছীর 


হইল যে, এ মোহরের এক হাজার দীনারসহ আরও এক হাজার দীনার নিয়া আমার 
ঘরে আসিল । মু'মিন জিজ্ঞাসা করিল, সত্যই কি তুমি অনুরূপ করিয়াছ? সে উত্তরে 
বলিল. হ্যা’ । ঠিক পূর্ববর্তী নিয়মে রাত্রি বেলা মু'মিন লোকটি সাধ্যমত সালাত আদায় 
করিল এবং প্রভাতকালে তাহার অবশিষ্ট এক হাজার দীনার হাতে নিয়া বলিতে লাগিল, 
হে আল্লাহ! আমার সাথীটি এক হাজার দীনারের বিনিময়ে পৃথিবীর একজন মহিলাকে 
বিবাহ করিয়াছে । অথচ কিছুদিন পরে সে মহিলাকে রাখিয়া মরিয়া যাইবে, অথবা 
মহিলাটি তাহাকে ফেলিয়া মরিয়া যাইবে । হে আমার মাবুদ! আমি তোমার নিকট 
আমার এই এক হাজারের বিনিময়ে জান্নাতে একজন সুন্দরী সুশ্রী রমণী প্রার্থনা 
করিতেছি । এইবারও এ দীনারগুলো মিসকীনদের মধ্যে দান করিয়া দিল। এইবার 
লোকটির নিকট আর কিছুই থাকিল না। সে একটি সুতী জামা ও পশমী চাদর পরিধান 
করিল এবং শারীরিক শ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করিতে লাগিল। 

একদা একটি লোক আসিয়া তাহাকে বলিল, তুমি কি মাসোহারা হিসাবে আমার 
জন্তুদিগকে ঘাস খাওয়াইবে') এবং তাহাদের আবাসস্থলকে ঝাড় দিয়া পরিষ্কার রাখিবার 
চাকুরী করিবে? সে ইহাতে রাজী হইয়া চাকুরী করিতে লাগিল। জন্তুগুলির মালিক 
প্রত্যহ সকালবেলা জীবগুলি দেখিত এবং কোন একটি জীবকে শুষ্ক দুর্বল দেখিলে 
তাহার মাথা টানিয়৷ ধরিত এবং ঘাড়ে কিল-থাগ্ড় দিয়া বলিত, গতকল্য এই জীবটির 
যব (খাদ্য) তুই চুরি করিয়াছিস। মু'মিন লোকটি তাহার মহাজনের পক্ষ হইতে 
এইরূপ কঠোর ব্যবহারে অতিষ্ঠ হইয়া মনে মনে ভাবিতে লাগিল যে, তাহার সাথী 
কাফির লোকটির নিকট চলিয়া যাইবে ও তাহার জমিতে মজুরের কাজ করিবে এবং 
ইহার বিনিময়ে তাহার দৈনন্দিন অনু ও প্রয়োজনীয় বস্ত্রের ব্যবস্থা হইয়া যাইবে । এই 
মনোভাব নিয়া লোকটি সাথীর বাড়ির দিকে রওয়ানা দিল এবং সন্ধ্যা বেলা তাহার 
বাড়ীর দ্বারে উপস্থিত হইল । সেখানে গিয়া দেখিতে পাইল, আকাশচুম্বী দালান ও 
গেইটে দারোয়ান । দারোয়ানদিগকে বলিল যে. এই বাড়ীর মালিকের নিকট আমার 
পরিচয় দিয়া প্রবেশের অনুমতি প্রার্থনা কর। তিনি আমার আগমন সংবাদ শুনিলে 
অত্যন্ত খুশী হইবেন। তাহারা বলিল, আপনি সত্যই তাহার পরিচিত লোক হইলে 
এখন বাড়ীর কোন কিনারায় শুইয়া থাকুন এবং সকাল বেলা তাহার সহিত সাক্ষাৎ 
করুন। (রাত্রি বেলা তাহার সহিত সাক্ষাৎ করা যাইবেনা ।) লোকটি তাহার চাদরের 
একাংশ নিচে ও একাংশ উপরে টানিয়া শুইয়া পড়িল এবং সকাল বেলা মালিকের 
সহিত সাক্ষাৎ করিতে গেল । বাড়ীর মালিক তখন আরোহী ছিল; পুরাতন সাথীকে 
তাহার বাড়ীতে আগন্তুক দেখিয়া চিনিয়া লইল এবং বাহন থামাইয়। সালাম মুসাফাহা 
করিল! ইহার পর বলিল, তোমার এইরূপ অবস্থা কেন? তুমি কি আমার সমান অর্থ 
গ্রহণ করনি) তোমার অর্থ সম্পদ কি করিয়াছে? লোকটি উত্তরে বলিল, ঘটনা তো 


Contents 


সুরা সাফ্ফাত ৪২৩ 


সত্যই বটে; তবে এই ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করিও না। সাথী বলিল, তবে এখানে 
তোমার আগমনের হেতু কি? উত্তরে বলিল, আমি তোমার জমিতে মজুরের কাজ 
করার জন্য আসিয়াছি। বিনিময়ে তুমি আমার প্রয়োজনীয় অন্ন-বস্ত্রের ব্যবস্থা করিবে । 
সাথী বলিল, ততক্ষণ না আমি তোমার কোন কল্যাণ করিব, যতক্ষণ না “তোমার অর্থ 
সম্পদ কি করিয়াছ” এই বর্ণনা আমার নিকট পেশ করিবে । লোকটি বলিল, আমি উহা 
ধার দিয়াছি। প্রশ্ন করিল. কাহাকে? উত্তরে বলিল, প্রতিজ্ঞা পালনকারী সত্তাকে । আবার 
প্রশ্ন করিল, তিনি কে? উত্তরে সে বলিল, আমার প্রতিপালক আল্লাহ । কাফির লোকটি 
তখন মুসাফাহার অবস্থা হইতে হাত টানিয়া লইল এবং (কুরআনে বর্ণিত আয়াত) 
বলিল ঃ ০৬০10 alle US Uy Ui alii asad oad ১০ সুদ্দ 
(র) বলেন, al অর্থ হিসাব লওয়া হইবে । 

ই রা পি 2 TE 
দেখিল যে, তাহার সাথী তাহাকে কোন প্রকার সহযোগিতা বা আশ্রয় দান করিল না 
তখন চলিয়া গেল এবং দুঃখে-কষ্টে জীবন কাটাইয়া দিল। আর কাফির লোকটি 
সুখ-স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করিল । 

যখন কিয়ামত হইবে এবং আল্লাহ্‌ তা'আলা মু'মিন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ 
করাইবেন, তখন সে নদী-নালা ও ফল-মূলে সজ্জিত একখণ্ড জমি দিয়া অতিক্রম 
করিবে ।. ইহা দেখিয়া জিজ্ঞাসা করিবে, এই বাগান কাহার ? উত্তর হইবে, ইহা 
তোমার। সে বিশ্মিত হইয়া বলিবে, সুব্হানাল্লাহ্‌! আমার কৃত কর্মের পুরঙ্কার এত 
অধিক। অত:পর অসংখ্য সেবকের পাশ দিয়া তাহার গমন হইবে। সে জিজ্ঞাসা 
করিবে: এই সেবক দলটি কাহার জন্য ? উত্তর দেওয়া হইবে, তোমার জন্য । সে 
বলিবে, সুবহানাল্লাহ! আমার আমলের বিনিময় এত বেশী ? ইহার পর অগণিত 
সুন্দরী-সুশ্রী রণনীতে পরিপূর্ণ লাল ইয়াকৃত পাথরে নির্মিত একটি গন্থজের নিকট 
পৌছিলে সে জিজ্ঞাসা করিবে, ইহার মালিক কে ? উত্তরে বলা হইবে, ইহার মালিক 
আপনি । সে আশ্র্যান্বিত হইয়া বলিবে, আমার আমল কি এতই বর্ধিত হইয়া গিয়াছে ? 
তখন সে তাহার কাফির সাথীর কথা স্মরণ করিবে, বলিবে $ 


21:25 ৫৪ ০ “0 2 re OO we #0 ce 90s. DG oo 0 “eo 
Li si lke 
বর্ণনাকারী বলেন, জান্নাত উচু হইবে এবং দোযখ গর্তাকারে হইবে । আর তাহার 


কাফির সাথীকে আল্লাহ তা'আলা জাহান্নামের মধ্যভাগে দেখাইবেন। তখন মু'মিন 
ব্যক্তি তাহার সাথীকে চিনিতে পারিবে এবং বলিবে ঃ 


৪২৪ 


Contents 


b 
2 oor “পপ পপ 0 ০ % 5.” 2 Cai Ye oof re ৪ ক রঃ 


পা শা কাটি শক 


১১ 8 1 অর্থ আল্লাহ্‌ তা'আলা যেরূপ পুরফকার দ দান ভিষন অনুরূপ 
বর্ণনাকারী বলেন, মু'মিন ব্যক্তি তাহার ইহজগতের দুঃখ-দুর্দশার কথা স্মরণ 
করিবে । মুত্রাযন্ত্রণা হইতে অধিকতর কষ্টকর আর কোন কষ্টই অনুভূত হইবে না। 


৬২. 


424 A hp ls? 
0৯986 ১৫৮ XS ৭ (OY) 


০৫১৯৮] 454৬) (চা) 
১৮৯2 ০82৬ ৪5৩, (৮) 
০ 91 ০০৮ SIE তে (০) 
0595415৩% ০৩৪ LEY 0১ 
০০৯৮ ৩৬৪৫ এও HIF OW 
০৯২৯ LISS ELS (MA) 
১৫১৬ 22121 (৭) 
০৫১৫৪ 2 Es 1 ৮) 

আপ্যায়নের জন্য কি ইহাই শ্রেয়, না যাক্ধুম বৃক্ষ ? 


৬৩. যালিমদিগের জন্য আমি ইহা সৃষ্টি করিয়াছি পরীক্ষাস্বরূপ, 


৬৪. 


এই বৃক্ষ উদ্গত হয় জাহান্নামের তলদেশ হইতে, 


৬৫. ইহার মোচা যেন শয়তানের মাথা । 


Contents 


সূরা সাফ্‌ফাত ৪২৫ 


৬৬. উহারা ইহা হইতে ভক্ষণ করিবে, এবং উদর পূর্ণ করিবে ইহা দ্বারা । 

৬৭. তদুপরি উহাদিগের জন্য থাকিবে ফুটন্ত পানির মিশ্রণ ৷ 

৬৮. আর উহাদিগের গন্তব্য হইবে অবশ্যই প্রজ্ুলিত অগ্নির দিকে । 

৬৯. উহারা উহাদিগের পিতৃপুরুষগণকে পাইয়াছিল বিপথগামী, 

৭০. এবং তাহাদিগের পদাঙ্ক অনুসরণে ধাবিত হইয়াছিল । 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন, জান্নাতের নেয়ামতসমূহ ও উহাতে 
মওজুদ সুস্বাদু খাদ্য-পানীয় এবং আনন্দদায়ক স্বামী-স্ত্রীর মিলন ইত্যাদি পুরহ্কারসমূহ 
উত্তম? ?১৪। £৯২:১1 না জাহান্নামে অবস্থিত যাকুম গাছ খাদ্য হিসাবে উত্তম ? 

যান্ধুম গাছ বলিতে একটা নির্দিষ্ট গাছও হইতে পারে। যেমন কেহ বলিয়াছেন, ইহা 
এমন একটি গাছ, যাহার ডাল-পালাসমূহ পূর্ণ জাহান্নাম বিস্তৃত। যেমন জান্নাতের 
প্রতিটি ঘরে তুবা নামক গাছের একটি করিয়া ডাল পৌতা থাকিবে । 

অথবা যাকুম গাছ দ্বারা গাছের একটি প্রকারও বুঝা যাইতে পারে, যাহার নাম 
হইল যাকুম । 

যেমন কুরআনের অন্যত্র বর্ণিত হইয়াছে ঃ 


ore ep 


USM LL AG SLE bie CSE 

এবং এক প্রকার বৃক্ষ যাহা সাইনা পর্বতে প্রচুর উৎপন্ন হইয়া থাকে, যাহাতে উৎপন্ন 
হয় তৈল এবং ভক্ষণকারীদের জন্য তরকারী । অর্থাৎ এখানে গাছ বলিতে গাছের একটি 
প্রকার বুঝানো হইয়াছে, যাহার নাম যায়তুন। 

ঠিক তেমনিভাবে যাক্কুম বলিতে একটি প্রকার বুঝিতে কুরআনের নিম্ন বর্ণিত 
আয়াতটি সহযোগিতা করে ঃ র 

অত:পর হে মিথ্যাবদী পথ ভ্রষ্টরা! তোমরা যাকুম জাতীয় গাছ ভক্ষণ করিবে । 

il 1535105051৯ 0 কাতাদাহ্‌ রে) বলেন; যাল্কুম গাছ সম্বলিত আয়াত 
যখন নাযিল হইল, তখন পথভ্রষ্ট লোকদের বিভ্রান্তি আরও বাড়িয়া গেল। তাহারা 
বলিতে লাগিল, তোমাদের নবী বলিতেছেন যে, অগ্নি প্রজ্লিত দোযখে গাছ আছে, ইহা 
কি করিয়া হইতে পারে; আগুন গাছকে জ্বালাইয়া দেয়। তাহাদের বিভ্রান্তিকর প্রশ্নের 
উত্তরে আল্লাহ্‌ তা'আলা নাধিল করিলেন ১11 ০১1 ৮ ৫১3 ৪৯২ US 
যেহেতু এই গাছের জন্মই আগুনে, তাই ইহার খাদ্যও আগুন হইতেই সরবরাহ করা 
হয়। 


ইব্‌ন কাছীর__-৫৪ (৯ম) 


Contents 


৪২৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


মুজাহিদ (র) 21111 2:35 (50515 (| এই আয়াত প্রসঙ্গে বলেন, অভিশপ্ত 
আবু জেহেল বলিল, যাক্কুম তো এক প্রকারের গাছ ও শুক্না জাতীয় ঘাস, যাহা ভক্ষণ 
করিলে মাথায় ঘুর্ণন আসে । এই যাক্কুমও কি খাদ্য হইতে পারে? 

আমার মতে এই আয়াতের মর্ম হইল, হে মুহাম্মদ (সা)! আমি পরীক্ষাস্বরূপ 
যাক্ুম গাছের উল্লেখ করিয়াছি। ইহাকে কে সত্য মনে করে, আর কে অসত্য মনে 
করে, ইহার বাছাই হইয়া যাইবে । যেমন আল্লাহ্‌ তা“আলা অন্যত্র বলিয়াছেন ঃ 
১০৪] ৮5021185546 ১4$125541 8050 dL ৮১0 

152৫ GLb Yay) (৪৫২১৯ 

আর আমি (জাগ্রতাবস্থায়) আপনাকে (মেরাজের) যে দৃশ্য দেখাইয়াছি, উহা কেবল 
মানবমণ্ডলীর জন্য একটি পরীক্ষাস্বরূপ, আর কুরআনে নিন্দিত (যোকুম) বৃক্ষটিও | আর 
আমি তাহাদিগকে ভয় প্রদর্শন করিতেছি, কিন্তু তাহাদের গুরুতর অবাধ্যতা বাড়িয়াই 
চলিয়াছে। 

৯21 ০০ ৬৪ ০১৯ ১2 (৫) অর্থাৎ এই গাছের উৎপত্তিস্থল হইল, 
দোযখের অভ্যন্তর ৷ 

১১১51428421 এই আয়াতে উ্ গাছের বদ্পা্থক আকৃতি ও 
জঘন্য রূপের কথা উল্লেখ করা হইয়াছে। 

ওয়াহাব ইব্ন মুনাব্বাহ (র) বলিয়াছেন, শয়তানের চুলসমূহ আকাশমুখী 
দণ্ডায়মান । যদিও শয়তানের আকৃতির সহিত মানুষ পরিচিত নয়, তবুও যেহেতু 
মানুষের অন্তরে বদ্ধমূল ধারণা যে, ইহার আকৃতি জঘন্য ধরনের হইবে ৷ এই জন্যই 
এই গাছের গুচ্ছকে শয়তানের মাথার সহিত তুলনা করা হইয়াছে। 

কেহ বলিয়াছেন, ইহার মর্ম হইল, বিদ্রুপ আকৃতির মস্তিষ্ক সম্পন্ন সাপের সহিত 
দৃষ্টন্ত পেশ করা । 

আবার কেহ্‌ বলিয়াছেন, BU ns বলিতে এক প্রকারের গাছ আছে, 
যাহার গুচ্ছ অত্যন্ত বিদ্রপ। 

ইব্‌ন জারীর (র) শেষোক্ত দুইটি মতের কথা উল্লেখ করিয়াছেন । তবে উভয়টির 
ব্যাপারেই কিছু চিন্তা-ভাবনার বিষয় আছে । প্রথম মতটিই শক্তিশালী ও উত্তম । আল্লাহ্‌ 
ভাল জানেন। 

১৮০1 Leis yt {৫১5 ৩১4<} ০4445 আল্লাহ্‌ তা'আলা বর্ণনা করিতেছেন ত 
যে, বিশ্রী-আকৃতি, স্বাদহীন দুর্গন্ধযুক্ত ও অরুচিকর হওয়া সত্বেও এই গাছটিকে খাদ্য 


Contents 


সূরা সাফ্‌ফাত ৪২৭ 


হিসাবে ব্যবহার করিতে তাহারা বাধ্য হইবে । কেননা, তাহারা যাকুম বা অনুরূপ খাদ্য 
ব্যতীত বিকল্প কিছুই আহারের জন্য পাইবে না। যেমন অন্যত্র রহিয়াছে ৪ 
-৯৯১০০১১০১০৪৭4০৮১১০/০০০৮৮ ৮৪ 

তাহাদের জন্য “যারী* নামক বিষাক্ত গাছ ব্যতীত অন্য কোন আহার্য থাকিবে না। 
ইহাতে তাহাদের না স্বাস্থের উন্নতি হইবে, না হইবে ক্ষুধা নিবৃত্তি। 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আমার পিতা .... ইবৃন আব্বাস (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, রাসূলে করীম (সা) এই আয়াতটি তেলাওয়াত করিলেন এবং 
বলিলেন, আল্লাহ্‌কে যথাযথভাবে ভয় কর। যদি যাকুমের একটি ফোটাও পৃথিবীর সমুদ্র 
মালায় পতিত হইত, তবে ভূ-পৃষ্ঠে বসবাস করা বিশ্ববাসীর জন্য অসম্ভব হইয়া পড়িত। 
অনন্তর যাহাদের খাদ্য হইবে এই যাক্কম, তাহাদের অবস্থা *কেমন হইবে ? 

উপরোক্ত হাদীসটি ইমাম তিরমিযী, নাসায়ী ও ইব্‌ন মাজাহ (র) শু'বার সৃত্রে 
বর্ণনা করিয়াছেন এবং ইমাম তিরমিযী (র) ইহাকে হাসান ও সহীহ্‌ বলিয়া আখ্যায়িত 
বরিয়াছেন ! 

১৮৯১০ 08-5 ৮৫%5 ৮1915 ইব্‌ন আব্বাস (রা) বলেন, যাকুম, 
ভক্ষণের পর গরম পানীয় দেওয়া হইবে। তাহার নিকট হইতে প্রাপ্ত অংশ বর্ণনায় 

অন্যান্যদের মতে দোযখবাসীদের লজ্জাস্থান ও চক্ষু দিয়া নির্গত গরম পুঁজ ও পঁচা 
দুর্গন্ধময় রক্ত ঢালা হইবে। 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, হায়ওয়াত ইবৃন শুরাইহ আল হয্রমী (র) ....আবু 
উমামা বাহেলী হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলে করীম (সা) ইরশাদ করিতেন ঃ 
এমন পানি দোযখবাসীদের নিকটবর্তী করা হইবে, যাহাকে তাহারা অপছন্দ করে । যখন 
উহাকে অতি নিকটে আনয়ন করা হইবে, তখন তাহার মুখমণ্ডল ঝলসিয়া যাইবে এবং 
মাথার চামড়া খসিয়া পড়িবে । আর পান করা মাত্র আতিড়ি টুকরা টুকরা হইয়া মলদ্বার 
দিয়। বাহির হইয়া যাইবে । 

ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আমার পিতা .... সাঈদ ইব্‌ন জুবায়ের (র) হইতে 
বর্ণিত । তিনি বলেন, দোযখবাসী ক্ষুধার্ত হইলে যাকুম গাছ দ্বারা তাহাদের ক্ষুধা 
নিবারণের আব্দার রক্ষা করা হইবে । আর যখনই তাহারা উহা ভক্ষণ করিবে, 
মুখমণ্ডলের চামড়া খসিয়া যাইবে । তবে যদি কোন পরিচিত ব্যক্তি তাহার পাশ দিয়া 
অতিক্রম করে তাহা হইলে চেহারার আকৃতি দ্বারা তাহাকে চিনিতে পারিবে । অত:পর 
তাহারা তৃষ্ণার্ত হইয়া পিপাসা নিবারণের আব্দার করিতে থাকিবে । তখন ফুটন্ত গরম 
পানি পান করানো হইবে । এই পানি মুখমণ্ডলের কাছাকাছি করার সাথে সাথেই ইহার 


Contents 


৪২৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


গরমে চামড়াবিহীন চেহারার মাংস ভূনা হইয়া যাইবে এবং উদরস্থ সব কিছু গলিয়া 
যাইবে । তখন চামড়া খসিয়া যাওয়া ও গলিত আঁতড়ি নির্গত অবস্থায় তাহারা চলিয়া 
যাইবে। উপরন্তু লোহার ডান্ডা দ্বারা পিটাইয়া তাহাদের অঙ্গ-প্রতঙ্গগুলির সংযোগ 
খসাইয়া ফেলা হইবে । এমতাবস্থায় তাহারা নিজেদের ধ্বংস কামনা করিবে । 

১১ ৯ ০ ১+৮০ 0128 অর্থাৎ অত:পর তাহাদের অঙ্গ-প্রত্যঙগুলি 
ছিন্ন-বিচ্ছিন্ন হওয়ার পর জাহীম ও সাঈর নামক অতি তেজোদীপ্ত অগ্নিকুণ্ড সম্বলিত 
দোযখ হইবে তাহাদের প্রত্যাবর্তনস্থল। একবার একটি আরেকবার অপরটিতে. এইভাবে 
পালাক্রমে নিক্ষেপ করা হইবে । যেমন অন্য আয়াতে আছে ঃ 

উহারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করিবে। 

কাতাদাহ্‌ রে) আয়াতটির সহিত ব্যাখ্যা স্বরূপ এই আয়াতটিও তেলাওয়াত 
করিতেন। এই ব্যাখ্যাটি উত্তম ও শক্তিশালী ৷ 

সুদ্দী (র) বলেন ৪৯২41 ৮ ৮১১ ৩! 1 এর স্থলে আবঝুল্লাহ্‌ (রা)-এর 
কেরাত মুতাবেক হইবে ৯১ 9 41০17 

আর আব্দুল্লাহ্‌ ইব্ন আব্বাস (রা) বলিতেন, যে মহাপরাক্রমশালীর নিয়ন্ত্রণে 
আমার আত্মা, তাহার শপথ! কিয়ামতের দিন ততক্ষণ দ্বিপ্রহর হইবে না, যতক্ষণ না 


জান্নাতবাসী জান্নাতে ও দৌযখবাসী দোষখে দ্বিপ্রাহরিক বিশ্রাম গ্রহণ করিবে । অত:পর 
তিনি আবৃত্তি করিলেন ঃ 


রর রি ১191 82" তি ৪ 1 
জান্নাতবাসী এ দিন ভাল অবস্থানে ও উত্তম বিশ্রামাগারে থাকিবেন। 
সাওরী (র) .... আব্দুল্লাহ্‌ (রা) হইতে বর্ণনা করেন £ কিয়ামতের দিন ততক্ষণ না 
দ্িপ্রহর হইবে যতক্ষণ না ইহারা দ্িপ্রাহরিক বিশ্রাম গ্রহণ করিবে ও তাহারা দ্বিপ্রাহরিক 
বিশ্রামের রূপ ধারণ করিবে । সুফিয়ান (র) বলেন £ অত:পর আমি তাহাকে 
(মাইসারাহকে) আবৃত্তি করিতে দেখিয়াছি ৪ 
ও ১৪০০7 ১91 $5+ রিবন t ০ 1 
আমার মতে উরোক্ত তাফসীর মোতাবেক আরবী ব্যাকরণে একটি বিধেয়কে অপর 
বিধেয় এর সহিত সংযোগের উদ্দেশ্যে *$ অব্যয়টি ব্যবহার করা হইয়াছে। 
০:10 ১৮50 ৮ 2$%| অর্থাৎ আমি তাহাদিগকে অনুরূপ শাস্তি এই জন্য 
দিয়াছি যে, তাহারা কোন প্রকার দলীল-প্রমাণ ব্যতিরেকে নিজেদের পূর্ব পুরুষদিগকে 


Contents 


সূরা সাফ্‌ফাত ৪২৯ 


বিপথে পাইয়াছে, কেবল ইহার উপর ভিত্তি করিয়াই তাহাদের অনুসরণ করিয়াছে। 
ইহাই আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ৪ Wee ail ok i 

মুজাহিদ (র) বলেন, ১১-)১$* অর্থ ঘুর্ণিবার্তার মত পাক খাইতে থাকে এবং সাঈদ 
ইব্‌ন জুবাইর (র) বলিয়াছেন, তাহারা নির্বোধের মত পদাংক অবলম্বন করিয়া 
চলিয়াছে। 


১৩5 HH LUE IE YS (VY) 
পর 2 ৭ 25 2৬ ন $ লগ 

০৫১১১ ৮৪৬ ELI HT (VY) 

১০১১$:০। EEC ICLS 288 (vy) 


OU 1s Sy ৬5) 

৭১. উহাদিগের পূর্বেও পূর্ববতীদিগের অধিকাংশ বিপথগামী হইয়াছিল, 

৭২. এবং আমি উহাদিগের মধ্যে সতর্ককারী প্রেরণ করিয়াছিলাম । 

৭৩. সুতরাং লক্ষ্য কর যাহাদিগকে সতর্ক করা হইয়াছিল, তাহাদিগের পরিণাম 
কী হইয়াছিল! 

৭৪. তবে আল্লাহ্র একনিষ্ঠ বান্দাদিগের কথা স্বতন্ত্র। 

তাফসীর £ অতীত সম্প্রদায়সমূহ সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা বর্ণনা দিতেছেন যে, 
তাহাদের অধিকাংশই ছিল বিপথগামী ৷ তাহারা আল্লাহ্‌র সহিত আরও উপাস্য স্থির 
করিত । ইহাতে আল্লাহ্‌ তা'আলা তাহাদের প্রতি তীতি প্রদর্শনকারীগণকে পাঠাইয়াছেন। 
তাহারা অবাধ্য ও গায়রুল্লাহ্র ইবাদতকারীদিগকে আল্লাহ্‌র আধিপত্য ও শাস্তি প্রদানের 
ক্ষমতার উল্লেখ করিয়া ভীতি প্রদর্শন করিতেন। এতদ্সত্বেও তাহারা রাসূলগণের 
বিরোধিতায় ও তাহাদিগকে মিথ্যাচারী আখ্যায়িত করার মত জঘন্য কাজে প্রতিনিয়ত 
লাগিয়া থাকিত। ইহার প্রতিফল স্বরূপ আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে ধ্বংস ও নির্মূল 
করিয়া দিয়াছেন এবং মু'মিনদিগকে সাহায্য ও সাফল্য দান করিয়াছেন । এই অর্থেই 
আল্লাহ্‌ পাক বলিয়াছেন £ 


“0 2 #0 7: প 9০০5০ aid পপ ০০.০8 4 


5241৫ ৮০ 


Contents 


8৩০ তাফসীরে ইব্‌ন কাছীর 
চর 212৫7? 2 17 ৭ 
SABA ah G3 HHMI LLY S (VY 
রা 52 9 5 
0 2 ৮১ 4362 রম রর (4) 


OGLE 9406 (4 (VN) 
০4412545885 (Vv) 
০০১০42৩6) &০) 

০ ০:91 ১০54) (৭) 
০০৮৪৬ 851 2 (1) 


৭৫. নূহ আমাকে আহ্বান করিয়াছিল, আর আমি কত উত্তম সাড়াদানকারী । 

৭৬. তাহাকে এবং তাহার পরিবারবর্গকে আমি উদ্ধার করিয়াছিলাম মহা সঙ্কট 
হইতে । 

৭৭. তাহার বংশধরদিগকেই আমি বিদ্যমান রাখিয়াছি বংশ পরম্পরায়, 

৭৮. আমি ইহা পরবতাঁদিগের স্মরণে রাখিয়াছি। 

৭৯. সমগ্র বিশ্বের মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হউক । 

৮০. এইভাবেই আমি সতকর্মপরায়ণদিগকে পুরফ্কৃত কবিয়া থাকি । 

৮১. সে ছিল আমার মু'মিন বান্দাদিগের অন্যতম । 

৮২. অবশিষ্ট সকলকে আমি নিমজ্জিত করিয়াছিলাম । 

তাফসীর ঃ পূর্বে আল্লাহ্‌ তা'আলা অতি সংক্ষেপে বর্ণনা করিয়াছেন যে, পূর্ববর্তী 
লোকদের অধিকাংশই বিপথগামী ছিল । এখন ঈষৎ বিস্তারিত বর্ণনা আরম্ত করিয়াছেন । 

সর্বপ্রথম নূহ (আ) এবং তাহার সময়কার লোকদের নিকট হইতে তিনি কিরূপ 
ব্যবহার পাইয়াছিলেন, সে সম্পর্কে আলোচনা করিয়াছেন । 

তিনি সুদীর্ঘ সাড়ে নয়শত বৎসর তাহাদের মধ্যে অবস্থান করেন এবং তাহাদিগকে 
দ্বীনের দিকে দাওয়াত দেন। অথচ অল্প কিছু সংখ্যক লোকই ঈমান আনিয়াছিল। 
এইভাবে সময় যতই দীর্ঘ হইতে চলিল, তাহাদের বিরোধিতাও শক্ত হইতে লাগিল 
এবং তিনি যতই তাহাদিগকে দ্বীনের প্রতি আহ্বান করিতেছিলেন, তাহগা ততই দূরে 


Contents 


সুরা সাফ্ফাত ৪৩১ 


সরিতে লাগিল । শেষ পর্যন্ত তাহাদের ব্যবহারে অতিষ্ঠ হইয়া প্রার্থনা করিলেন, হে প্রভু! 
আমি দুর্বল হইয়া পড়িয়াছি। আমাকে সাহায্য কর । আল্লাহ্‌ তা'আলা নূহ (আ) এর 
আহ্বানে সাড়া দিলেন এবং তাহাদের প্রতি ক্রোধাবিত হইলেন। এই অর্থেই আল্লাহ্‌ 
তা'আলা বলিতেছেন 8 ১১১১০ CS GL 

অর্থাৎ নূহ (আ) আমার নিকট প্রার্থনা করিলেন । আমি তাহার প্রার্থনায় অতি উত্তম 
সাড়া দানকারী । 

Ell oll 6 al 552% এখানে 2১4/। অর্থ তাহাকে মিথ্যাচারী 
বলা ও কষ্ট দেওয়া । 

০৪21 1১ 4325 00০৯ এই আয়াত সম্পর্কে আলী ইব্‌ন আবু তালহা (র) 
ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, নূহ (আ) এর বংশধর ব্যতীত আর কেহই 
জীবিত ছিল না। 

সাঈদ ইব্‌ন আবূ আরুবা কাতাদাহ (র) হইতে বর্ণনা করিয়াছেন £ পরবর্তী মানব 
জাতির সকলই নূহ (আ) এর বংশধর । 

ইমাম তিরমিযী, ইব্‌ন জারীর ও ইব্‌ন আবূ হাতিম (র) ইব্ন বশীর ....হযরত 
সামুরা (রা) হইতে বর্ণিত যে, নবী (সা) উক্ত আয়াতের ব্যাখ্যায় বলিয়াছেন £৪ নূহ 
(আ) এর তিন পুত্র ছিল সাম, হাম ও ইয়াফিস। 

ইমাম আহমদ (র) বলেন, আব্দুল ওয়াহহাব ..... সামুরা (রো) হইতে বর্ণিত । নবী 
(সা) বলেন, সাম আরববাসীদের পিতা, হাম হাবশীদের আদি পিতা "ও ইয়াফিস 
রোমবাসীদের পিতা । উন্লেখিত সনদে তিরমিযী (র), কাতাদাহ্‌ (র) হইতে বর্ণনা 
করিয়াছেন। হাফিজ আবু উমর ইব্‌ন আব্দুল বার (র) বলিয়াছেন £ নবী করীম (সা) 
হইতে ইমরান ইবৃন হুসাইনের সুত্রে অনুরূপ বর্ণনা রহিয়াছে। 

রোমী বলিতে প্রথম রোমীদিগকে বুঝানো হইয়াছে। যাহারা হইল ইউনানী । 
তাহাদের বংশ পরিচয় হইল, রুমী ইব্‌ন লীতী ইবৃন ইউনান ইব্‌ন ইয়াফিস ইব্‌ন নূহ 
(আট)। | 
অত:পর তিনি (হাফিজ আবু উমর) ইসমাঈল (র) .... সাঈদ ইব্‌ন মুসাইয়াব 
(রা) হইতে ....বর্ণনা করিয়াছেন £ নূহ (আ) এর পুত্র ছিল তিনজন । সাম, ইয়াফিস ও 
হাম । আর তাহাদের প্রত্যেক হইতে তিনটি জাতি জন্ম নিয়াছে। সাম হইতে আরব, 
ফারাসা ও রোম জন্মাল এবং ইয়াফিস হইতে তুট, সাকালিয়া ও ইয়াজুজ মাজুজ জন্য 
নিল । আর হাম হইতে কিব্ত, সুদান ও বার্বার জন্ম নিল। 
ওয়াহাব ইব্‌ন মুনাববাহ (র) হইতেও অনুরূপ বর্ণনা রহিয়াছে । আর আল্লাহই ভাল 
জানেন। | 


Contents 


৪৩২ তাফসীরে ইব্‌ন কাছীর 


১১১ ১১ ৪ 442 0২5 ইব্‌ন আব্বাস (রো) বলেন, পরবতীগণ তাহাকে 
বলার সহি দর করিবে হি (8) বলেন, পদ দরীর মদ লতা আলোচন! 
বিদ্যমান থাকিবে । 

কাতাদাহ্‌ , সুদ্দী (র) বলেন ঃ চিনিল নৌযূার রিল নর 

ংসা চালু করিয়া দিলেন। যাহ্হাক (র) বলেন £ সালাম ও সু-প্রশংসা করা । | 

০২-খ। $3 6৮159. সকল জাতি ও গোত্র তাহার প্রতি সালাম প্রেরণ 
করিবে এবং তাহার সুপ্রশংসা ও কল্যাণের সহিত স্মরণ করার প্রথা চালু রাখিবে। (ইহা 
আল্লাহ্‌ তা'আলার পক্ষ হইতে নির্ধারিত করা হইয়াছে)। এই কথাই আল্লাহ্‌ তা'আলা 
উপরোক্ত আয়াতে বুঝাইয়াছেন। 

১-০-০৯া| এ১২$ 115৫ (9 অর্থাৎ বান্দাদের মধ্যে যাহারা ভালভাবে আমার 
আনুগত্য করিবে, আমি তাহাদিগকে এমনি ধরনের প্রতিদান দিয়া থাকি এবং তীহাদের 
মৃত্যুর পর আনুগত্যের স্তরভেদে স্মরণ করার মত সুভাষাসম্পন্ন লোক সৃষ্টি করি। 

অত:পর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

১৮৭ 1:০৮১০ ০৯ 42 অর্থাৎ তিনি আমার সত্যবাদী, একতৃবাদী ও বিশ্বাসী 
বান্দাদের একজন ছিলেন। 7 

১০১১ 3১1 ৮১ অর্থাৎ তাহাদিগকে এমনভাবে ধ্বংস করিলাম যে, তাহাদের 
প্রতি দৃষ্টি নিক্ষেপ করার মত কেহ থাকিল না। না থাকিল তাহাদের কোন আলোচনা না 
থাকিল তাহাদের কোন চিহ্ন । লোকজন কেবল এই নিন্দনীয় চরিত্র দ্বারাই তাহাদিগকে 
পরিচয় করিয়া থাকে। 


DY dat 2615 (AY) 


চার 5924) 2৬৯১৪) 
OOS ?558 45৩) ০৮21 (Ao) 


2 2 


5 2 02 LESS fA 
SOEs ANE (A) 


গু AN 


oud oro (Av) 


Contents 


সুরা সাফ্্‌ফাত 8৩৩ 


৮৩. ইব্রাহীম তো তাহার অনুগামীদিগের অন্তর্ভুক্ত । 

৮৪. স্মরণ কর, সে তাহার প্রতিপালকের নিকট উপস্থিত হইয়াছিল 
বিশুদ্ধচিত্তে । 

৮৫. যখন সে তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে জিজ্ঞাসা করিয়াছিল, 
তোমরা কিসের পূজা করিতেছ? 

৮৬. তোমরা কি আল্লাহ্র পরিবর্তে অলীক ইলাহ্গুলিকে চাও ? 

৮৭. জগতসমূহের প্রতিপালক সম্বন্ধে তোমাদিগের ধারণা কী? 

তাফসীর £ ১১১১ 4০০৮০ ১০ 90 আলী ইবৃন আবূ তালহা, ইব্‌ন আব্বাস 
(রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, ০০১০ ১০ অর্থ £-:১/-১1 ১২ অর্থাৎ তাহার দ্বীন 
০০৪১৪ মুজাহিদ বলেন, তাহার নিয়ম ও পদ্ধতি হইতে । 

০ ৮8) 42০৮৯ | ইব্‌ন আব্বাস (রা) বলেন, 4 ০ অৰ্থ কালিমার 
সাক্ষ্য দানকারী অন্তর । অর্থাৎ আল্লাহ্‌ ব্যতীত অন্য কোন ইলাহ নাই, ইহার সাক্ষ্য দান 
করা। 

ইব্‌ন হাতিম বলেন, ...আউফ রে) হইতে বর্ণিত। তিনি বলেন, আমি মুহাম্মদ 
ইব্‌ন সীরীন (র)-কে জিজ্ঞাসা করিলাম, কালবে সালীম (বিশুদ্ধ চিত্ত) কি ? উত্তরে 
বলিলেন, যে বিশ্বাস রাখে যে, আল্লাহ্‌ তা'আলা সত্য, কিয়ামতের আগমন সম্বন্ধে 
কোনই সন্দেহ নাই এবং আন্মাহ্‌ তা'আলা সকল কবরবাসীকে পুনরায় জীবিত 
করিবেন। 

হাসান (র) ইহার অর্থ করেন ঃ যচ হছে থলত হারা! রাহি ভাটি বলেন 
গালিগালাজকারী হইবে না। 

ডিক 4৬৪১ 4১৯ 331 ইবরাহীম (আ) স্বীয় সম্প্রদায়ের লোকদের 
নিকট মূর্তি পূজা ও আল্লাহ্র সমকক্ষ নির্ণয় করিতে অস্বীকৃতি জানাইলেন। এই জন্যই 
এখানে উল্লেখ করা হইয়াছে ঃ ০৮১ ৭]। ০৩০ 4৫]1 [€ ৯51 

কাতাদাহ্‌ (র) বলেন ঃ ১১০1 ০০১74 0০৪ অর্থাৎ তোমরা আল্লাহ্র সহিত 
অন্যেরও ইবাদত করিতেছ। কাজেই যখন তোমরা তাহার সহিত সাক্ষাৎ করিবে তখন 
তিনি তোমাদের সহিত কিরূপ ব্যবহার করিবেন বলিয়া ধারণা রাখ ? 


১%) | SEES) 
032015(%৭) 


ইব্‌ন কাছীর-_৫৫ (৯ম) 





Contents 


৪৩৪ তাফসীরে ইবন কাছীর 


ue পে টে পরেও 58014 রর +€ (৭১) 
0৫ ৫853 ৬ (৭) 

০৮৬19 ৮৪:6৪ (৭1) 

০৫৯৫ 49404 ( 58) 
১৫৮৮৪৩৩১০৩৮ OF (40) 
০6845055885 415 (৭) 
OFS HAGE খালা (9 
O° MLS । 2 SLB (AA) 


৮৮. অত:পর সে তারকারাজির দিকে একবার তাকাইল, 

৮৯. এবং বলিল, আমি অসুস্থ 

৯০. অত:পর উহারা তাহাকে পশ্চাতে রাখিয়া চলিয়া গেল। 

৯১. পরে সে সন্তর্পণে উহাদিগের দেবতাগুলির নিকট গেল এবং বলিল, 
তোমরা খাদ্য গ্রহণ করিতেছ না কেন? 

৯২. তোমাদিগের কি হইয়াছে যে, তোমরা কথা বল না? 

৯৩. অত:পর সে উহাদিগের উপর সবলে আঘাত হানিল। 

৯৪. তখন এ লোকগুলি তাহার দিকে ছুটিয়া আসিল । 

৯৫. সে বলিল, তোমরা নিজেরা যাহাদিগকে খোদাই করিয়া নির্মাণ কর 
তোমরা কি তাহাদিগের পূজা কর? 

৯৬. প্রকৃতপক্ষে আল্লাহই সৃষ্টি করিয়াছেন তোমাদিগকে এবং তোমরা যাহা 
তৈরী কর তাহাও। 


Contents 


সূরা সাফ্‌ফাত ৪৩৫ 


৯৭. উহারা বলিল, NEI ETE RE (রা অত:পর ইহাকে জ্বলন্ত ' 
অগ্নিতে নিক্ষেপ কর। 

৯৮. উহারা তাহার বিরুদ্ধে চক্রান্তের সঙ্কল্প করিয়াছিল; কিন্তু আমি উহাদিগকে 
অতিশয় হেয় করিয়া দিলাম । 

তাফসীর ঃ ইবরাহীম (আ)-এর সম্প্রদায়ের লোকেরা একটি ঈদ (পর্ব) উপলক্ষে 
দলবদ্ধভাবে শহরের বাহিরে চলিয়া যাইত । তাহাদের উপাস্য মূর্তিগুলিকে ধ্বংস করিয়া 
দেওয়ার জন্য এই নির্জনতাকে অপূর্ব সুযোগ মনে করিয়া তিনি শহরে অবস্থান করার 
মানসে বলিলেন, (আমি অসুস্থ)। তাহার এই কথাটি প্রকৃতপক্ষে সত্য । (অর্থাৎ 
তোমাদের ‘শিরক’ ইত্যাদি কর্মকাণ্ডে আমি আন্তরিকভাবে ব্যথিত হইয়া পড়িয়াছি)। 
আর তাহারা সাধারণ ধারণা মোতাবেক শারীরিক অসুস্থ বলিয়া বুঝিয়া লইল । 1915$ 
১১১৭ «১ অত:পর উহারা তাহাকে পশ্চাতে রাখিয়া চলিয়া গেল । 

কাতাদাহ রে) বলেন ঃ আরবের লোকেরা যে ব্যক্তি কোন বিষয়ে চিন্তা করে 
তাহাকে বলে যে, সে ব্যক্তি নক্ষত্রমালার প্রতি দৃষ্টিপাত করিয়াছে। কাতাদাহ্‌ (র) এই 
কথা দ্বারা বুঝাইতে চাহিয়াছিলেন যে, ইবরাহীম (আ) আকাশের দিকে একজন 
চিন্তাবিদের ন্যায় নক্ষত্রের দিকে দৃষ্টি নিক্ষেপ করিলেন, ০৮০০ 
অন্য কোন ধারণা জান্মিতে না পারে। 

অত:পর তিনি বলিলেন, ১5. : 015 অর্থাৎ আমি দুর্বল, রোগা। 

ইব্‌ন জারীর (র) বলেন, আবু কুরাইব (র) .... আবু হুরায়রা রো) হইতে বর্ণিত। 
তিনি বলেন, রাসূলে করীম (সা) বলিয়াছেন, ইবরাহীম (আ) তিনটি ব্যতীত অন্য 
কোন সত্য গোপন রাখিয়া কথা বলেন নাই; দুইটি আল্লাহ্‌র সত্তা সম্পর্কে: ৮3 
আমি অসুস্থ ও 1১1৮ :৮:১৫ $1.$ 4 বরং তাহাদের বড়টিই এই কাজ করিয়াছে আর 
সারাহ আ) সম্বন্ধে যে, ইনি আমার বোন। এই হাদীসটি সিহাহ ও সুনান এর 
কিতাবসমূহে বিভিন্ন সূত্রে বর্ণিত আছে। 

তবে প্রকৃতপক্ষে ইহা কোন মিথ্যা ছিল না যে, ইহার প্রবক্তাকে মন্দ বলা বা 
সমালোচনা করা যাইবে । কখনও না, কম্মিন কালেও না । বরং ইহা রূপক অর্থে মিথ্যা 
শব্দ যোগ করা হইয়াছে; যাহা প্রতিপক্ষের মোকাবেলায় দ্বীন সংক্রান্ত ব্যাপারে সত্য 
গোপন রাখিয়া রূপক শব্দ বলা হইয়া থাকে, যেমন হাদীসে আছে ঃ নিশ্চয় প্রতিপক্ষের 
মোকাবেলা বা বিতর্কে (দ্বীনি ব্যাপারে বিশেষ ক্ষেত্রে) রূপক অর্থে অস্পষ্ট কথা বলার 
সুযোগ আছে। 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আমার পিতা ....আবূ সাঈদ (রা) হইতে বর্ণিত। 
তিনি বলেন, নবী করীম (সা) ইবরাহীম (আ)-এর তিনটি উক্তি সম্বন্ধে বলিয়াছেন যে, 


Contents 


৪৩৬ তাফসীরে ইবৃন কাছীর 


তিনি প্রতিটি উক্তি দ্বারা আল্লাহ্‌র দ্বীনকে উদ্ভাসিত করিয়াছেন । বলিয়াছেন £ আমি 
অসুস্থ, বরং তাহাদের বড়টিই এই কাজ করিয়াছে আর পাপিষ্ঠ বাদশাহর কু-কর্মের 
লালসা হইতে আপন স্ত্রীর পবিত্রতা রক্ষা করিতে গিয়া বলিয়াছিলেন, সে আমার বোন । 

সুফিয়ান (র) বলেন £ 555 2 অর্থাৎ আমি প্রেগে আক্রান্ত । তাহারা এ জাতীয় 
রোগ হইতে দূরে থাকিত। আর তিনি এই সুযোগে তাহাদের উপাস্যদের সহিত একাকী 
থাকিতে মনস্থ করিলেন । 

আওফী (র) ইবৃন আববাস (রা) হইতে 91 088 ৮২১] ৮৪ 67৮5 ৮5৮ 
5: এই আয়াত সম্বন্ধে অনুরূপ বর্ণনা দিয়াছেন। (ইহাতে আরও বর্ণিত আছে যে,) 
তিনি যখন তাহাদের উপাস্যগণের ঘরে অবস্থান করিতেছিলেন, তখন তাহারা ইবরাহীম 
(আ)-কে বলিল, “বাহির হইয়া আস।” তিনি বলিলেন, আমি তো প্লেগ রোগে 
আক্রান্ত । ইহাতে তাহারা এই সংক্রামক ব্যাধির ভয়ে তাহাকে পরিত্যাগ করিয়া চলিয়া 
গেল। 

কাতাদাহ রে) সাঈদ ইব্‌ন মুসাইয়াব রে) হইতে বর্ণনা করেন যে, ইবরাহীম (আ) 
একটি নক্ষত্রকে উদিত হইতে দেখিলেন আর বলিলেন, আমি অসুস্থ। অর্থাৎ আল্লাহ্‌র 
নবী দ্বীনের ব্যাপারে ব্যথিত হইয়া বলিলেন, 74 ৪: (| অন্যান্যরা বলিয়াছেন ঃ 
ভবিষ্যৎ মৃত্যু রোগের চিন্তায় চিন্তিত হইয়া তিনি এই উক্তি করিয়াছিলেন। কেহ 
বলিয়াছেন £ তোমাদের গায়রুল্লাহ্‌র পূজা-অর্চনা দেখিয়া আমার অন্তর অসুস্থ হইয়া 
পড়িয়াছে। হাসান বসরী রে) বলিয়াছেন ঃ ইবরাহীম (আ)-এর সম্প্রদায়ের লোকগণ 
তাহাদের একটি ঈদ উপলক্ষে শহরের বাহিরে যাইতে উদ্যত হইল এবং তাহাকেও সঙ্গে 
নিতে চাহিল। ইহাতে তিনি চিৎ হইয়া শুইয়া পড়িলেন এবং বলিলেন, ১5, 5% আর 
আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন। তাহারা সকলেই শহরের বাহিরে 
চলিয়া গেলে তিনি মূর্তিগুলিকে ভাঙ্গিয়া চুরমার করিয়া দিলেন। ইব্‌ন আবূ হাতিম এই 
বর্ণনা দিয়াছেন। উপরে বর্ণিত মর্মেই আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন $ 4১. lei 

৪১ তাহারা সৌভাগ্য ও নৈকট্য লাভের আশায় খানা তৈরী করিয়া দেবতাদের 
সম্মুখে রাখিয়া দিত। ইবরাহীম (আ) চুপিসারে অতিদ্রন্ত এগুলির সামনে উপস্থিত 
হইয়া বলিলেন, ১5465 51? 

সুদ্দী রে) বর্ণনা করিয়াছেন ঃ ইবরাহীম (আ) উপাস্য মূর্তিদের গৃহে প্রবেশ করিয়া 
দেখিলেন, একটি বিরাটকায় কক্ষে মুর্তিগুলি রাখা হইয়াছে। কক্ষটির ফটকে একটি বড় 
আকারের মূর্তি । ইহার পার্শ্বে একটু ছোট, তারপর আরেকটু ছোট, এইভাবে 
ধারাবাহিকতার সহিত এগুলিকে সাজাইয়া রাখা হইয়াছে। আর তাহাদের সম্মুখে খাবার 
রাখা আছে। মুশরিকগণ বলিত, আমাদের দেবতাগণ খাদ্যে বরকত দিয়া রাখিলে 
আমরা ফেরত আসিয়া উহা ভক্ষণ করিব। ইবরাহীম (আ) তাহাদের সম্মুখে খাদ্য 


Contents 


সূরা সাফ্‌ফাত ৪৩৭ 


দেখিয়া বলিলেন, ১১৪ ৮% ১৫ 5১445 91? তোমরা কেন ভক্ষণ করিতেছ না? 
তোমাদের কি হইল যে, কথাও বলিতেছ না? 

১:০১ ০০০৪ £4 &1১$ ফাররা বলেন, ইহার অর্থ হইল, ডান হাত দিয়া 
এগুলিতে আঘাত করিতে উদ্যত হইলেন। কাতাদাহ ও জাওহারী বলেন ঃ ডান হাত 
দিয়া আঘাত হানিবার জন্য উহাদের সামনে উপস্থিত হইলেন । 

যেহেতু ডান হাত শক্ত ও উহা দ্বারা আঘাত করা সুবিধা'। এই জন্যই ইহাদিগকে 
ডান হাত দিয়া আঘাত করিলেন এবং চূর্ণ-বিচুর্ণ করিতে সক্ষম হইলেন । আর যাহাতে 
চূর্ণ-বিচূর্ণ করিলেন না। (সূরা আম্বিয়ায় ইহার ব্যাখ্যা বর্ণনা করা হইয়াছে) । 

১4১১ <১]৷ [, 1১50 মুজাহিদ (র) সহ অনেকেই বলিয়াছেন, ইহার অর্থ হইল 
লোকজন তাহার নিকট তাড়াতাড়ি গেল। (এই ঘটনাটি এখানে অতি সংক্ষেপে বর্ণনা 
সি ৃ 
গা ৫ পা লই৷ দর তর নতি 
যখন জানিতে পারিল যে, ইবরাহীম (আ) এই কার্য করিয়াছেন, তখন তাহাকে 
তিরফ্কার করিবার জন্য তাহারা আসিল । ইহাতে তিনিও তাহাদিগকে দোষারোপ ও 
তিরঞ্কার করিতে লাগিলেন । বলিলেন, 2১3৯ %305 5১১১৯51 ? অর্থাৎ তোমরা কি 
আল্লাহ্‌ ব্যতীত এমন সব দেবতার পূজা করিবে, যাহাদিগকে তোমরা নিজ হাতে তৈরী 
করিয়াছ ? 

১০১5 ১ 55৯ 2100 অথচ তোমাদিগকে এবং তোমরা যাহা কিছু 
করিতেছ উহাকে আল্লাহ্‌ই সৃষ্টি করিয়াছেন । এখানে আরবী ব্যাকরণ অনুযায়ী . পদটি 
Coe Et Tom EE Les a0 Ee Mts TOES 
DESC AH এ 

ইমাম বুখারী "আফআলুল ইবাদ' (বান্দার কর্ম) নামক অধ্যায়ে “মারফু' রূপে আলী 
ইব্‌ন মদীনী ...... হুযাইফ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, আল্লাহ্‌ তা'আলা প্রত্যেক 
নির্মাতা ও তাহার নির্মিত বস্তুকে সৃষ্টি করিয়া থাকেন। 

এইবার যখন তাহাদের নিকট পরিষ্কার হইয়া গেল যে, ইবরাহীম (আ)ই এই কাজ 
করিয়াছেন, তখন তাহারা ক্রোধাবিত হইল এবং শক্তি প্রয়োগের মাধ্যমে ইহার 
প্রতিশোধ নিতে উদ্যত হইল। আর বলিল ৫ ৮১৯11 ০৪ ১৪1৪ (0:44: dd il 
ইহার অবশিষ্ট বর্ণনা সূরা আম্িয়ায় বর্ণিত হইয়া গিয়াছে! আল্লাহ্‌ তা'আলা তাহাকে 


Contents 


৪৩৮ তাফীরে ইব্‌ন কাছীর 

অগ্নি হইতে মুক্তি দিলেন ও বিজয়ী করিলেন এবং তীহার দলীল প্রমাণকে সত্যে 
রূপান্তরিত করিলেন ও সাহায্য করিলেন । এই অর্থেই আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ঃ 

i ১২031251১5৫ 19:91) 

০9০2 4৮১ 2085 (৭) 

০৮55) ০৪ 2 ০১) (1১০) 

OMS oly (\. )) 

8260 ৯০৮১6 ০৬৫০ 524%5৩$ (০) 

I ৫৬1386ঞ4% 

০ ০৫১৯৯)। 092125 

০০444 (৬ (১৮) 

95012556065 (১.5) 

০৫১৮০) 4৫৫ 4)1615 ্রে।৫$$2 ৬ (১১০) 

০৫2৮) (5021১) (1.5) 

০092 25৫82 (১55) 

৩০০৯৯১। 2966 (9) 


ORLY) 40 (1১৭) 


০:৩৮৪।১৫৫1৫ (0১০) 


রো 


EN 


Contents 
ATS র ৪৩৯ 
০৫৮০ 6০%) (১১০) 

otal ৮৩৮৪ (৮৮১১2১৫৮ (১১) 

9095624 3 0% ৬১1259280১1) 


এ 5 2 


our 

৯৯. এবং সে বলিল, আমি আমার প্রতিপালকের দিকে চলিলাম, তিনি 
আমাকে অবশ্যই সৎপথে পরিচালিত করিবেন । 

১০০, হে আমার প্রতিপালক! আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান কর। 

১০১. অত:পর আমি তাহাকে এক স্থির-বুদ্ধি পুত্রের সুসংবাদ দিলাম। 

১০২. অত:পর সে যখন তাহার পিতার সঙ্গে কাজ করিবার মত বয়সে উপনীত 
হইল তখন ইবরাহীম বলিল, বৎস! আমি স্বপ্নে দেখি যে, তোমাকে আমি যবাহ্‌ 
করিতেছি, এখন তোমার অভিমত কি বল? সে বলিল, হে*আমার পিতা! আপনি 
যাহা আদিষ্ট হইয়াছেন তাহাই করুন। আল্লাহ্‌ ইচ্ছা করিলে আপনি আমাকে 
ধৈর্যশীল পাইবেন । 

১০৩. যখন তাহারা উভয়ে আনুগত্য প্রকাশ করিল এবং ইবরাহীম তাহার 
পুত্রকে কাত করিয়া শায়িত করিল 

১০৪, তখন আমি ভাহাকে আহ্বান করিয়া বলিলাম, হে ইবরাহীম! 

১০৫. তুমি তো স্বপ্নাদেশ সত্যই পালন করিলে! এইভাবেই আমি 
সপ্কর্মপরায়ণদিগকে পুরস্কৃত করিয়া থাকি। | 

১০৬. নিশ্চয়ই ইহা ছিল এক স্পষ্ট পরীক্ষা । 

১০৭. আমি তাহাকে মুক্ত করিলাম এক মহান কুরবানীর বিনিময়ে | 

১০৮. আমি ইহা পরবর্তীদিগের স্মরণে রাখিয়াছি। 

১০৯. ইবরাহীমের উপর শান্তি বর্ষিত হউক। 

১১০. এইভাবে আমি সতকর্মপরায়ণদিগকে পুরক্কৃত করিয়া থাকি । 

১১১. সে ছিল আমার মু'মিন বান্দাদিগের অন্যতম । 

১১২. আমি তাহাকে সুসংবাদ দিয়াছিলাম ইসহাকের, সে ছিল এক নবী, 
সতকর্মপরায়ণদিগের অন্যতম | 


Contents 


8৪০ তাফসীরে ইবৃন কাছীর 


১১৩. আমি তাহাকে বরকত দান করিয়াছিলাম এবং ইসহাককেও; তাহাদিগের 
₹শধরদিগের মধ্যে কতক সকর্মপরায়ণ এবং কতক নিজদিগের প্রতি স্পষ্ট 
অত্যাচারী । 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা যখন ইবরাহীম. (আ)-কে তাহার সম্প্রদায়ের 
লোকদের বিরুদ্ধে সাহায্য করিলেন এবং তাহাদিগকে গুরুত্বপূর্ণ নিদর্শনসমূহ প্রদর্শন 
করার পরও তাহাদের ঈমান গ্রহণ করা হইতে নিরাশ হইলেন, তখন তিনি তাহাদের 
নিকট হইতে হিজরত করিলেন এবং বলিলেন, ১: ৫) ৬11 ০১১ :৮৫| আর 
আল্লাহ্‌ তা'আলার নিকট প্রার্থনা করিলেন ১1441 ১০ ০] ₹-৪ ১ অর্থাৎ হে প্রভু! 
আমার জাতি এবং আত্মীয়-স্বজন হইতে বিচ্ছেদ হওয়ার বিনিময় স্বরূপ আমাকে 
অনুগত সন্তান দান করুন। আল্লাহ্‌ তা'আলা তাহার এই প্রার্থনার ফলস্বরূপ 
বলিতেছেন, 7৯ 7১৯১ ০৮১১৪ আমি তাহাকে ধৈর্যশীল এক সন্তানের সুসংবাদ 
দিলাম। 

মুসলমানদের সম্মিলিত অভিমত এমনকি কিতাবীগণের মতেও উপরোক্ত আয়াতে, 
সুসংবাদ প্রদত্ত ধৈর্যশীল সন্তান ছিলেন ইসমাঈল (আ)। তিনিই তাহার প্রথম সন্তান। 
বরং কিতাবীগণের গ্রন্থে বর্ণিত আছে যে, ইসমাঈল (আ)-এর জন্মকালে ইবরাহীম 
(আ.)-এর বয়স ছিল ছিয়াশি বৎসর । আর ইসহাক (আ) যখন জন্মগ্রহণ করেন, তখন 
ইবরাহীম (আ)-এর বয়স নিরানব্বই বৎসর ছিল। তাহাদের মতে আল্লাহ্‌ তা'আলা 
ইবরাহীম (আ)-কে তাহার একমাত্র পুত্র সন্তানকে যবেহ করার জন্য নির্দেশ দান 
করিয়াছিলেন। তাহাদের অপর একটি সংস্ককর্ ণ 5১১০১ (একমাত্র) এর স্থলে ১,4, 
শব্দ রহিয়াছে। অর্থাৎ সন্তানের অনিচ্ছা সত্বেও বলপূর্বক যবেহ করুন। এই ‘মতা 
তাহাদের কোন অংশের পরিবর্তনকে 'তাহ্রীফ' বলে। ইহা সম্পূর্ণ হারাম। এতদ্সত্বেও 
তাহারা শক্রতা বশত: এই পরিবর্তন ঘটাইয়াছিল। কেননা ইসমাঈল (আ) ছিলেন 
আরববাসীর পিতা আর তাহাদের পিতা ছিলেন ইসহাক (আ)। আরবগণের প্রতি 
শত্রুতা বশত: ইসমাঈল (আ)-এর উপর মিথ্যা অপবাদ দিতে গিয়া তাহারা প্রকৃতপক্ষে 
ইসহাক (আ)-এর উপরই এই অপবাদ অর্পণ করিল । কেননা, ইসমাঈল (আ) তদীয় 
মাতাসহ মক্কা শরীফে অবস্থান করিতেন । আর ইসহাক.(আ) পিতার সঙ্গে কেনানে বাস 
করিতেন। যদি ১.৩ শব্দটি গ্রহণ করা না হয়, তবে বুঝা যাইবে যে, আপনার কাছে 
যে সন্তানটি আছে, তাহাকেই বলপূর্বক যবেহ করুন। আর ১১:০০ শব্দ হইলে বুঝা 
যাইবে যে, তখনও ইসহাক (আ)-এর জন্ম হয় নাই। কাজেই ইসমাঈল (আ)-কেই 
যবেহ করিবার নির্দেশ দেওয়া হইয়াছিল। কেননা তিনিই ছিলেন ৫:১৯ তাহার 


Contents 


সূরা সাফ্ফাত ৪৪১ 


একমাত্র সন্তান)। ইহার সপক্ষে একটি যুক্তিও আছে যে, অন্যান্য সম্তানগণের তুলনায় 
প্রথম সন্তানটি অধিক প্রিয় হইয়া থাকে । কাজেই পরীক্ষা ক্ষেত্রে তাহাকে যবেহ করাই 
যুক্তিযুক্ত ৷ | 

ইসহাক (আ)-কে যবেহ করিবার পক্ষেও আলিমগণের একটি দলের মত 
রহিয়াছে । পূর্ববতীগণের একটি জামাত এমন কি কোন কোন সাহাবা হইতে অনুরূপ 
বর্ণনা রহিয়াছে। প্রকৃতপক্ষে কুরআন-সুননায় ইহার কোন অস্তিত্ব নাই। আমার মতে 
কোন প্রকার দলীল-প্রমাণ ছাড়া এই উক্তিটি সংগ্ৰহ করা হইয়াছে । কুরআন মজীদ 
প্রত্যক্ষ সাক্ষী যে, ইনি ইসমাঈল (আ)। ;:1- 7১-৯১ (ধৈর্যশীল ছেলে) দ্বারা তাহার 
সম্পর্কেই সুসংবাদ প্রদান করা হইয়াছে এবং এই সুসংবাদ প্রদত্ত সন্তানকে যবেহ করার 
নির্দেশ দেওয়া হইয়াছিল । এই বর্ণনায় পবিত্র কুরআনের উক্ত স্থানে 31৯:4৮১০।১3 
১৯1551| ১ 5 দ্বারা ইসহাক (আ) এর জন্মের সুসংবাদের কথা উল্লেখ করা 
হইয়াছে । আর ইসহাক (আ) সম্বন্ধে ইবরাহীম (আ)-কে ফিরিশতাগণ কর্তৃক সুসংবাদ 
প্রদানের ভাষা ছিল ৪ 15:১৯, 4,55 5 আমরা একজন জ্ঞানী সন্তানের সুসংবাদ 
দিতেছি । | 

আল্লাহ্‌ তা'আলা অন্যত্র বলিয়াছেন 8 8৮১০] ৮1১ ১২ 90০4১10১028 


ইয়াকৃব। অর্থাৎ পিতা-পুত্রের জীদ্দশায়ই ইসহাক (আ)-এর একটি পুত্রে সন্তান 
জন্মিবে, যাহার নাম হইবে ইয়াকৃব। ইনি ইবরাহীম (আ)-এর জীবদ্দশায় 
জন্মগ্রহণকারী তাহার বংশের শেষ সন্তান । £+১$ শব্দটি ৪ - হইতে উৎপন্ন । অর্থ 
হইল শেষ । | 

যেহেতু ইসহাক (আ) এর ওরসে ইয়াকৃব নামক সন্তান জন্ম লাভ করিবার 

ংবাদ প্রদান করা হইয়াছে, কাজেই তাহাকে যবেহ করিবার আদেশ দান করা 
হইয়াছিল, ইহা সম্পূর্ণ অযৌক্তিক ইহা পরম্পর বিরোধী । সুতরাং ইসমাঈল (আ) 
যাবীহ ছিলেন, ইহা সম্পূর্ণ সঠিক। 

(| 5 81 055 অর্থাৎ যখন তিনি এতটুকু বড় ও শক্তিশালী হইলেন যে, 
পিতার সহিত চলাফেরা করিতে পারেন । ইবরাহীম (আ) ইসমাঈল (আ)-কে সঙ্গে 
নিয়া চলাফেরা করিতেন এবং মাঝে মধ্যে তাহাকে হারাইয়া ফেলিতেন আর মাতা 
শহরে অবস্থান করিয়া তাহাদের হাল-অবস্থা প্রত্যক্ষ করিতেন। ইহাও বর্ণিত আছে যে, 
ইবরাহীম (আ) বুরাকে চড়িয়া অতি দ্রুত এখানে চলিয়া আসিতেন। (বুরাক বৈদ্যুতিক 
গতি সম্পন্ন বাহন) । আল্লাহ্‌ ভাল জানেন। 


ইব্‌ন কাছীর-_৫৬ (৯ম) 


Contents 


88২ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ, ইকরিমা, সাঈদ ইব্‌ন জুবাইর, আতা খুরাসানী ও 
যায়দ ইব্‌ন আসলাম রি) প্রমুখ ০.1 ৭৮০ 15 ৮৪ এর অর্থ বলিয়াছেন £ যখন 
তিনি যুবক হইলেন ও ভ্রমণ করিতে পারেন এবং পিতার মত চলাফেরা ও কাজ কর্ম 
করিতে পারেন। 

4১595558542 চি ঠা ০5 ৫% 29 ০5405 
উবাইদ ইবৃন উমাইর (র) বলিয়াছেন £ নবীগণের স্বপ্ন ওহী । ইহার পর তিনি 
উপরোক্ত আয়াত আবৃত্তি করেন। 

ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আলী ইবৃন হুসাইন ইব্‌ন জুনাইদ (র) ...ইবৃন 
আব্বাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলে করীম (সা) বলিয়াছেন ঃ ঘুমন্ত 
অবস্থায় নবীগণের স্বপ্ন ওহী স্বরূপ। এই সূত্রে কোন হাদীস সিহাহ এর কোন কিতাবে 
নাই। 

যবেহ্‌ সংক্রান্ত বিষয়টি ছেলেকে এইজন্যই জ্বাত করিলেন, যাহাতে উভয়ের 
সন্তৃষ্টিতে কাজটি সহজ হইয়া যায়। আর ইহাতে পুত্রের ধৈর্য ও সাহসিকতার পরিচয় 
এবং বাল্যকালেই আল্লাহ্র অনুগত ও পিতার বাধ্য থাকার দৃঢ়তা প্রকাশ পাইয়া যায়। 

১ 15০58] 55115 005 অৰ্থাৎ, আল্লাহ তা'আলা আমাকে যবেহ সংক্রান্ত যে 
আদেশটি প্রদান করিয়াছেন আপনি উহা যথাযথভাবে পালন করুন। 

Lila ba ill 75517১23 অর্থাৎ, আমি ধৈর্য ধারণ করিব এবং 
আল্লাহর নিকট ইহার পুরস্কার লাভ করিব । আল্লাহর এই নবী স্বীয় প্রতিজ্ঞা সত্যে 
পরিণত করিয়া দেখাইয়াছেন। এই জন্য আল্লাহ তা'আলা পবিত্র কুরআনের অন্যত্র 
ইরশাদ করিয়াছেন ঃ 


১৭905 058 ১০০ ০৫ এককা। 3১০ 9৫ 451 45505 < ৮৪২১ 
০৯৮০০ 5554808৮০৮০৭৪ এন 
আপনি কুরআনের মধ্যে ইসমাঈলের কথা জানিয়া ল্টন। ইনি ছিলেন প্রতিজ্ঞা 


পালনকারী এবং নবী ও রাসূল ৷ তিনি তাহার পরিবার-পরিজনকে সালাত ও যাকাতের 
আদেশ করিতেন আর স্বীয় প্রতিপালকের নিকট ছিলেন প্রিয় । 

- ১৮১১০1] 3, (51: 515 অৰ্থাৎ, যখন তাহারা উভয়ই অনুগত হইয়া 
যথাস্থানে উপস্থিত হইয়া গেলেন এবং ইবরাহীম (আ) যবেহ শুরু করার জন্য 
বিসৃমিল্লাহ পড়িয়া লইলেন পুত্র ইসমাঈলও মৃত্যুর জন্য নিজেকে উৎসর্গ করিয়া দিলেন। 

কেহ কেহ বলিয়াছেন 1.4 অর্থ তাহারা নিজদিগকে আল্লাহর নিকট সম্পর্ণ 
করিয়া দিলেন। ইবরাহীম (আ) আল্লাহর আদেশের সামনে নিজেকে অনুগত করিয়া 


Contents 


সূরা সাফ্ফাত 8৪8৪৩ 


দিলেন আর ইসমাঈল (আ) আল্লাহ্‌ তাঁআলা ও তদীয় পিতার নিকট নিজেকে বিলাইয়া 
দিলেন। মুজাহিদ, ইকরিমা, কাতাদাহ, সুদ্দী ও ইব্‌ন ইসহাক (র) প্রমুখ উপরোক্ত মত 
ব্যক্ত করিয়াছেন। 

৮,৯11 415 অর্থাৎ, তাহাকে অর্ধঃমুখী করিয়া শোয়াইলেন, EE 
দিয়া যবেহ করা যায় এবং যবেহ করিতে মুখমন্ডল দৃষ্টিতে না পড়ে । ইহাতে কাজটি 
অতি সহজ হইয়া যাইবে । 

ইবৃন আব্বাস (রা) মুজাহিদ, সাঈদ ইব্‌ন জুবাইর, যাহহাক ও কাতাদাহ (র) 
বলেন, ১১১১1] £15 অর্থ তাহাকে মুখমণ্ডলের উপর উপুর করিয়া শোয়াইলেন। ইমাম 
আহমদ রে) বলেন- শুরাইহ্‌ ও ইউনুস রে) .... ইবৃন আববাস (রা) হইতে বর্ণিত 
তিনি বলেন, ইবরাহীম (আ) আল্লাহর আদেশ প্রাপ্ত হইয়া হজ্জ করিতে গেলে “সায়ী' 
পালন করিবার সময় তাহার সম্মুখে শয়তান উপস্থিত হইল । সে তাহার অগ্রে অগ্রে 
প্রতিযোগিতামূলকভাবে চলিতে চাহিলে তিনিই তাহাকে পশ্চাতে ফেলিয়া সম্মুখপানে 
চলিতে থাকেন। অত:পর জিব্রাইল (আ) ইবরাহীম (আ)-কে জামরাতুল আকাবায় 
লইয়া গেলেন। সেখানেও শয়তান উপস্থিত হইল । তিনি তাহার উপর সাতটি কংকর 
নিক্ষেপ করিলে সে চলিয়া গেল৷ অত:পর পুনরায় জামরাতুল উস্তায় উপস্থিত হইলে 
সেখান হইতেও সাতটি কংকর নিক্ষেপ করিয়া তাহাকে তাড়াইয়া দিলেন এবং 
সেখানেই ইসমাঈল (আ)-কে নিচুমুখী করিয়া শোয়াইলেন। তখন ইসমাঈল (আ)-এর 
পরিধানে একটি সাদা জামা ছিল; তিনি বলিলেন, আব্বা! আমাকে কাফন দিবার মত 
অন্য কোন কাপড় নাই । তাই জামাটি আমার পরিধান হুঁইতে খুলিয়া নিন, ইহা দ্বারাই 
কাফনের কাজ সমাধা করিয়া লইতে পারিবেন । তখন তিনি উহা খুলিলেন, এমন সময় 
স্বর্গীয় ধ্বনি আসিল (|| 5৮:০5 ৮১১19311591 এই ঘোষণা শ্রবণ মাত্রই তিনি 
লক্ষ্য করিয়া দেখিলেন, শিং ও মোটা চক্ষু বিশিষ্ট একটি সাদা ভেড়া ৷ ইব্‌ন আব্বাস 
(রা) বলেন, আমরা এই জাতীয় ভেড়া অনেক খোজাখোজি করিয়াছি (তথাপী পাওয়া 
যায় নাই)। হিশাম এই হাদীসটি “মানাসিক' নামক অধ্যায়ে দীর্ঘাকারে বর্ণনা 
করিয়াছেন। কিন্তু তিনি ইসহাক (আ) এর নাম বলিয়াছেন। অতএব ইব্‌ন আব্বাস 
(রা) হইতে যবেহকৃত ব্যক্তির নাম সম্পর্কে দুইটি বর্ণনা আছে। তবে তাহার নিকট 
হইতে বর্ণিত উভয় মতের প্রসিদ্ধ বর্ণনা মতে ইনি ইসমাইল (আ) ছিলেন। কিছু পরেই 
ইহার উপর আলোচনা আসিতেছে । : 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) বলেন, হাসান ইবন দীনার (রো) ..... ইবরাহীম 
(আ)-এর নিকট জান্নাত হইতে একটি ভেড়া আসিয়া উপস্থিত হইল, যাহাকে চন্রিশ 
খারীফ বৎসর যাবত লালন-পালন করা হইয়াছিল । তিনি স্বীয় পুত্রকে পরিত্যাগ করিয়া 
ভেড়ার পিছু ধাওয়া করিলেন এবং জামরাতুল উলার নিকট পাইলেন। সেখানে 


Contents 


888 তাফসীরে ইব্‌ন কাছীর 


শয়তানকে লক্ষ্য করিয়া সাতটি কংকর নিক্ষেপ করিলেন । ইহাতে ভেড়াটি হাতছাড়া 
হইয়া গেল। পুনরায় জামরাতুল উত্তায় পাইলেন এবং সাতবার কংকর মারিলেন। 
এইবারও উহা আয়ন্তের বাহিরে চলিয়া গেল। আবার জামরাতুল কুবরায় গিয়া পাইলেন 
এবং সাতবার কংকর নিক্ষেপের কাজ শেষ করিয়া উহাকে ধরিলেন ও মিনায় নিয়া 
যহেব করিলেন। ইব্ন আব্বাসের প্রাণ যে মহাশক্তির নিয়ন্ত্রণে তাহার শপথ, 
ইসলামের প্রথম যুগে এই ভেড়ার মাথাটি শিংসহকারে কা'বার ছাদের পানি নিষ্কাশন 
চোঙ্গায় লটকানো ছিল এবং সেখানে থাকিয়াই উহা শুকাইয়াছে। 

আব্দুর রায্যাক (র) মা“মারের মাধ্যমে যুহরী (র) হইতে বর্ণনা করেন যে, 
কাসিম বলিয়াছেনঃ একদা আবু হুরায়রা (রা) ও কা'ব (রা) একত্রিত হইলেন। আবু 
হুরায়রা (রা) রাসূলুল্লাহ সো) হইতে আর কাব (রা) পূর্ববর্তী আসমানী কিতাব হইতে 
বর্ণনা করিতে লাগিলেন । আবু হুরায়রা (রা) বলিলেন, রাসূলে করীম (সা) ইরশাদ 
করিয়াছেন- প্রত্যেক নবীর জন্যই একটি নির্দিষ্ট মকবুল দু'আ আছে । আমি আমার 
দু'আ কিয়ামতের দিন আমার উম্মতের জন্য সুপারিশ করার উদ্দেশ্যে গোপন 
রাখিয়াছি। কা'ব রে) বলিলেন, আপনি কি ইহা রাসূলে করীম (সা)-এর নিকট হইতে 
শুনিয়াছেন? বলিলেন, হা! ইহাতে তিনি বলিলেন, আমার মাতা-পিতা আপনার প্রতি 
উৎসর্গকৃত অথবা তাহার প্রতি উৎসর্গকৃত, আমি কি ইব্রাহীম (আ) সম্বন্ধে আপনাকে 
কিছু সংবাদ দিব না? তাহাকে যখন তদীয় পুত্র ইসহাককে (আ) যবেহ করার কথা 
স্বপ্নে দেখানো হইল, শয়তান বলিল, যদি এই সুযোগে আমি তাহাদিগকে বিভ্রান্তিতে 
ফেলিতে না পারি তবে আর কখনও বিভ্রান্ত করিতে সক্ষম হইবে না। সুতরাং তিনি 
যখন পুত্রকে লইয়া যবেহ করিবার জন্য বাড়ী হইতে বাহির হইয়া পড়িলেন, শয়তান 
'সারা' (আ)-এর কাছে উপস্থিত হইয়া বলিল, ইব্রাহীম তাহার পুত্রকে লইয়া কোথায় 
গমন করিয়াছেন? উত্তরে তিনি বলিলেন, কোন কাজে গিয়াছেন। সে বলিল, না! কোন 
কাজের জন্য লইয়া যান নাই, বরং তাহাকে যবেহ করিবেন। সে জবাব দিল, তিনি 
ধারণা করিয়াছেন যে, তাহার প্রতিপালক তাহাকে এই নির্দেশ দিয়াছেন । ইহাতে “সারা' 
বলিলেন, তাহার প্রভুর আনুগত্য করিয়া ভালই করিয়াছেন। এইবার শয়তান পিতা 
পুত্রের পিছনে লাগিয়া গেল। পুত্রকে বলিল, তোমার পিতা তোমাকে লইয়া কোথায় 
যাইতেছেন? তিনি বলিলেন, কোন কাজে যাইতেছেন। সে বলিল, না! অন্য কোন 
কাজে যাইতেছেন না। বরং তোমাকে যবেহ করার জন্য লইয়া যাইতেছেন। তিনি প্রশ্ন 
করিলেন, আমাকে কেন যবেহ করিবেন? সে উত্তর দিল, তাহার ধারণা যে, তাহার প্রভু 
তাহাকে এই কাজের নির্দেশ দিয়াছেন । 

তিনি বলিলেন, আল্লাহ্‌র শপথ! যদি আল্লাহ্‌ তা'আলা এই কাজের জন্য আদেশ 
করিয়া থাকেন তাহা হইলে তিনি যেন অবশ্যই ইহা বাস্তাবায়ন করেন। ইহাতে সে 


Contents 


সূরা সাফ্‌ফাত 88৫ 


নিরাশ হইয়া তাহাকে ছাড়িয়া দিল এবং স্বয়ং নবী ইবরাহীম (আ)-এর সম্মুখে উপস্থিত 
হইয়া বলিল, স্বীয় পুত্রসহ কোথায় চলিলেন? তিনি বলিলেন, কোন একটি কাজে 
যাইতেছি। সে বলিল, অন্য কোন কাজেতো নয়, বরং আপন পুত্রকে যবেহ করিবার 
জন্যই যাইতেছেন।” তিনি বলিলেন, তাহাকে কেন যবেহ করিবে? বলিল, আপনি মনে 
করিয়াছেন যে, আপনার প্রভু আপনাকে এই কাজের আদেশ করিয়াছেন। তিনি দৃপ্ত 
কণ্ঠে জবাব দিলেন, আল্লাহ্‌র শপথ! যদি আমার প্রতিপালক আমাকে এইরূপ কাজের 
আদেশ করিয়া থাকেন তবে আমি ইহা নিশ্চয়ই যথাযথ বাস্তবায়ন করিব। ইহাতে সে 
বিমুখ হইয়া চলিয়া গেল। - 

ইব্‌ন জারীর (র) ..... আমর ইব্‌ন আবু সুফিয়ান ইব্‌ন সাঈদ ইব্‌ন হাফিয 
সাকাফী হইতে বর্ণিত যে, কা'ব রে) আবু হুরায়রা (রা)-এর নিরুট এই হাদীসন্টি . 
দীর্ঘাকারে বর্ণনা করিয়াছেন। ইহার শেষাংশে আছে, কা'ব (র) আবূ হুরায়য়া (রা)-কে 
বলিলেন, আল্লাহ্‌ তা“আলা ইসহাক (আ)-কে বলিলেন, “আমি তোমাকে এমন প্রার্থনা 
দান করিলাম, ইহাতে তুমি যাহা কামনা করিবে উহাই মঞ্জুর হইবে ।” তখন ইসহাক 
(আ) বলিলেন, “হে মহান আল্লাহ্‌! আমি আপনার দরবারে প্রার্থনা করিতেছি যে, 
পূর্বাপর আপনার যে কোন বান্দা শিরকমুক্ত হইয়া আপনার নিকট আগমন করিবে, 
আপনি তাহাকে জান্নাতে প্রবেশ করাইবেন।” ইব্ন আবূ হাতিম (র) বলেন, আমার 
পিতা ..... আবু হুরায়রা হইতে বর্ণিত ৷ তিনি বলেন- রাসূলুল্লাহ (সা) ইরশাদ 
করিয়াছেন ৪ আল্লাহ্‌ তা'আলা আমাকে দুইটির একটি গ্রহণের স্বাধীনতা দান করিলেন ৪ 
“আমার উম্মতের অধিকাংশকে ক্ষমা করিয়া দিবেন অথবা আমার উম্মতের পক্ষে আমার 
সুপারিশ মঞ্জুর করিবেন ।” ইহাতে আমি সুপারিশ দিকটাই গ্রহণ করিলাম । আমি আশা 
রাখি, ইহাতে জাহান্নামের জন্য লাগামকৃত আমার উম্মতগণকে ক্ষমা করিয়া দিবেন। 
যদি পুণ্যবান বান্দাগণ আমার সুপারিশের পূর্বেই আল্লাহ্‌র নিকট জোন্নাতে) পৌছিয়া না 
রা যখন ইসহাক 
(আ)-কে যবেহ সংক্রান্ত সংকট হইতে উত্তরণ করিলেন, তখন তাহাকে বলা হইল, 
উর রা রন রা 
তাহার শপথ! শয়তানের কুমন্ত্রণা পাওয়ার পূর্বেই আমি প্রার্থনা করিতেছি; হে দয়াময় 
আল্লাহ্‌! যে ব্যক্তি শিরকমুক্ত অবস্থায় মৃত্যুবরণ করিবে তাহাকে ক্ষমা কর এবং জান্নাতে 
দাখিল কর। ৰ 

উপরোক্ত হাদীসটি অপ্রসিদ্ধ ও অগ্রহণযোগ্য । উহাতে আব্দুর রহমান ইব্ন যায়েদ 
ইব্‌ন আসলাম (র) একজন দুর্বল বর্ণনাকারী | আমার আশংকা হইতেছে যে, উহাতে 
কিছু অংশ অতিরিক্ত উল্লেখ করা হইয়াছে। উহা হইল- “আল্লাহ যখন ইস্হাক 
(আ)-কে সংকট হইতে উত্তরণ করিলেন” এখান হইতে শেষাংশটুকু। +1০1 «111 আর 
যদি পূর্ণ অংশটুকু মানিয়া লওয়াও যায়, তবুও ভাষার বর্ণনা ভঙ্গিতে বুঝা যায়, এই স্থলে 
ইসমাঈল (আ)-এর নামই ছিল। আহলে কিতাবীগণ শক্রতাবশত: ইহাতে পরিবর্তন 


Contents 


৪৪৬ তাফসীরে ইবৃন কাছীর 


ঘটাইয়াছে। যেমন পূর্বে উল্লেখ করা হইয়াছে । কেননা; কুরবানী ও তৎসংক্রান্ত 
বিষয়াবলী ঘটিয়াছে মক্কার অধীনস্থ মিনায় । আর সেখানে ইসমাঈল (আ)ই বসবাস 
করিতেন এবং ইসহাক (আ) বসবাস করিতেন সিরিয়ার কেনান নগরীতে । 

(58১11 ০8০: ১৪ ০৯১ (75050 অর্থাৎ আপনার পুত্রকে যবেহ করার 
উদ্দেশ্যে শায়িত করিয়া লওয়ায়ই স্বপ্নের লক্ষ্য পরিপূর্ণ হইয়া গিয়াছে। 

সুদ্দী (র) প্রমুখ উল্লেখ করিয়াছেন £ ইবরাহীম (আ) ছুরিকে পুত্রের গলা কাটার 
জন্য গর্দানে চালনা করিলেন, কিন্তু ছুরি কিছুই কাটিল না। বরং গর্দান এবং ছুরির 
মাঝামাঝি একটি তামা জাতীয় পাত প্রতিবন্ধকতা সৃষ্টি করিল। তখন ইবরাহীম 
(আ)-কে ধ্বনি দেওয়া হইল 1$)1| +,:০ "3 তুমি স্বপ্ন বাস্তবায়িত করিয়াছ। 

is all sy UNS (| অৰ্থাৎ, যাহারা আমার আনুগত্য করিবে, আমি 
তাহাদিগকে দুঃখ-কষ্ট ও বিপদাপদ হইতে অনুরূপভাবে মুক্তি এবং তাহার সমস্যাবলীর 
সমাধান দিয়া থাকি । যেমন- কুরআনে ইরশাদ হইয়াছে ঃ 


রশ চে eeo ere 0 oo ee 8 oO 0 5259 32 fe. ef EB. ব্যান Go ee 
এ HE 


Vis JENNA Sk al EU LL pid cll 

যে আল্লাহ্‌কে ভয় করিবে, তিনি তাহার জন্য নিষ্কৃতির পথ বাহির করিয়া দিবেন ও 
তাহাকে ধারণাতীত ব্যবস্থায় রিুক দান করিবেন । আর যে ব্যক্তি আল্লাহ্‌র উপর নির্ভর 
করিবে, তিনিই তাহার জন্য যথেষ্ট । নিশ্চয়ই আল্লাহ্‌ তা'আলা স্বীয় বিষয়াদি 
পরিপূর্ণকারী । আল্লাহ্‌ সবকিছুর জন্য একটি সীমা নির্ধারণ করিয়া দিয়াছেন । 

উপরোক্ত ঘটনা ও সংশ্লিষ্ট আয়াত সমূহকে উসূলে তাফসীরের (তাফসীরের 
মূলনীতি) একদল বিজ্ঞ লোক দলীল স্বরূপ গ্রহণ করিয়াছেন যে, “কোন কার্য সংঘটিত 
হওয়ার পূর্বে 'নাস্খ' (আদেশ প্রত্যাহার) করা সঠিক ।” মু'তাষেলা সম্প্রদায়ের একদল 
লোক ইহার বিরোধী । “নাসখ' এর বৈধতার ব্যাপারটি এই আয়াতসমূহে অতি 
পরিষ্কার । কেননা, আল্লাহ্‌ তা“আলা স্বীয় বন্ধু ইবরাহীম আ)-কে তাহার পুত্র কুরবানী 
করার জন্য আদেশ করিলেন । অত:পর উহা প্রত্যাহার করিয়া ইহাকে একটি বিনিময়ের 
মাধ্যমে পরিবর্তন সাধন করিলেন । প্রথমে এইরূপ আদেশ প্রদানের উদ্দেশ্য ছিল, পুত্র 
যবেহ করার উপর ধৈর্য ধারণ ও উহাতে দৃঢ় থাকার কারণে স্বীয় বন্ধুকে পুরস্কৃত করা । 
এই জন্যই ইরশাদ করিয়াছেন- ০ "54 ১4413 ৩ অৰ্থাৎ ইহা একটি সুস্পষ্ট 
পরীক্ষা যে, সন্তান যবেহ করিবার আদেশ প্রাপ্ত হওয়া মাত্র আল্লাহ্‌র আদেশের সম্মখে 
নিজেকে সমর্পণ করিয়া দিলেন ও তাঁহার আনুগত্যে শির ঝুকাইয়া দিলেন। এই মর্মেই 
অন্যত্ৰ বলা হইয়াছে- ০) ৩৪ ১২১: ইবরাহীম যিনি আল্লাহ্‌র নির্দেশাবলী 
যাহা যয খা 


Contents 


সুরা সাফ্ফাত . ৪৪৭ 


7১১০ ১ 50$255$ সুফিয়ান সাওরী .... আলী (রা) হইতে বর্ণিত। তিনি 

বর্ণনা করেন ঃ পাহাড়ী সাদা ভেড়া বাবুলগাছে বাধা ছিল। আবূ তোফায়েল বলেন, 
উহাকে সাবীর নামক স্থানে বাবুল বৃক্ষে বাধা অবস্থায় পাইয়াছিলেন। সাওরী (র), ইব্‌ন 
আব্বাস (রা) হইতে বর্ণনা করেন, ভোড়াটি চল্লিশ বৎসর যাবত জান্নাতে ঢরিয়া 
খাইয়াছিল। ইব্‌ন আবূ হাতিম (র) .... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, 
সাবীরের গোড়ায় মিনা নামক স্থানে যে পাথরটি রহিয়াছে, উহাতেই ইবরাহীম (আ) 
তদীয় পুত্র ইসহাক (আ) এর বিনিময়টিকে যবেহ করিয়াছিলেন । সাবীর হইতে শিং 
বিশিষ্ট পাহাড়ী একটি ভেড়া শব্দ করিতে করিতে তাহার নিকট নামিয়া আসিয়াছিল। 
আর তিনি ইহাকে যবেহ করিয়াছিলেন এবং উহা কবুল হইয়াছিল ও সংরক্ষিত ছিল । 
পরিশেষে উহাকে ইস্হাক (আ)-এর বিনিময় স্বরূপ যবেহ করা হইয়াছিল! 

সাঈদ ইব্‌ন জুবাইর (র) হইতেও বর্ণিত আছে যে, তিনি বলিয়াছিলেন ভেড়াটি 
জান্নাতে বিচরণ করিতেছিল, এমন সময় সাবীরের নিকট পড়িয়া গেল। তখন উহার 
গায়ে লাল লোম ছিল। হাসান বসরী (র) বলিয়াছেন ঃ ইবরাহীম (আ)-এর ভেড়ার 
নাম ছিল জারীর । 

ইব্‌ন জুরাইজ (র) বলিয়াছেন যে, উবাইদ ইব্‌ন উমাইর বলিয়াছেন ঃ মাকামে 
(ইবরাহীমে) যবেহ করিয়াছিলেন । মুজাহিদ (র) বলিয়াছেন ঃ মিনার মান্হারে 
(কুরবানী স্থল) যবেহ করিয়াছিলেন। 

হুশাইম (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে । তিনি ফতওয়া দিয়াছিলেন, যে ব্যক্তি 
নিজেকে কুরবানী করার ‘মানত’ করিবে, সে উহার বিনিময় স্বরূপ একশত উট কুরবানী 
করিবে । অত:পর তিনি বলেন, আমি যদি একটি ভেড়া কুরবানী করিবার জন্য ফতওয়া 
দিতাম তাহা হইলে ইহাতেই যথেষ্ট হইয়া যাইত। কেননা আল্লাহ্‌ বলিয়াছেন ৪ 
করিবে । আর ইহাই বিশুদ্ধ মত। সাওরী (র) ইব্ন আববাস (রো) হইতে বর্ণনা 
করিয়াছেন যে, ০৮% ৮:৯ ১4:54 অর্থ পাহাড়ী ছাগল । 

মুহাম্মদ ইবন ইসহাক (রে) আমর ইব্‌ন উবাইদের মাধ্যমে বর্ণনা করেন যে, হাসান 
(র) বলিতেন ঃ ইসমাঈল (আ)-এর বিনিময় ছিল পাহাড়ী ছাগল, যাহা সাবীর হইতে 
তাহার নিকট অবতীর্ণ করা হইয়াছিল। ইমাম আহমদ (র) বলেন- সুফিয়ান (র) 
সাফিয়া বিনতে শায়বাহ্‌ বলিয়াছেন £ আমাকে বনী সালীমের জনৈক মহিলা (যাহার 
গোত্র হইতেই আমাদের এলাকার প্রায় সবলোক জন্মগ্রহণ করিয়াছেন) সংবাদ দিয়াছেন 
যে, রাসূলে করীম (সো) উস্মান ইব্‌ন তালহাঁকে ডাকাইয়া পাঠাইলেন। (একবার তিনি 
ইহাও বলিলেন যে, তিনি উসমানকে জিজ্ঞাসা করিলেন, নবী করীম (সা) আপনাকে 
কেন আহ্বান করিয়াছিলেন? তিনি বলিলেন ঃ রাসূলে করীম (সা) আমাকে বলিলেন, 


Contents 


88৮ . তাফসীরে ইবৃন কাছীর . 


আমি যখন কাবা ঘরে প্রবেশ করিয়াছিলাম, দেখিয়াছিলাম ভেড়াটির শিংদুইটি সেখানে 
রহিয়া গিয়াছে । এ গুলিকে সেখানে ঢাকিয়া রাখার জন্য আদেশ করিতে আমি ভুলিয়া 
গিয়াছিলাম। কা'বা গৃহে এমন কিছু থাকা উচিত নহে, যাহা মুসুল্লিদের অসুবিধা সৃষ্টি 
করে। সুফিয়ান বলেন $ যতদিন না কাবাগৃহ জুলিয়া গিয়াছিল ততদিন শিংদ্ধয় সেখানেই 
লটকানো ছিল। অবশেষে গৃহের সহিত ইহাও পুড়িয়া গিয়াছিল। ইহাও একটি প্রমাণ 
যে, যবেহকৃত ব্যক্তি ইসমাঈল (আ)ই ছিলেন। কেননা; ইবরাহীম (আ) বিনিময় স্বরূপ 
যে ভেড়াটি যবেহ করিয়াছিলেন রাসূলে করীম (সা) প্রেরিত হওয়া পর্যন্ত বংশ পরম্পরায় 
কুরাইশগণই উহার শিং এর উত্তরাধিকারী হইয়াছিল। + 151 «11 (আল্লাহ্‌ ভাল 
জানেন)। 


যবেহকৃত ব্যক্তি কে ছিলেন? 
পূর্ববর্তীগণের নিকট হইতে প্রাপ্ত বর্ণনাসমূহ 

যাহারা ইসহাক (আ) যবেহ হওয়া সম্বন্ধে মতামত ব্যক্ত করিয়াছেন £ হামযা 
যাইয়াত, আবূ মাইসারা হইতে বর্ণনা করিয়াছেন যে, ইউসুফ (আ) বাদশাহর 
মুখোমুখি বলিলেন $ তুমি কি আমার সহিত আহার করিতে চাও? অথচ আমি ইউসুফ 
ইবন ইয়াকুব নবী উল্লাহ ইবৃন ইসহাক যাবীহুল্লাহ ইব্‌ন ইব্রাহীম খালীলুল্লাহ। 

সাওরী আবূ সানানের মাধ্যমে আবু হুযাইল বর্ণনা করিয়াছেন, ইউসুফ (আ) 
বাদশাহকে অনুরূপ বলিয়াছিলেন। সুফিয়ান সাওরী (র) উবাইদ ইব্‌ন উমাইর হইতে 
বর্ণনা করেন- মুসা (আ) আরজ করিলেন, হে প্রতিপালক! লোকজন বলেন, ইবরাহীম 
ইসহাক ও ইয়াকুব (আ)-এর সাথে তাহারা কি কারণে এত গুরুত্‌ দিয়া বলে । আল্লাহ্‌ 
তা'আলা বলিলেন- ইবাহমীকে কখনো আমার সমকক্ষ কোন কিছু মনে করো না। 
তবে তিনি সর্বদাই আমাকেই গ্রহণ করে থাকেন। ইসহাক এমনিভাবে একজন ভাল 
লোক ছিলেন। যাবীহ (যেবেহকৃত) হইয়া আরও একটি উত্তম গুণ লাভ করিলেন। আর 
ইয়াকৃবের উপর আমি যতই বিপদাপদ বৃদ্ধি করিয়াছি, আমার প্রতি তাহার সৎ্ধারণা 
ততই বৃদ্ধি পাইয়াছে। 

শু“বা রে) আবূ ইসহাকের মাধ্যমে-আবুল আহ্ওয়াস (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন যে, ইব্‌ন মাসউদ (রা)-এর সম্মুখে এক ব্যক্তি এই বলিয়া গৌরব 
করিতেছিল যে, আমি অমুকের পুত্র অমুক! আমার পিতা সম্মানিত ও মর্যাদাশীল 
ব্যক্তিদের সন্তান। ইহাতে আব্দুল্লাহ ইবৃন মাসউদ (রো) বলিলেন- ইহার অর্থ হইল 
তাহার পূর্ব: পুরুষগণ হইলেন ইউসুফ ইবৃন ইয়াকৃব ইবৃন ইসহাক যাবীহুল্লাহ ইব্‌ন 
ইবরাহীম খলীলুল্লাহ আ)। ইবৃন মাসউদ হইতে বর্ণিত এই হাদীসটি বর্ণনার দিক 


"দিয়া বিশুদ্ধ । 


Has 


Contents 


সূরা সাফ্ফাত ৪৪৯ 


ইকরিমা ইব্‌ন আব্বাস রো) হইতে অনুরূপ বর্ণনা দিয়াছেন যে, ইনি ইসহাক 
(আ)। তিনি তাহার পিতা আব্বাস (রা) এবং আলী (রা) ইবৃন আবূ তালিব হইতেও 
অনুরূপ বর্ণনা করিয়াছেন। একই বর্ণনা দিয়াছেন ইকরিমা সাঈদ ইব্ন জুবাইর, 
মুজাহিদ, শা'বী, উবাইদ ইব্‌ন উমাইর, আবু মাইসারা, যায়েদ ইব্‌ন আস্লাম, 
হাযির, সুদ্দী, হাসান, কাতাদাহ, আবুল হুযাইল ও ইব্‌ন সাবিত প্রমুখ ৷ ইবৃন জারীরও 
ইহাকেই গ্রহণ করিয়াছেন। কা'ৰ আহ্বার হইতে তাহার বর্ণনায় পূর্বে উল্লেখ করা 
হইয়াছে যে, ইনি ইসহাক (আ) ছিলেন। তেমনিভাবে ইবৃন ইসহাক (র) ..... কা'ব 
আহবার (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, যাবীহ হইলেন ইসহাক (আ)। এই সব 
বক্তব্য কা'ব আহবার (রা) হইতেই সংগৃহীত হইয়াছে। ০! এ, 

কা'ব আহবার (রা) ইসলাম গ্রহণ করার পর উমর (রা)-এর শাসনামলে তাহার 
নিকট পূর্ববর্তী আসমানী কিতাব হইতে বর্ণনা করিতেন। উমর (রা) অনেক সময় 
তাহার নিকট হইতে বর্ণনা শুনিতেন এবং লোকজনকেও শ্রবণ করিতে অনুমতি দিতেন। 
বৰ্ণনাই শ্রবণ করিতেন এবং অপরের নিকট বর্ণনা করিতেন । তবে এই উম্মতের জন্য 
তাহার নিকট এ সকল কিতাবের যাহা কিছু আছে, উহার একটি অক্ষরেরও প্রয়োজন 
নাই । 1! 4!|, (আল্লাহ্‌ ভাল জানেন)। 

উমর (রা), আলী (রা), ইব্‌ন মাসউদ (রা) ও আব্বাস, সাঈদ ইব্ন জুবাইর , 
কাতাদাহ, মাসরূক, ইকরিমা, আতা, মুকাতিল, যুহ্রী ও সুদ্দা প্রমুখ হইতে বাগাভী 
বর্ণনা করেন যে, যাবীহ ইসহাক (আ)। তিনি ইহাও বলিয়াছেন যে, ইব্‌ন আব্বাস 
(রা) হইতে দুইটি বর্ণনার একটি অনুরূপ । তাহার নিকট হইতে এঁ জাতীয় হাদীস 
প্রমাণিত হইলে তো আমরা উহাকে মাথা ও চোখে রাখিতে প্রস্তুত; কিন্তু তাহার 
হাদীসের সূত্র বিশুদ্ধ নয়! ইব্‌ন জারীর ---- আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন 
যে, রাসূলে করীম (সা) হইতে বর্ণিত একটি হাদীসে আছে যে, যাবীহ ইসহাক আ)। 
উপরোক্ত হাদীসের সনদে দুইজন দুর্বল বর্ণনাকারী আছেন, একজন হইলেন- হাসান 
ইব্‌ন দীনার বাসারী এ%১১ অর্থাৎ তাহার বর্ণনা পরিত্যক্ত । অপরজন হইলেন আলী 
ইব্‌ন যায়েদ ইবৃন জাদআন “৫: অর্থাৎ অগ্রহণযোগ্য বর্ণনাকারী । ইবন আবু হাতিম 
(র) ---- আলী ইব্‌ন যায়েদ ইবন জাদআন হইতে মারফু হিসাবে অনুরূপ বর্ণনা 
করিয়াছেন। অত:পর বলিয়াছেন, আব্বাস (রা) ফুজালাহ এ হাদীসটি বর্ণনা 
করিয়াছেন । আর ইহা বিশুদ্ধ । আল্লাহ্‌ ভাল জানেন। 

সা UES LU) RG SO SUE CUS SCE VACA, আর ইহাই 
বিশুদ্ধ ও সঠিক । 


ঈবন ল্যাষ্টীবক-_ ৫৭ (৯ম) 


Contents 


8৫০ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইসহাক (আ) যাবীহ ছিলেন, এই মর্মে ইব্‌ন আব্বাস হইতে বর্ণিত বর্ণনাসমূহ 
পূর্বে উল্লেখ করা হইয়াছে। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে সাঈদ ইব্‌ন জুবাইর আমির, শা'"বী, ইউসুফ ইব্‌ন 
মেহরান, মুজাহিদ ও আতাসহ অনেকে বর্ণনা করিয়াছেন যে, যাবীহ হইলেন ইসমাঈল 
(আ)। ইব্‌ন জারীর () ইব্‌ন আব্বাস হইতে বর্ণনা করিয়াছেন যে, যাহার বিনিময় 
দেওয়া হইয়াছিল ইনি ছিলেন ইসমাঈল (আ) এবং ইহুদীগণের ধারণা যে, ইনি 
ইসহাক (আ), ইহা মিথ্যা । ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন, যাবীহ ছিলেন 
ইসমাঈল (আ)। 

ইব্‌ন আবু নাজীহ (র) মুজাহিদের সূত্রে বর্ণনা করেন যে, ইনি ইসমাঈল (আ)। 
ইউসুফ ইব্ন মেহ্রানও অনুরূপ বলিয়াছেন। 

শাবী (র) বলেন, ইনি ছিলেন ইসমাঈল (আ) এবং ভেড়ার শিংদ্বয় কা“বায় 
দেখিয়াছি । 

মুহাম্মদ ইবন ইসহাক হাসান বসরী (র) হইতে বলিয়াছেন, ইবরাহীম (আ)-এর 
ছেলেদের মধ্যে যাহাকে কুরবানী করার আদেশ দেওয়া হইয়াছিল, ইনি যে ইসমাঈল 
(আ) ছিলেন, ইহাতে কোন সন্দেহের অবকাশ নেই । 

ইব্‌ন ইসহাক (র) বলেন, আমি মুহাম্মাদ ইব্ন কা'ব কুরাজীকে বলিতে শুনিয়াছি। 
আল্লাহ্‌ তা'আলা ইবরাহীম (আ)-কে তাহার ছেলেদের মধ্যে ইসমাঈল (আ) সম্বন্ধে 
কুরবানীর আদেশ দিয়াছিলেন। আমরা উহা আল্লাহ্‌র কিতাবে পাইয়াছি। যেমন- 
আল্লাহ্‌ তাআলা পবিত্র কুরআনের এইস্থানে ইবরাহীম (আ)-এর যাবীহ সন্তানের ঘটনা 
বর্ণনার পরই ইরশাদ করিয়াছেন 8 ১১৮4 ১3123040525 

অন্যত্র ইরশাদ করিয়াছেন ঃ ২৬৪৮৩ 3৮৯০৭ প [১৬ ১২১ 9৮৯ (815১২ 55 
আমি “সারা (আ)-কে ইসহাকের সুসংবাদ দিলাম এবং ইসহাকের পর ইয়াকৃবেরও। 
এখানে পুত্র এবং পুত্রের পুত্র সম্বন্ধে বলিয়াছেন । কাজেই কি করিয়া হইতে পারে যে, 
ইসহাক (আ)-কে যবেহ করিবার আদেশ করিবেন। অথচ তিনি প্রতিজ্ঞা পালনে দৃঢ় 
ইসমাঈল (আ) সম্বন্ধেই নির্দেশ দিয়াছিলেন। ইব্‌ন ইসহাক (র) বলেন, আমি মুহাম্মদ 
ইব্‌ন কা'ব কুরাজীকে উহা অধিকবার বলিতে শুনিয়াছি। 

মুহাম্মদ ইব্‌ন কাব কুরাজী হইতে ইব্ন ইসহাক (র) বুরাইদা ইব্‌ন সুফিয়ান 
আসলামীর মাধ্যমে বলেন যে, মুহাম্মদ ইবৃন কা'ব (র) উমর ইব্ন আব্দুল আজীজকে 
তাহার খেলাফতের যুগে সিরিয়ায় সহাবস্থানকালে এই সম্বন্ধে জিজ্ঞাসা করিলেন । উমর 
(র) বলিলেন , তুমি যেমন বলিতেছ, আমিও এই রকমই মনে করিতেছি । এই 
ব্যাপারে আমি খুব. একটা চিন্তা করিতে পারিতেছি না। অত:পর তিনি সিরিয়ায় 
বসবাসকারী একজন মুসলমানকে ডাকিয়া পাঠাইলেন, যিনি ইহুদীগণের একজন বড় 


Contents 


সুরা সাফ্‌ফাত ৪৫১ 


পণ্ডিত ছিলেন । উমর ইব্‌ন আব্দুল আজীজ তাহাকে এই বিষয় সম্বন্ধে জিজ্ঞাসা করিলেন 
এবং আমিও তীহার পাশে তখন বসা ছিলাম। উমর (র) বলিলেন, ইবরাহীম 
(আ)-এর দুই পুত্রের কাহাকে যবেহ করার জন্য নির্দেশ দেওয়া হইয়াছিল? তিনি 
বলিলেন, ইসমাঈল (আ)। হে আমীরুল মুমেনীন! আল্লাহ্‌র শপথ; ইহুদীগণ ইহা 
ভালভাবেই জানে । কিন্তু এমন ব্যক্তি আপনারা আবরগণের পিতা হইবেন, ইহাতে 
ঈর্ষাঘিত হইয়া কিতাবীগণ নাম পরিবর্তন করিয়া ইসহাক (আ)-এর নাম প্রকাশ করে। 
কেননা; ইনি তাহাদের পিতা । আল্লাহই ভাল জানেন, ইনি কে ছিলেন। আর তাহাদের 
প্রত্যেকেই পাক-পবিত্র ও আল্লাহ্র অনুগত ছিলেন। 

ইমাম আহমদ ইব্‌ন হাম্বলের পুত্র আব্দুল্লাহ (র) বলেন_ আমি আমার পিতাকে 
জিজ্ঞাসা করিলাম যে, যাবীহ কে ছিলেন? ইসমাঈল (আ) না ইসহাক (আ)? তিনি 
বলিলেন, ইসামাঈল (আ)। (কিতাবুষ্‌ যুহদে উহা উল্লেখ করিয়াছেন)। 

ইব্‌ন আবূ হাতিম উল্লেখ করিয়াছেন, আমি আমার পিতাকে বলিতে শুনিয়াছি যে, 
যাবীহ ছিলেন ইসমাঈল (আ)। তিনি আরও বলেন, আলী (রা), ইব্‌ন উমর (রা), 
আবু হুরায়রা (রা), আবৃত তোফাইল, আবূ সালিহ, মুহাম্মদ ইবৃন কাব কুরাজী, আবু 
জা“ফর মুহাম্মদ ইব্ন আলী (রা) প্রমুখ হইতে আমার পিতা বর্ণনা করিয়াছেন যে, 
তাহারা বলিয়াছেন, যাবীহ ছিলেন ইসমাঈল (আ)। | 

বাগাভী রে) স্বীয় তাফসীরে উল্লেখ করিয়াছেন যে, এ মত পোষণ করিয়াছেন, 
আব্দুল্লাহ ইব্ন উমর (রা) সাঈদ ইব্‌ন মুসাইয়াব, সুদ্দী, হাসান বাসরী, রাবী ইব্‌ন 
আনাস, মুহাম্মদ ইব্‌ন কা'ব কুরাজী ও কালবী (র) প্রমুখ । ইহা ইব্‌ন আব্বাস 
(রা)-এর একটি বর্ণনা । আবূ আমর ইব্‌ন আলা" হইতেও তিনি বর্ণনা করিয়াছেন। 

তিনি বলেন, মুহাম্মদ ইব্‌ন আম্মার রাষী (রা) .... সুনাবিহী রে) হইতে বর্ণিত। 
তিনি বলেন- আমরা একদা মু'আবিয়া ইব্‌ন আবু সুফিয়ানের কাছে ছিলাম; লোকজন 
আলোচনা করিতেছিল যে,যাবীহ ইসাহক (আ) না ইসমাঈল (আ)? ইহাতে তিনি 
একজন বিজ্ঞলোকের ন্যায় বলিলেন, তোমরা মতবিরোধে লিপ্ত. হইয়াছ? আমরা একদা 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট ছিলাম, একজন লোক আসিয়া বলিল, হে আল্লাহ্‌র রাসূল! 
আল্লাহ্‌ আপনাকে গনীমতের যে মাল দান করিয়াছেন, উহা হইতে আমাকে কিছু দান 
করুন হে ইবনূষ যাবীহাইন (দুই যাবীহের পুত্র) ৷ ইহাতে আল্লাহ্‌র রাসূল (সা) হাসিয়া 
ছিলেন। এই বর্ণনা শ্রবণ করিয়া লোকজন জিজ্ঞাসা করিল, হে আমীরুল মুমেনীন! দুই 
যাবীহ কাহারা ছিলেন? তিনি বলিলেন, যখন যমযমের কূপ পুনঃখননের জন্য আব্দুল 
মুত্তালিবকে নির্দেশ দেওয়া হইল, তখন তিনি মানত করিলেন যে, যদি আন্মাহ্‌ তা'আলা 
তাহার উপর এই মহান কাজটি সহজ করিয়া দেন, তবে নিজের একটি ছেলে যবেহ 
করিবেন। পরে লটারীতে ছেলেদের মধ্যে আব্দুল্লাহর নাম আসিল । তখন আব্দুল্লাহর 


Contents 


৪৫২ তাফসীরে ইব্‌ন কাছীর 


মাতৃকুলের লোকজন বাধা প্রদান করিয়া বলিলেন, ইহার বিনিময়ে একশতটি উট যবেহ 
করিয়া দিন। সুতরাং তিনি বিনিময় স্বরূপ একশতটি উট যবেহ করিলেন । আর অপর 
যাবীহ হইলেন ইসমাঈল (আ)। ইহা একটি চমকপ্রদ হাদীস। 

উপরোক্ত হাদীসটি উমাভী তীহার “মাগাজী' কিতাবে উল্লেখ করিয়াছেন। তিনি 
বলেন, জনৈক সহচর বর্ণনা করিয়াছে যে, আমরা মুয়াবিয়া (রা)-এর মজলিসে উপস্থিত 
হইলাম । যাবীহ ইস্হাক না ইসমাঈল?এই লইয়া লোকজন আলোচনা করিতেছিল 
এবং বাকী হাদীসটুকু উল্লেখ করেন। আমি ইহা একটি ভুল সংস্করণ হইতে অনুরূপ 
লিখিয়াছি। 

ইসহাক (আ) যাবীহ হওয়ার ব্যাপারটি গ্রহণ করার পিছনে ইব্‌ন জারীর নির্ভর 
একটি ধৈর্যশীল ছেলের সুসংবাদ দিলাম। তিনি (ইবৃন জারীর) এই সুসংবাদটি ইসহাক 
(আ) এর ক্ষেত্রে প্রয়োগ করিয়াছেন। এবং +/- ১৫১. তাহাকে একজন 
টা বা ৮ রা (আ)-এর ক্ষেত্রে। 
তিনি বলেন, ইয়াকুব (আ)-ই কাজ-কর্ম করার বয়সে উপনীত হওয়ার পর ইসহাক 
(আ)কে যবেহ করিবার আদেশ প্রদান করা হয়। ইহাও হইতে পারে যে, ইয়াকৃবসহ 
ইসহাক (আ)-এর আরও সন্তানাদি ছিল। আর যে শিংদুইটি কা'বায় লটকানো ছিল, 
উহা কেনান হইতে স্থানান্তরিত হইয়া আসা কোন কঠিন ব্যাপার নয়। এবং পূর্বে 
অতিবাহিত হইয়াছে যে, কাহারও মতে ইসহাক (আ)-কে সেখানে যবেহ করা 
হইয়াছে । ইহা তাহার তাফসীরের নির্ভরযোগ্য দলীল । অথচ তিনি যে মত পোষণ 
করিয়াছেন, ইহা কোন মযাহাবও নয় এবং উহা গ্রহণ করা আবশ্যকীয়ও নয় । বরং উহা 
অসন্ভব। মুহাম্মদ ইব্‌ন কা'ব কুরাজী ইসমাঈল (আ) যবাহ হওয়ার পক্ষে যে সকল 
প্রমাণ পেশ করিয়াছেন উহাই সঠিক ও সবল । আল্লাহ্‌ ভাল জানেন । 

০০৯০০ ১318533১৮০৮ পূর্ববর্তী আয়াতে যাবীহ সম্পর্কে সুসংবাদ 
দেওয়া হইয়াছে। আর ইনি হইলেন ইসমাঈল (আ)। এখন তীহার ভ্রাতা ইসহাক (আ) 
সম্বন্ধে সুসংবাদ দিতেছেন। সূরা হুদ ও হিজরে এই সম্পর্কে উল্লেখ করা হইয়াছে। 

আয়াতে বর্ণিত (১ আরবী ব্যাকরণ মতে উহ্য ক্রিয়াপদ হইতে 0. অবস্থা) 
হইয়াছে। অর্থাৎ, ০1০ ৮০ ₹১০ ১.৯: তাহার উরসে একজন নবী অচিরেই 
জন্গহণ করিবেন। 

ইবন জারীর ইকরিমা (র) হইতে বর্ণনা করেন, তিনি বলেন- ইবৃন আববাস (রা) 
. বলিয়াছেন, যাবীহ হইলেন- ইসহাক (আ)। তিনি বলেন, 2 3.1 5052 
Lal এই আয়াতে ইসহাক (আ) নবী হওয়ার সুসংবাদ দেওয়া হইয়াছে। অন্যত্র 


Conte 


সূরা সাফ্‌ফাত ৪৫৩ 


আছে_ (১৪ 24)15 501 02০৯০ ১০ 41 (28) আমি আমার দয়াগুণে তাহার ভাই 
হারূনকে নবী বানাইয়া প্রেরণ করিলাম । তিনি বলেন, হারূন (আ) মুসা (আ) হইতে 
বড় ছিলেন। এতদসন্তেও মুসা (আ) তাহার ভাইকে নবী হিসাবে প্রেরণের আকাংখা 
করিলে আল্লাহ্‌ তা“আলা উহাই করিলেন । 

ইব্‌ন আব্দুল আ'লা .... ইকরিমা (র) হইতে বর্ণিত। ইবৃন আব্বাস (রা) বলেন, 
ইসহাক (আ) জন্মকাল হইতে নবী ছিলেন না। যখন আল্লাহ্‌ তা'আলা তাহার যবেহের 
বিনিময় দিয়া দিলেন তখন যে নবুওয়াতের সুসংবাদ প্রদান করা হয় উহাই উপরোক্ত 
আয়াতে উল্লেখ করা হইয়াছে । 

ইব্‌ন আবূ হাতিম (র)..ইকরামা হইতে বর্ণিত যে, ইব্ন আববাস (রা) বলিয়াছেন, 
একবার জন্মলগ্নে ও একবার নবুওত প্রদান করার সময় সুসংবাদ দেওয়া হইয়াছে। 

সাঈদ ইবন আবূ আরুবা, কাতাদাহ হইতে উপরোক্ত আয়াত সম্বন্ধে বলেন ঃ 
ইসহাক (আ) স্বীয় আত্মাকে আল্লাহ্‌র নির্দেশে উৎসর্গ করিয়া দেওয়ার পর এই সুসংবাদ 
আসে। 

০১5500৮2০১5 14325১5৮-46- (২৯2 

উপরোক্ত আয়াতটি কুরআনের নিম্নবর্ণিত আয়াতের মত- 


EEO ECE 
বলা হইল, হে নূহ! আমার পক্ষ হইতে সালাম ও বরকতসমূহ লইয়া অবতরণ 
কর, যাহা তোমার উপর এবং যে সকল দল তোমার সঙ্গে রহিয়াছে তাহাদের উপর 
নাযিল হইবে । আর অনেক দল এমনও হইবে, যাহাদিগকে আমি কিছুকাল সুখ-স্বাচ্ছন্দ্য 
দান করিব । অত:পর পতিত হইবে তাহাদের উপর আমার পক্ষ হইতে কঠোর শাস্তি। 


06378545228 EY, (8) 

০ ৬০৫ GULLIT C57 (0) 
০০১১1৮৪280১) 
১৫৫0 এড $ 0১০ 
32321 58৩৫৫ 0৭ 


Contents 
8৪৫৪ তাফসীরে ইবৃন কাছীর 


OG ৩৩5৮5 (১১৭) 
শাতি9$ ৩ 


০১5০5245%4 (১.) 
০ 6৮০০)! (১০) 


০ ০১১৮৬। ১ ১১৮৫ (১২) 


১১৪. আমি অনুগ্রহ করিয়াছিলাম মূসা ও হারূনের প্রতি । 

১১৫. এবং তাহাদিগকে এবং তাহাদের সম্পদ্রায়কে আমি উদ্ধার করিয়াছিলাম 

সংকট হইতে । 

১১৬. আমি সাহায্য করিয়াছিলাম তাহাদিগকে, ফলে তাহারা হইয়াছিলেন 
বিজয়ী। 

১১৭. আমি উভয়কে দিয়াছিলাম বিশদ কিতাব । 

১১৮. এবং তাহাদিগকে আমি পরিচালিত করিয়াছিলাম সরল পথে । 

১১৯. আমি তাহাদিগের উভয়কে পরবর্তীদিগের স্মরণে রাখিয়াছি। 

১২০. মূসা ও হারূনের প্রতি শান্তি বর্ষিত হউক। 

১২১. এইভাবে আমি সৎকর্ম পরায়ণদিগকে পুরস্কৃত করিয়া থাকি । 

১২২. তাহারা উভয়ে ছিল আমার মু'মিন বান্দাদিগের অন্তর্ভুক্ত । 

তাফসীর ঃ এখানে আন্রাহ্‌ তা'আলা তাহার কিছু অনুগ্রহের কথা উল্লেখ 
করিয়াছেন। যেমন- মূসা (আ) ও হারূন (আ)-কে নবুওয়াত প্রদান এবং উহাদিগকে 
ফেরাউন ও তাহার সম্প্রদায় কর্তৃক যুলুম-নির্যাতন, বড় বড় ঘৃণ্য কাজসমূহ, ছেলে 
সন্তান হত্যা ও কন্যা জীবিত রাখা এবং তাহাদিগকে নিকৃষ্ট কার্যসমূহে ব্যবহার ইত্যাদি 
হইতে মুক্তি দান করা । অত:পর তাহাদিগকে ফেরাউন গোষ্ঠীর বিরুদ্ধে সাহায্য ও 
সান্ত্বনা প্রদান করিলেন । ইহাতে তাহারা বিজয়ী হইল ও নিজেদের ঘরবাড়ী জমিজমা, 
ধনদৌলত সবকিছুই ফিরিয়া পাইল। এসবকিছু প্রাপ্তির পর বেশী দিন অতিক্রান্ত না 
হইতেই আল্লাহ্‌ তা'আলা মুসা (আ)- এর উপর এক মহান সুস্পষ্ট ও বিশদ গ্রন্থ অবতীর্ণ 
করিলেন, যাহার নাম তাওরাত । অন্যত্র আছে_ 3:8১ 8] 33) ৮ Ea ১৪1 
"(১.২৪ আমি মূসা ও হারূনকে ফুরকান (সত্য-অসত্য পার্থক্যকারী) এবং আলো দান 
করিয়াছি। 


Contents 


সূরা সাফ্‌ফাত 8৫৫ 


idl (৷ ০% অৰ্থাৎ আমি তাহাদিগকে কথাবাৰ্তা ও কাজে 
কর্মে সৎপথে পরিচালিত করিয়াছি। 

9 ৬৪ (০৫2০ 0১২১৩ অর্থাৎ, আমি তাহাদের পরেও তাহাদিগকে 
সম্মানের সহিত স্মরণ করা এবং সুপ্রশংসা চালু রাখিয়াছি। অত:পর উহার ব্যাখ্যা স্বরূগ 


বলিয়াছেন 8 ১..৯| এ১$4)1৮৫ 01 53০২9৮৮৪৯০৮ SLs 
০৫১০১1০5358 (ONY) 
EI Ls Le G3) (YE) 
OGD 0 9১৩5১ ৬৯৮৩ (৭০) 
9069 ঠা 5৬281 (১৫৯) 
৩০৮০০০০৪৬৫৫ 05) 
০৫১৮19835১1 (১) 
৩৫১৯১ 4৮ ১ (৮৭) 
০৫৮৬০)/%৪%৩ (7) 
০৫১৮1)৪ ১১৫৬) (১) 
OG ১0 05 46) (১) 

১২৩. ইলইয়াসও ছিল রাসূলদিগের একজন । 

১২৪. স্মরণ কর, সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, তোমরা কি সাবধান র 
সা Shee He EERE 


১২৬. আল্লাহ্‌কে, যিনি প্রতিপালক তোমাদের, প্রতিপালক তোমাদিগের প্রাক্তন 
পূর্ব পুরুষদিগের? 


Contents 


৪৫৬ তাফসীরে ইব্ন কাছীর 


১২৭. কিন্ত উহারা তীহাকে মিথ্যাবাদী বলিয়াছিল। কাজেই উহাদিগকে 
অবশ্যই শাস্তির জন্য উপস্থিত করা হইবে । 

১২৮. তবে আল্লাহ্র একনিষ্ঠ বান্দাগণের কথা স্বতন্ত্র । 

১২৯. আমি ইহা পরবতীদিগের স্মরণে রাখিয়াছি। 

৩০. ইলইয়াসের উপর শান্তি বর্ষিত হউক । 

১৩১. এইভাবে আমি সৎকর্মপরায়ণদিগকে পুরস্কৃত করিয়া থাকি। 

১৩২. সে ছিল আমার মুমিন বান্দাদিগের অন্যতম । 


তাফসীর 3 কাতাদাহ ও মুহাম্মদ ইব্ন ইসহাক (র) বলিয়াছেন £ ইলইয়াস 
(আ)-ই ইদ্রিস (আ)। ইবৃন আবূ হাতিম (র) বলেন, আমার পিতা... আব্দুল্লাহ ইবন 
মাসউদ (রো) হইতে বর্ণিত। তিনি বলেন £ ইলইয়াস-ই ইদ্রীস। যাহ্হাক (র)ও 
অনুরূপ বলিয়াছেন । 

ওহাব ইবন মুনাব্বেহ্‌ (র) বলিয়াছেন ঃ ইনি ইলইয়াস ইব্‌ন নুসাইব ইব্‌ন ফিনহাস 
ইব্‌ন ঈসার ইব্‌ন হারূন ইব্‌ন ইমরান! আল্লাহ্‌ তাআলা তাহাকে হিযকীল (আ)-এর 
পর বনী ইসরাইলের প্রতি প্রেরণ করিয়াছিলেন। তাহারা 4? (বোল) নামক এক 
মূর্তির পূজা করিত। তিনি তাহাদিগকে আল্লাহ্‌র পথে আহবান করিলেন এবং 
গায়রুল্লাহর পূজা করিতে নিষেধ করিলেন। তাহাদের রাজা তাহার প্রতি ঈমান 
আনিয়াছিল। পরে আবার মূর্তাদ (ধর্মত্যাগী) হইয়া গেল। তাহারা আজীবন বিপথে 
দু'আ করিলেন। ইহাতে একাধারে তিনবছর পর্যন্ত বৃষ্টি বন্ধ থাকিল। অত:পর এই 
অবস্থা হইতে উত্তরণ ও বৃষ্টি চালু করিবার জন্য উহারা তাহার নিকট অনুরোধ জানাইল 
এবং বৃষ্টি হইলে তাহার প্রতি ঈমান আনিবার প্রতিজ্ঞায় আবদ্ধ হইল ৷ তিনি তাহাদের 
জন্য দু'আ করিলে বৃষ্টি আসিল। কিন্তু ইহার পর তাহারা পূর্বাপেক্ষা আরও অধিকতর 
নিকৃষ্টভাবে কুফরী করিতে লাগিল । ইহাতে তিনি অতিষ্ঠ হইয়া আল্লাহ্‌র নিকট প্রার্থনা 
জানাইলেন, যেন তাহাকে পৃথিবী হইতে উঠাইয়া লওয়া হয়। তাহার অবস্থান কালেই 
ইয়াসা ইব্‌ন উখতুব (আ) জন্ম গ্রহণ করিয়াছিলেন । আল্লাহ্‌ তা'আলা ইলইয়াসকে 
(আ) আদেশ করিলেন যে, অমুক গৃহে প্রবেশ করুন। সেখানে গিয়া যখনই কোন 
বাহনে আরোহণ করিতে ইচ্ছা করিলেন, অমনি একটি অগ্নিঘোড়া তাহার সম্মুখে 
আসিয়া উপস্থিত হইল ৷ ইহাতে তিনি আরোহণ করিলেন এবং আল্লাহ্‌ তা'আলা 
তাহাকে জ্যোতির্ময় ও পাখাবিশিষ্ট পোশাক পরিধান করাইয়া দিলেন। তিনি 
ফেরেশতাগণের সহিত একজন মানবরূপী ফেরেশতা হইয়া আকাশ পৃথিবী পরিভ্রমণ 
করিতেছেন । ওহাব ইবন মুনাব্বাহ কিতাবীগণের নিকট হইতে অনুরূপ বর্ণনা দিয়াছেন! 
আল্লাহ্‌ই উহার সত্যাসত্য সম্বন্ধে ভাল জানেন । 


Contents 


সূরা সাফ্‌ফাত ৪৫৭ 


০১৪5 %1 ০5৪] ০0881 অর্থাৎ, তোমরা গায়রুল্লাহর পূজা করিতে কি আল্লাহকে 
ভয় কর না? 

SUE sl 5১359 55 ০১০৭ ইব্ন আব্বাস (রা), মুজাহিদ, 
ইকরিমা, কাতাদাহ, সুদ্দী (র) প্রমুখ বলিয়াছেন £ ৯, অর্থ তাহাদের £ প্রেভু)। 
ইকরিমা ও কাতাদাহ (রে) বলিয়াছেন £ ইহা ইয়েমানী ভাষার শব্দ। কাতাদাহ €) 
হইতে অপর বর্ণনায় বলা হইয়াছে যে, ইহা আযদে শানুআর ভাষা । ইব্‌ন ইসহাক (র) 
বলিয়াছেন £ঃ কোন কোন আলেম আমাকে বলিয়াছেন যে, তাহারা 4, নামক একজন 
মহিলার পূজা করিত। 

আব্দুর রহমান ইব্‌ন যায়েদ ইব্‌ন আসলাম (র) তাহার পিতা হইতে বর্ণনা 
করিয়াছেন যে, পশ্চিম দামেশকের “বাআলাবাক্কা” নামক শহরের বাসিন্দাগণ একটি 
মূর্তির পূজা করিত; উহার নাম ছিল ২; | 

যাহ্হাক (র) বলিয়াছেন £ ইহা একটি মূর্তি, তাহারা উহার পূজা করিত। 

5. ৬৯4 তোমরা কি মূর্তির পূজা কর? 

AEC IED SUS sl LL অর্থাৎ, যিনি এক ও 
যাহার কোন অংশীদার নাই, তিনিই ইবাদত পাওয়ার একমাত্র উপযোগী । 

০১১৯ li ১১:১৫; অর্থাৎ, হিসাব-নিকাশের দিন শাস্তির জন্য 
তাহাদিগকে উপস্থিত করা হইবে। 

১১০1 481 গর কর রর রা এরা 
টব রো “মুসবাত' হইতে মুসতাস্না 
মুনাকাতে' | ০১৯১1 ০৪4১০ ১ অর্থাৎ সুপ্রশংসা 

১০,28১, জে” ইসনাঈলকে সমান বলা হয়, তেমনি 
ইলইয়াসকে 'ইলইয়াসীন' বলা হইয়াছে। উহা বনী আসাদ গোত্রের ব্যবহৃত ভাষা 
অনুযায়ী ৷ 

বের সাদা'র উপর বনী তামীম গোত্রের কোন কৰি কবিতা আবৃত্তি করিয়াছেন, 
ইহাতে ইসরাঈলকে “ইসরাঈন' বলা হইয়াছে $ ্‌ 

29: ০০11 0 ডি *:0000 ৮1 ৮০1 

বলা হয় মীকাল, মীকাঈল, মীকাঈন। ইব্রাহাম ও ইব্রাহীম, ইসরাঈল ও 
ইসরাঈন । তুরে সাইনা ও তুরে সিনীন। অথচ ইহা একই স্থান। এই সবগুলিই বৈধ । 
কেহ পড়িয়াছেন। ১-:--/94 ৫৮০ ?9-০, হদরাসীন)। উহা ইবন মাসউদের (রা) 


ইবন কাছীর-_৫৮ (৯ম) 


Contents 


৪৫৮ তাফসীরে ইব্ন কাছীর 


কেরাত। কেহ পড়িয়াছেন ৬১১) 273.4 (আল ইয়াসীন) অর্থাৎ, মুহাম্মদ 
(সা)-এর পরিবার পরিজন। ? 

iia Lisle ails lls 3A আয়াতদ্বয়ের 
তাফসীর উপরে অতিবাহিত হইয়াছে। আল্লাহ্‌ ভাল জানেন । 


১০) 0৮ ৬ &,5 (১) 
ত পে, (19 


০৬১/১খঠ 19 ৫, (১০) 


পা, ls ৫ বত পার 
OGD ASS (১৯) 

CAME 2». ০৫৮৮ 27০৫৫ ৫ 4৫ ১ 
০৫৯০৪ (945 5১5৩৮6১১001) 


পি 25 ge Aur Ayn oo 
9493০ ২৪১0১ (১) 
১৩৩. লৃতও ছিল রাসূলদিগের একজন । ' 

১৩৪. আমি তাহাকে ও তাহার. পরিবারের সকলকে উদ্ধার করিয়াছিলাম- 

১৩৫. এক বৃদ্ধা ব্যতীত, যে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভূক্ত । 

১৩৬. অত:পর অবশিষ্টদিগকে আমি সম্পূর্ণভাবে ধ্বংস করিয়াছিলাম। 

১৩৭. তোমরা তো উহাদিগের ধ্বংসাবশেষগুলি অতিন্রম করিয়া থাক সকালে 

১৩৮. ও সন্ধ্যায়, তবুও কি তোমরা অনুধাবন করিবে না ? 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা তাহার বান্দা ও রাসূল লুত (আ)-কে স্বীয় সম্প্রদায়ের 
প্রতি প্রেরণ করিয়াছিলেন। তাহারা তাহাকে মিথ্যাচারী আখ্যায়িত করিল । ইহাতে 
আল্লাহ্‌ তাআলা লূত (আ)-এর সম্প্রদায়ের লোকদিগকে বিভিন্ন প্রকারের শাস্তি 
প্রদানসহ সমূলে ধ্বংস করিয়া দিলেন। ইহাদের সহিত তাহার স্ত্রীকেও ধ্বংস করিলেন 
এবং তাহাকে ও তাহার পরিবারে অন্যান্য লোকদিগকে মুক্তি দিলেন। এই সকল অবাধ্য 
লোকদের ধ্বংসপ্রাপ্ত মহল্লাকে একটি ঝিলে পরিণত করিলেন । যাহা দেখিতে অতি 
কঠোর ও স্বাদে-গন্ধে Wt অধিকন্তু উহাকে চলাচলের পথরূপে নির্ধারণ 
করিয়াছেন। এই পথ দিয়া গণ রাতদিন যাতায়াত করিয়া থাকে। এতদর্থেই 
আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ঃ 


৮54 Ore wu চি লা তু oso fo ore oe OL 2 ero 14 

০5-18-7১৪1 ৬/:111২9 ১-১৯১৮০০৪ - ১19 
a 

রঙ ৰা ডর Pd ~~ পে 2” bl শা 


Contents 


সূরা সাফ্‌ফাত 8৫৯ 


অর্থাৎ তাহাদের এই ধ্বংসলীলা দেখিয়াও কি তোমরা শিক্ষা গ্রহণ কর না? 
আল্লাহ্‌ কেমনভাবে তাহাদিগকে নিশ্চিহ্ন করিয়া দিলেন। আর এই শিক্ষাও গ্রহণ কর 
যে, কাফেরগণের জন্য এমনই হইয়া থাকে । 


£ পাঠ পর এ প্ত পোর্ট 29 


০০১1০৮০৭915 (৭) 
০341 4010140).015-) 
০০৪৮০9296৩৩ (১) 
০5255252024 (6) 
aah lee (৮) 
99852547958 (55) 


?5.. ৩ 2 wed লাঠি 21 wd 
০১232 55 ৮0554 (£০) 


ওটি রোগ 


927 ০৯ RAL (17) 


ঢ় 9 পট I ৪৯ ৮৮ 21275 


০২০১১৫)/5০9595 4১515 (১৮5) 


০৮৯০৮৪৫৮152 (EA) 


১৩৯. যুনুমও ছিল রাসূলদিগের একজন । 

১৪০, স্মরণ কর, যখন সে পলায়ন করিয়া বোঝাই নৌযানে পৌছিল। 

১৪১. অত:পর সে লটারীতে যোগদান করিল এবং পরাভূত হইল । 

১৪২. পরে এক বৃহদাকার মৎস তাহাকে গিলিয়া ফেলিল; তখন সে নিজেকে 
ধিক্কার দিতে লাগিল । 

১৪৩. সে যদি আল্লাহ্‌র পবিত্রতা ও মহিমা ঘোষণা না করিত, 

১৪৪. তাহা হইলে তাহাকে পুনরুথান দিবস পর্যন্ত থাকিতে হইত উহার 
উদরে। 

১৪৫. অত:পর যুনুসকে আমি নিক্ষেপ করিলাম এক তৃণহীন প্রান্তরে এবং সে 
ছিল রুগ্ন । 


Contents 


৪৬০ তাফসীরে ইব্ন কাছীর 


১৪৬. পরে আমি তাহার উপর এক লাউগাছ উদ্‌গত করিলাম । 

১৪৭. তাহাকে আমি লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করিয়াছিলাম । 

১৪৮. এবং তাহারা ঈমান আনিয়াছিল; ফলে আমি তাহাদিগকে কিছু কালের 
জন্য জীবনোপভোগ করিতে দিলাম। 

তাফসীর ঃ ইতিপূর্বে সুরা আঘ্বিয়ায় যুনুস (আ)-এর ঘটনা অতিবাহিত হইয়াছে। 
সহীহাইন অর্থাৎ বুখারী ও মুসলিমে আছে ৪ রাসূলে করীম (সা) বলিয়াছেন, “কোন 
বান্দার পক্ষে উচিত নয় যে, সে বলিবে, আমি যুনুস ইবৃন মাত্তা হইতে উত্তম |” এখানে 
তাহার মাতার সহিত সম্বন্ধ উল্লেখ করা হইয়াছে । অপর বর্ণনায় তাহার পিতার সহিত 
সম্বন্ধ উল্লেখ করা হইয়াছে। 

tall lil tl )| ইব্‌ন আব্বাস (রা) বলেন, ০৯২,০11 অর্থ 
/£১11 অর্থাৎ আস্বাবপত্রে বোঝাইকৃত। 

২০৪ অর্থ লটারীতে যোগদান করিলেন। ১:--১-3-৮| অর্থ বিজিত। 

উহার বিবরণ এই যে, ঢেউয়ের কারণে নৌকা দোল খাইতেছিল এবং 
আরোহীগণসহ সকলে মিলিয়া স্থির করিল যে, এমন কোন দোষী ব্যক্তি নৌকায় 
রহিয়াছে, যাহার কারণে এই বিপদ নামিয়া আসিয়াছে । কাজেই লটারী দিয়া যাহার 
নাম বাহির হইবে, তাহাকেই দোষী মনে করিয়া নৌকা হইতে নিক্ষেপ করিয়া দিব । 
ইহাতে নৌকা হাল্কা হইয়া যাইবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আসিবে । লটারী 
দেওয়া হইল। একে একে তিনবার ৷ প্রতিবারই আল্লাহ্র নবী যুনুস (আ)-এর নাম 
বাহির হইল । অথচ তাহাদের ধারণা ছিল যে, তাহাদের মধ্য হইতে একজনের নাম 
উঠিবে । যুনুস (আ) নিজেকে পানিতে নিক্ষেপ করিবার জন্য পরিধানের বস্ত্র খুলিলেন। 
লোকজন তাহাকে নিক্ষেপ করিতে অস্বীকৃতি জানাইল। কিন্তু তিনি অগ্রাহ্য করিয়া 
নামিয়া পড়িলেন। অপর দিকে লোহিত সাগর হইতে সমুদ্বসমূহ অতিক্রম করিয়া একটি 
মৎস্য আগমন করত: তীহাকে গিলিয়া ফেলিল। আল্লাহ্‌ তা'আলা মৎসটিকে নির্দেশ 
দিলেন; যেন তাহার হাড়-মাংসে কোন প্রকারের চাপ না পড়ে। মৎস্যটি তাহাকে উদরে 
লইয়া সাগর-মহসাগরময় পরিভ্রমণ করিতে লাগিল । যুনুস আ) মাছের পেটে অবস্থান 
করিয়া ভাবিতে লাগিলেন যে, তিনি মৃত্যু বরণ করিয়াছেন। অত:পর হাত-পা, মাথা ও 
অন্যান্য অঙ্গ-প্রতঙ্গ নাড়া চাড়া দিয়া বুঝিতে পারিলেন যে, তিনি জীবিত আছেন । 
সুতরাং মাছের উদরেই সালাতে দাড়াইয়া গেলেন। তিনি সেখানে যে সকল দোয়া 
করিয়াছিলেন, উহার মধ্যে ইহাও ছিল যে, হে প্রতিপালক! তোমার ইবাদত করিবার 
জন্য এমন একটি স্থানকে মসজিদ হিসাবে গ্রহণ করিয়াছি, যেখানে কোন লোকই 
পৌছিতে পারে না। 


Contents 


সুরা সাফ্‌ফাত ৪৬৯ 


তিনি কতদিন মাছের পেটে অবস্থান করিয়াছিলেন, ইহা নিয়া মতবিরোধ রহিয়াছে । 
কাতাদাহ (র) বলিয়াছেন, সাতদিন। কেহ বলিয়াছেন চল্লিশ দিন। ইহা আবু মালিকের 
অভিমত । আর শা“বী (র) হইতে কাতাদাহ্‌ বর্ণনা করিয়াছেন যে, দুপুরে গিলিয়াছে 
এবং রাত্রের প্রথম ভাগেই ছাড়িয়াছে। উহার সঠিক মেয়াদ আল্লাহই জানেন । 

তুমি দয়া করিয়া যুনুস আ)-কে মুক্তি দিয়াছ। তিনি মাছের উদরে কয়েকটি রাত 
যাপন করিয়াছেন। ০১৯১০ ১০৮৫ *ঠ ১৯৪ কেহ কেহ বলিয়াছেন যে, ইহার 
মর্ম হইল, যদি সুসময়ে সৎকর্ম না করিতেন, তাহা হইলে 75: ৮41 4১৮: ০৪ ৬41 
2$£, পুনরুথান দিবস পর্যন্ত মাছের উদরেই থাকিতেন। আবুল আলিয়া, ওয়াহাব 
ইব্‌ন মুনাব্বেহ ও কাতাদাহ (র) প্রমুখ এ কথা বলেন। ইব্‌ন জারীরও উহাই গ্রহণ 
করিয়াছেন। কিছু পরেই ইহার স্বপক্ষে একটি হাদীসও আসিতেছে, ইনশাআল্রাহ্‌। 
হাদীসটি সঠিক হইলেই হয়। ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত একটি হাদীসে আছে ৪ 
সুসময়ে আল্লাহ্র সহিত সম্পর্ক স্থাপন কর, তাহা হইলে দুঃসময়ে তিনি তোমার সহিত 
_ সুসম্পর্কের পরিচয় দিবেন। 

ইব্‌ন আব্বাস (রা), সাঈদ ইব্‌ন জুবাইর, যাহ্হাক, আতা ইবৃন সায়িখ, সুদ্দী, 
হাসান ও কাতাদাহ (রি) প্রমুখ বলিয়াছেন £ ০৯১ অর্থ ১:11 সালাত 
আদায়কারী । কেহ বলিয়াছেন, তিনি পূর্ব হইতেই মুসাল্লী ছিলেন। আবার কেহ 
বলিয়াছেন, তিনি মাতৃগর্ভেই তাসবীহ পাঠকারী ছিলেন। কাহারও মতে নিম্নবতী 
আয়াত হইল ইহার মর্ম ৪ 
-১৯1৮৮11 5588 ঠ এ৪-৯১ ০181 Yio lhl 11, | ৬৪ ১০১৪ 

০১০৭০ এ]৫51811 05508541028 

অবশেষে তিনি অন্ধকার পুর্জের মধ্যে ডাকিলেন যে, আপনি ব্যতীত আর কেহ 
মাবুদ নাই। আপনি পবিত্র । আমি নি:সন্দেহে অপরাধী । অতএব আমি তাহার দু'আ 
কবুল করিলাম এবং তাহাকে উদ্বিগ্নতা হইতে মুক্ত করিলাম! আর আমি এইভাবেই 
মু’মিনদিগকে মুক্তি দিয়া থাকি । উপরোক্ত মত সাঈদ ইব্ন জুবাইর প্রমুখ ব্যক্ত 
করিয়াছেন। 


ইব্ন আবু হাতিম রে) ... ইয়াধীদ রাক্কাশী হইতে বর্ণনা ফরেন যে, তিনি 
আনাস ইব্ন মালিক 'রো)-কে বলিতে শুনিয়াছেন, (অথচ আনাস প্রতিটি হাদীস নবী 


Contents 


৪৬২ তাফসীরে ইব্‌ন কাছীর 


করীম (সা) এর দিকে “রফা" করিতেন) ঃ যুনুস নবী (আ) মাছের উদরে থাকাকালে 
যখন বুঝিতে পারিলেন.যে, এই সকল শব্দ দ্বারা দু'আ করিতে হইবে, তখন বলিলেন ঃ 


৩ $ ৮5956 পু ৩৩৩৩5 ৩৩2৩ 


ইহার পর যখন তাহার দু'আ কবুল হয়, তখন আমি আরশে ছিলাম । ফিরিশতাগণ 
বলিলেন, হে প্রভু! ইহা তো একজন পরিচিত দুর্বল লোকের শব্দ, দূরবর্তী অচেনা শহর 
হইতে শুনা যাইতেছে । আল্লাহ্‌ তা'আলা বলিলেন, তোমরা কি তাহাকে চিনিতে 
পারিয়াছ ? তাহারা আরয করিলেন, হে প্রভু, ইনি কে? আল্লাহ্‌ তা'আলা বলিলেন, 
মকবুল কর্ম ও দু'আ সর্বদা পৌছানো হইত ? হে প্রভু! যিনি সুদিনে সৎকর্ম করিতেন, 
আজ দুর্দিনে কি উহার বিনিময়ে তাহাকে দয়া করিয়া মুক্তি দিবেন না ? আন্মাহ্‌ 
তা'আলা বলিলেন, “হা । অত:পর মৎস্যটি নির্দেশ পাইয়া একটি মরু ময়দানে তাহাকে 
নিক্ষেপ করিল। ইবৃন জারীর যুনুসের মাধামে ইব্‌ন ওয়াহাব হইতে উল্লিখিত সূত্রে উহা 
বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবূ হাতিম (র) ..... আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, মৎসটি 
যুনুস (আ)-কে একটি ময়দানে নিক্ষেপ করিয়াছিল এবং আল্লাহ্‌ তা'আলা তাহার উপরে 
ছায়ার জন্য) একটি “ইয়াক্তীনা" উৎপন্ন করিয়াছিলেন । ইবৃন কাসীত বলেন, আমি 
বলিলাম, হে আবূ হুরায়রা! ইয়ক্তীনা কি? তিনি বলিলেন, কদুগাছ। আবু হুরায়রা 
আরও বলিলেন, আল্লাহ্‌ রাব্বুল আলামীন তাহার সাহায্যে একটি ভেড়া সৃষ্টি করিলেন, 
সে ভূমিতে উদ্গত নরম ঘাসপালা খাইয়া ফেলিত। এইভাবে তাহাকে ঘাসের উপদ্রব 
হইতে রক্ষা করিত। আর সে প্রতিদিন সকাল-সন্ধ্যা দুগ্ধ পান করাইয়া তাহাকে তৃপ্ত 
করিত। ইহাতে তিনি সবল ও সুস্থ হইয়া উঠিলেন। 

উমাইয়া ইবৃন আবুস্‌ সাল্ত এই মর্মে একটি কবিতা আবৃত্তি করিয়াছেন ঃ 

UUs 20 59140105 + Spl UL 

আল্লাহ্‌ তাআলা দয়া করিয়া তাহার উপর ইয়কৃতীন জন্মাইয়াছিলেন। তাহার দয়া . 
না থাকিলে কতই না কষ্ট হইত। কেননা; তাহাকে তো সূর্যের খোলা তাপে নিক্ষেপ 
করিয়াছিল । 

আবূ হুরায়রার (রা) “মারফু" হাদীসটি সনদসহ সূরা আঘিয়ার তাফসীরে অতিবাহিত 
হইয়াছে। 


আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন £ ১(%১+$ আমি নিক্ষেপ করিলাম ০1513 ইব্‌ন 
আব্বাস (রা) প্রমুখ বলেন, উহা এমন ভূমি, যেখানে কোন গাছ-পালা; লতা-পাতা ও 
বাড়ীঘর কিছুই নাই। কেহ বলিয়াছেন, ইয়ামেনের ভূমিতে । আল্লাহ্‌ ভাল জানেন। 


(555 অর্থাৎ তাহার দেহ তখন দুর্বল ছিল । 


Contents 


সুরা সাফ্‌ফাত ৪৬৩ 


ইবৃন মাসউদ (রা) বলেন ঃ ডিম হইতে সদ্য প্রন্টুটিত লোমহীন পাখী ছানার মত। 
সুদ্দী (র) বলেন ঃ সবেমাত্র জন্মগ্রহণকারী প্রাণবন্ত শিশু। ইব্‌ন আব্বাস (রা) এবং 
টানা রানা 3D ০৮১: ০০ 8০৯৯০42০0০5 ইব্‌ন 

মাস্উদ (রা), ইবৃন আব্বাস (রা), মুজাহিদ, ইকরিমা, EE WO ln 
বাছত. ৫ ভাতা রদ 3) জত একা বতা, ইয়াৰ জলজ 
ছায়াদার বৃক্ষ । হুশাইম (র) ..... সাঈদ ইব্ন জুবাইর হইতে বর্ণনা করেন, কাণ্ডবিহীন 
লতা জাতীয় গাছকে ইয়াকৃতীন বলে। তাহার অন্য বর্ণনায় রহিয়াছে, যে সকল বৃক্ষ 
প্রতি বছরই ধ্বংস হইয়া যায়, উহাই ইয়াকৃতীন। কেহ কেহ বলিয়াছেন ৪ ইয়ার্তীন বা 
কারা” (6১৪) বৃক্ষের মধ্যে কয়েকটি গুণ আছে; তন্মধ্যে দ্রুত বর্ধিত হওয়া, পাতাগুলি 
বড় ও নরম হওয়ার কারণে ঘন-ছায়া হওয়া, মাছি বসিতে না পারা, ফল সু-স্বাদু হওয়া 
এবং কীচা ও পাক করিয়া উভয় প্রকারেই শীস ও ছালসহ ভক্ষণ করার উপযোগী 
হওয়া । ইহাও প্রমাণিত আছে যে, রাসূলে করীম (সা) লাউ ভালবাসিতেন এবং ছাল 
হইতে শীস পৃথক করিয়া লইতেন। 
sa sll LL ssid 

শাহর ইব্‌ন হাওশাব ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি 
বলিয়াছেন ৪ যুনুস আ) মাছের উদর হইতে মুক্তি পাওয়ার পর “রিসালাত, 
পাইয়াছিলেন। এই হাদীসটি ইব্‌ন জারীর (রে) ....শাহর (র) হইতে বর্ণনা করিয়াছেন । 
মুজাহিদ হইতে ইব্‌ন আবু নাজীহ বর্ণনা করিয়াছেন যে, মৎস্য ভক্ষণ করিবার পূর্বেই 
তাহাকে রিসালাত প্রদান করা হইয়াছিল। 

আমার মতে, হইতে পারে যে, প্রথম যাহাদের নিকট তাহাকে প্রেরণ করা 
হইয়াছিল, মাছের উদর হইতে মুক্ত হইয়া পুনরায় তাহাদের নিকটই গেলেন। আর 
ইহাতে তাহারা সকলেই তাহাকে সত্য বলিয়া মান্য করিল এবং তাহার প্রতি ঈমান 
আনিল। বাগাভী (র) বর্ণনা করিয়াছেন যে, মাছের উদর হইতে বাহির হইয়া অন্য 
জাতির প্রতি প্রেরিত হইয়াছিলেন, যাহাদের সংখ্যা এক লক্ষ বা ততোধিক ছিল! 

০৯০১৪ ইহাদের সংখ্যার ব্যাপারে ইব্‌ন আব্বাস রো) হইতেই বিভিন্ন ধরনের 
বর্ণনা রহিয়াছে; উনচন্লিশ হাজার, এক লক্ষ উনপঞ্চাশ হাজার । আল্লাহ্‌ ভাল জানেন । 
সাঈদ ইব্‌ন জুবাইর (র) বলেন £ এক লক্ষের উপরে সত্তর হাজার ছিলেন। মাকহুল 
(র) বলিয়াছেন, উহাদের সংখ্যা ছিল এক লক্ষ বিশ হাজার ইবৃন আবু হাতিম রে) এ 
বর্ণনাটি উল্লেখ করিয়াছেন। 

ইব্‌ন জারীর রে) বলেন, মুহাম্মদ ইব্‌ন আব্দুর রহীম আল-বাকীঁ (র) ..... উবাই 
ইব্‌ন কা’ব (রা) হইতে বর্ণিত। তিনি রাসূলে করীম (সা)-কে জিজ্ঞাসা করিলেন যে, 


Contents 


৪৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


05575781021 ll ১415,,1, এর মর্ম কি? হুজুর (সা) বলিলেন £৪ (লক্ষের) 
উপরে তাহাদের সংখ্যা ছিল বিশ হাজার । উপরোক্ত হাদীসটি ইমাম তিরমিযী ...উবাই 
ইব্‌ন কা'ব (রা) হইতে বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আবূ হাতিমও উহা উল্লেখিত সূত্রে 
যুহাইর হইতে বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন জারীর (র) বলিয়াছেন ৫ বসরার অধিবাসীগণের মধ্যে কোন কোন আরববাসী 
ইহার অর্থ বলিতেন, তাহাদের সংখ্যা এক লক্ষ পর্যন্ত ছিল। এই অর্থের উপর ভিত্তি 
করিয়া ইব্‌ন জারীর (র) পবিত্র কুরআনের নিশ্নবতী আয়াতসমূহের ব্যাখ্যাও এইভাবে 
প্রদান করিয়াছেন! 


89০ এও 2১08 ০৫8 400১৮০১০42518 55 
অত:পর এমন এমন ঘটনার পরও তোমাদের অন্তর পাথর বা (তোমাদের ধারণা 
মতে) ততোধিক শক্ত রহিয়া গেল। . 
তাহাদের মধ্যে একদল মানুষকে ভয় করিতে লাগিল আল্লাহকে ভয় করিবার মত 
বা (তোমাদের ধারণা মতে) ইহা হইতেও অধিক ভয়। 
sl ১০৩৪ ০৪ 314$ দুই ধনুকের পরিমাণ বা (তোমাদের ধারণা মতে) 
আরও অল্প দূরত্ব রহিল । 
এইসবের সারমর্ম হইল, ইহা হইতে কম নহে; বরং অধিক । 
[১:13 অর্থাৎ যুনুস (আ)-কে যাহাদের নিকট প্রেরণ করা হইয়াছিল, তাহারা 
সকলেই ঈমান আনিল। 
১৪৯411751০5 অর্থাৎ মৃত্যু পর্যন্ত সুখ-সম্পদ দান করিলাম । 
অন্যত্র আছে ঃ ূ 
(১৮:61:0০ 541 (০ (৮ ০5৭ ৪ ৪৫ 218 
os CALE 50৭। ০৪ ১৯ Oe nie 
এমন কোন জনপদই ঈমান আনে নাই যে, আযাব আসিবার পর তাহাদের ঈমান 
আনয়ন উপকারী হইয়াছে, যুনুসের কওম ব্যতীত; যখন তাহারা ঈমান আনিল, তখন 


আমি তাহাদিগ হইতে পার্থিব জীবনে অপমানজনক শাস্তি বিদূরিত করিয়া দিলাম এবং 
তাহাদিগকে সুখ-স্বাচ্ছন্দ্যে থাকিতে দিলাম এক নির্ধারিত কাল পর্যন্ত। 


Contents I 


সরা সাফফাত ৪৬৫ 
SONIA EEO ITAL 0০) 
০৫১৯১ +56. ধুর 82 05.) 


রে 2 


৫৯১৫ ০৪০৬১০১০৪) ৬ (১০১) 
০৫৮০০৫2৪১24 0 057) 

১ 02501459121 4 (১০7) 

CEE Ht (o£) 

SEI (\০০) 

AOR A (1০) 

০৬১৯৮ 24626 (5১) 

নি IGN (eA) 


৮5 


OCIA 
223 wd 5 
0 Gsap EE hg (১০৭) 
ds A932 ৫ | 
OGG YI (1) 
১৪৯. এখন উহাদিগকে জিজ্ঞাসা কর, তোমার প্রতিপালকের জন্যই রহিয়াছে 
কন্যা সন্ধান এবং উহাদিগের জন্য পুত্র-সন্তান ? 
১৫০. অথবা আমি কি ফেরেশতাদিগকে নারীরূপে সৃষ্টি করিয়াছিলাম আর 
উহারা প্রত্যক্ষ করিয়াছিল ? 
১৫১. দেখ, উহারা তো মনগড়া কথা বলে যে, 


ইব্‌ন কাছীর__৫৯ (৯ম) 


Contents 


৪৬৬ তাফসীরে ইব্ন কাছীর 


১৫২. আল্লাহ্‌ সন্তান জন্ম দিয়াছেন । উহারা নিশ্চয়ই মিথ্যাবাদী । 
১৫৩. তিনি কি পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান পসন্দ করিতেন ? 
১৫৪. তোমাদিগের কী হইয়াছে; তোমরা কিরূপ বিচার কর । 
১৫৫. তবে কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না? 
১৫৬..তোমাদের কি সুস্পষ্ট দলীল-প্রমাণ আছে? 
১৫৭. তোমরা সত্যবাদী হইলে তোমাদিগের কিতাব উপস্থিত কর। 
১৫৮. উহারা আল্লাহ্‌ ও জিন জাতির মধ্যে আত্মীয়তার সম্পর্ক স্থির করিয়াছে, 
অথচ জিনরা জানে, তাহাদিগকেও উপস্থিত করা হইবে শাস্তির জন্য । 
১৫৯. উহারা যাহা বলে, তাহা হইতে আল্লাহ পবিত্র, মহান__ 
৬০. আল্লাহ্র একনিষ্ঠ বান্দাগণ ব্যতীত, 
তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা এখানে মুশ্রিকগণের একটি জঘন্য ধারণা ও অপবাদ 
খণ্ডন করিতেছেন। তাহারা আল্লাহ্র জন্য কন্যা সন্তান ও নিজেদের জন্য যাহা পসন্দ 
অর্থাৎ পুত্র সন্তান নির্ধারণ করিত। যেমন অন্যত্র আছে ঃ 
245৫ 51750 ১১১ ১১১১1 ১43 Sl 
যখন তাহাদের কাহাকেও কন্যা সন্তান জন্মগ্রহণ করার সুসংবাদ দেওয়া হয়, তখন 
তাহার মুখমণ্ডল মলিন হইয়া যায় এবং সে মর্মাহত হইয়া পড়ে। অর্থাৎ ইহা তাহার 
নিকট খুবই খারাপ মনে হয় এবং নিজের জন্য কেবল পুত্র সন্তানই কামনা করে। 
আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন যে, তাহারা নিজেদের জন্য যাহা গ্রহণ করিতে রাজী নয় 
উহার সম্বোধন আল্লাহ্র দিকে কি করিয়া করে ? তাহাদের এই ভাগ-বন্টন খণ্ডন করিয়া 
বলিতেছেন ঃ 
০৬১৭ 1419 5৮১০1 এ০১।] ৮৫৪:৪ অর্থাৎ আপনি এ সকল মুশরিককে 
জিজ্ঞাসা করুন, আপনার প্রভুর জন্যই রহিয়াছে কন্যা সন্তান আর তাহারা নিজেদের 
জন্য বাছিয়া লইয়াছে পুত্র সন্তান ? 
পবিত্র কুরআনের অন্যত্র আছে £ 
২৪১১১৫০০০৪0 4৮৮ ওই 2৮ 
তোমাদের জন্য ছেলে আর তাহার জন্য কি মেয়ে ? এই ভাগ-বন্টনটি বড়ই 
অশোভনীয় হইল। | 
০০১০৩ ৯০৪৪ £₹%121| (81২ 1 অর্থাৎ তাহারা কি করিয়া রায় দিতেছে যে, 
ফিরিশতাগণ নারী জাতীয়। আমি ফেরেশৃতাগণকে নারীরূপে সৃষ্টি করিয়াছিলাম__- 
তাহারা কি উস্থিত থাকিয়া উহা প্রত্যক্ষ করিয়াছিল ? না কখনোও না। 


Contents 


সূরা সাফ্ফাত ৪৬৭ 


কুরআন মজীদে আরও আছে £ 
RE HG LEAS Mes ig sas 
El 
ফেরেশতাকুল; যাহারা রাহ্মানের বান্দা, তাহাদিগকে উহারা নারী বলিয়া নির্ধারণ 
করিতেছে। তাহাদের আকৃতি কখনও উহারা দেখিয়াছে কি ? তাহাদের এই মিথ্যা 
সাক্ষ্য প্রদান লিপিবদ্ধ করা হইবে। 

৷ 50, 55441} ১.০ 141 3 তাহাদের মিথ্যা কথাবার্তার মধ্যে বলিতেছে 
যে, আল্লাহ্‌ সন্তান জন্মাইয়াছেন। 

১৩০৫] $$ তাহারা অবশ্যই মিথ্যাবাদী | এখানে আন্মাহ্‌ তা'আলা মুশ্রিকগণ 
কর্তৃক ফেরেশ্তাগণের ব্যাপারে আরোপিত তিনটি জঘন্য মিথ্যা ও নির্লজ্জ কুফরীর 
কথা উল্লেখ করিয়াছেন । এক ঃ তাহারা আল্লাহ্‌র জন্য কন্যা নির্ধারণ করিয়া প্রকৃতপক্ষে 
আল্লাহ্‌কে সন্তানের জনক সাব্যস্ত করিয়াছে। দুই ৪ এই সন্তানগুলিকে মেয়ে বলিয়া 
চিহ্নিত করিয়াছে । তিন £ আল্লাহ্‌র পরিবর্তে এই সকল মেয়ের পূজা করিতে শুরু 
করিয়াছে । আর ইহার প্রত্যেকটি জাহান্নামে থাকার জন্য যথেষ্ট । 

Lill de Sli ৮২৮০ মুশরিকগণ কর্তৃক এই ভাগ-বন্টনের সমালোচনা 
করিয়া আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন, কোন্‌ বিষয়টি আল্লাহ্‌কে উদ্বুদ্ধ করিল যে, তিনি 
পুত্র সন্তানগণের ভাগ পরিত্যাগ করিয়া শুধু কন্যা সন্তানের অংশ গ্রহণ করিলেন ? 
যেমন অন্যত্র আছে £ 
31৮85751825 74171 ১110১১50১00 ৯ 

12 1১০ 2১ 

তবুও কি (এই বলিতেছ যে,) তোমাদের প্রভু তু তোমাদেরই জন্য পুত্র সন্তান নির্ধারণ 

ER a HT TSM ea ALR Fla 
নিশ্চয় তোমরা বড় (জঘন্য) কথা বলিতেছ। | 

৫ 28,855 9$1 ৭ 3৬০৯৩ ০৪১৫ ৮415 অর্থাৎ তোমাদের কি এতটুকু বিবেক-বুদ্ধি 
নাই যে, তোমরা যাহা বলিতেছ উহার জন্য একটু চিন্তা-ভাবনা করিবে? 

১১৩৮, {1% তোমাদের ব্তব্যের স্বপক্ষে কোন সুস্পষ্ট প্রমাণ আছে কি? 

L০01 5U<,- 0,5 অর্থাৎ তোমাদের দাবী যদি সত্যই হইয়া 
থাকে, তাহা হইলে উহার সমর্থনে এমন প্রমাণ পেশ কর, যাহা আল্লাহ্‌র পক্ষ হইতে 
অবতীর্ণ আসমানী কিতাবের মোকাবেলায় শক্তিশালী ও নির্ভরযোগ্য হইবে। ইহার 
প্রমাণ সংগ্রহ করিবার জন্য বরং বিবেক আদৌ ইহার স্বীকৃতি দেয় না। 


Contents 


৪৬৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


L১০2 ১১০542 1১1559 মুজাহিদ (র) বলেন, মুশরিকগণ বলিল, 
ফেরেশতাগণ আল্লাহ্র কন্যা সন্তান। তখন আবূ বকর (রা) বলিলেন, তাহা হইলে 
তাহাদের মাতা কে ? তাহারা বলিল, প্রধান প্রধান জিনগণের কন্যাগণ । কাতাদাহ্‌ এবং 
ইব্ন যায়েদও অনুরূপ মত ব্যক্ত করিয়াছেন। 

{£2 ০০2 3, অথচ জিনগণ জানে যে, তাহাদিগ্‌কেও বিচারের জন্য 
উপস্থিত করা হইবে । অথবা জিনগণ জানে যে, মুশরিকগণ জিন ও আল্লাহ্‌র মধ্যে যে 
আত্মীয়তা স্থির করিয়াছে উহার ফল স্বরূপ ১১১-২১] 41 এ মুশরিকদিগকে বিচার 
দিবসে শাস্তির জন্য উপস্থিত করা হইবে । কেননা, তাহাদের এই বক্তব্য সম্পূর্ণ 
জ্ঞানহীন, মিথ্যা ও মনগড়া । 

(2.5 2৯ 1| 359 4255 19152 আব্বাস (রা) হইতে আওডফী বর্ণনা করিয়াছেন 
যে, আল্লাহ্র শত্ৰুগণ ধারণা করিত যে, আল্লাহ আর ইবলিস পরম্পর ভাই ভাই। 
' আল্লাহ্‌ ইহা হইতে সম্পূর্ণ পাক, পবিত্র ও উচ্চ মর্যাদা সম্পন্ন । ইব্‌ন জারীর উহা বর্ণনা 
করিয়াছেন। 

০৮০০ (2 41 302 সন্তান গ্রহণ এবং এই অনাচারী খোদাদ্রোহীগণ কর্তৃক 
তাহার প্রতি আরোপিত অপবাদসমূহ হইতে আল্লাহ্‌ উর্ধে ও সম্পূর্ণ পূত-পবিত্র । 

০০০15 4111 90:5 4। তবে আল্লাহ্র একনিষ্ঠ বান্দাগণ ইহা হইতে পৃথক। 
(তাহারা অনুরূপ অপবাদও দেয় না, শাস্তিও চাটা 

আরবী ব্যাকরণ অনুযায়ী এই বাক্যটি পূর্ববর্তী ০, ₹* (হা বাচক) বাক্য হইতে 
০৮৪১০ এ১১:* বা পৃথক । তবে 2১৯ (০০ রা বা EE, উহা 
সকল মানবজাতি বুঝায় । 

অত:পর উহা হইতে ১:১1 কে ৮43: করা হইয়াছে। অর্থাৎ আল্লাহ্র 
একনিষ্ঠ বান্দাগণ তাহার প্রতি মিথ্যা অপবাদ উত্থাপন করেন না। যাহারা নবী 
রাসূলগণের প্রতি অবতীর্ণ সবকিছুকে সত্য মনে করিয়া উহার অনুসরণ করেন, তাহারা 
হইলেন ১১০৯ 

ইব্‌ন জারীর 6 ০1% 4 3.০ 1 এর , (১: টি La | হইতে 
নির্ণয় করিয়াছেন। তাহার এই বক্তব্যে কিছু প্রশ্ন আছে। আল্লাহ্‌ ভাল জানেন। 


০6১৮৩ ৬ (5) 
55896 2৩তি টা) 


Contents 
সূরা সাফফাত ৪৬৯ 


০102256240১) 


Xx 9, 2 Ad প্র 
০5453508244 ৬ (১৮5) 
ও পপ $ শার্ট ভা 
০০১১৬। ০০ ৩1১ (১৮০) 
০০৬৫ তক (61 (950) 


৮৮2212৫৮১১৮ 
০০%৯৫1%৪১ (VW) 


পাপা 


ODN BILLS TI OM) 
OGG BCE (1) 


০০১৮৫০৫428৫ (৮) 

১৬১. তোমরা এবং তোমরা যাহাদিগের ইবাদত কর উহারা- 

১৬২. তোমরা কেহই কাহাকেও আল্লাহ্‌ সম্বন্ধে বিভ্রান্ত করিতে পারিবে না- 

১৬৩. কেবল প্রজ্মলিত অগ্নিতে প্রবেশকারীকে ব্যতীত । 

১৬৪. আমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত স্থান রহিয়াছে । 

১৬৫. আমরা তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান 

১৬৬, এবং আমরা অবশ্যই তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী । 

১৬৭. উহারাতো বলিয়া আসিয়াছে, ্‌ 

১৬৮. পূর্ববতীদিগের কিতাবের মত যদি আমাদিগের কোন কিতাব থাকিত, 

১৬৯. অবশ্যই আল্লাহ্র একনিষ্ঠ বান্দা হইতাম। 

১৭০. কিন্তু উহারা কুরআন প্রত্যাখ্যান করিল এবং শীঘ্রই উহারা জানিতে 
পারিবে । 4: ্‌ 

তাফসীর 8০৬৯ ০ | -১-01১ 42০11 ৮5 03০ (91488 
১:৯7 আল্লাহ্‌ তা'আলা মুশরিকগণকে সম্বোধন করিয়া বলিতেছেন যে, তোমরা এবং 
তোমাদের উপাস্যগণ মিলিয়া তোমাদের বক্তব্য ও তোমরা যে ভ্রষ্টতা আর বাতেল 


Contents 


৪৭০ তাফসীরে ইব্‌ন কাছীর 


পূজায় লিপ্ত রহিয়াছ, উহার প্রতি কেবল এ সকল লোককেই আকৃষ্ট করিতে পারিবে, 
যাহাদিগকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করিয়াছি। 
পবিত্র কুরআনে আছে ঃ 
১৮৮০৪390222 ১০6542১৮৯৮৪ ৯১1 
Slits al Jl LSE all - 
তাহাদের অন্তর আছে কিন্তু উহা দ্বারা তাহারা (হক) বুঝে না, চক্ষু আছে কিন্তু উহা 
দ্বারা (হক) দর্শন করে না, কর্ণ আছে কিন্তু উহা দ্বারা (হক) শ্রবণ করে না; এই সকল 
লোকই চতুষ্পদ জন্তুর ন্যায় বরং ইহারা তদপেক্ষা অধিক পথভ্রষ্ট; ইহারাই হইতেছে 
গাফেল। 


এ ধরনের লোক উহারাই যাহারা শির্ক, কুফরী এবং ভষ্টতার অনুসরণ করে। 
যেমন, আল্লাহ্‌ তা'আলা অন্যত্র বলিয়াছেন ঃ 

(তোমরা কিয়ামত সম্বন্ধে) বিভিন্ন মত পোষণ করিয়া থাক, উহা (র-সমর্থক) 
হইতে সেই ব্যক্তিই নিরস্ত থাকে, যে (সম্পূর্ণরূপে মঙ্গল হইতে) বিরত থাকিতে চায়। 
অর্থাৎ এ ব্যক্তিই পথভ্রষ্ট হইবে, যে মিথ্যা এবং বাতেল কাজে লিগু। 

অবাধ্য মুশরিকগণ ফিরিশতাগণের উপর যে মিথ্যা অপবাদ রটাইতেছে যে, তাহারা 
আল্লাহ্র কন্যা সন্তান, উহা হইতে নিজেদের পবিত্রতা ঘোষণা স্বরূপ ফিরিশতাগণ 
বলিবে ৪১171854121 (১০০৩ অর্থাৎ আমাদের প্রত্যেকের জন্যই আকাশে এবং 
ইবাদতগাহসমূহে এক একটি নির্দিষ্ট স্থান রহিয়াছে। কেহই উহা লংঘন বা অতিক্রম 
করে না। 

ইব্‌ন আসাকির (র) তাহার স্বরচিত গ্রন্থে মুহাম্মদ ইব্‌ন খালিদের জীবনীতে সুত্রসহ 
মকা বিজয়ের দিন বয়াতকারী আলা ইবৃন সা'দ (রা) হইতে আবদুর রহমান ইব্‌ন 
আলা ইব্‌ন সা'দের মাধ্যমে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) একদা তাহার বৈঠকে 
উপস্থিত লোকদিগকে বলিলেন £ আকাশ চড় চড় করিতেছে, আর উহা করাই তাহার 
উচিত । কেননা উহাতে একটি পা রাখার স্থানও এমন নাই যেখানে একজন ফেরেশতা 
রুকু“ অথবা সিজদায়রত নহেন। অত:পর আবৃত্তি করিলেন £ 


টি + 11 £.« : 1210 2112-754182481 0512 
যাহ্হাক রে) ইহার ব্যাখ্যায় বলেন ৪ মাস্রূক রে) মা আয়িশা রো) হইতে বর্ণনা 


করয়াছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ বরিয়াছেন , আকাশে এমন কোন স্থান নাই 
যেখানে কোন না কোন ফেরেশতা সিজদায়রত অথবা দণ্ডায়মান নহেন। 


Contents 


সূরা সাফ্‌ফাত ৪৭১ 


ইব্‌ন আব্বাস (রা) হইতে যথাক্রমে মাসরূক, ইব্ন ইসহাকের সূত্রে আ'মাশ 
বলিয়াছেন , নিশ্চয় আকাশমণ্ডলীর মধ্যে একটি আকাশ এমন আছে যে, ইহার মধ্যে 
এক বিঘত স্থান এমন নাই যেখানে একজন ফেরেশতার ললাট অথবা পা নাই। 
অত:পর তিনি পাঠ করিলেন £ ১০০৬০ 4 য1 (০ সাঈদ ইব্‌ন জুবাইরও 
অনুরূপ ব্যক্ত করিয়াছেন। 
ৃ কাতাদাহ্‌ বলেন £ নারী-পুরুষ একত্রে মিলিয়া সালাত আদায় করিতেছিল। 
এমতাবস্থায় অবতীর্ণ হইল-_ ১১০০৪০ %। (£৪ ইহাতে পুরুষগণ সন্মুখপানে 
আগাইয়া গেলেন এবং মহিলাগণ পিছনের দিকে নামিয়া গেলেন। 

“১৯/১, ১% ৬ অৰ্থাৎ ইবাদতের মধ্যে আমরা সারিদ্ধ হইয়া দীড়াই । যেমন 
(৫:০ ৩৪০0, এর মধ্যে ইহার বিবরণ অতিবাহিত হইয়াছে। 

ইব্‌ন জুরাইজ ওলীদ ইব্‌ন আব্দুল্লাহ্‌ ইব্‌ন আবূ মুগীস হইতে বর্ণনা করেন যে, 
তিনি বলিয়াছেন, মুসলমানগণ সালাতে কাতার বাঁধিয়া দাড়াইতেন না। এই আয়াত 
অবতীর্ণ হওয়ার পর সারিবদ্ধ হইলেন। | 

আবু নাধ্রাহ বলেন, উমর (রা) সালাতের একামত বলিবার সময় হইলে 
মুসল্লীগণের দিকে মুখ করিয়া দাড়াইতেন আর বলিতেন, কাতার ঠিক করিয়া লও, 
সোজা হইয়া দাড়াও । আল্লাহ্‌ তোমাদের পক্ষ হইতে ফেরেশতাগণের পন্থা অবলম্বন 
কামনা করেন। অত:পর তিনি বলিতেন, 2১80: ১৯৫] 4 হে অমুক! তুমি সামনে 
অগ্রসর হও, হে অমুক! পিছনে যাও। ইহার পর সামনে বাড়িয়া সালাতের তকবীর 
বলিতেন। ইব্‌ন আবূ হাতিম ও ইব্‌ন জারীর উহা বর্ণনা করিয়াছেন । 

সহীহ মুসলিমে হুযাইফা (রা) হইতে বর্ণিত আছে যে, রাসুলে করীম (সা) 
বলিয়াছেন, আমাদিগকে (অন্যান্য) মানবজাতির উপর তিনটি বিষয়ে অতিরিক্ত মর্যাদা 
দেওয়া হইয়াছে 8 ফেরেশতাগণের ন্যায় আমাদের জন্য কাতার নির্ণয় করা হইয়াছে; 
পৃথিবীর ভূমি আমাদের জন্য মসজিদ ধার্য করা হইয়াছে এবং উহার মাটিকে পবিত্রতা 
লীভের উপযোগী করা হইয়াছে । আল হাদীস। 

১৬৯১৭ ১৯ 59 অর্থাৎ আমরা সারিদ্ধ হইয়া প্রতিপালকের প্রবিত্রতা ও 
নিফলুষতা বর্ণনা করিব। আমরা তাহার দাস ও মুখাপেক্ষী এবং বিনয়ী । 

ইব্‌ন আব্বাস (রা) ও মুজাহিদ বলেন £ উপরোক্ত আয়াতত্রয়ে ফেরেশতাগণের 
বক্তব্য বুঝানো হইয়াছে। 

কাতাদাহ (র) বলেন ৪ ০৬--১--.1| ১৯১11 অর্থ তাহারা ইবাদতগাহে সালাত 
আদায়ের জন্য যথাযথভাবে অবস্থানকরেন। 


Contents 


৪৭২ , তাফসীরে ইব্‌ন কাছীর 
পবিত্র কুরআনের অন্যত্র আছে £ 


JBL LEY Gere Le i GL: ও $ 52151715155 
SUELO LSU pi tL lin 


EEE 0 ০১৯০৭০৪০৯০৯ 
51051155415 


আর এই (মুশরিকগণ) বলে যে, আন্াহ্‌ (ফেরেশতাগণকে) সন্তানরূপে গ্রহণ 
করিয়াছেন, (ইহা হইতে) তিনি পবিত্র; বরং (তাহারা) সম্মানিত বান্দা, তাহারা 
আল্লাহ্র আগে বাড়িয়া কথা বলিতে পারে না এবং তাহারই আদেশানুযায়ী কাজ করিয়া 
থাকে । তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে আল্লাহ্‌ তা'আলা সব অবগত 
আছেন । আর তাহারা এ ব্যক্তি ব্যতীত অপর কাহারও জন্য সুপারিশ করিতে পারে না, 
যাহার জন্য আল্লাহ্‌ তা'আলার মর্জি হয়; আর তাহারা আল্লাহ্‌র ভয়ে সন্ত্রস্ত থাকে । আর 
তাহাদের মধ্যকার যেই ব্যক্তি এইরূপ বলে যে, আল্লাহ্‌ ব্যতীত আমিও একজন উপাস্য 
তবে আমি তাহাকে দোযখের শাস্তি প্রদান করিব । আমি অনাচারীদিগকে এমনিভাবে 
UC TN OO URAC) 


eile (351১31521১৪ ০1943 ৮3০9110৬581 ALS JE 


অর্থাৎ হে মুহাম্মদ (সা)! আপনার আগমনের পূর্বে তাহারা আকাংখা করিত যে, 
যদি কোন ব্যক্তি আল্লাহ্র কিতাব লইয়া তাহাদের নিকট. আসিত এবং তাহাদিগকে 
আল্লাহ্‌র নির্দেশাবলী ও পূর্ববতীগণের ইতিহাস শুনাইত। 

টা সারদা নার সারার রা 


এটি SAREE UG. 
আর সেই কাফেরগণ দৃঢ় শপথ করিয়াছিল যে, যদি তাহাদের নিকট কোন ভয় 
প্রদর্শনকারী আগমন করে, তবে তাহারা প্রত্যেক উন্মত অপেক্ষা অধিক হেদায়াত 
গ্রহণকারী হইবে । অত:পর যখন তাহাদের নিকট সেই ভয় প্রদর্শক আসিয়া পৌছিলেন, 
তখন কেবল তাহাদের বৈরীভাবই বৃদ্ধি পাইল । 
তিনি আরও বলিয়াছেন ৪ 


০ ও শা তির 31 ১৪ ৫ 5 I পাঠ “ পি: “8 জিত 
6 ৮৮০52 


80182551597 এ) ৫ YS CAEL 91-01-9051 


Contents 


সুরা সাফ্ফাত ৪৭৩ 


“ee 0 vw 


Lie REE Us ১5212 55355055381 

তোমরা হয়ত বলিতে পার যে, কিতাব তো শুধু আমাদের পূর্বে যে দুই সম্প্রদায় 
ছিল, তাহাদের প্রতি অবতীর্ণ হইয়াছিল, আর আমরা তো ইহার পঠন ও পাঠন হইতে 
সম্পূর্ণ বে-খবর ছিলাম । অথবা এইরূপ বলিতে পার যে, যদি আমাদের প্রতি কোন 
কিতাব অবতীর্ণ হইত, তবে আমরা তাহাদের অপেক্ষাও অধিক সুপথে থাকিতাম । 
অতএব এখন তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ হইতে একটি সুস্পষ্ট কিতাব 
এবং হেদায়াতের উপকরণ ও রহমত সমাগত হইয়াছে। সুতরাং সে ব্যক্তি হইতে অধিক 
যালিম কে হইবে; যে আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করে এবং উহা হইতে 
(অন্যকেও) প্রতিরোধ করে ? আমি শীঘ্বই উহাদিগকে-_যাহারা আমার আয়াতসমূহ 
হইতে অন্যকে প্রতিরোধ করে তাহাদের এই প্রতিরোধের কারণে কঠোর শাস্তি প্রদান 
করিব। উপরোক্ত মর্মেই আল্লাহ্‌ তা'আলা এখানে বলিয়াছেন 8 ০ 44; 
51৯; তাহাদের প্রতিপালকের বিরোধিতা ও রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে 
তা তাহলে কার গার: লম গে! 2! 
LOSING CEES I (v) 


ত ০১৮০০ 4 (1). 

০৫৮ 20425 612 (১৮) 

০৬১৯ ২5750 0) 
০6582 5 (১4০) 
০০৯৪5: (OWN) 
OCHRE IEG OE OEE (NV) 
Oye Ee ০৮5 (১4) 


০ ৬৩১১১ ১৫১০ (15) 


ইব্‌ন < ছার ৬০ 5) 


Contents 


8৭8 তাফসীরে ইব্ন কাছীর 


১৭১. আমার প্রেরিত বান্দাদিগের সম্পর্কে আমার এই বাক্য পূর্বেই স্থির 
হইয়াছে যে, 

১৭২. অবশ্যই তাহারা সাহায্য প্রাপ্ত হইবে. 

১৭৩. এবং আমার বাহিনীই হইবে বিজয়ী । 

১৭৪. অতএব কিছু কালের জন্য তুমি উহাদিগকে উপেক্ষা কর। 

১৭৫. তুমি উহাদিগকে পর্যবেক্ষণ কর, শীঘ্রই উহারা প্রত্যক্ষ করিবে । 

১৭৬. উহারা কি তবে আমার শাস্তি তুরাৰিত করিতে চাহে? 

১৭৭. তাহাদিগের আঙিনায় যখন শাস্তি নামিয়া আসিবে তখন 
সতকীকৃতদিগের প্রভাত হইবে কত মন্দ! 

১৭৮. অতএব কিছু কালের জন্য তুমি উহাদিগকে উপেক্ষা কর। 

১৭৯. তুমি উহাদিগকে পর্যবেক্ষণ কর। শীঘ্বই উহারা প্রত্যক্ষ করিবে । 


তাফসীর £ ১:::,১০11 13131155514 ৩৪:০5 289 অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা 
বলিতেছেন ৪ পূর্ববর্তী কিতাবসমূহে উল্লেখ করা হইয়াছে যে, ইহ ও পরকালের শেষ 
বিজয় নবী-রাসূল ও তাঁহাদের অনুসারীগণেরই হইবে। যেমন আল্লাহ্‌ তা'আলা 
বলিয়াছেন ৪ ১+ pb 

আল্লাহ্‌ নির্ধারণ করিয়াছেন যে, আমি এবং আমার রাসূলগণ অবশ্যই বিজয়ী হইব। 
আল্লাহ্‌ তাআলা শক্তিধর ও মহাপরাক্রমশীলী । 

SUSE SS EMU hs BAT MG GL ind ii 

আমার রাসূলগণ এবং যাহারা ঈমান আনিয়াছে, তাহাদিগকে ইহ জীবনে এবং 
যেদিন সাক্ষীগণ দণ্ডায়মান হইবে সেদিন আমি অবশ্যই সাহায্য করিব এই অর্থেই 
আল্লাহ্‌ তাআলা বলিয়াছেন ৪ 233145514 ৩৪০ ৬, অর্থাৎ ইহ ও পরকালে 
তাহারা সাহায্যপ্রাপ্ত হইবে । যেমন পূর্বে উল্লেখ করা হইয়াছে যে, কাফিরগণকে আল্লাহ্‌ 
তা'আলা কিভাবে ধ্বংস করিয়াছেন এবং নবী-রাসূল ও তাহাদের অনুসারীগণকে সাহায্য 
করিয়াছেন এবং তাহাদের অনাচার হইতে মুক্তি দিয়াছেন । 

১১২০1411৯86 অর্থাৎ শেষ পর্যন্ত তাহারাই বিজয়ী হইবে । 

55 158 অর্থাৎ তাহাদের পক্ষ হইতে আগত দুঃখ-কষ্ট ধৈর্য 
ধারণ করুন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করুন। আমি শীঘ্রই উহার 
প্রতিফল দান করিব। এই জন্যই কেহ কেহ বলিয়াছেন যে, বদর দিবস এবং উহার 
পরবর্তী মুসলমানগণের প্রতি আল্লাহ্‌র সাহায্য ও বিজয় এবং কাফিরগণের পরাজয় ও 
শাস্তির দিনগুলিও এই নির্দিষ্ট সময়ের অন্তর্ভূক্ত । 


Contents 


সূরা সাফ্‌ফাত 8৭৫ 


৬১০ 3-০$ ১০৯ অর্থাৎ আপনি কিছুদিন অপেক্ষা করুন এবং তাহাদের . 
অবস্থা প্রত্যক্ষ করুন; আপনাকে মিথ্যা প্রতিপন্ন করা ও আপনার বিরোধিতা করার 
শাস্তি কিভাবে তাহাদের উপর পতিত হয়। 

wii (১৯ অৰ্থাৎ তাহারা আপনার বিরোধিতা এবং আপনাকে 
মিথ্যা প্রতিপন্ন করার শাস্তির তড়িৎ আগমন কামনা করে। ইহাতে আল্লাহ্‌ তা‘আলা 
ক্রোধাঘিত হন। আর ইহার শাস্তি অচিরেই প্রদান করিবেন। | 

০2১১১০| 00০০০০৪৬৯৮০ ৭১১ 9৪ অর্থাৎ যেদিন তাহাদের মহল্লায় 
(অবস্থানস্থলে) শাস্তি অবতীর্ণ হইবে, সেদিনটি তাহাদের ধ্বংসলীলা ও নিশ্চিহ্ন করণের 
এক করুণ দৃশ্যে পরিণত হইবে। সুদ্দি (র) বলেন, 1৫:৯৮:4১ 15 অর্থাৎ যেদিন 
তাহাদের বাড়ীঘরে শাস্তি অবতীর্ণ হইবে। 

১০১১১। 00০০০ ৮0৪ অর্থাৎ তাহাদের এ দিবস অতি করুণ ও অকল্যাণকর 
প্রতিভাত হইবে। 

সাহীহাইনে বর্ণিত আছে, ইসমাঈল ইব্‌ন উলাইয়া (র) ....আনাস (রা) হইতে 
বর্ণনা করেন যে, রাসূলে করীম (সা) খাইবারে (রাত্রি যাপন করিয়া) যখন প্রভাত 
করিলেন আর খাইবারবাসীগণ তাহাদের কুড়াল, বেলচা (ইত্যাদি) লইয়া (কাজে 
যাইবার উদ্দেশ্যে বাড়ীঘর হইতে) বাহির হইয়া সৈন্য সামন্ত দেখিল, ইহাতে তাহারা 
(ভীত হইয়া) বাড়ীর দিকে প্রত্যাবর্তন করিল আর বলিতে লাগিল “(এই যে) মুহাম্মদ 
(সা) । আল্লাহ্‌র শপথ! (এই যে) মুহাম্মদ (সা) ও তাহার সৈন্য সামন্তগণ ।” তখন নবী 
করীম (সা) বলিলেন $ 

258200৮5201 0518 ১০৬ ৬০৬2৫ 4 

আল্লাহ্‌ সবচেয়ে মহান। খাইবার ধ্বংস হউক। আমরা যদি কোন জনপদে 
(আক্রমণের জন্য) অবতীর্ণ হই তাহা হইলে (পূর্ব) সতকঁকিত লোকগণের প্রভাত অতি 
শোচনীয় হইয়া যায় । 

ইমাম বুখারী রে) উপরোক্ত হাদীসটি মালিক... রে) আনাস (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন। ইমাম আহমদ (র) বলেন, রওহ (রে) .... আবু তালহা (রা) হইতে বর্ণনা 
করেন যে, রাসূলে করীম (সা) খাইবারে প্রভাত করিলেন। তখন খাইবারবাসীগণ 
তাহাদের বেলচা ইত্যাদি লইয়া ক্ষেতে খামারে যাইতেছিল। তাহারা নবী করীম 
(সা)-কে দেখিয়া পিছনের দিকে ফিরিয়া গেল । ইহাতে আল্লাহ্‌র নবী (সা) বলিলেন ঃ 

pill Celt oy ২৯0 (25313) 31 
উপরোল্লিখিত সূত্র অন্যান্য হাদীস বিশারদগণ বর্ণনা করেন নাই । তবে এ সূত্রটি 
শাইখাইনের (বুখারী, মুসলিম) এর শর্তানুযায়ী বিশুদ্ধ । 


Contents 


৪৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর , 


রুত্বরোপ করিবার উদ্দেশ্যে বলা হইয়াছে। 


৮3149) dh (১০০5 (15) 
963) % 9৫] (1/1) 
6 ৫2৮) ভান 52012 (১8৭) 


১৮০. উহারা যাহা আরোপ করে তাহা হইতে পবিত্র ও মহান তোমার 
প্রতিপালক, যিনি সকল ক্ষমতার অধিকারী । | 

১৮১. শান্তি বর্ষিত হউক রাসূলদিগের প্রতি । 

১৮২. প্রশংসা জগৎসমুহের প্রতিপালক আল্লাহরই প্রাপ্য । 

তাফসীর ঃ অনাচারী ও মিথ্যাচারী কাফির এবং মুশরিকগণের বক্তব্য ও উক্তিসমূহ 
হইতে আন্মাহ্‌ তা'আলা স্বীয় সত্তার পবিত্রতা ও নিফলুষতা বর্ণনা স্বরূপ বলিতেছেন ৫ 

১১৮। 5০ এ) ০.৯: অর্থাৎ আপনার প্রভু অতি পবিত্র, অকল্পনীয় পরাক্রমশালী | 

(১% ১ (52 এ সমস্ত মনগড়া উক্তির প্রবক্তা ও সীমালংঘনকারীগণের কথা 
হইতে। 

০০/-১৭। ১০19-০ অর্থাৎ নবীগণ তাহাদের প্রতিপালকের ব্যাপারে যে বক্তব্য 
রাখিয়াছেন, উহা সঠিক ও বিশুদ্ধ হওয়ার পুরষ্কার স্বরূপ আল্লাহ্‌র পক্ষ হইতে তাহাদের 
প্রতি শান্তি বর্ষিত হউক । 

০১০1১104010 অর্থাৎ তাহার জন্য সর্বাবস্থায় পূর্বাপর সকল প্রশংসা । 

যেহেতু 2*১:.£ এর মধ্যে সরাসরি পৰিভ্রতা ও নি্বলুঘতা পাওয়া যায় এবং ইহা 
গুণাবলীর পূর্ণতা প্রমাণ করে যেভাবে হামদ শব্দ-সরাসরি আল্লাহ্‌র গুণাবলীর উপর 
প্রমাণ করে এবং সমস্ত ক্রটি হইতে পবিত্র উপলব্ধি হয়; সেহেতু এখানে তাছবীহ ও 
তাহমীদকে একত্রে উল্লেখ করিয়াছেন । এইরূপে কুরআনের বিভিন্ন স্থানে একত্রে উভয় 
শব্দকে উল্লেখ করা হইয়াছে । বলা হইয়াছে ঃ 
OSL LL SLE CAN LD Se 

ET 
সাঈদ ইব্‌ন আবু আরুবা কাতাদাহ্‌ (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলে করীম 
(সা) বলিয়াছেন, যখন তোমরা আমার প্রতি সালাম প্রেরণ কর, তখন সকল রাসুলের 


Contents 


সূরা সাফ্‌ফাত ৪৭৭ : 


প্রতি সালাম প্রেরণ করিও । কেননা; আমিও রাসূলগণের মধ্য হইতেই একজন রাসুল । 
ইব্‌ন জারীর ও ইবন আবূ হাতিম এই হাদীসটি রাসূলে করীম (সা) হইতে সাঈদের 
সূত্রে বর্ণনা করিয়াছেন! ইব্‌ন আবূ হাতিম এই হাদীসটির সূত্র এইভাবে বর্ণনা 
করিয়াছেন যে, আলী ইব্‌ন হুসাইন (রা) ....আবু তালহা (রা) হইতে বর্ণনা করিয়াছেন 
যে, রাসূলে করীম (সা) ইরশাদ করিয়াছেন, যখন তোমরা আমার প্রতি সালাম প্রেরণ 
কর তখন রাসূলগণের প্রতিও সালাম প্রেরণ করিও । 

হাফিজ আবু ইয়া'লা রে) বলেন, মুহাম্মদ ইব্ন আবু বকর (র) ....আবু সাঈদ 
(রা) হইতে বর্ণিত। তিনি 'বলেন, রাসূলে করীম (সা) যখন সালাম ফিরাইতে 
চাহিতেন, তখন বলিতেন ঃ 
RTE RIOR BT or WO CTE 

alll 

অতঃপর সালাম ফিরাইতেন। এই হাদীসের সূত্রটি দুর্বল । ৃ 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আম্মার ইব্‌ন খালিদ ওয়াছিতী (রে).... হইতে 
বর্ণিত। তিনি বলেন যে, রাসূলে করীম (সা) বলিয়াছেন ঃ যে ব্যক্তি ইহাতে সন্তুষ্ট যে, 
কিয়ামতের দিন তাহার পুরষ্কার পরিপূর্ণ করিয়া দেওয়া হইবে! সে যেন বৈঠক শেষে 
প্রস্থান করিবার প্রাক্কালে বলে ৪ 
DASA SEBS Et dO DSL 

অন্য সুত্রে ধারাবাহিকতার সহিত আলী (রা) পর্যন্ত মাওকুফরূপে বর্ণনা রহিয়াছে। 
আবু মুহাম্মদ বাগাভী তাহার তাফসীর গ্রন্থে বলেন £ আবূ সাঈদ আহমদ ইবৃন ইবরাহীম 
শুরাইহী রে) .... হযরত আলী (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি ইহা 
ভালবাসে যে, কিয়ামত দিবসে তাহার পুরঙ্কার পরিপূর্ণভাবে মাপিয়া দেওয়া হউক, সে 
যেন বৈঠক শেষে উল্লেখিত আয়াতত্রয় পড়ে। 

তাবরানী (র) আব্দুল্লাহ্‌ ইব্‌ন সাখর (রি)  আরার সর আররার ঢা) হত 
বর্ণনা করিয়াছেন £ রাসূলে করীম (সা) বলিয়াছেন, যে ব্যক্তি প্রতি সালাতের পর 
তিনবার করিয়া উপরোক্ত আয়াতসমূহ বলিবে, তাহার পুরষ্কার পরিপূর্ণ পাত্র দ্বারা দেওয়া 
সি EES CN Ena 


এই বিষয়ে আমি একট পক লিপিবদ্ধ করিয়াছি উহাতে এই সব লিখা 
আছে ইন্শাআল্লাহ্‌। 


Contents 


স্ুন্বা সাদ 
৮৮ আয়াত, ৫ রুকু, মক্কী 


৯১1১০৯১1411 


নি 1০১০! 1,201) (১) 
9 0501, (Y) 
০০৩৩৮545556 8 ১৪৮৪৮৩০০৫৬৮ €) 


১. সাদ, শপথ উপদেশপূর্ণ কুরআনের । তুমি অবশ্যই সত্যবাদী । 
২. কিন্তু কাফিরগণ ওদ্ধত্য ও বিরোধিতায় ডুবিয়া আছে! 


৬৬ (25285 
০৬ ৩১575 2 


৩. ইহাদিগের পূর্বে আমি কত জনগোষ্ঠী ধ্বংস করিয়াছি; তখন তাহারা আর্ত 
চীৎকার করিয়াছিল কিন্তু তখন পরিত্রাণের কোন উপায় ছিল না । 

তাফ্সীর ৪ ০০ হরূফে মুকাত্তায়া বা খণ্ড অক্ষর যাহার আলোচনা ইতিপূর্বে সূরা 
বাকারায় অতিবাহিত হইয়াছে। এখানে ইহার পুনরাবৃত্তির কোন প্রয়োজন নাই। 


১৫৭। এ১ ১1১৪15 অর্থাৎ বান্দাদের জন্য. উপদেশ ও ইহ-পারলৌকিক জীবনের 
কল্যাণ সম্বলিত কুরআনের শপথ! 


যাহ্হাক রে) বলেন ৪ ১৫| 5১ এর মর্ম নিল্নবতী আয়াতের অনুরূপ 1:11 ১৪1 
4১২ 42 (4৫751| আমি অবশ্যই তোমাদের প্রতি এমন একটি গ্রন্থ অবতীর্ণ 


করিয়াছি যাহাতে তে তোমাদের জন্য উপদেশ রহিয়াছে। কাতাদাহ্‌ ও ইব্‌ন জারীর (র) 
উহা গ্রহণ করিয়াছেন। 


Contents 


সূরা সাদ ৪৭৯ 


ইবন আব্বাস (রা), সায়ীদ ইব্‌ন জুবাইর, ইসমাইল ইব্‌ন আবু খালিদ, ইব্‌ন 
উয়াইনা, আবূ হুসাইন, আবু সালেহ ও সুদ্দী (র) বলেন ১২১ &১ অর্থাৎ “সম্মানিত”, 
“মর্যাদা সম্পন্ন" । উভয় অর্থের মধ্যে কোন বিরোধ নাই । কেননা; উহা সম্বানিত কিতাব 
যাহার মধ্যে উপদেশ, ক্রটি মার্জনা-ও সতকঁকিরণের সন্নিবেশ ঘটেছে। 

এখানে উল্লিখিত শপথের উত্তরের ব্যাপারে মুফাস্সিরগণের মধ্যে মতবিরোধ 
রহিয়াছে। কেহ বলিয়াছেন ইহার উত্তর হইল : ৪০: 50211054410 
তাহারা সকলেই রাসূলগণকে মিথ্যা প্রতিপন্ন করিয়াছিল। সুতরাং আমার শাস্তি 
(তাহাদের উপর) সাব্যস্ত হইল। আর কেহ বলিয়াছেন -১/1 ০0১52141021 
১৮41 আর উহা অর্থাৎ দোযখবাসীগণের পারস্পরিক বাকবিতপ্তা হওয়া সম্পূর্ণ সত্য ৷ 
উপরোক্ত উভয় মতই ইব্‌ন জারীর (র) বর্ণনা করিয়াছেন। দ্বিতীয় মতটিতে অনেক 
দূরের সম্ভাবনা এবং ইহাকে ইব্‌ন জারীর (র) দুর্বল বলিয়া উল্লেখ করিয়াছেন । 

আর কেহ কেহ বলিয়াছেন যে, শপথের উত্তর হইল সমস্ত সূরায় উল্লেখিত 
বিষয়াদী । কাতাদাহ রে) বলিয়াছেন £ উহার জবাব হইল,৪১০ এ 1৮৪৫ ০2১11 4: 
1৪-বর ং এই কাফেরগণ বিদ্বেষ ও (সত্যের) বিরোধিতায় (লিপ্ত) রহিয়াছে। উক্ত 
অভিমতটি ইব্‌ন জারীর (র) গ্রহণ করিয়াছেন। অত:পর তিনি কোন কোন আরববাসী 
মুফাস্সির হইতে উহার জবাব = যাহার অর্থ % .০ (সত্য) বলিয়া উল্লেখ করিয়াছেন । 
অর্থাৎ উপদেশ পরিপূর্ণ কুরআনের শপথ যে উহা নিতান্ত সত্য । 

8-০ ৪১০ ৮৪ ০৮৪৫ ০1 ৬ অর্থাৎ এই কুরআনে উপদেশ গ্রহণকারীর 
জন্য উদেশ রহিয়াছে। তবে কাফিরগণ উহা হইতে উপকৃত হইতে পারিবেনা। কেননা 
তাহারা 5 ৮4 অর্থাৎ অহংকার ও আভিজাত্য এবং 9859 অর্থাৎ বিরোধিতা, শত্ৰুতা 
বিভক্তি সৃষ্টিতে লিপ্ত । 

অত:পর পূর্ববর্তী জাতিসমূহের মধ্যে যাহারা রাসূলগণের বিরোধিতা ও আসমানী 
কিতাবসমূহ মিথ্যা আখ্যায়িত করিয়াছিল, তাহাদিগকে ধ্বংস করণের কথা উল্লেখ 
বি রাস রো রা EEO SANT CUE 


জাতিকে আমি নিশি করিয়াছি! 

[53455 অর্থাৎ যখন তাহাদের উপর আমার শাস্তি নামিয়া আসিল, তখন তাহারা 
মুক্তি কামনা করিল এবং আল্লাহর স্মরণাপন্ন হইল । তখন তাহাদের প্রতি কোন দয়া 
প্রদর্শন করা হয় নাই। 


Conte 


৪৮০ ৃ তাফসীরে ইব্‌ন কাছীর 
এ সাদা! 


9 ০০৮৩5 


রর বদর 

অনন্তর যখন তাহারা আমার শাস্তি নামিয়া আসিতে দেখিল, তখন তাহারা এ 
জনপদ হইতে পলায়ন করিতে লাগিল। (আল্লাহ্‌ তা'আলা বলেন) পালাইওনা, আর 
তোমরা তোমাদের সুখ-সম্পদ ও বাসস্থানের দিকে ফিরিয়া চল, হয়ত তোমাদিগকে 
কেহ্‌ জিজ্ঞাসাবাদ করিবে। 

আবূ দাউদ তায়ালিসী (র) বলেন, শু“বা রে) ...... আবূ ইসহাক তামীমী হইতে 
বর্ণিত। তিনি বলেন, আমি আব্বাস (রা)-কে ১১৮০ ০৯ ৩%59 19158 সম্বন্ধে 
জিজ্ঞাসা করিলে তিনি বলেন, ইহার মর্ম হইল, তাহারা এমন সময় আমাকে আহ্বান 
করিল, যখন আহ্বানের উপযুক্ত সময় অতিবাহিত হইয়া গিয়াছে এবং পালাইবার 
সময়ও অবশিষ্ট ছিল না। আলী ইব্‌ন আবু তালহা (র) আব্বাস (রা) হইতে ইহার অর্থ 
বর্ণনা করিয়াছেন, তখন আর আহ্বান কবুলের সময় অবশিষ্ট ছিল না। শাবীব ইব্‌ন 
বিশ্র ইকরামার মাধ্যমে ইবৃন আব্বাস (রো) হইতে বর্ণনা করিয়াছেন, এমন সময় 
তাহারা আহ্বান করিল, যখন তাহাদের কোন কল্যাণে.আসিল না। | 

পংতি ৫১ ১১০ 59 4151 9৫5 অর্থাৎ লাইলা এমন সময় স্মরণ করিল, যখন 
উহা কোন কাজে আসিল না 

এই আয়াতাংশ সম্পর্কে মুহাম্মদ ইব্ন কা'ব (রো) বলেন, তাহারা তখনই 
তাওহীদের ধ্বনি-প্রতিধ্বনি করিল এবং অনুশোচনার মাধ্যমে মুক্তি কামনা করিল, যখন 
পৃথিবী তাহাদিগকে বিমুখ করিয়াছে। 

কাতাদাহ্‌ (র) বলেন, তাহারা যখন আযাব প্রত্যক্ষ করিল, তখন তাওবা করিতে 
মনস্থ করিল। অথচ ইহা তাওবার প্রকৃত সময় নহে। মুজাহিদ (র) বলিয়াছেন, ইহা 
পলায়ন করা অথবা দু'আ কবুল করার প্রকৃত সময় নহে। অনুরূপ বর্ণনা ইকরিমা, 
কাতাদাহ (র) হইতে ইমাম মালিক (র) বর্ণনা করিয়াছেন, ,১০ 2১৯ 549 অর্থ 
আহ্বান করার অনুপযুক্ত সময়ে কোন আহ্বান নাই । (গ্রহণ যোগ্য নহে)। “ 

শ০% অব্যয়টিতে আরবী 4 (নো বাচক) অব্যয়ের শেষে 5 (তা) যোগ করা হইয়াছে। 
যেমন আরবী ১৪ ও ১ এর শেষে ০ যোগ করিয়া ০24 ও ০% বলা হয়। এই 2 
বর্ণটি % হইতে স্বতন্ত্র । এইজন্য ইহাতে ওয়াক্ফ করা যাইবে । 

ক্রোতের ইমামের মাছ্হাফুল কুরআন হইতে যে বর্ণনাটি ইব্‌ন জারীর উল্লেখ 
করিয়াছেন, তাহা হইল ০ অব্যয়টি ১: এর সহিত সংযুক্ত, যেমন ১১৫০ ৮৯ %) 
' তবে অপ্রসিদ্ধ। বরং প্রথমটি অর্থাৎ 3 সংযুক্ত, ইহাই প্রসিদ্ধ। 7. 


Contents 


সূরা সাদ ‘8৮১ 


অধিক সংখ্যক (জামহুর) ক্বারী ৯ এর ১ (নূন) অক্ষরে যবর দিয়া পঠডিয়াছেন : 
যাহার মূল পঠন হইল ১১১ ০: ১৯]| ১০ - ০: -এর নূনে যবর ব্যবহারকারী 
কবির কবিতা ৪ | 

(5১১৪। ৮5 ১5 ০2041৮৯5৮08 1৮8৯৯ ৮82 

অসময় লায়লার প্রেম জাগ্রত হইল, যখন বার্ধক্য সকল সম্পর্ক ছিন্ন করিয়া দিল। 

এবং যের ব্যবহারকারী কবির কবিতা ঃ 

৮৮৪১০৯০০০20 ৮20 ০১5 0১৯7০ 

তাহারা অসময়ে আমার সহিত আপোষ (সংশোধন) কামনা করিল । আমি উত্তর 
দিলাম, এখন আর বাচিয়া থাকার সময় নাই । যের ব্যবহারকারী অন্য কবির পংতির 
অংশ বিশেষ ঃ 7 লাজ কৰ মগ িসিনিলি নর 
অক্ষরে যের। 

আরবী ভাষাবিদগণ বলেন, *১২$ অর্থ পশ্চাৎ গমন আর ১5%১ অর্থ সম্মুখ গমন । 
এই জন্য আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ০৮: ১৯ 5%9 অর্থাৎ পশ্চাৎ গমন বা 
পলায়নের সময় নহে। (আল্লাহ্‌ পাকই সত্যে উপনীত হইতে শক্তি প্রদানকারী ।) 


তি 33 89s 222 35525 পুরি 
OS 32 se G5 IE; 7০৫০০ Uf 3(£) 
০৩৬৪/এএ 4১9128618$814251 0০) 
৫1 পার RA ৮৮855 % ১25255৮2555 পরত পাতার 5 ৩ 
৫1816) & Dols LEMS SUGGS (OO) 


৪ 5145 261 


চাবি 


86452130480)758) 22 PSL ৩১) 
৮০০১৩৯458০4 65290546৫5০) 
bells Bs ডে ০: 


SSA 7 2:06 এ (5) 


ইব্‌ন কাছীর--৬১ (৯ম) 


Contents 


৪৮২ তাফসীরে ইব্ন কাছীর 


০০/৩১8178 3S or ALIN) 
০৬ 94245 415 ৩৪৪ (১১) 


৪. ইহারা বিস্ময়বোধ করিতেছে যে, ইহাদিগের নিকট ইহাদিগের মধ্যে হইতে 
একজন সতর্ককারী আসিল এবং কাফিররা বলেন এতো এক জাদুকর, মিথ্যাবাদী । 

৫. সে কি বহু ইলাহের পরিবর্তে এক ইলাহ বানাইয়া লইয়াছে? ইহাতো এক 
আশ্চর্য ব্যাপার । 

৬. উহাদিগের প্রধানেরা সরিয়া পড়ে এই বলিয়া, তোমরা চলিয়া যাও এবং 
তোমাদিগের দেবতাগুলির পূজায় তোমরা অবিচলিত থাক । নিশ্চয়ই এ ব্যাপরটি 
উদ্দেশ্যমূলক । 

৭. আমরাতো অন্য ধর্মাদর্শে এইরূপ কথা শুনি নাই, ইহা এক মনগড়া 
উক্তিমাত্র । 

৮. আমাদের মধ্য হইতে কি তাহারই উপর কুরআন অবতীর্ণ হইল? 


প্রকৃতপক্ষে উহারাতো আমার কুরআনে সন্দিহান, উহারা এখনও আমার শাস্তি 


আস্বাদন করে নাই। 

৯. উহাদিগের নিকট কি আছে অনুগ্রহের ভাণ্ডার, তোমার প্রতিপালকের, যিনি 
পারাক্রমশালী, মহান দাতা? | 

১০. উহাদিগের কি সার্বভৌমত্ব আছে আকাশমণ্ডলী, পৃথিবী ও উহাদের 
অন্তবততী সমস্ত কিছুর উপর? থাকিলে উহারা সিঁড়ি বাহিয়া আরোহণ করুক । 

১১. বহুদলের এই বাহিনীও সেক্ষেত্রে অবশ্যই পরাজিত হইবে । 

তাফসীর $ সুসংবাদদাতা ও ভয়-ভীতি প্রদর্শনকারী হিসাবে রাসূলে করীম (সা) 
প্রেরিত হওয়ায় মুশরিকগণ আশ্র্যবোধ করিত । যেমন কুরআনে অন্যত্র আছে £ 


১০:5১ ০/25% ৮5৯4 05৮১4৯5545455 
৪524 রা 04 “oe ee ৬ ৮6 ও ০44 
-০:১০১৯৮০০১৪ 01 0৪১৪]। 0৪14০ ১১৪০০০৪4191) 
এই লোকদের জন্য কি ইহা বিস্ময়কর হইয়াছে যে, আমি তাহাদের মধ্য হইতে . 
OE আপনি মানবমণ্ডলীকে ভয় প্রদর্শন করুন. 
বং যাহারা ঈমান আনিয়াছে তাহাদিগকে এই সুসংবাদ প্রদান করুন যে, তাহারা 
হার গালের দক রা রি কাফিলগণ বাচে লগিন থে 
5 জেজ 0 জাক 


Contents 


সূরা সাদ ৪৮৩ 


Ms hls Et [১-2০3 অৰ্থাৎ এই লোকগুলি বিস্মিত হইল যে, তাহাদের 
মধ্য হইতেই একজন ভয়প্রদর্শনকারী রূপে আগমন করিল, তেমনি সুসংবাদদাতাও। 

০13৫ ১৯১০ Ii ০3৪] 0.8 অর্থাৎ কাফিরগণ বলিতে লাগিল, ইনি জাদুকর 
নীরা. 
রাতের 
কাজেই যখন রাসূলে করীম (সা) তাহাদিগকে প্রতিমা পুজা পরিত্যাগ এবং এক ও 
অদ্বিতীয় আল্লাহর ইবাদত করিতে আহবান করিলেন, তখন উহা তাহাদের নিকট 
আশ্চর্য ও অতি ভারী মনে হইল । আর উহা প্রত্যাখ্যান করিয়া বলিতে লাগিল, এই 
লোকটি কি এতগুলি মা'বুদের স্থলে এক মা'বুদ সাব্যস্ত করিল? ইহাতো বাস্তবিকই 
বিস্ময়কর ব্যাপার । 

ie Sl 339 অর্থাৎ তাহাদের সরদার প্রধান ও নেতাগণ এই বলিয়া 
চলিয়া গেল যে, ১5411 2 (৫:০19 1921 ০1 অর্থাৎ নিজেদের উপাস্যগণের প্রতি 
স্থায়ীভাবে অটল থাক এবং মুহাম্মদ কর্তৃক এক উপাস্যের প্রতি আহ্বানে সাড়া দিও না। 

9 2 551155 21 ইব্‌ন জারীর রে) ইহার ব্যাখ্যায় বলেন, মুহাম্মদ (সা) 
আমাদিগকে যে এক উপাস্যের প্রতি আহ্বান করিতেছে , ইহা নিতান্তই উদ্দেশ্যমূলক। 
সে ইহা দ্বারা তোমাদের উপর সম্মান ও মর্যাদা প্রত্যাশা করিতেছে এবং তোমাদের মধ্য 
হইতে কিছু অনুসারী কামনা করিতেছে । আমরা কখনও তাহার আহ্বানে সাড়া দিতে 
পারি না। 

উপরোক্ত আয়াত অবতীর্ণ হওয়ার কারণ 


সুদ্দী রে) বলেন ঃ কুরাইশদের একদল লোক একত্রিত হইল । তাহাদের মধ্যে আবূ 
জেহেল ইব্‌ন হিশাম, "আস ইব্‌ন ওয়াইল, আস্ওয়াদ ইব্‌ন মুত্তালিব ও আস্ওয়াদ ইব্‌ন 
আবদু ইয়াগুস প্রমুখ কুরাইশ বংশের একদল নেতৃস্থানীয় লোক ছিলেন : তাহারা 
পরম্পর বলাবলি করিতে লাগিল যে, চল! আমরা এই লোকটি সম্পর্কে আবু তালিবের 
সহিত আলাপ-আলোচনা করি। তিনি যেন এই লোকটির ব্যাপারে আমাদের প্রতি 
সুবিচার স্বরূপ তাহাকে আমাদের মাবুদগণকে গাল-মন্দ করা হইতে বিরত রাখেন 
এবং আমরাও সকলে তাহার এবং সে যে মা*বুদের এবাদত করে উহার পিছু ধাওয়া 
করা পরিত্যাগ করিব। আমাদের আশংকা হইতেছে যে, যদি এই বৃদ্ধ এই অবস্থায় 
মৃত্যুবরণ করে, তাহা হইলে তাহার ব্যাপারে আমাদের কিছু দুর্নাম হইয়া যাইবে। 
আরবের অন্যান্য গোত্রের জনগণ আমাদিগকে লজ্জা দিবে যে, তাহারা আবূ তালিবের 
জীবদ্দশায় মুহাম্মদকে কিছুই করিতে পারে নাই। এখন তাহার পর তাহারা এই 
লোকটির পিছনে লাগিয়া গিয়াছে । অত:পর তাহারা পরামর্শ ক্রমে মুত্তালিব নামক এক 


Contents 


8৮৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


ব্যক্তিকে আবূ তালিবের নিকট প্রেরণ করিল। সে গিয়া বলিল যে, আপনার গোত্রের 
মুরুব্বী ও নেতাগণ আপনার সহিত কথা বলিবার অনুমতি প্রার্থনা করিতেছেন । তিনি 
বলিলেন, তাহাদিগকে গৃহাভ্যন্তরে লইয়া আস। 

তাহারা ঘরে প্রবেশ করিয়া বলিল, হে আবু তালিব! আপনি আমাদের মুরুব্বী ও 
নেতা । আপনার ভ্রাতৃষ্পুত্রের ব্যাপারে আমাদের প্রতি একটু সদয় দৃষ্টি নিক্ষেপ করুন। 
আমাদের উপাস্যগণের সমালোচনা ও গালমন্দ করা হইতে তাহাকে বারণ করুন এবং 
আমরাও তাহার এবং তাহার মা'বুদের সমালোচনা পরিহার করিয় চলিব। ইহাতে আবু 
তালিব ভ্রাতুষ্পুত্রকে ডাকাইয়া পাঠাইলেন। রাসূলে করীম (সা) তাহার নিকট উপস্থিত 
হইলে তিনি বলিলেন ঃ 

“ভাতিজা! ইহারা তোমার গোত্রের মুরুব্বী ও নেতা-মাতব্বর । তাহারা তোমার 
নিকট প্রত্যাশা করিতেছেন যে, তুমি তাহাদের উপাস্যগণের সমালোচনা ও দোষারোপ 
করা হইতে বিরত থাকিবে এবং তাহারাও তোমার এবং তোমার মা'বুদের বিরোধিতা 

রাসূলে করীম (সা) বলিলেন, “চাচাজান! আমি কি তাহাদিগকে কল্যাণের দিকে 
আহ্বান করিব না?” তিনি বলিলেন, “কিসের প্রতি তাহাদিগকে তুমি আহ্বান 
জানাও?” নবী করীম (সা) বলিলেন ঃ “আমি তাহাদিগকে এমন একটি কালেমার 
(বাক্যের) প্রতি আহ্বান জানাইতেছি, যাহা গ্রহণ করিলে উহার বিনিময়ে সারা 
আরববাসী তাহাদের করতলগত হইয়া যাইবে এবং অনারবগণ তাহাদের অধীন হইয়া 
পড়িবে” । অভিশগ্ড আবূ জেহেল বলিয়া উঠিল, উহা কি? জাতির সামনে প্রকাশ কর। 
তোমার পিতার শপথ! তোমার বক্তব্যের মর্ম এবং উহার দশগুণ দান করিব। আল্লাহর 
রাসূল (সা) বলিলেন ঃ “তোমরা বলিবে, $1| 31 £11$ আল্লাহ ব্যতীত অন্য কোন 
উপাস্য নাই।” ইহাতে তাহারা বিরক্ত হইল এবং বলিল, উহা ব্যতীত অন্যকিছু আব্দার 
কর। তিনি বলিলেন, তোমরা যদি আকাশের সূর্যও আমার হস্তে অর্পণ কর, তবুও আমি 
উহা ব্যতীত অন্য কিছু প্রার্থনা করিব না। অতঃপর তাহরা ক্রোধাবিত হইয়া সেখান 
হইতে উঠিয়া পড়িল আর বলিয়া চলিল যে, আল্লাহর শপথ! আমরা তোমাকে এবং 
তোমার যে মাবুদ অনুরূপ কাজের জন্য নির্দেশ দিয়াছে, তাহাকে অবশ্যই গাল-মন্দ 
করিব। তাহাদের এই বক্তব্যের সারমর্মই পবিত্র কুরআনের এই আয়াতে উল্লেখ করা 
হইয়াছে- 


৮৮4৫7 পি কা তি 2 > “ ০ “ 6 ee 0 ere . 
SH etd Bb ol SIME el aloft Slits 


উপরোক্ত শানে নূযুল ইব্‌ন আবূ হাতিম ও ইব্‌ন জারীর (র) বর্ণনা করিয়াছেন। ' 


ইব্‌ন জারীরের বর্ণনায় ইহাও রহিয়াছে যে, যখন নেতাগণ চলিয়া গেল, তখন রাসূলে 
করীম (সো) আপন চাচাকে কালেমার প্রতি আহ্বান করিলেন; কিন্তু তিনি উহাকে 


Contents 


সূরা সাদ ৪৮৫ 


প্রত্যাখান করিয়া বলিলেন, আমার মুরুববীদের ধর্মের উপরই ঠিক থাকিলাম। ইহার 
: পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হইল £ ০৯1 ১০ ৬৫% এ তুমি যাহাকে ভালবাস 
তাহাকেই সত্যপথের অনুসারী করিতে পারিবে না। 

ইব্‌ন জারীর (র) বলেন, আবু কুরাইব ও ইবন অকী' রে) ..... ইব্‌ন আব্বাস 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, আবু তালিব অসুস্থ হইয়া পড়িলে আবূ জেহেলসহ 
কুরাইশের একদল নেতৃস্থানীয় লোক তাহার নিকট আসিল আর বলিল, আপনার 
ভাতিজা আমাদিগকে গালমন্দ করিয়া থাকে এবং এমন এমন কাজ ও এই এই কথা 
বলিয়া থাকে । আপনি তাহাকে ডাকাইয়া উহা হইতে নিষেধ করিলে ভাল হইত । 
সুতরাং আবূ তালিব রাসূলে করীম (সা)-কে ডাকাইয়া আনিলেন। রাসূলে.ফরীম (সা) 
যখন গৃহে প্রবেশ করিলেন, তখন তাহাদের এবং আবু তালিবের মাঝখানে কেবল 
একজন লোক বসার মত স্থান খালি ছিল। আবূ জেহেলের আশংকা হইল যে, যদি 
রাসূলুল্লাহ (সা) এই শূন্যস্থানে আবু তালিবের নিকট গিয়া বসিয়া পড়েন, তাহা হইনে 
তাহার প্রতি আবূ তালিবের হৃদয় নম্র হইয়া পড়িবে । তাই. সে তাড়াতাড়ি উঠিয়া উক্ত 
শূন্যস্থানে বসিয়া পড়িল ।'কাজেই আল্লাহর রাসূল (সা) চাচার নিকটবর্তী হইয়া বসিবার 
স্থান না পাইয়া দরজার পাশে বসিয়া পড়িলেন। আবু তালিব তাহাকে বলিলেন, 
“ভাতিজা! তোমার গোত্রের লোকদের কথা শুনিয়াছ কি? তাহারা তোমার বিরুদ্ধে 
অভিযোগ করিতেছেন এবং মনে করিতেছেন যে, তুমি তাহাদের উপাসা;ঃগণের 
সমালোচনা করিয়া থাক আর এই-সেই কথা বলিয়া থাক” । তাহারা নিজেরাও কিছু 
বক্তব্য রাখিল। 

অত:পর রাসূলে করীম (সা) বলিলেন £ “চাচাজান! আমি তাহাদিগকে একটি মাত্র 
কালিমার প্রতি আহ্বান করিতেছি, উহা বলিলে তাহার বিনিময়ে সমগ্র আরবাসী 
তাহাদের অধীন হইয়া যাইবে এবং অনারবগণ কর প্রদান করিতে বাধ্য থাকিবে ।” 
তাহার বক্তব্য শুনিয়া তাহারা ঘাবড়াইয়া গেল এবং বলিল, একটিমাত্র কালিমা! by 
তোমার আব্বার শপথ! দশবার মানিয়া লইব। এই কালেমাটি কি? আবূ ত 
বলিলেন, এই কালেমাটি কি? ভাতিজা! তিনি বলিলেন, £41| 1 511 4 1৬ 
তাহারা ভীত-সন্রন্ত হইয়া কাপড় ঝারিতে ঝারিতে উঠিয়া পড়িল এবং বলিতে লাগিল, 
১050751159১ 21 ৭26 Ul 23131 ৫1 এই ঘটনা উন্মেখপূর্বক এখান হইতে 
55 1525 (51 25 পর্যন্ত অবতীর্ণ হইল। উপরোক্ত বর্ণনার শাব্দিক দিকটা আবু 
কুরাইব রে) হইতে বর্ণিত। অনুরূপ ইমাম আহমদ ও নাসায়ী ..... আব্বাদ হইতে 
বর্ণনা করিয়াছেন। 

ইমাম তিরমিযী, নাসায়ী ইবন আবূ হাতিম ও ইবন জারীর (র) প্রমুখ সকলেই 
তাহাদের তাফসীর গ্রন্থসমূহে সুফিয়ান সওরী (র) ......ইবন আব্বাস রো) হইতে 
অনুরূপ বর্ণনা করিয়াছেন এবং তিরমিযী উহাকে 'হাসান' বলিয়া আখ্যায়িত করিয়াছেন 


Contents 


৪৮৬ তাফসীরে ইবৃন কাছীর 


৮১১3,২11| 51518 ১০১ অৰ্থাৎ মুহাম্মদ (সো) আমাদিগকে যে 
তাওহীদের প্রতি আহ্বান করিতেছেন, এইরূপ আহ্বান আমরা পূর্ববর্তী মিন্লাতে শুনি 
নাই। 

মুজাহিদ, কাতাদাহ, আবু যায়দ (র) বলেন, পূর্ববর্তী মিল্লাত বলিতে তাহারা 
কুরাইশগণের ধর্ম বুঝাইত। মুহাম্মদ ইব্‌ন কা'ব ও সুদ্দী (র) প্রমুখ ইহার অর্থ খৃষ্টান 
বলিয়া উল্লেখ করিয়াছেন । ইব্‌ন আব্বাস (রা) বলেন, ইহার অর্থ খুষ্টানগণ । তাহারা 
বলিত, যদি এই কুরআন সত্য হইত, তবে উহা সম্বন্ধে আমাদিগকে খৃষ্টানগণ সংবাদ 
দিত । 

২১৯ Jp ৩! মুজাহিদ ও কাতাদাহ্‌ বলেন, অর্থৎ ইহা মিথ্যা বৈ কিছুই 
নহে। ইব্‌ন আববাস রো) 393১ অর্থ "মনগড়া? বলিয়াছেন । 

(০১১, 83 4:12 0১৫1 অর্থাৎ তাহাদের সকলের মধ্য হইতে নবী করীম 
(সা)-কে কুরআন অবতীর্ণ করার ক্ষেত্রে নির্দিষ্ট করিয়া লওয়াকে তাহারা অসম্ভব মনে 
করিত। ্‌ 

যেমন অন্যত্র আছে, তাহারা বলিত ঃ 


2১০১352১511 ১০১০৬ ১০৪] 2১0১1 yl 
দুইটি বৃহৎ জনপদ হইতে কোন একজনের উপর এই কুরআন কেন অবতীর্ণ করা 
ইহল না? অপর আয়াতে আছে ঃ 
MLD HES HALE LS bet 
EEE EU 
ইহারা কি আপনার প্রতিপালকের রহমতকে (স্বীয় মতানুযায়ী) বন্টন করিতে 
চাহিতেছে? পার্থিব জীবনে তো তাহাদের জীবিকা আমিই বন্টন করিয়া রাখিয়াছি। 
অথচ (সেই বন্টনের ব্যাপারে) আমি তাহাদের একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়া 
রাখিয়াছি। 
যখন তাহারা মূর্খতা ও স্বল্পবুদ্ধিমত্তার কারণে তাহাদের মধ্য হইতে একজনের উপর 
কুরআন অবতীর্ণ করাকে অসম্ভব বলিয়া মন্তব্য করিতে লাগিল, তখন আল্লাহ তা'আলা 
বলিলেন £ 
১০15 19258 5 ৮৯4 অৰ্থাৎ যেহেতু তাহাদের এই উক্তির সময় পর্যন্ত শাস্তির 
স্বাদ ভোগ করে নাই, এই জন্যই অনুরূপ বক্তব্য রাখিতেছে। তাহাদের এই বক্তব্য ও 
মিথ্যা প্রতিপাদন করার ফল অচিরেই জানিতে পারিবে; যেদিন তাহাদিগকে জাহান্নামের 
অগ্নির দিকে নির্দয়ভাবে লইয়া যাওয়া হইবে। 


Contents 


. সুরা সাদ ৪৮৭ 


অত:পর আল্লাহ্‌ তা'আলা বর্ণনা করিতেছেন যে, তিনি সকল সৃষ্টির উপর একচ্ছত্র 
ক্ষমতার অধিকারী । তিনি যখন যে বিষয়ে ইচ্ছা করেন, তখনই উহাতে হস্তক্ষেপ 
করিতে পারেন । যাহাকে ইচ্ছা দান করেন, যাহাকে ইচ্ছা সম্মান প্রদান ও যাহাকে ইচ্ছা 
লাঞ্কিত করেন । সৎপথ প্রদর্শন ও পথভ্রস্ট করা, যাহার অন্তরে ইচ্ছা রূহ সধ্গলন করা 
তাহারই ক্ষমতাধীন। তিনি যাহার অন্তরে কুফরীর মোহর অংকন করিয়াছেন, তাহাকে 
হেদায়েত করিবার ক্ষমতা কাহারও নাই। তাহার কাজে বিন্দুমাত্রও হস্তক্ষেপ করিবার 
শক্তি কাহারও নাই । নবী-রাসূল হওয়ার জন্য কে যোগ্য, কে অযোগ্য, এই ব্যাপার 
নিয়া কাফেরগণের অনধিকার চর্চার প্রতিবাদে আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন, ₹৯.- 1 
olay a এ০ ৮৯০ ০৪১১ অর্থাৎ আপনার প্রতিপালক; যাহার কোন কর্মে 
কাহারও কোন হস্তক্ষেপ চলেনা, যিনি যাহাকে যাহা ইচ্ছা দান করেন,তাহার রহমতের 
(দয়ার) ভাণ্ডার কি তাহাদের নিকট রহিয়াছে? উক্ত আয়াতটি নিনবর্তী আয়াতসমূহের 
কী দি 


পা 56 ৮০৩০ fo Ld $ “0 #95 পণ ০6% 5. ৮৮425 ৬745 
#02 os ৮৬৮৫০ ৫৩ 9. ৮০ শে ৩ ৮০০ co los 0 পপ ও 51 0 Berl 


৬ EO ক ERE SR রা কা 
তাহারা লোকদিগকে সামান্য বস্তুও দিত না। নাকি তাহারা অন্য লোকদের (যেমন 
রাসূলুল্লাহ (সা)-এর প্রতি হিংসায় জ্বলিয়া মরিতেছে এঁ সমস্ত বস্তুর দরুন, যাহা আল্লাহ্‌ 
স্বীয় অনুগ্রহে তাহাদিগকে প্রদান করিয়াছেন। আমিতো (ইতিপূর্বে) ইবরাহীমের 
বংশধরকে কিতাব ও জ্ঞান দান করিয়াছি, আর আমি ইহাদিগকে সুবিশাল রাজ্যও প্রদান 
করিয়াছি । অনন্তর তাহাদের কেহ কেহ তো উহার প্রতি ঈমান আনিল, আর কেহ কেহ 
এমনও ছিল যে, উহা হইতে বিমুখ রহিল এবং দোযখের জলন্ত অগ্নি বর শাস্তি 
তাহাদের জন্য) যথেষ্ট । 


অপর আয়াতে আছে ঃ . 
SUG GUNA SLY BL DLS ABE ELSE 


3 GU iy 
আপনি বলিয়া দিন, যদি তোমরা আমার প্রতিপালকের রহমতের ভাগ্তারসমূহের 


অধিকারী হইতে, তবে তোমরা খরচের ভয়ে অবশ্যই হাত গুটাইয়া রাখিতে । বস্তুত: 
মানুষ হইতেছে বড়ই সংকীর্ণমনা ৷ 


Contents 


৪৮৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


মানুষের মধ্য হইতে রাসূল প্রেরণকে যখন তাহারা প্রত্যাখ্যান করিল, তখনই 
উপরোক্ত আয়াত অবতীর্ণ হয়। যেমন সালেহ (আ)-এর সম্প্রদায়ের লোকদের ব্যাপরে 
বলা হইয়াছে যে, তাহারা বলিত ঃ 

: EE 

আমাদের মধ্য হইতেই কি একজনের প্রতি কুরআন অবতীর্ণ হইল? বরং সে দুর্দান্ত 

মিথ্যাবাদী ৷ (আল্লাহ্‌ বলিতেছেন) অতি নিকটবর্তী আগামী দিনগুলিতেই তাহারা 
জানিতে পারিবে, কে দুর্দান্ত, মিথ্যাবাদী । 

জি ৮5185280745 03০০১3৮৮ন। 415৮৮ শি অর্থাৎ যদি 
আকাশ পৃথিবী ও উহাদের মধ্যবর্তী সবকিছুর সার্বভৌম ক্ষমতা তাহাদের হস্তে হইয়া 
থাকে, তবে যেন তাহারা সিঁড়ি লাগাইয়া আকাশে উঠিয়া যায় । 

ইব্‌ন আব্বাস (রা) মুজাহিদ, সাঈদ ইব্‌ন জুবাইর, কাতাদাহ (র) প্রমুখ 
০31 ও৪ 1১৮15 এর অর্থ বলেন, আকাশের পথসমূহ। যাহ্হাক (র) বলেন, 
ইহার অর্থ তাহারা যেন সপ্তম আকাশে আরোহণ করে । 

১1১৯4 ০০ 75১45 LIL ১ অর্থাৎ এই সকল মিথ্যা প্রতিপাদনকারী 
লোকজন, যাহারা দান্তিকতা ও শক্রতায় লিপ্ত, তাহারা অতি সতুর পরাজিত হইবে এবং 
তাহাদের পূর্ববতী মিথ্যা প্রতিপাদনকারীগণের মতই ধ্বংস প্রাপ্ত হইবে । যেমন 

NDI ENS ra ES BSED 
তাহারা বলিতেছে যে, আমরা সকলেই সাহায্যপ্রাপ্ত হইব । অচিরেই দলটি পরাজিত 
হইবে এবং পিছনের দিকে পলায়ন করিবে । বদরের দিন উহা বাস্তবায়িত হইয়াছিল । 

কুরআনে আছে ৪ 21) 4১1 1201015০৮55 
বরং কিয়ামত তাহাদের জন্য প্রতিশ্রুত রহিয়াছে, আর কিয়ামত বড় কঠোর ও 
তিক্তকব । 


পে 


টে গর 2৬ Ze 265 14 2০৫ 
05715 45556 SOS E525 FEES (\Y) 
0 CES ENE Ll B33 2355 333350 NY) 
os FS LI IEIHES (5) 


Contents 


সূরা সাদ ৪৮৯ 


06% GIGS 229,425 (No) 
owls 2 0 সা 9% ৬50৭) 
০1499156645 ০৮১ ৩ ১৬১৮১(১ 


১২. ইহাদিগের পূর্বেও রাসূলদিগকে মিথ্যাবাদী বলিয়াছিল; নৃহের সম্প্রদায়, 
আ'‘দ ও বহু শিবিরের অধিপতি ফিরআওন: 

১৩. ছামূদ, লৃত সম্প্রদায় ও আইকার অধিবাসী; উহারা ছিল এক একটি 
বিশাল বাহিনী। 

১৪. উহাদিগের প্রত্যেকেই রাসূলগণকে মিথ্যাবাদী বলিয়াছে। ফলে উহাদের 
ক্ষেত্রে আমার শাস্তি হইয়াছে বাস্তব । 

১৫. ইহারা তো অপেক্ষা করিতেছে একটিমাত্র প্রচন্ড নিনাদের, যাহাতে কোন 
বিরাম থাকিবে না। ্‌ 

১৬. ইহারা বলে, হে আমাদের প্রতিপালক! বিচার দিবসের পূর্বেই আমাদের 
প্রাপ্য আমাদিগকে শীঘ্বই দিয়া দাওনা । 

১৭. ইহারা যাহা বলে তাহাতে আপনি ধৈর্য ধারণ করুন এবং স্মরণ 
করুন,আমার শক্তিশালী বান্দা দাউদের কথা, জে ছিলো অতিশয় আল্লাহ্‌ 
অভিমুখী । 

তাফসীর £ নবী-রাসূলদিগকে মিথ্যা প্রতিপাদন ও তাহাদের বিরোধিতার প্রতিফল 
স্বরূপ পূর্ববর্তী জাতিসমূহকে শাস্তিদান সম্বলিত সংবাদ ইতিপূর্বে বিভিন্নস্থানে অতিবাহিত 
হইয়াছে । এখানে তাহাদের নাম উল্লেখ করার পর আল্লাহ তাআলা বলিতেছেন, এ19 
১: অর্থাৎ তাহারা তোমাদের চেয়ে সংখ্যায়, শক্তিতে. ধন-সম্পদে ও 
সন্তান-সন্ততিতে অধিক ছিল। এত্দসত্ত্বেও যখন আল্লাহ্‌র শাস্তি নামিয়া আসিল, তখন 
কোন কিছুই তাহাদিগকে উহা হইতে রক্ষা করিতে পারিল না। 

০৫০9৯50০511 55৫ 41 % ঠ। নবী-রাসূলদিগকে মিথ্যা প্রতিপাদন করাকেই 
তাহাদিগকে ধ্বংসের কারণ বলিয়া উন্লেখ করিয়াছেন। কাজেই যাহাদিগকে লক্ষ্য 
করিয়া বলা হইতেছ, তাহারা যেন যথাযথভাবেই অনুরূপ কার্য হইতে-বিরত থাকে । 

31১৪১০৮০10০ £55 81০৮ ৮৯১৫৮ ইমাম মালিক রে) যায়দ ইবন 
আসলাম (রা) হইতে বর্ণনা করিয়াছেন, অর্থাৎ একটিবার মাত্র ধ্বনি হইবে; দ্বিতীয় 
ধবনি-প্রতিধ্বনিও হইবে না। অল্প সময়ের মধ্যেই আচন্বিতে উহা (কিয়ামত) আসিয়া 
উপস্থিত হইবে । উহার পূর্ব লক্ষণসমূহ ইতিমধ্যেই আগমন করিয়াছে । আর এই ধ্বনিটি 


ইবৃন কাছীর__৬২ (৯ম) 


Conte 


8৯০ তাফসীরে ইব্ন কাছীর 


আল্লাহ্র নির্দেশে ইসরাফীল (আ) কর্তৃক লাগাতার দীর্ঘ সময় ব্যাপী ভয়ানক শব্দ । 
ইহাতে আকাশ পৃথিবীর সকলই ভীত-সন্রন্ত্র হইয়া পড়িবে । তবে আল্লাহ্‌ যাহাকে ভীতি 
মুক্ত রাখিবেন তাহারা উহা হইতে বাচিয়া থাকিবে। 

৮০৮০০৯117৩2 ০৯৪ (১151০ (£5, [445 অর্থাৎ মুশ্রিকগণ বলিত, হে 
আমাদের প্রভু! যদি আমরা মিথ্যাবাদী হইয়া থাকি, তবে আমাদের উপর তোমার 
কথিত শাস্তি বিচার দিবসের পূর্বে অতিশীঘ্বই নাযিল করনা কেন? £5 অর্থ কিতাব, 
আবার কাহারও মতে অংশ, হিস্সা। ইব্ন আব্বাস (রা) মুজাহিদ, যাঁহহাক, হাসান 
(র) প্রমুখ বলিয়াছেন, তাহারা শাস্তির তড়িৎ আগমন কামনা করিত । কাতাদাহ রে) 
উহার মর্ম বর্ণনায় নিম্নবর্তী আয়াত উল্লেখ করিয়াছেন £ 


ধর এ 4 এ ! 
2 0 শা চা 2 ww Be ৮ ০৩০৩ ০০০৮ 5 ০ ee 0 লা পাও Gwe 


ML 


হে আল্লাহ্‌! যদি তোমার পক্ষ হইতে ইহাই সত্য হইয়া থাকে, তবে আমাদের 
উপর আকাশ হইতে শিলা বর্ষণ কর অথবা কঠোর শাস্তি অবতীর্ণ কর। 

কেহ বলিয়াছেন ঃ তাহারা বলিত, যদি জান্নাতের অস্তিত্ব থাকিয়া থাকে, তবে যেন 
জান্নাত হইতে তাহাদের প্রাপ্য অংশটুকু শীঘ্রই দিয়া দেওয়া হয়, যাহাতে তাহারা 
পৃথিবীতে উহা ভোগ করিতে পারে। 

উহা তাহাদের নিকট অসম্ভব ও অসম্পূর্ণ মিথ্যা বলিয়াই বদ্ধমুল ধারণা ছিল। 'সেই 
জন্য তাহারা এই কথা বলিয়াছে। 

ইব্‌ন জারীর (র) বলেন, তাহারা ভাল-মন্দ যাহা পাওয়ার উপযুক্ত, উহা যেন 
পৃথিবীতেই শীঘ্র প্রদান করা হয়, তাহা কামনা করিত। এই ব্যাখ্যাটি উত্তম। যাহহাক 
এবং ইসমাঈল ইবৃন আবূ খালিদের বক্তব্যও অনুরূপ । 

যেহেতু তাহারা উহা উপহাস ও অসম্ভব মনে করিয়া বলিত, তাই আল্লাহ তা'আলা 
স্বীয় রাসূল (সা)-কে তাহাদের প্রদত্ত কষ্টে ধৈর্য ধারণ করিবার জন্য আদেশ করিয়াছেন 
এবং উহার বিনিময়ে সাহায্য, সফলতা ও পরকালের পুরস্কারের সুসংবাদ দিয়াছেন। 


০0125155554 6০৫৪ (9) 
LEA SEE HBG (a) 
Olas 53 &IK LLIN OE C37 (Y-) 


Contents 


সূরা সাদ ৪৯১ 


১৮. আমি নিয়োজিত করিয়াছিলাম পর্কতমালাকে, ইহারা সকাল-সন্ধ্যায় 
তাহার সহিত আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিত, র 

১৯. এবং সমবেত বিহঙ্গ কুলকেও; সকলেই ছিল তাহার অভিমুখী । 

২০. আমি তাহার রাজ্যকে সুদৃঢ় করিয়াছিলাম এবং তাহাকে দিয়াছিলাম প্রজ্ঞা 
ও ফায়সালাকারী বাগ্িতা । 


তাফসীর £ আন্মাহ্‌ তাআলা তাহার বান্দা ও রাসূল দাউদ (আ) সম্পর্কে 
বলিতেছেন যে, তিনি ছিলেন ১551 (আল আইদ) সম্পন্ন । আইদ অর্থ জ্ঞান ও কর্মে 
শক্তি রাখা । ইবৃন আব্বাস (রা) সুদ্দি ও ইব্‌ন যায়দ (র) বলেন, আল-আইদ অর্থ 
শক্তি। ইবৃন যায়দ ইহার প্রসঙ্গে নিম্নবর্তী আয়াত পাঠ করিয়াছেন ঃ 
নন নিন (213১2 58558 
আমি আকাশকে (নিজ) কুদরতে সৃষ্টি করিয়াছি ।আর আমি বিশাল ক্ষমতাশালী । 
মুজাহিদ (র) বলেন, আল-আইদ অর্থ আনুগত্যে (এবাদতে) শক্তি । কাতাদাহ (র) 
বলিয়াছেন, দাউদ (আ)-কে এবাদত কর্মে শক্তিমান ও ইসলামের ব্যাপারে বুদ্ধিমান 
করা হইয়াছিল । 
আমাদের নিকট বর্ণনা করা হইয়াছে যে, রাসূলে করীম (সা) রাত্রের এক 
তৃতীয়াংশ সালাতে কাটাইতেন এবং বছরের অর্ধেক সময় সাওম পালন করিতেন । ইহা 
সাহীহাইনে বর্ণিত আছে। যেমন- রাসূলে করীম (সা) ইরশাদ করিয়াছেন ঃ “আল্লাহর 
নিকট প্রিয়তম দাউদ (আ)-এর সালাত এবং অধিকতর পসন্দনীয় সাওম হইল দাউদ 
(আ) এর মত সাওম পালন করা । তিনি (এইভাবে রাত্রি যাপন করিতেন যে) রাত্রের 
অর্ধেকাংশ ঘুমাইতেন, এক তৃতীয়াংশ সালাত আদায় করিতেন, আবার এক ষষ্ঠমাংশ 
রা রক সা 
তিনি শত্রুর সহিত মুখামুখী হইলে পলায়ন করিতেন না, আর তিনি ছিলেন তাহার 
গ্রভু-অভিমুখী ৷ অর্থাৎ সর্বাবস্থায় সকল কাজে আল্লাহর আদেশের প্রতি নিবেদিতপ্রাণ 
SN tll a Ls JU 0১৮৯ 0 অর্থাৎ আল্লাহ তা'আলা 
পর্বতমালাকে নিয়োজিত করিয়াছিলেন তাহার সহিত সূর্যোদয়ের প্রাক্কালে ও শেষ ঘেলা 
আল্লাহর তাস্বীহ (পবিত্রতা ও মহিমা) পাঠ করার জন্য । যেমন অন্যত্র আছে ৪ 
Lib 45 185 0৮৯15 হে পৰ্বতমালা! তাহার (দাউদের) সহিত পুনঃ পুনঃ 
তাস্বীতু পাঠ কর এবং পক্ষীকুলকেও আমি নির্দেশ দিলাম 
তেমনিভাবে পক্ষীকুলও তাহার সহিত তাস্বীহ পাঠ করিত এবং তিনি পুনর্বার পাঠ 
করিলে তাহারাও তাহার অনুকরণ করিত। একদা পাখী তাহার সহিত চলিতেছিল, 
তিনি শূন্য আকাশে বায়ুর মধ্যে পক্ষীকে তাস্বীহ পাঠ করিতে শুনিলেন। তখন “যাবুর' . 
আবৃত্তি করিতেছিলেন। পাখীগুলো তিলাওয়াতের কারণে সম্মুখপানে অগ্রসর হইতে 


Contents 


৪৯২ তাফসীরে ইব্ন কাছীর 


পারিতেছিল না এবং থামিয়া যাইতেছিল। সুউচ্চ পর্বত-মালাও তাহার অনুসরণে 
তাস্বীহ পাঠ করিতেছিল। 

ইব্‌ন জারীর (র) বলেন, আবু কুরাইব (র) ..... হযরত ইব্‌ন আববাস (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন, উম্মে হানী (রা) বর্ণনা করেন £ রাসূলে করীম (সা) মঙ্ধা 
বিজয়ের দিবসে আট রাকাত চাশতের (ছি-প্রহরের পূর্বে) সালাত আদায় করিয়াছেন। 
ইব্‌ন আব্বাস রো) বলেন, ইহাতে আমার ধারণা হইয়াছে যে, এই সময়ে একটি 
সালাত আছে, যাহার সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ৬৮10 ০০৮০০ 
১৯১১1 সকাল সকাল-সন্ধা তাসবীহ পাঠ করে। 


অত:পর ইব্‌ন জারীর (র) বলেন, যাইদ ইবন আবু আরূবা ইবন মুতাওক্কিল 
(র).....আব্দুল্াহ্‌ ইব্‌ন হারিস নাওফেল হইতে যথাক্রমে আইয়ুব ইব্‌ন সাফ্ওয়ান; 
আবু আব্দুল্লাহ ইবন হারিস ইবন নাওফল (র) হইতে বর্ণিত। তিনি বলেন, হযরত ইব্‌ন 
আব্বাস (রা) (প্রথম দিকে) চাশতের সালাত আদায় করিতেন না। তিনি (আব্দুল্লাহ 
" ইব্‌ন হারিস) বলেন, সুতরাং আমি তাহাকে উম্মে হানী (রা)-এর নিকট লইয়া গেলাম 
এবং বলিলাম, আপনি আমাকে যে সংবাদটি দিয়াছেন, উহা তাহার নিকটও বর্ণনা 
করুন। অতঃপর তিনি (উম্মে হানি) বলিলেন, মক্কা বিজয়ের দিবসে রাসূলে করীম 
(সা) আমার গৃহে প্রবেশ করিলেন । অতঃপর পেয়ালার ঢালা পানি তলব করিলেন এবং 
একটি কাপড় চাহিয়া নিয়া আমার এবং তাহার মধ্যে পর্দা করিয়া লইলেন ও সেখানে 
গোসল করিলেন। অতঃপর গৃহের এক কোণায় যাইয়া আট রাকাত চাশতের সালাত 
আদায় করিলেন। উহার কিয়াম (দাড়ানো) রুকু, সিজ্দাহ ও বৈঠক সমূহ প্রায় সমান 
সমান সময় ব্যাপী ছিল। (উহা শ্রবণ করতঃ) ইব্‌ন আব্বাস (রা) এই বলিয়া গৃহ 
হইতে বাহির হইয়া গেলেন যে, দুই মলাটের মধ্যবর্তী সবকিছু (পূর্ণ কুরআন মজিদ) 
পাঠ করিয়াছি, কিন্তু সালাতুজ্জোহার (চাশতের সালাত) সন্ধান পাই নাই। কিন্তু এখন 
বুঝিতে পারিলাম যে, 31519 24511 ১৯১ (এই আয়াতে আছে)। আমি 
ইতিপূর্বে বলিতাম, সালাতুল ইশ্রাকের উল্লেখ “কোথায়? ইহার পর হইতে তিনি 
বলিতেন, সালাতুল ইশ্রাক আছে। (এখানে সালাতৃল ইশ্রাক অর্থ চাশতের সালাত 
ধরা হইয়াছে, প্রকৃত পক্ষে চাশৃত ও ইশ্রাক যদিও আলাদা দুইটি সালাত, কিন্তু 
উভয়কে ইশরাক বলা যায়) । 
byte Hl অর্থাৎ যে সকল পক্ষী বায়ুতে আবদ্ধ । 
%, 215৫ অর্থাৎ সবকিছুই অনুগত, তাহার সহিত তাস্বীহ্‌ পাঠ করে । সাঈদ 
ইব্‌ন জুবাইর, কাতাদাহ ও মালিক সকলেই যায়দ ইব্ন আস্লাম ও ইবৃন যায়দ (রা) 
বর্ণনা করেন : “4 ও অর্থ অনুগত। 


4৫1০ 1354 অর্থাৎ রাজ্যসমূহ যে সকল বিষয়ের মুখাপেক্ষী থাকে, উহার 
সবকিছু দ্বারা আমি তাহার রাজ্যকে পরিপূর্ণ করিয়া দিলাম । ইব্‌ন আবূ নাজীহ্‌ (র) 


Contents 


সূরা সাদ ৪৯৩ 


মুজাহিদ (রা) হইতে বলেন ঃ পৃথিবীর অন্যান্য শাসকের তুলনায় তিনি ছিলেন সবচেয়ে 
অধিকতর শক্তি সম্পন্ন । সুদ্দী রে) বলেন ঃ প্রতিদিন চার সহস্র রক্ষী তাহার হেফাজতে 
নিয়োজিত থাকিত। কোন পূর্ববর্তী ব্যক্তি বলিয়াছেন, আমার কাছে বর্ণনা পৌছিয়াছে 
যে, তাহাকে [দোঈদকে (আ)। প্রতি রাত্রে তেত্রিশ হাজার রক্ষী রক্ষণাবেক্ষণ করিত । 
আগামী বছর তাহাদের পালা পুনরায় ফিরিয়া আসিত না। অন্যরা বলিয়াছেন ঃ চল্লিশ 
হাজার সশস্ত্র বাহিনী তাহার রক্ষী ছিল। 

ইব্‌ন জারীর ও ইবন আবূ হাতিম (র) উলবা ইবন আহমর (রে) ১১১১, ইব্‌ন 

আব্বাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, বনী ইসরাঈলের এক ব্যক্তি অপর ব্যক্তির 
সততার Sie Jn “te 
জোরপূর্বক লইয়া গিয়াছে। অভিযুক্ত ব্যক্তি উহা প্রত্যাখান করিল, অথচ বাদীর নিকট 
কোন সাক্ষী ছিল না। তিনি তাহাদের বিষয়টি পিছাইয়া দিলেন। বাদীকে হত্যা করিবার 
জন্য তাহাকে রাত্রে স্বপ্নে আদেশ করা হইল । যখন দিবা হইল তখন উভয়কে ডাকাইয়া 
আনিলেন এবং বাদীকে হত্যা করিবার জন্য আদেশ করিলেন। সে বলিল, হে আল্লাহর 
নবী! আমাকে কোন্‌ অপরাধে আপনি হত্যার নির্দেশ দিলেন? অথচ সে আমার গরু 
তা'আলা আমাকে আদেশ করিয়াছেন। কাজেই আমি অবশ্যই তোমাকে কতল করিব । 
সে বলিল, হে আল্লাহর নবী! আমি আপনার নিকট যে দাবী লইয়া আসিয়াছি, উহাতে 
আমি সম্পূর্ণ সত্য । এই বিষয়ের জন্য আল্লাহ আমাকে হত্যার আদেশ দেন নাই। তবে 
এই লোকটির পিতার সহিত আমার শক্রতা ছিল। এই জন্য আমি তাহাকে হত্যা 
করিয়াছিলাম। এই ঘটনাটি কেহ জানিত না। অতঃপর দাঈদ (আ)-এর নির্দেশে এ 
লোকটিকে হত্যা করা ইহল। ইব্ন আব্বাস (রো) বলেন, ইহাতে বনী ইসরাঈলের 
অন্তরে তাহার প্রভাব ও ভীতি বাড়িয়া গেল। ইহারাই মর্ম হইল ৪ 

4৫15 (5: (আমি তাহার রাজ্য সুদৃঢ় করিয়া দিলাম ।) 

£2& ৯11 ১1559) সুজাহিদ (র) বলেন, হেকমাত অর্থ বুদ্ধি ও প্রজ্ঞা 

একদা বলিয়াছেন, ইহার অর্থ ন্যায় বিচার কখনও বলিয়াছেন, ইহার অর্থ সিদ্ধান্তে 
সঠিকতা । কাতাদাহ (র) ইহার অর্থ বলিয়াছেন, আল্লাহ্র কিতাব এবং ইহাতে যাহা 
কিছু আছে উহার অনুসরণ করা । সুদ্দি (র) বলেন, হেকমাত অর্থ নবুওয়াত (নবী 
হওয়া)। 

২,1৯1 ১০% কাজী শুরাইহ্‌ ও শাঁবী (র) বলেন, ইহার অর্থ সাক্ষী ও কসম। 
কাতাদাহ (র) বলেন, বাদীর পক্ষে দুই সাক্ষী পেশ অথবা বিবাদীর উপর কসম প্রদান 
করা; উহাই _৮%৮_৯1| ৫:০$ অনুরূপ পদ্ধতিইতেই নবী-রাসূলগণ বিচার মীমাংসা 
করিয়াছেন। অথবা তিনি বলিয়াছেন, RE 2 CAPO রান রর 


Contents 


8৯৪ তাফসীরে ইব্ন কাছীর 


কিয়ামত পর্যন্ত এই উম্মতের ফয়সালার পদ্ধতি ইহাই । আবূ আবদুর রহমান সুলমী (র) 
ও এই মত ব্যক্ত করিয়াছেন । মুজাহিদ ও সুদ্দি (র) বলিয়াছেন, বিচারে বুদ্ধিমত্তা ও 
সঠিকতায় পৌঁছার ব্যবস্থা ইহাই ৷ মুজাহিদ (র) ইহাও বলিয়াছেন যে, কথা এবং 
- আদেশ দানে উহাই চূড়ান্ত ব্যবস্থা এবং ইহার অধীনে সবকিছুর সমাধান সম্ভব । ইব্‌ন 
জারীর (রে) ইহাই গ্রহণ করিয়াছেন। ইব্‌ন আবু হাতিম (র) বলেন, উমর ইব্‌ন শায়ব 
নুসাইরী রে) ee আবু মুসা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, সর্বপ্রথম দাউদ (আ)ই 
১2 1 (অতঃপর, সবকিছুর পর) ব্যবহার করিয়াছেন। আর উহাই ৮৮৮-১| এ--৪ 
তেমনিভাবে শা'বীও বলিয়াছেন, ০০৯11 -55 হইল 4০:17 


Ob Vad BAHIA (YN) 
24০84461886 As I 25210) 
০%/$/১4856925 28 ৬৫) ০৮০৮1 
4845 ৫১58 LIE B36 (vv) 
০০৮৮৬056490 

সু 05956 5৩৪৪ ৫9০ মারার ০৫5) 


7556 ০০৮৪৮ 409ন ও 


টা কপ ৫৫৮6 4৫ 20 28 [292 
০98 26175525491 2৯24 1১9১ 55 


0০) ‘2 বা 2505 4 482,40১ 4৫৫ ৫4৫ (০) 


২১. তোমার নিকট বিবদমান লোকদিগের বৃত্তান্ত পৌছিয়াছে কি? যখন উহারা 
প্রাচীর ডিঙাইয়া আসিল ইবাদত খানায়; 

২২. এবং দাউদের নিকট পৌঁছিল, তখন তাহাদিগের কারণে সে ভীত হইয়া 
পড়িল। উহারা বলিল, ভীত হইবেন না, আমরা দুই বিবদমান পক্ষ- আমাদিগের 


৬১ 8৫518 


Conte 


সুরা সাদ ৪৯৫ 


একে অপরের উপর যুলুম করিয়াছে, অতএব আমাদের মধ্যে ন্যায়বিচার করুন; 
অবিচার করিবেন না এবং আম্ম্দিগকে সঠিক পথ নির্দেশ করুন । 

২৩. এ আমার ভাই, ইহার আছে নিরানব্বইটি দুম্বা এবং আমার আছে মাত্র 
একটি দুম্বা। তবুও সে বলে, আমর জিম্মায় এটি দিয়া দাও; এবং কথায় সে 
আমার প্রতি কঠোরতা প্রদর্শন করিয়াছে। 

২৪. দাউদ (আ) বলিল, তোমার দুশ্াটিকে তাহার দুশ্বার সহিত যুক্ত করিবার 
দাবী করিয়া সে তোমার প্রতি যুলুম করিয়াছে । শরীক দিগের অনেকে একে অন্যের 
উপর অবিচার করিয়া থাকে, করে না কেবল মু'মিন ও সতকর্মপরায়ণ ব্যক্তিগণ 
এবং তাহারা সংখ্যায় স্বল্প । দাউদ (আ) বুঝিতে পারিল, আমি তাহাকে পরীক্ষা 
করিলাম । অত:পর সে তাহার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করিল এবং নত 
হইয়া লুটাইয়া পড়িল ও তাহার অভিমুখী হইল। . 

২৫. অত:পর আমি তাহার ক্রুটি ক্ষমা করিলাম । আমার নিকট তাহার জন্য 
রহিয়াছে উচ্চ মর্যাদা ও শুভ পরিণাম । 

তাফসীর £ এই আয়াতগুলি প্রসঙ্গে মুফাস্সিরগণ একটি ঘটনা বর্ণনা করিয়াছেন, 
যাহার অধিকাংশ ইস্রাঈলী সূত্র হইতে প্রাপ্ত। অনুসরণযোগ্য একটি হাদীসও নিফলুষ 
প্রমাণিত নাই। ইব্‌ন আবূ হাতিম এখানে একটি হাদীস বর্ণনা করিয়াছেন। ইহার 
সূত্রটিও বিশুদ্ধ নয়। কেননা, এ হাদীসটি ইয়ামীদ কুক্কাশী (র) আনাস (রা) হইতে 
বর্ণনা করিয়াছেন। আর ইয়াধীদ যদিও একজন নেকলোক, কিন্তু হাদীসের ইমামগণের 
নিকট তিনি দুর্বল বর্ণনাকারী । কাজেই এই ঘটনাটি কেবল উল্লেখ করার মধ্যে সীমাবদ্ধ 
থাকা উচিত। এবং ইহার সত্য -মিথ্যার জ্ঞান আল্লাহর উপর ন্যাস্ত করাই উত্তম। 
কুরআন মজীদ এবং উহার অন্তর্ভুক্ত সবকিছুই সত্য ও সঠিক। 

৫১ £১৯$ তিনি এই জন্যই ভীত হইয়া গেলেন যে, তিনি যখন মেহরাবে 
(এবাদত খানায়) ছিলেন যাহা তীহার বাড়ীর সর্বোচ্চ ঘর ছিল । এবং এঁদিন কেহই যেন 
তাহার কাছে না যায়, সেই নির্দেশ জারী করিয়াছিলেন । সেখানে কাহারও প্রবেশ লক্ষণ 
বুঝিতে পারেন নাই, কেবল দুইজন লোক ব্যতীত । তাহারা দেওয়াল টপকাইয়া তাহার 
নিকট পৌছিল। অর্থাৎ নিষেধাজ্ঞা থাকা সত্তেও তাহারা নিজেদের বিবাদটি মীমাংমার 
জন্য তাহার দরবারে মেহ্রাবেই উপস্থিত হইল। 

৮০৯ এ ৬২১০ অর্থাৎ কথা-বার্তায় সে আমার উপর বল প্রয়োগ করিয়াছে। 
যখন কেহ কথার প্রতি কঠোরতা, অবলম্বন ও প্রভাব বিস্তার করে, তখন আরবীতে 
১:১০ এইরূপ শব্দ বলা হয়। {£475 5%1 20 2৮) আলী ইবন আবু তালহা (র) 
ইব্‌ন আব্বাস (রা) হইতে ইব্‌ন আবু তাল্হা বর্ণনা করিয়াছেন £%:$ অর্থ আমি তাহাকে 


' পরীক্ষা করিলাম । 


Contents 


৪৯৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


(,% আল্লাহ্‌ ৪০৯৪৪৮-করলরলনগরিনিনিরিদান প্রথমে রুকু 
করেন এবং পরে সিজদায় চলিয়া যান। ইহাও বর্ণিত আছে যে, তিনি চল্লিশ প্রভাত 
একাধারে সিজ্দায় ছিলেন । 

119 ৭115 $8$ অর্থাৎ, elo ১1,341 ৩০০০২ সাধারণত: নেক 
লোকদের যে সব কাজ ভাল বলিয়া বিবেচনা করা হয় সেগুলিই নৈকট্য লাভকারীদের 
জন্য মন্দ বলিয়া গণ্য হয়। এই জাতীয় যাহা কিছু তাহার পক্ষ হইতে সংঘটিত 
হইয়াছিল আমি উহা ক্ষমা করিয়া দিলাম । 

সূরা ,= (সাদ) এ উল্লেখিত সিজ্দার আয়াতে সিজ্দা করা ওয়াজিব (আবশ্যিক) 
কি, না ইহা লইয়া ইমামগণের মধ্যে মতবিরোধ রহিয়াছে। শাফিঈ মাযহাবের দুই 
মতের মধ্যে নৃতন মতানুযায়ী উহা আবশ্যিক সিজ্দার অন্তর্ভুক্ত নহে। বরং ইহা 
কৃতজ্ঞতার সিজদাহ ৷ (, £51183) এবং উহার পক্ষে দলীল হইল নিশ্নবর্তী 'হাদীস। 

ইমাম আহমদ (র) বলেন, ইসমাঈল ইবৃন উলাইয়্যা রে) ..... হযরত ইব্‌ন 
আব্বাস রো) হইতে বর্ণিত। তিনি বলেন, সুরা ১ এর সিজ্দা আবশ্যিক নয়, তবে 
আমি রাসূলে করীম (সা)-কে এই আয়াত তিলাওয়াত করার পর সিজদা করিতে 
দেখিয়াছি । বুখারী,আবৃদাউদ, তিরমিযী (র) ইমাম নাসাঈ তাহার কিতাবের তাফসীর 
অধ্যায়ে আইয়ুব (র) হইতে উক্ত সূত্রে বর্ণনা করিয়াছেন । 

ইমাম তিরমিযী উহাকে হাসান ও সহীহ বলিয়াছেন। ইমাম নাসায়ী (র) এই 
আয়াতের ব্যাখ্যা প্রসংগে বলেন, ইবরাহীম ইবন হাসান মিকসামী (র) ইবন আব্বাস 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন যে, নবী করমী (সা) সুরা ১৯ এ সিজ্দাহ্‌ করিয়াছেন 
এবং বলিয়াছেন, “দাউদ (আ) এখানে সিজ্দাহ করিয়াছিলেন তওবা স্বরূপ; আর 
আমরা এই আয়াতে সিজ্দাহ করি কৃতজ্ঞতা স্বরূপ ।” ইহা কেবলমাত্র ইমাম নাসাঈ 
(র) বর্ণনা করিয়াছেন এবং ইহার সূত্রে উল্লিখিত ব্যক্তিগণ সকলেই বিশ্বস্ত । হাফিজ 
আবূল হাজ্জাজ মিষ্যী রে) বলেন, আবূ ইসহাক মাদারিজী (রে) ইব্‌ন আব্বাস (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসুলে করীম (সা)-এর খেদমতে হাজির হইয়া 
বলিল, ইয়া রাসূলাল্লাহ (সা)! আমি স্বপ্নে দেখিয়াছি, “আমি যেন একটি বৃক্ষের পিছনে 
সালাত আদায় করিতেছি। আমি সিজ্দার আয়াত পড়িলাম এবং সিজ্দাহ্‌ করিলাম । 
বৃক্ষটিও আমার সহিত সিজ্দাহ করিল। আর তাহাকে সিজ্দাহ্রত অবস্থায় বলিতে 
শুনিলাম, হে আল্লাহ্‌! ইহার বিনিময়ে তোমার নিকট আমার জন্য পুরস্কার লিখিয়া দাও, 
ইহাকে তোমার দরবারে আমার জন্য ভাণ্ডার বানাইয়া লও, ইহার বিনিময়ে আমার 
পাপের বোঝা সরাইয়া দাও এবং তোমার বান্দা দাউদ (আ) হইতে যেভাবে কবুল 
করিয়াছিলে, আমার পক্ষ হইতেও তেমনিভাবে উহা কবুল কর” । 


Contents 


সূরা সাদ ৪৯৭ 


ইব্‌ন আব্বাস রো) বলেন, অত:পর দেখিলাম, “রাসূল করীম (সা) দাঁড়াইয়া 
গেলেন এবং সিজ্দাহ্রত আয়াত পাঠ করিলেন ও সিজ্দাহ করিলেন ।” আমি রাসূলে 
করীম (সা)-কে সিজ্দাহর অবস্থায় উহাই বলিতে শুনিয়াছি, যাহা এ বৃক্ষ হইতে বর্ণনা 
করা হইয়াছে। তিরমিযী (র) কুতাইবা (র) হইতে ও ইব্‌ন মাজা-রে) আবু বকর ইব্‌ন 
খাল্লাদ (র) হইতে এবং তাহারা উভয়ে মুহাম্মদ ইব্‌ন ইয়াীদ ইব্‌ন খুনাস (র) হইতে 
অনুরূপ বর্ণনা করিয়াছেন। এবং ইমাম তিরমিযী ইহাকে গরীব (অপ্রসিদ্ধ) বলিয়া 
উল্লেখ করিয়াছেন এবং বলিয়াছেন, এই সূত্র ব্যতীত অন্য কোন সূত্রে এই হাদীস পাই 
নাই। ইমাম বুখারী (র) উক্ত আয়াতের, তাফসীর প্রসংগে বলেন, মুহাম্মদ ইবন 
আব্দুল্লাহ (র) ..... আওয়াস (র) হইতে বর্ণিত। তিনি বলেন, আমি সূরা = এর 
সিজ্দাহ্‌ সম্পর্কে মুজাহিদ (র)-কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, আমি ইব্‌ন আব্বাস 
(রা) কে জিজ্ঞাসা করিলাম, কিসের ভিত্তিতে আপনি সিজদা করেন? তিনি বলিলেন, 
তুমি কি পড় নাই ১ 39 475 3 এবং al 101 55 ০২৩ এ এ 
£££ যে সকল নবীর অনুসরণ করার জন্য তোমাদের নবীকে নিদেশ প্রদান করা 
হইয়াছে তাহাদের মধ্যে দাউদ (আ) একজন । এখানে তীহার সিজ্দাহ করার কথা 
উল্লেখ আছে, তাই রাসূলে করীম (সা) এখানে সিজ্দা করিয়াছেন । 

ইমাম আহমদ (র) বলেন, আফফান (র) আবু সাঈদ খুদরী (রো) হইতে বর্ণিত। 
তিনি একদা স্বপ্নে দেখিলেন যে, তিনি সূরা ,,১ লিখিতেছেন। যখন তিনি সিজ্দা . 
আয়াতে পৌছিলেন তখন দেখিলেন দৌয়াত কলম ও তাহার সম্মুখবরতী সবকিছু সিজ্দার 
চলিয়া গেল। তিনি এই ঘটনাটি রাসূলুল্লাহ্‌ (সা) এর নিকট বর্ণনা করিলেন । ইহার পর 
হইতে রাসূলুল্লাহ (সা) এই আয়াতে সিজ্দা করিতেন। এই হাদীস কেবল ইমাম 
আহমদ (রে) ই বর্ণনা করিয়াছেন । ইমাম আবু দাউদ (র) বলেন, আহমদ ইবন সালিহ 
(র) আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) মিম্বরে 
থাকিয়া সূরা ১০ পাঠ করিলেন। সিজ্দার আয়াতে পৌছিলে মিম্বর হইতে নামিয়া 
সিজ্দাহ্‌ করিলেন এবং (উপস্থিত) লোকজনও তাহার সহিত সিজ্দাহ করিলেন অপর 
একদিন এইভাবে পাঠ করিতেছিলেন, সিজ্দার আয়াতে পৌছিতেই লোকজন সিজদার 
জন্য প্রস্তুতি নিতে লাগিলেন। ইহাতে নবী করীম (সা) বলিলেন, “ইহাতো কেবল এক 
নবীর তওবা । অথচ আমি দেখিতেছি যে, তোমরা সিজ্দার জন্য প্রস্তুত হইয়া গিয়াছ।” 
অত:পর তিনি মিম্বর হইতে অবতরণ করিয়া সিজ্দাহ্‌ করিলেন। আবু দাউদ (র) 
একাই এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইহার সূত্র বুখারী ও মুসলিম কিতাবছয়ের 
শর্তমুতাবিক রহিয়াছে। 

০৮০ ০১০০৩ ৪৪19 Usted 3 অর্থাৎ তাহার জন্য কিয়ামত দিবসে আল্লাহর 
নৈকট্য রহিয়াছে। এই সিজ্দাহ্‌ ও তওবার বিনিময়ে আল্লাহ্‌ তাআলা তাহাকে নৈকট্য 


ইব্‌ন কাছীর__৬৩ (৯ম) 


Contents 


৪৯৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


দান করিবেন এবং তীহার প্রত্যাবর্তন স্থান উত্তম হইবে । অর্থাৎ তাহার তওবা ও স্বীয় 
রাজ্যে পরিপূর্ণ ন্যায় প্রতিষ্ঠা করার ফলে পুরস্কার হিসাবে তাহাকে জান্নাতে উচ্চ মর্যদা 
প্রদান করা হইবে । যেমন সহীহ্‌ হাদীসে বর্ণিত আছে, “স্বীয় পরিবার-পরিজন ও 
আহমদ (র) বলেন, ইয়াহইয়া ইবন আদম (র) আবু সাঈদ খুদরী রো) হইতে বর্ণিত। 
তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন,., “কিয়ামত দিবসে আল্লাহর প্রিয়তম 
লোক ও নিকটতম আসন গ্রহণকারী ব্যক্তি হইবে ন্যায়পরায়ণ শাসক এবং কিয়ামত 
দিবসে আল্লাহর নিকট সবচেয়ে তিরস্কৃত ও কঠোরতম শাস্তিপ্রাপ্ত ব্যক্তি হইবে 
অত্যাচারী শাসক” । ইমাম তিরমিযী ও ফুযাইল ইব্‌ন মারযুক আগার এর সূত্রে 
আতিয়্যা (রা) এই হাদীসটি বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন যে, এই সূত্র ব্যতীত 
এই হাদসীট মারফু হিসাবে অন্য কোথাও পাই নাই। ইবন আবু হাতিম (র) বলেন, 
আবু যুর'আ, (র) জাফর ইব্‌ন সুলাইমান হইতে বর্ণিত। তিনি বলেন 81০ 41 01 
ols es ৮১1 এই আয়াত সম্পর্কে আমি মালিক ইব্‌ন দিনার (রা) কে বলিতে 
শুনিয়াছি যে, কিয়ামতের দিন দাউদ (আ)-কে আরশের স্তন্তের পাশে দাড় করানো 
হইবে। অত:পর আল্লাহ্‌ তা'আলা বলিবেন, হে দাউদ! তুমি পৃথিবীতে যে মনোমুগ্ধকর 
কোমল সূরে আমার মর্যাদার বর্ণনা করিতে, অদ্যকার দিবসে অনুরূপভাবে আমার 
মর্যাদা ও গুণগান বর্ণনা কর। তিনি বলিবেন, কি করিয়া পারিব? উহাতো আমা হইতে 
বিলীন হইয়া গিয়াছে। আল্লাহ্‌ বলিবেন, আমি আজ পুনর্বার উহা ফিরাইয়া দিব। 
অত:পর দাউদ (আ) উচ্চ স্বরে এমন সুরে বলিতে শুরু করিবেন যে, জান্নাতবাসীগণ 
মুগ্ধ ও অভিভূত হইয়া যাইবেন। 


৮ ৫৫০৬ 569 £8 8৫ চি (7) 
G2 HOB) HLS ৫085৮ £ 558 


পাঠা নী 


০০ 29১ 199 3055৫ 1 1%%05285 


২৬. হে দাউদ! আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করিয়াছি, অতএব তুমি 
লোকদিগের মধ্যে সুবিচার কর এবং খেয়াল-খুশীর অনুসরণ করিও না। কেননা; 
ইহা তোমাকে আল্লাহ্‌র পথ হইতে বিচ্যুত করিবে । যাহারা আল্লাহর পথ পরিত্যাগ 
করে, তাহাদিগের জন্য রহিয়াছে কঠিন শাস্তি । কারণ তাহারা বিচার দিবসকে 
বিস্মৃত হইয়া আছে। 


Contents 


সুরা সাদ | ৪৯৯ 
তাফসীর £ ইহা দায়িতৃশীল ও ক্ষমতাপ্রাপ্ত লোকগণের প্রতি আল্লাহর উপদেশ, 
তাহারা যেন আল্লাহর পক্ষ হইতে অবতীর্ণ পদ্ধতিতে সত্য ও ন্যায় বিচার করে এবং 
কখনও উহা হইতে বিচ্যুত না হয়। ইহাতে তাহারা আল্লাহর পথ হইতে বিচ্যুত হইয়া 
যাইবে । আর যে ব্যক্তি তাহার পথ হইতে বিচ্যুত হইয়া যাইবে এবং বিচার দিবসকে 
ভুলিয়া যাইবে তাহাদের জন্য তিনি কঠোর ভরসনা ও কঠিন শাস্তির প্রতিজ্ঞা 
করিয়াছেন। ইবন আবু হাতিম (র) বলেন, হিশাম ইবন খালিদ (র) পূর্ববর্তী আস্মানী 
কিতাব পাঠকারী ইবাহীম আবু যুর“আ হইতে বর্ণিত যে, ওয়ালীদ ইব্‌ন আবদুল মালিক 
তাহাকে (ইবরাহীমকে) বলিলেন” “তুমি তো পূর্ববর্তী কিতাব ও কুরআন মজিদ 
. পড়িয়াছ এবং বুঝিয়াছ, বলতো, খলীফার বিচার হইবে কি?” আমি বলিলাম, “হে 
আমিরুল মু'মেনীন! বলিব কি?” খলীফা বলিলেন, “বল 4 ১415 (আল্লাহর 
নিরাপত্তায়)” আমি বলিলাম, হে আমিরুল মুমেনীন ৷ আল্লাহর নিকট আপনি অধিক 
মর্যাদাশীল, না দাউদ (আ)? আল্লাহ তো তাহার মধ্যে নবুওয়াত ও খেলাফত উভয় 
একত্ৰিত করিয়াছিলেন। এতদৃসত্তেও তাহাকে সতর্ক করিয়াছেন বলিয়াছেন ৪ 
এ৮৫]12555310 ০41 ১১785 2221 ৮৪£৮২/৯ ০৯ 0158 
lad 2 
ইকরিমা (র) উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন, ইহাই বাহ্যিক অর্থে বুঝা যায় যে, 
তাহারা বিচার দিবসকে ভুলিয়া যাওয়ার কারণেই কঠিন শাস্তি ভোগ করিবে । প্রকৃত 
পক্ষে ৯.৯] ১১৫ কে [, 5 5; এর পূর্বে ধরিয়া অর্থ উঠাইতে হইবে। তখন 


ইহার অর্থ হইবে, তাহারা আল্লাহ্‌ ও তীহার প্রদর্শিত পথ পরিহার করার কারণেই 
বিচার দিবসে তাহাদের জন্য কঠিন শাস্তি রহিয়াছে। 

সুদ্দী রে) বলিয়াছেন, “বিচার দিবসের মুক্তির জন্য সৎকর্ম পরিত্যাগ করার কারণে 
তাহাদিগকে কঠোর শাস্তি প্রদান করা হইবে” । উল্লেখিত আয়াতের বাহ্যিক ভাব-ভর্থগির 
সহিত এই অর্থটি অধিক সামঞ্জস্যপূর্ণ । আল্লাহই সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার 
সামর্থ্য দানকারী) । 


291১5) aie A রা 
BE CHES a} 


Contents 


৫০০ | তাফসীরে ইব্‌ন কাছীর 


পাঠ s/s ৰ 


j 2 29216 PIR 2 A 
১919০১৬০৯১৬ সন 28০শ (০) 
০৬৫25010224 

272 £ oC ৫ N50 61৮ ৮ 
০৩১91 ১১০/৭%14244408194% 05) 


২৭. আমি আকাশ, পৃথিবী এবং এতদুভয়ের প্ন্তবর্তী কোন কিছুই অনর্থক 
সৃষ্টি করি নাই; যদিও কাফিরদিগের ধারণা তাহাই । সুতরাং কাফরদিগের জন্য 
রহিয়াছে জাহানামের দুর্ভোগ । 

২৮. যাহারা ঈমান আনে ও সব্কর্ম করে এবং যাহারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি 
করিয়া বেড়ায়, আমি কি তাহাদিগকে সমগণ্য করিব? আমি মুত্তাকীদিগকে 
অপরাধীদিগের সমান গণ্য করিব? 

২৯. এক কল্যাণময় কিতাব, ইহা আমি তোমার প্রতি অবতীর্ণ করিয়াছি, 
যাহাতে মানুষ ইহার আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধশক্তি সম্পন ব্যক্তিগণ 
গ্রহণ করে উপদেশ। ৃ 


ce OBE 


তাফসীর ৪ 531 US LLL LLL HL LLL 
- 1১৫ এখানে আল্লাহ্‌ তা'আলা জ্ঞাত করিতেছেন যে, তিনি সৃষ্টিকে অযথা সৃজন 
করেন নাই। বরং তাহাদিগকে ইবাদত-বন্দেগী ও তাহাকে এক বলিয়া মান্য করিবার 
জন্যই সৃষ্টি করিয়াছেন। অত:পর একত্রিত করণের দিনে সকলকেই একত্রিত করিবেন। 
অনুগতদিগকে পুরস্কৃত করিবেন এবং কাফির (অবাধ্য)-কে শাস্তি প্রদান করিবেন। 
কেননা; কাফিরগণ পুনরুথান ও শেষ বিচারে বিশ্বাস রাখেনা এবং এই জগতকেই সব 
কিছু মনে করে। 

)খ। ০5124 255 ৩5 আর্থাৎ পুরুজ্জীবন ও পুনরুথান দিবসে তাহাদের 
জন্য প্রস্তুতকৃত দোযখের শাস্তি রহিয়াছে । অত:পর আল্লাহ্‌ তা'আলা বর্ণনা করিতেছেন 
যে, তাহার সুবিচার ও প্রজ্ঞা দ্বারা মু'মিন ও কাফিরগণকে সমান গণ্য করিতে পারে না। 
এই প্রসঙ্গে বলিয়াছেন 8 


fe oO 0 ০০৩ লাভ 5 % ৩. ০ ও 5328 %:25 ০2 ওত 

৩৯২১1 ৯১২। ৪ ০2১৮৮৮৮৫০৮৭ 01229 ১০ ০৪৮ 25৮1 
অর্থাৎ আমি এইরূপ করিতে পারি না। তাহারা আল্লার নিকট সমান হইতে পারে 

না। আর উভয় যখন সমান নয়, তাই এমন একটি জগতের প্রয়োজন, যেখানে 


Contents 


সূরা সাদ ৫০১ 


অনুগতদিগকে পুরস্কৃত করা হইবে এবং অবাধ্যদিগকে সাজা প্রদান করা হইবে। 
উপরোক্ত বর্ণনার আলোকে একটি সুষ্ঠু বুদ্ধি ও স্বচ্ছ অন্তর ইহাই বলিবে যে, একটি 
প্রত্যাবর্তনস্থূল ও বিনিময় প্রদানের ব্যবস্থা থাকা বাঞ্ছনীয় । কেননা; আমরা সাধারণত: 
দেখি, একজন বিদ্রোহী অনাচারীর ধন-সম্পদ,সন্তান-সন্ততি ও সুখ-স্থাচ্ছন্দ্য বাড়িয়াই 
চলে এবং এমতাবস্থায় মৃত্যুবরণ করে; অপরদিকে একজন অনুগত মাযলুম লোক 
দুঃখ-ক্লেশের মধ্যেই মৃত্যুমুখে পতিত হয়। অতি জ্ঞান-বুদ্ধি. সম্পন্ন ন্যায় পরায়ণ 
আল্লাহ্‌, যিনি সামান্যতম অবিচারও করেন না; বরং পরিপূর্ণ ইনসাফ ও ন্যায় বিচার 
করেন, তাহার উচিত প্রত্যেককে উপযুক্ত বিনিময় প্রদান করা । আর যেহেতু এই জগতে 
উহা প্রত্যক্ষ করা যাইতেছে না, কাজেই ইহা স্থিরকৃত হইল যে, এই বিনিময়ের জন্য 
আরেকটি জগত রহিয়াছে । পবিত্র কুরআনে যেহেতু সঠিক লক্ষ্য ও স্বচ্ছ যুক্তির উৎসের 
প্রতি পথ প্রদর্শন করে এই জন্য আল্লাহ তা'আলা নিম্নবর্তী আয়াত অবতীর্ণ করিয়াছেন ঃ 


SU LTE ED EU WS SUL LUA ti 

এখানে 1 শব্দটি 1 এর বহুবচন । উহার অর্থ বুদ্ধি বা যুক্তি । 

২,451 119 অর্থ বুদ্ধিমান বা যুক্তি সম্পন্নলোক । 

হাসান বাসরী (র) বলেন £ আল্লাহ্‌র শপথ! কুরআনের! আক্ষরিক সংরক্ষণ ও 
অন্তর্নিহিত মর্ম অনুধাবনে কেহই সৃক্ষ চিন্তা করে না। এমন লোকও আছে, যে বলে 


আমি সম্পূর্ণ কুরআন মাজিদ তিলাওয়াত করিয়াছি । অথচ তাহার কর্মে ও চরিত্রে 
কুরআনের কোন প্রভাব দেখা যায় না। ইব্‌ন আবূ হাতিম উহা বর্ণনা করিয়াছেন। 


১০ 2047 তত চু তে) 
Sessa KE Ga23) (YN) 
85/8৬4568559598612428)০৬( 
| 90৪128 ১১৭ ১৫৪৫৬ ১১) (YY) 


৩০. আমি দাউদকে দান করিলাম সুলাইমান | সে উত্তম বান্দা এবং সে ছিল 


অতিশয় আল্লাহ অভিমুখী । 
৩১. যখন অপরাহ্নে তাহার সম্মুখে ধাবনোদ্যত উৎকৃষ্ট অশ্বরাজিকে উপস্থিত 
করা হইল, 


Contents 


৫০২ তাফসীরে ইব্ন কাছীর 


৩২. তখন সে বলিল, আমিতো আমার প্রতিপালকের স্মরণ হইতে বিমুখ 
হইয়া এশ্বর্য গ্রীতিতে মগ্ন হইয়া পড়িয়াছি, এদিকে সূর্য অস্তমিত হইয়া গিয়াছে; 

৩৩. এইগুলিকে পুনরায় আমার সম্মুখে আনয়ন কর। অত:পর সে উহাদিগের 
পদ ও গলদেশ ছেদন করিতে লাগিল। 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন যে, তিনি দাউদ (আ) এর জন্য 
সুলাইমান (আ)-কে নবী হিসাবে দান করিবেন। যেমন অন্যত্র আছে ০।--:1, 5১৩) 
5519 সুলাইমান (আ) দাউদ (আ)-এর নবুওয়াতের উত্তরাধিকারী হইলেন । নতুবা তিনি 
ব্যতীত তাহার আরও ছেলে সন্তান ছিলেন, দাউদ (আ)-এর একশত আযাদ স্ত্রী 
ছিলেন। 

4,০24 ২১] 5 এখানে সুলাইমান (আ)- -এর প্রশংসা করা হইয়াছে যে, 

তিনি অধিকতর অনুগত, এবাদতকারী ও আল্লাহ্‌ অভিমুখী ছিলেন। 

ইবন আবূ হাতিম (র) বলেন, আমার পিতা মাকহুল হইতে বর্ণিত' তিনি বলেন, 
যখন আল্লাহ্‌ তা‘আলা দাউদ (আ)-কে সুলাইমান নবী (আ) দান করিলেন, তখন তিনি 
বলিলেন, হে বস! কোন্‌ কাজটি উত্তম? তিনি বলিলেন, আল্লাহ্‌র পক্ষ হইতে শাস্তি 
লাভ ও ঈমান আনয়ন করা । জিজ্ঞাসা করিলেন, নিকৃষ্ট কি? বলিলেন, ঈমান আনয়নের 
পর পুনরায় কুফরী করা । অত:পর জিজ্ঞাসা করিলেন, শ্রেষ্ঠ সৌন্দর্য কি? তিনি উত্তর 
করিলেন, বান্দার মধ্যে আল্লাহ্র পক্ষ হইতে প্রাণ দান করা। প্রশ্ন করিলেন, সবচেয়ে 
ঠাণ্ডা কোন কাজ? বলিলেল, আল্লাহ্‌ তা'আলা কর্তৃক মানুষের পাপ মার্জনা করা ও 
মানুষ কর্তৃক পরস্পরের দোষ ত্রুটি ক্ষমা করা। ইহাতে দাউদ (আ) বলিলেন, তুমি 
একজন নবী । 

SEL A al) ৮৯৮10 4212 ০৯৯৪৪ অর্থাৎ সুলাইমান (আ) এর 
রাজত্বকালে যখন তীহার সম্মুখে ধাবনোদ্যত অশ্বরাজিকে উপস্থিত করা হইল।' 

মুজাহিদ রে) বলেন 5১৪০1 বলিতে এ সকল অশ্বকে বুঝায়, যাহারা দৌড়ের 
জন্য প্রস্তুতিকল্পে তিন পায়ের উপর ভর করিয়া দীড়ায় এবং চতুর্থ পায়ের কেবল খুরের 
উপর ভর থাকে । ১ অর্থ দ্রুতগতি সম্পন্ন । পূর্ববর্তীগণের একাধিক ব্যক্তি অনুরূপ 
মত ব্যক্ত করিয়াছেন। ইবন জারীর (র) ইব্রাহীম তাইমী হইতে বর্ণিত, তিনি উপরোক্ত 
আয়াতের তাফসীরে বর্ণনা করিয়াছেন যে, পাখা বিশিষ্ট বিশটি ঘোড়া ছিল। ইহা হইল 
ইব্‌ন জারীরের বর্ণনা। আর ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আবূ যুরআ (র) ..... 
ইবরাহীম তাইমী রে) হইতে বর্ণনা করেন, যে সকল অশ্ব সুলাইমান (আ)-কে 
ভুলাইয়া রাখিয়াছিল, উহাদের সংখ্যা ছিল বিশ হাজার। তিনি এইগুলিকে যবাহ 
করিয়াছিলেন । এই বর্ণনাটি অধিক সঙ্গতিপূর্ণ । আর আল্লাহ্‌ ভাল জানেন। 


Contents 


সুরা সাদ | ৫০৩ 


আবূ দাউদ (র) বলেন, মুহাম্মদ ইবন আওফ ..... আয়িশা (রা) হইতে বর্ণিত। 
নবী করীম (সা) তাবুক অথবা খাইবার অভিযান হইতে যখন প্রত্যাবর্তন করিলেন, 
তখন হযরত আয়িশা (রা)-এর গৃহের দরজায় পর্দা ঝুলানো ছিল । ইতিমধ্যে বাতাস 
আসিয়া পর্দার কিছু অংশ সরাইয়া ফেলিলে আয়িশা (রা)-এর খেলার কন্যা পুতুলগুলি 
প্রকাশ হইয়া গেল। নবী করীম (সা) বলিলেন, হে আয়িশা! ইহা কি? তিনি বলিলেন, 
আমার কন্যাসমূহ ৷ এগুলির মধ্যবর্তী স্থানে কাপড়ের দুইটি পাখা বিশিষ্ট ঘোড়া দেখিয়া 
রাসূলে করীম (সা) জিজ্ঞাসা করিলেন, এইগুলির মধ্যবর্তী স্থানে আমি কি দেখিতেছি? 
তিনি বলিলেন, ইহা ঘোড়া । নবী করীম (সা) জিজ্ঞাসা করিলেন, উহার উপরে কি? 
তিনি উত্তর করিলেন দুইটি পাখা ৷’ আবার নবী করীম (সা) জিজ্ঞাসা করিলেন, একটি 
ঘোড়া তার আবার দুইটি পাখা? আয়িশা (রা) বলিলেন, আপনি কি শুনেন নাই যে, 
সুলাইমান (আ)-এর অনেকগুলি ঘোড়া ছিল, উহাদের পাখাও ছিল? আয়িশা রো) : 
বলেন, ইহাতে নবী.করীম (সা) হাসিয়া উঠিলেন। এমন কি আমি তাহার গোড়ালির 
দাতসমূহ প্রত্যক্ষ করিলাম । 

০৫৯16 ০০০০ ৮৯৮০১২৩০০১১ ০৮৮০৯ ৮০1 0০85 এই 
আয়াতের তাফসীরে মুফাস্সির ও পূর্ববর্তীগণের একাধিক ব্যক্তি বর্ণনা করিয়াছেন যে, 
সুলাইমান (আ)-এর সম্মুখে ঘোড়াসমূহ উপস্থিত করা হইলে তিনি এ কাজে এমনভাবে 
ব্যস্ত হইয়া পড়িলেন যে, আছরের সালাত আদায় করা ভুলিয়া গেলেন এবং উহার 
ওয়াক্ত অতিবাহিত হইয়া গেল। যেমনিভাবে নবী করীম (সা) খন্দকের যুদ্ধে পরিখা 
খনন করার কাজে ব্যস্ত হইয়া পড়ায় আছরের সালাত আদায় করিতে ভুলিয়া গেলেন 
এবং সূর্যাস্তের পর উহা আদায় করিলেন। ইহা জাবির (রা) হইতে সহীহাইনে উল্লেখ 
আছে। জাবির (রো) বলেন, খন্দক দিবসে সূর্যাস্তের পর উমর রো) (আমাদের কাছে) 
আসিলেন ও কুরাইশী কাফেরদিগকে গালমন্দ করিতে লাগিলেন এবং বলিলেন, হে 
আল্লাহর রাসূল! আমি আছরের সালাত আদায় করতে পারি নাই, এমনি অবস্থায় সূর্য 
অন্তমিত হইতে লাগিল! রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “আল্লাহর শপথ! আমিও এ . 
সালাত আদায় করি নাই” । জাবির (রা) বলেন, অত:পর আমরা বোত্হান নামক স্থানে 
গিয়া অবস্থান গ্রহণ করিলাম । সেখানে নবী করীম (সা) সালাতের জন্য উযু করিলেন । 
আমরাও উযু করিলাম । অতঃপর সূর্যান্তের পর আছরের সালাত আদায় করিলেন এবং 
ইহার পর মাগরিবের সালাত আদায় করিলেন। 

ইহাও হইতে পারে যে, সুলাইমান (আ)-এর শরীয়তে যুদ্ধ বিগ্রহের কারণে সালাত 
পিছাইয়া দেওয়া যায়েয ছিল। আর ঘোড়াসমূহ যুদ্ধের উদ্দেশ্যেই উপস্থিত করা 
হইয়াছিল । 


Contents 


৫০৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


আলেমগণ্রে একটি দল ইহাও দাবী করিয়াছেন যে, ইসলামের প্রথম যুগে যুদ্ধ 
বিগ্রহের কারণে সালাত যে পিছাইয়া দেওয়া জায়েয ছিল, “সালাতুল খাওফ' 
(ভীতিকালীন সালাত)এর নির্দেশ সম্বলিত আয়াত দ্বারা উহা রহিত হইয়া গিয়াছে। 
তাহাদের মধ্যে কাহারও মতে যুদ্ধের মাঠে চরম সংকট কালেও তরবারি 
আঘাত-প্রতিঘাত চলিতে থাকার প্রাক্কালে সালাতে রুকু সিজ্দাহ আদায় করা সম্ভব হয় 
না। (তাই সালাত পিছাইয়া দেয়া জায়েয আছে)। যেমন সাহাবাগণ (রা) “তুস্তর 
বিজয়ে করিয়াছিলেন। উহা মাকহুল ও আওযায়ী (রা) প্রমুখ হইতে বর্ণিত আছে। প্রথম 
মতটিই (ভুলিয়া যাওয়া) অধিকতর সম্ভাবনাময় । কেননা; উহার পরে বলা হইয়াছে ঃ 

915540৯৮০40 0১:০০ 3৮৮৪ পে 05 

হাসান বাস্রী রে) বলেন ঃ তাহার শরীয়তে সালাত পিছাইয়া দেওয়া জায়েয ছিল 
একথাটি সঠিক নহে । কেননা তিনি বলিলেন, আল্লাহ্র শপথ! তোমরা আমাকে 
আল্লাহর ইবাদত হইতে বিরত রাখিও না, উহার পরিণাম স্বরূপ দেখ, শেষ পর্যন্ত 
তোমাদের সাথে কি ব্যবহার করিতেছি । অত:পর যবেহ করার জন্য নির্দেশ প্রদান 
করিলেন । অনুরূপভাবে কাতাদাহ্‌ও বলিয়াছেন । আর সুদ্দী (রা) বলেন, উহার গর্দান ও 
পায়ের খুর কাটিয়া ফেলা হইল । আলী ইব্‌ন আবু তাল্হা, ইবৃন আব্বাস (রা) হইতে 
বর্ণনা করেন যে, তিনি অশ্বপালের মাথার কেশর এবং পায়ের নলায় হাত বুলাইতে 
লাগিলেন । ইব্‌ন জারীর এই কথাটিকেই গ্রহণ করিয়াছেন। তিনি বলেন, ইহা হইতে 
পারে না যে, বিনা কারণে কোন প্রাণীকে পা কর্তনের মত সাজা দিবেন বা স্বীয় সম্পদ 
ধ্বংস করিবেন। এগুলি পরিদর্শনের কারণে যদি সালাত ভুলিয়া গিয়া থাকিতেন তাহা 
হইলে ইহাদের কি অপরাধ ছিল? 

ইব্‌ন জারীর যে মতটিকে অগ্রাধিকার দিয়াছেন, ইহাতে কথা আছে। কেননা: 
হইতে পারে যে, এইরূপ যবেহ করা তাহার শরীয়তে জায়েয ছিল । বিশেষ করিয়া ইহা 
এইজন্যই ছিল যে, ইহার কারণে আল্লাহ ক্রোধাৰিত হইয়া গেলেন । কেননা অশ্ব বহর 
নিয়া ব্যস্ততার এমন পর্যায়ে পৌছিলেন যে, সালাতের কথাই ভুলিয়া গেলেন। এই 
কারণেই তিনি যখন অশ্বপাল যবেহ করিয়া আল্লাহ্‌ অভিমুখী হইয়া পড়িলেন তখন 
আল্লাহ তা'আলা তাহাকে তার উত্তম বিনিময় দান করিলেন । উহা হইল বায়ুকে তাহার 
বশীভূত করিয়া দিলেন! তাহার নির্দেশে সে অতিসুখ স্বাচ্ছন্দ্ের সহিত প্রাতঃগমনে 
একমাসের ও সান্ধ্যগমনে এক মাসের পথ চলিত । সুতরাং ইহা ছিল অতি দ্রুতগতি 
সম্পন্ন ঘোড়া হইতে উত্তম । ইমাম আহমদ (র) বলেন, ইসমাঈল (রা) ..... হুমাইদ 
ইব্‌ন হিলাল (র) হইতে বর্ণিত যে, আবু কাতাদাহ ও আবৃদ্দাহ্মা (রা) অধিকতর 
বাইতুন্রাহর সফর করিতেন। তাহারা বলিয়াছেন যে, আমরা একদা একজন 
গ্রাম্যলোকের নিকট গেলাম । তিনি বলিলেন, নবী করীম (সা) আমার হাত ধরিলেন 


Contents 


সূরা সাদ ৫০৫ 


এবং আল্লাহ তাআলা তাহাকে যাহা শিক্ষা দিয়াছেন, তিনি উহা আমাকে শিক্ষা দিতে 
লাগিলেন । বলিলেন তুমি আল্লাহ্র ভয়ে যাহা কিছুই পরিত্যাগ করনা কেন, তিনি উহা 


হইতেও উত্তম তোমাকে প্রতিফল দান করিবেন। 
2 Gor Hl রর 20, 20 ৫৫৫ 2৫৫ ” 
০০৫ 48৮৮ SE CHI OALELUS (Yt) 


2৫৫৫5525৫56 এ পরত সতত 15 5551:2 প পাগ। 552)» পর্পার 
০১৫8,৫১০৪৮০৫১৪,৪৫9৫৪ 0০) 
০ ৪৬৪ 


রি রি 2 11 9 50/2 A 2 পু 
০৮৮৬4 srt ZH 0৩০০ (৭) 


wud 290 NG, 
O 2685 66281১ (৬ 


পরতে) পচ ৫ 


OLB SOILS (YA) 
০৯১%৬৬৬নস 2৬ 6714৬ (৭) 


4 
AL ow Pd 


29৫ পর ৫৫) ৮ 
:8৯৩০:৮৪৪৫% 6১১ (57) 

৩৪. আমি সুলাইমান (আ)-কে পরীক্ষা করিলাম এবং তাহার আসনের উপর 
রাখিলাম একটি ধড়; অত:পর সুলায়মান আমার অভিমুখী হইল । 

৩৫. সে বলিল, হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা কর এবং আমাকে দান 
কর এমন এক রাজ্য যাহার অধিকারী আমি ছাড়া আর কেহ না হয়। তুমি তো 
পরম দাতা । 

৩৬. তখন অমি তাহার অধীন করিয়া দিলাম বায়ুকে, যাহা তাহার আদেশে সে 
যেখানে ইচ্ছা করিত সেথায় মৃদু মন্দ গতিতে প্রবাহিত হইত। 

৩৭. এবং শয়তানদিগকে যাহারা সকলেই ছিল প্রাসাদ নির্মাণকারী.ও ডুবুরী। . 

৩৮. এবং শৃংখলে আবদ্ধ আরও অনেককে । 

৩৯. এই সব আমার অনুগ্রহ, ইহা হইতে তুমি অন্যকে দিতে অথবা নিজে 
রাখিতে পার । ইহার জন্য তোমাকে হিসাব দিতে হইবে না। 

৪০. এবং আমার নিকট রহিয়াছে তাহার জন্য উচ্চ মর্যাদা ও শুভ পরিণাম । 


হব্ন কাছীর--৪ (৯ম) 


Contents 


৫০৬ তাফসীরে ইবৃন কাছীর 


তাফসীর £ ০21 1%5$ 2819 অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন যে, আমি 
সুলাইয়মান (আ)-কে রাজ্য প্রদান করিয়া পরীক্ষা করিলাম । 

১... (২১৫ 4০ (411, ইব্‌ন আব্বাস (রা) মুজাহিদ, সাঈদ ইব্‌ন জুবাইর, 
হাসান ও কাতাদাহ (র) প্রমুখ 1. অর্থ ‘শয়তান’ বলিয়াছেন। 

০5 25 অৰ্থাৎ তিনি তাহার রাজত্ব, ক্ষমতা ও সৌন্দর্যের প্রতি প্রত্যাবর্তন 
করিলেন। 

ইব্‌ন জারীর (র) বলেন, SE a ERA EAE RET ডিও 
কাতাদাহ্‌ হইতে উহা বর্ণিত। মুজাহিদ হইতে আসিফ ও দুরাহ এই দুটি নাম বর্ণিত 
আছে। সুদ্দীর মতে উহার নাম ছিল লুকাইক। 

উপরোক্ত ঘটনা বিস্তারিত ও সংক্ষিপ্ত উভয় প্রকারেই বর্ণনা করা হইয়াছে। উক্ত 
ঘটনাটি সাঈদ ইব্‌ন আবূ আরুবা কাতাদাহ হইতে এইভাবে বর্ণনা করিয়াছেন যে, 
সুলাইমান (আ)-কে বায়তুল মুকাদ্দীস নির্মাণের জন্য আদেশ করা হইল এবং বলা 
হইল যে, এইভাবে উহার কার্য আঞ্জাম দিবেন, যেন লোহা লব্ড়ের শব্দ শুনা না যায়। 
তিনি নির্মাতাকে ডাকাইলেন। তাহারা অনুরূপ শর্তে নির্মাণ করিতে অক্ষমতা প্রকাশ 
করিল । অত:পর তাহাকে বলা হইল, সমুদ্রে সাখার নামক একটি শয়তান আছে, 
তাহার পক্ষে এই কাজ সমাধা করা সম্ভব । অত:পর তিনি তাহাকে ডাকাইয়া 
পাঠাইলেন। এবং এইভাবে তাহাকে কাবু করিলেন যে, সমুদ্রের সহিত সংযুক্ত একটি 
নদী ছিল, প্রতি সপ্তম দিবসে সে সেখানে গিয়া উহার পানি পান করিত । সুলাইমান 
(আ) এর আদেশ মোতাবেক উহার পানি শুকাইয়া ফেলা হইল এবং সুরা দ্বারা উহা 
পরিপূর্ণ করা হইল। সে তাহার পালামতে আসিয়া দেখিল, উহা সুরাতে ভরপুর । 
ইহাতে সে সুরাকে লক্ষ্য করিয়া বলিতে লাগিল, আমি জানি নিশ্চয়ই তুমি সুস্বাদু 
পানীয়। কিন্তু তুমি সুবুদ্ধিতে বিকৃতি ঘটাও এবং মূর্খদের মূর্খতা আরও বাড়াইয়া দাও। 
এই বলিয়া সে চলিয়া গেল। অতঃপর তাহার পিপাসা আরও অনেক বাড়িয়া গেল। 
ইহার পর সে পুনরায় সেখানে আগমন করিল এবং পূর্বের মত সুরাকে লক্ষ্য করিয়া 
বলিতে লাগিল, আমি জানি, নিশ্চয়ই তুমি সুস্বাদু পানীয় । কিন্তু তুমি সুবুদ্ধিতে বিকৃতি 
ঘটাও এবং মূর্খদের মূর্খতা আরও বাড়াইয়া দাও। এই বলিয়া সে উহা পান করিল এবং 
ইহাতে তাহার বুদ্ধি লোপ পাইয়া গেল। অত:পর তাহাকে সুলাইমান (আ)-এর আংটি 
দেখানো হইল অথবা তাহার দুই কাধের মাঝখানে মোহরাষ্কিত করা হইল । ইহাতে সে 
সম্পূর্ণ বাধ্য হইয়া গেল। কেননা, সুলাইমান (আ)-এর আংটির মধ্যে তাহার রাজত্বের 
নিয়ন্ত্রণ ভার ছিল। ইহার পর তাহাকে সুলাইমান (আ)-এর নিকট উপস্থিত করা হইলে 
তিনি তাহাকে বলিলেন, আমি এই ঘরটি নির্মাণের জন্য আদিষ্ট হইয়াছি এবং ইহার 
নির্মাণ কার্য এত সতর্কতার সহিত করিতে হইবে যেন লোহা লব্কড়ের শব্দ শুনা না 


Contents 


সূরা সাদ ৫০৭ 


যায়। ইহাতে শয়তান নির্মাণ কাজে লাগিয়া গেল । সে হুদহুদ্‌ পাখির ডিম আনিয়া 
চিবাইল এবং উহার ওপর শিশা রাখিয়া দিল। ইহাতে হুদ্হুদ পাখি ডিমের খোজে 
বাহির হইল এবং শিশার কারণে উহা নীচ হইতে বাহির করিয়া উদ্ধার করিতে 
পারিতছে না বলিয়া উক্ত শিশা কাটিবার জন্য হীরক আনিল ও এগুলিকে কাটিয়া ডিম 
বাহির করিয়া লইয়া গেল। ইহাতে শয়তান হীরকটি সংগ্রহ করিল ও ইহার সাহায্যে 
পাথর কাটিয়া বায়তুল মুকাদ্দাস নির্মাণের কাজ আরম্ত করিয়া দিল। 

সুলাইমান (আ) এর নিয়ম ছিল যে, তিনি যখন প্রপ্রাব-পায়খানা অথবা গোসল 
খানায় প্রবেশ করিতেন তখন উহা সঙ্গে রাখিতেন না। একদা তিনি. গোসল খানায় 
গেলেন। এ সময় শয়তানও তাহার সঙ্গে ছিল। তিনি তাহার নিকট আংটিটি রাখিয়া 
ভিতরে প্রবেশ করিলেন । এই দিকে শয়তান আংটিটি সমুদ্রে নিক্ষেপ করিল আর অমনি 
একটি মাছ আসিয়া উহা ভক্ষণ করিয়া ফেলিল। এবার সুলাইমান (আ)-এর রাজতৃ 
হাত ছাড়া হইয়া গেল এবং শয়তান সুলাইমান (আ)-এর আকৃতি ধরিয়া তাহার 
সিংহাসনে আরোহণ করিল এবং সুলাইমান (আ)-এর পত্বীগণ ব্যতীত বাকী পূর্ণ 
রাজতে আধিপত্য বিস্তার করিয়া বসিল এবং রাজ্যের লোকজনের মধ্যে বিচার-আদালত 
করিতে লাগিল । লোকজন তাহার অনেক কর্মকাণ্ডে অসস্তৃষ্ট হইতে লাগিল । এমনকি এ 
ব্যক্তি সুলায়ইমান (আ) কি না, ইহাতে সন্দেহ করিতে লাগিল। তাহাদের মধ্যে 
একব্যক্তি উমর ইবৃন খাত্তাব (রা)-এর মত শক্তিশালী ছিল। সে বলিল, আল্লাহ্র শপথ! 
আমি তাহাকে পরীক্ষা করিয়া ছাড়িব। যেহেতু শয়তান নিজেকে নবী বলিয়া দাবী 
করিত: তাই লোকটি তাহাকে সম্বোধন করিয়া বলিল, হে আল্লাহ্র নবী! আপনি 
বলুনতো, যদি কেহ শীতের রাত্রে অলসতা করিয়া ওয়াজিব গোসল পরিত্যাগ করিয়া 
দেয় এবং এমতাবস্থায় সূর্যোদয় হইয়া যায়: তাহা হইলে কোন অপরাধ আছে কি? সে 
বলিল, না কোন দোষ নাই । এমনিভাবে চন্লিশটি রাত্রি কাটিয়া গেলে সুলাইমান (আ) 
একটি মাছের পেটে তাহার আংটিটি পাইলেন এবং বাড়ীর দিকে তণসর হইতে 
লাগিলেন। পথে যত জ্বিন ও পক্ষী সম্মুখে পড়িল, সকলই তাহাকে সিজ্দা করিতে 
লাগিল । এইভাবে বাড়ী পৌছিলেন। ১২ .০ এর অর্থ এ (সাখার) শয়তান । 

ুদ্দী রে) বলেন, ০1515 [253 ১19 অর্থ আমি সুলাইমানকে পরীক্ষা করিলাম 
১... 4১১৫ ৬42 ১51 অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত শয়তান সুলাইমান (আর)-এর 
সিংহাসনে উপবিষ্ট থাকিল। তিনি বলেন, সুলাইমান (আ)-এর একশতজন স্ত্রী ছিলেন। 
তাদের মধ্যে একজনের নাম ছিল জারাদাহ্‌। তিনি সুলাইমান (আ)-এর নিকট সবচেয়ে 
বিশ্বস্ত ছিলেন। আল্লাহ্র নবী জানাবতের (গোসল ওয়াজিব থাকা) অবস্থায় থাকিলে 
অথবা মলমৃত্র ত্যাগ করিতে গেলে আংটি খুলিয়া লইতেন না। আর এ স্ত্রী ব্যতীত অন্য 
কাহাকেও আধর্টর ব্যাপারে নিরাপদ মনে করিতেন না। তাই তাহার হস্তে রাখিয়া 


Contents 


৫০৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


যাইতেন। এইভাবে একদিন তাঁহার নিকট আংটি রাখিয়া শৌচাগারে গেলেন; আর 
অমনি শয়তান তাঁহার আকৃতি ধরিয়া আসিয়া বলিল, আংটি দাও। জারাদাহ্‌ আর্ট 
দিয়া দিলেন। ইহা লইয়া সে সুলাইমান (আ)-এর সিংহাসনে আরোহণ করিল, 
এইদিকে সুলাইমান (আ) আসিয়া স্ত্রীর নিকট আংটি চাহিলে তিনি বলিলেন, আপনি না 
আর্ট নিয়া গেলেন ? তিনি বলিলেন, না তো! অত:পর তিনি গত্যন্তর না দেখিয়া 
নিরুদ্দেশ হইয়া গেলেন। এ দিকে শয়তান চল্লিশ দিন পর্যন্ত মানুষের মধ্যে রাজত্‌ 
করিয়া চলিল। লোক-জন তাহার কাজকর্মে নাখোশ হইতে লাগিল। ইহাতে বনী 
ইস্রাইলের কারী ও আলেমগণ একত্রিত হইয়া সুলাইমান (আ)-এর স্ত্রীগণের নিকট 
উপস্থিত হইলেন এবং বলিলেন, আমরা এই লোকটির প্রতি সন্দিহান হইয়া পড়িয়াছি। 
যদি বাস্তবিকই ইনি সুলাইমান (আ) হইয়া থাকেন, তাহা হইলে তাহার বিবেক-বুদ্ধি 
লোপ পাইয়া গিয়াছে; আমরা তাহার আদেশাবলী প্রত্যাখ্যান করিব। তখন তাঁহার 
সত্রীগণ কান্নাকাটি করিতে লাগিলেন। অত:পর তাহারা (আলেমগণ) সিংহাসনের 
চর্তদিকে তাহাকে ঘেরাও করিয়া বসিলেন এবং তাওরাত কিতাব পড়িতে লাগিলেন, 
ইহাতে সে উড়িয়া দরজার বেল্কনীর উপর পড়িয়া গেল। তখন আংটি তাহার কাছেই 
ছিল। অতঃপর সে উড়িয়া সাগরের কাছে গেলে আংটিটি তাহার নিকট হইতে সমুদ্রে 
পড়িয়া গেল, আর অমনি একটি মাছ উহাকে গিলিয়া ফেলিল। 

অপর দিকে সুলাইমান (আ) ঘৃরিতে ঘুরিতে অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় একটি 
সামুদ্রিক জেলের দলের নিকট আসিয়া উপস্থিত হইলেন এবং তাহাদের নিকট একটি 
মাছ চাহিলেন ও বলিলেন, আমি সুলাইমান | ইহাতে একটি জেলে আসিয়া তাঁহাকে 
লাঠি দ্বারা মারিতে লাগিল। এমনকি তিনি আহত হইয়া পড়িলেন এবং সমুদ্রের 
কিনারায় রক্ত ধুইতে লাগিলেন। তখন অন্যান্য জেলেগণ এ জেলেটিকে খুব শাসাইল, 
সে বলিল, এই লোকটি দাবী করিতেছে যে, সে সুলাইয়মান। অত:পর তাহারা তীহাকে 
দুইটি মাছ প্রদান করিল। তিনি মারধরের কোন প্রতিবাদ না করিয়া মাছদ্বয় নিয়া 
সমুদ্রতটে চলিয়া আসিলেন এবং উহাদের পেট কর্তন করিলেন । যখন এগুলি লইতে 
লাগিলেন, তখন একটির পেটের মধ্যে তাহার আংটি পাইয়া গেলেন এবং উহা আঙ্গুলে 
ধারণ করিলন। ইহাতে আল্লাহ্‌ তা'আলা তাহার আধিপত্য ও রূপ-সৌন্দর্য পুনরায় 
ফিরাইয়া দিলেন এবং ঝাঁকে ঝাঁকে পক্ষীকুল আসিয়া ভীড় জমাইতে লাগিল । তাহারা 
বুঝিয়। লইল যে, ইনিই সুলাইমান (আ)। ইহাতে জেলেগণ তাহার নিকট আসিয়া 
নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করিতে লাগিল। তিনি বলিলেন, আমি 
তোমাদের প্রশংসাও করিব না, নিন্দাও করিব না। যাহা হওয়ার ছিল, তাহাই হইয়াছে। 
ইহার পর তিনি স্বীয় রাজ্যে ফিরিয়া আসিলেন এবং শয়তানকে বন্দী করাইয়া 
আনিলেন। অত:পর তাহাকে একটি লোহার সিন্দুকে ঢুকাইয়া উহা বদ্ধ করিয়া তালা 


Contents 


সুরা সাদ ৫০৯ 


দয়া আটকাইয়া দিলেন এবং উহাতে আংটি দিয়া মোহরাংকিত করিয়া আদেশ করিলেন 
যে, উহাকে সমুদ্রে নিক্ষপ করিয়া আস। লুকাইক নামী এ শয়তানটি অদ্যাবধি উহাতেই 
আছে আর তখনই বায়ুকে সুলাইমান (আ)-এর অনুগত করিয়া দেওয়া হইল । ইতিপূর্বে 
ইহা তাহার আনুগত্যে ছিল না। পবিত্র কুরআনে বর্ণিত নিকটবর্তী আয়াতের মর্ম 
ইহাই । ্‌ 
০৮২৮ ০2 এ$-5১১5 ১০৪ ০৮৫ তন 

আমাকে এমন এক রাজ্য দান করুন, যাহার অধিকারী আমি ছাড়া আর কেহ না 
হয়। আপনি তো পরম দাতা । ৰ 

ইব্‌ন আবূ নাজীহ্‌ মুজাহিদ (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, |... অর্থ শয়তান । 
উহার নাম ছিল আসিফ । সুলাইমান (আ) তাহাকে জিজ্ঞাসা করলেন, তোমরা 
লোকজনকে কিভাবে ফাসাদে লিপ্ত কর? সে বলিল, আপনার আংটিটি আমাকে একটু 
দেখান তো, তাহা হইলে আপনাকে এ সম্পর্কে জ্ঞাত করিব । তিনি উহা দেখিবার জন্য 
তাহার নিকট প্রদান করিলেন আর এমনি সে উহাকে সমুদ্রে নিক্ষেপ করিয়া দিল। 
ইহাতে সুলাইমান (আ)-এর ক্ষমতা লোপ পাইয়া গেল এবং তাহার রাজত্ও চলিয়া 
গেল। আর আসিফ তীহার সিংহাসনে বসিয়া পড়িল। তবে আল্লাহ্‌ তাআলা নবী 
পতীগণকে শয়তানের সংস্পর্শ হইতে মুক্ত রাখিলেন। সে তাহাদের নিকট গেলে তাহারা 
তাহাকে বিমুখ করিয়া দিতেন। অপর দিকে সুলাইমান (আ) তাহাদের নিকট গিয়া 
বলিতেন, তোমরা কি আমাকে চিননা? আমি তো সুলাইমান! আমাকে খানা দাও! 
ইহাতে তাহারা তাহাকে মিথ্যাবাদী বলিয়া আখ্যায়িত করিতেন । একদা একজন মহিলা 
তাহাকে একটি মৎস্য দান করিলে তিনি উহার উদর কর্তন করিলেন এবং উহাতে 
তাহার আংটি পাইয়া গেলেন। ইহাতে তাহার রাজত্‌ পুনরায় ফিরিয়া পাইলেন । আর 
আসিফ সমুদ্রে পালাইয়া গেল। 

উপরোক্ত বর্ণনা সমূহের পুরাইটাই ইস্্রাঈলী সূত্র হইতে সংগৃহীত হইয়াছে! আর 
এই ব্যাপারে নিকৃষ্টতম বর্ণনাটি নিম্নে উল্লেখ করা হইতেছে। ইবন আবূ হাতিম (র) 
বলেন, আলী ইবন হুসাইন (র) ..... ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, 
একদা সুলাইমান (আ) শৌচাগারে যাওয়ার প্রাক্কালে তাহার সচেয়ে প্রিয়তমা পত্বী 
জারর্দার নিকট আংটিটি রাখিয়া গেলেন। অমনি তাহার আকৃতি ধরিয়া শয়তান 
জারাদার নিকট উপস্থিত হইল ও বলিল, আমার আর্ট দাও। তিনি তাহাকে আংটি 
প্রদান করিলেন । সে উহা পরিধান করিবা মাত্র মানব দানব সবই তাহার পার্শ্বে আসিয়া 
উপস্থিত হইল। অপর দিকে সুলাইমান (আ) কাজ সমাধা করিয়া আসিলেন ও 
বলিলেন, আমার আংটি দাও । জারাদা বলিলেন, আমি তো সুলাইমানকে আংটি ফেরত 
দিলাম । তিনি বলিলেন, আমিইতো সুলাইমান । জারাদা বলিলেন, আপনি মিথ্যা 


Contents 


৫১০ তাফসীরে ইব্‌ন কাছীর 


বলিতেছেন, আপনি সুলাইমান নহেন। তিনি যাহার কাছেই গিয়া বলিতেন, আমি 
সুলাইমান, সেই তাহাকে মিথ্যাবাদী বলিয়া আখ্যায়িত করিত। এমন কি বালকগণ 
তাহাকে প্রস্তরাঘাত করিতে লাগিল । এই অবস্থা দেখিয়া তিনি বুঝিয়া লইলেন যে, ইহা 
আল্লাহর পক্ষ হইতেই ঘটিয়াছে। এই দিকে শয়তান মানুষের মধ্যে শাসন কার্য করিয়া 
চলিল। আন্মাহ্‌ তা'আলা যখন ইচ্ছা করিলেন যে, সুলাইমান (আ)-কে তাহার রাজত্ব 
ফিরাইয়া দিবেন। তখন উক্ত শয়তানের প্রতি মানুষের অন্তরে অনাস্থা সৃষ্টি করিয়া 
দিলেন। অত:পর লোকজন সুলাইমান (আ)-এর পত্বীগণের নিকট কয়েকজন প্রতিনিধি 
প্রেরণ করিলেন। তাহারা গিয়া বলিলেন, আপনারা কি সুলাইমানের কাজকর্মে কোন 
অসুবিধা বোধ করিতেছেন? তাহারা বলিলেন, হ্যা আমরা স্রাবগ্রস্ত থাকিলেও তিনি 
আমাদের সহিত মেলামেশা করেন। অথচ ইতিপূর্বে এমনটি হইত না। 

শয়তান যখন দেখিল যে, তাহার ব্যাপারটি প্রকাশ পাইয়া যাইতেছে, তখন বুঝিয়া 
লইল, তাহার দিন ফুরাইয়া আসিয়াছে । অত:পর একটি পত্রে যাদু ও কুফরীর সংমিশ্রণে 
কিছু লিখিয়া সুলাইমান (আ)-এর সিংহাসনের নীচে পুতিয়া রাখিল। ইহার পর 
লোকজনের সম্মুখে ইহা উঠাইয়া পড়িতে লাগিল । আর বলিল যে, এই যাদুমন্ত্রের দ্বারাই 
সুলাইমান লোকজনকে অধীন করিয়া রাখিত। ইহাতে লোকজন সুলাইমান (আ)-এর 
পথ হইতে বিচ্যুত হইয়া পড়িল। অপর দিকে শয়তান তাহার অবস্থা বেগতিক দেখিয়া 
আংটিটি সমুদ্রে নিক্ষেপ করাইয়া দিল। আর অমনি একটি মৎস্য আসিয়া উহা গিলিয়া 
লইল। 

সুলাইমান (আ) সমুদ্রের তীরে মজুরীর কাজ করিয়া জীবিকা নির্বাহ করিতেন। 
একদা একজন লোক কিছু মাছ ক্রয় করিল। এবং সুলাইমান (আ)-কে ডাকিয়া 
জিজ্ঞাসা করিল, তুমি কি এই মাছগুলি আমার বাড়ী পর়্ন্ত পৌছাইয়া দিতে পারিবে? 
তিনি উত্তর করিলেন, হ্যা। লোকটি বলিল, উহার মুজুরী কত? তিনি বলিলেন, উহাদের 
মধ্য হইতে একটি মাছ। অত:পর তিনি মাছগুলি তাহার বাড়ীতে পৌছাইয়া দিলে সে 
একটি মৎস্য তাঁহাকে প্রদান করিল। সুলাইমান (আ) মাছটি নিয়া উহার পেট কর্তন 
করিতেই তাহার আংটিটি বাহির হইয়া গেল। তিনি উহা হাতে পরিধান করিলেন । আর 
এমনি জিন-মানব শয়তান সকলেই তাহার অধীন হইয়া গেল এবং সাবেক অবস্থায় 
ফিরিয়া আসিলেন। আর সিংহাসন দখলকারী শয়তান পলায়ন করিল এবং সমুদ্র 
তীরবর্তী একটি স্থানে আশ্রয় গ্রহণ করল.। তাহাকে ধরিয়া নেওয়ার জন্য সুলাইমান 
(আ) সৈন্য প্রেরণ করিলেন। তাহারা অনেক খুঁজিয়া অবশেষে তাহাকে ঘুমন্ত অবস্থায় 
পাইলেন। এঁ শয়তানটি অত্যন্ত দুর্দান্ত ছিল.বিধায় সহজে কজা করা যাইবে না মনে 
করিয়া তাহার উপর ঘুমন্ত অবস্থায়ই শিশা দ্বারা একটি গৃহ নির্মাণ করিলেন। সে জাগ্রত 


Contents 


সূরা সাদ ৫১১ 


হইয়া এই অবস্থা প্রত্যক্ষ করিয়া পুনরায় পলায়নের চেষ্টা করিয়া ব্যর্থ হইল। উহা 
হইতে বাহির হইতে পারিল না। এই অবস্থায় তাহাকে কাবু করিয়া বাধিয়া সুলাইমান 
(আ) এর খেদমতে উপস্থিত করা হইল । সুলাইমান (আ) মর্মর পাথরেকে খোদাই 
করিয়া উহার ভিতর শয়তানকে ভর্তি করিলেন এবং পিতল দ্বারা উহার মুখ বন্ধ করিয়া 
দিলেন । অত:পর উহাকে সমুদ্রে নিক্ষেপ করাইলেন। উহাই হইল নিঙ্গবর্তী আয়াতের 
র্মঃ 1০-৯1-5845 34655545 

এখানে 1... অর্থ এ শয়তান, যাহাকে সুলাইমান (আ) এর উপর চাপাইয়া 
দেওয়া হইয়াছিল । উপরের বর্ণনার সূত্রটি ইব্ন আব্বাস (রা) পর্যন্ত অত্যন্ত সবল । তবে 
তিনি আহলে কিতাবীদের নিকট হইতে উহা বর্ণনা করিয়াছেন । অথচ তাহাদের একটি 
দল এমনও আছে, যাহারা সুলাইমান (আ)-এর নবুওয়তকে স্বীকার করে না। সুতরাং 
তাহারা সুলাইমান (আ)-এর বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা করিতে পারে । তাই এই 
ব্যাপারে কিছু অবাঞ্ছিত বিষয়াবলী তাহারা বর্ণনা করিয়াছে। যেমন মুজাহিদ ও 
পূর্বতীবির্তীদের একাধিক ব্যক্তি হইতে ইহা প্রসিদ্ধ কথা যে, এ জিন সুলাইমান (আ) 
এর পত্বীগণের সংস্পর্শে যাইতে পারে নাই । বরং আল্লাহ্‌ তাআলা স্বীয় নবীর সম্মানে 
তাহাদিগকে শয়তানের সংস্পর্শ হইতে পবিত্র রাখিয়াছেন। এই ঘটনাটি দীর্ঘাকারে 
আস্লাম ও অন্যান্যগণ সকলেই আহলে কিতাবীগণের বর্ণনা হইতে উহা সংগ্রহ 
করিয়াছেন। ্‌ 

ইয়াহইয়া ইব্‌ন আবু আরুবা শায়বানী রে) বলিয়াছেন, সুলাইমান (আ) তাহার 
আর্টটি আস্কলানে পাইয়াছেন। পরে মনের আবেগ নিয়া নিজেকে আল্লাহ্‌র নিকট 
সমর্পণ করিবার লক্ষ্যে পদব্রজে বাইতুল মুক্কাদ্দাস গমন করেন । এই বর্ণনাটি ইব্‌ন আবূ 
হাতিম (র) বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবূ হাতিম (র) কা'ব আহ্বার (রা) হইতে সুলাইমান (আ)-এর 
সিংহাসনের বৈশিষ্ট্যের ব্যাপারে আশ্চর্য বর্ণনা প্রদান করিয়াছেন। তিনি বলেন, আমার 
পিতা কা'ব আহ্বাব (র) হইতে বর্ণিত। কা'ব আহ্বার রো) যখন, ১৮11 ৩3 ol 
(ইরাম)-এর একটি হাদীস বর্ণনা করিলেন, তখন মুয়াবিয়া (রা) বলিলেন, হে আবু 
ইস্হাক। সুলাইমান (আ)-এর সিংহাসন এবং উহার প্রাসঙ্গিক বিষয়াবলীর একটি চিত্র 
আমার সামনে তুলিয়া ধর। অত:পর তিনি বর্ণনা করিতে লাগিলেন যে, সুলাইমান 
(আ)-এর সিংহাসনটি হাতীর দাত দ্বারা প্রস্তুত করা হইয়াছিল। যাহা মণি-মুক্তা ও 
মূল্যবান পাথরের দ্বারা সুসজ্জিত ছিল। উহা রাখিবার জন্য কয়েকটি সিঁড়ি তৈরি করা 


Contents 


৫১২ তাফসীরে ইব্‌ন কাছীর 


হইল ৷ তন্মধ্যে একটি মণি-মুক্তা, ইয়াকৃত-যাবারজাদ ইত্যাদি মূল্যবান পাথর বিছাইয়া 
সুসজ্জিত করা হইল । অতঃপর উহার উপর চেয়ারটি (সিংহাসন) উক্ত স্থানে রাখা 
হইল। চেয়ারের উভয় পার্শ্বে স্বর্ণের খেজুর গাছ লাগানো হইল । উহার ডালগুলি ছিল 
মণি-মুক্তা দ্বারা তৈরি । চেয়ারের ডান পার্শ্বস্থ খেজুর গাছের মাথায় কিছু সংখ্যক স্বর্ণের 
ময়ূর পাখী ছিল এবং বাম পার্শ্বের গাছগুলির মাথায় ময়ুরের মুখামুখী ছিল স্বর্ণের 
শকুন ৷ প্রথম সিঁড়ির ডান দিকে স্বর্ণের দুইটি পাইন গাছ এবং বাম দিকে স্বর্ণের দুইটি 
সিংহ ও সিংহ দ্বয়ের মাথায় যাবারজাদ পাথরের দুইটি খুঁটি তৈরী করা হইল । চেয়ারের 
দুই পার্শ্বে স্বর্ণের দুইটি আঙ্গুর বৃক্ষ তৈরী করা হইল । এঁ গুলি চেয়ারে ছায়াদান করিত। 
এই বৃক্ষদ্বয়ের বেড় ছিল মুতি এবং লাল ইয়াকৃত পাথর । অতঃপর যে স্তরটিতে চেয়ার 
রাখা হইয়াছিল, উহার উপর স্বর্ণের দুইটি বৃহদাকার সিংহ স্থাপন করা হইল । উহার 
উদর মিশ্ক এবং আধ্বর দ্বারা পরিপূর্ণ ছিল । সুলাইমান (আ) যখন সিংহাসনে আরোহণ 
করিতে মনস্থ করিতেন, তখন মুহূর্তের মধ্যে সিংহদ্বয় ঘুরিয়া যাইত এবং অবশেষে 
থামিয়া তাহাদের উদর হইতে মিশুক ও আম্বর ছিটাইয়া তাহার সিংহাসনের চতুর্দিক 
মোহিত করিয়া দিত। অত:পর দুইটি স্বর্ণের মিম্বর রাখা হইত। একটি তাহার মন্ত্রীর 
জন্য এবং অপরটি সেই যুগের বনী ইস্রাঈলের পঞ্তিতদের নেতার জন্য । অত:পর 
তাহার চেয়ারের সম্মুখে স্বর্ণের সত্তরটি মিশ্বর রাখা হইত। এগুলিতে বনী ইস্রাঈলের 
কাজী, উলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপবিষ্ট হইত। আর এ সমস্ত মিশ্বরের পিছনে 
পয়ত্রিশটি স্বর্ণের মিশ্বর ছিল। এগুলিতে কেহই বসিত না। 

সুলাইমান (আ) যখন চেয়ারে উপবিষ্ট হইতে চাহিতেন, তখন প্রথমত: পদদ্বয় 
নীচের সিঁড়িতে রাখিবামাত্রই সিংহাসনটি উহার সবকিছু নিয়া ঘৃরিয়া যাইত এবং সিংহ 
তাহার ডান হাত বিছাইয়া দিত আর শকুন তাহার বাম ডানা মেলিয়া দিত। অত:পর 
তিনি দ্বিতীয় সিঁড়িতে উঠিতেই সিংহ তাহার বাম হাত বিছাইয়া দিত ও শকুন তাহার 
ডান পাখা মেলিয়া দিত। ইহার পর তিনি তৃতীয় সিঁড়িতে উঠিয়া চেয়ারে উপবিষ্ট 
হইলেই একটি শকুন সুলাইমান (আ)-এর মাথায় একটি বিরাট টুপি পরাইয়া দিত 
এবং সঙ্গে সঙ্গে চেয়ারটি সব কিছুসহ দ্রুতগতিতে ঘুরিতে থাকিত। 

মুয়াবিয়া (রা) তখন জিজ্ঞাসা করিলেন, হে আবু ইস্হাক! কি ব্যবস্থাপনা ছিল যে, 
চেয়ারটি ঘুরিতে থাকিত? তিনি বলিলেন, সাখার জিনের তৈরি কৃত স্বর্ণের একটি 
বিরাটকায় অজগর সর্পের উপর চেয়ারটি স্থাপন করা হইয়াছিল। (ইহার ফলেই 
চেয়ারটি ঘৃরিত)। যখন চেয়ারের ঘূর্ণন শুরু হইয়া যাইত, তখন উহার নীচে স্থাপিত 
সিংহ, শকুন ও ময়ূর সমূহও ঘুরিতে থাকিত এবং চেয়ারের ঘূর্ণন শেষ হইলে উহারা 
অবনত মস্তকে চেয়ারে উপবিষ্ট সুলাইমান (আ)-এর মস্তকের উপর তাহাদের উদরে 


Contents 


মা ৫৯১৩ 


সংরক্ষিত মিশুক আম্বর জাতীয় সুগন্ধিসমূহ ছিটাইয়া দিত। অত:পর প্রস্তর নির্মিত 
খুঁটিতে অপেক্ষারত একটি স্বর্ণের কবুতর একখানা তাওরাত কিতাব আনিয়া সুলাইমান 
(আ)-এর হস্তে প্রদান করিলে তিনি উহা লোকজনের সম্মুখে পাঠ করিতেন। এই 
ঘটনার পূর্ণ বিবরণ দান করেন । (ইব্‌ন কাছীরে বলেন) উক্ত বর্ণনা নিতান্তই দুর্বল। 

০৮৯91 53 এ ৫০০১০ ৯৯ ০৪০১৪ 0৫০ ০ ২9৮15515০90 

এখানে [5১ ১% 4২% [৮149 এর ব্যাখ্যায় কেহ বলিয়াছেন, ইহার মর্ম হইল, 
ইহার পর যেন আর কেহ আমার রাজত্ব ছিনাইয়া নিতে না পারে। তীহার দু'আর মর্ম 
ইহা নয় যে, আমার পরে যেন এমন রাজত্ব আর কেহ লাভ করিতে না পারে। তবে 
বিশুদ্ধ ইহাই যে, তিনি দুআ করিয়াছিলেন, তাহার পর কোন মানবের পক্ষে এমন 
রাজত্‌ লাভের সৌভাগ্য নাও হইতে পারে, তেমন রাজত্ব আমাকে দান করুন। 
আয়াতের বাহ্যিক বর্ণনা ভঙ্গিতেই ইহা বুঝা যায় এবং রাসূলে করীম (সা)-এর নিকট 
হইতেও বিভিন্ন সূত্রে বহু বিশুদ্ধ হাদীস এই মর্মেই বর্ণিত আছে। 

ইমাম বুখারী (র) উক্ত আয়াতের তাফসীর প্রসঙ্গে বলেন, ইসহাক ইবন ইবরাহীম 
আবু হুরায়রা রো) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলে করীম (সা) ইরশাদ 
করিয়াছেন, বিগত রাত ইফ্রীত জাতীয় জিন আমার উপর বাড়াবাড়ি করিতেছিল। 
(অথবা এই জাতীয় অন্য কোন বাক্য) যাহাতে আমাকে সালাতে বাধা সৃষ্টি করিতে 
পারে। তবে আল্লাহ্‌ তাআলা আমাকে তাহার উপর প্রাধান্য দান করিলেন । আমি মনস্থ 
করিলাম যে, উহাকে মসজিদের একটি খুঁটিতে বাধিয়া ফেলিব, যাহাতে তোমরা সকলে 
সকাল বেলা উহাকে দেখিতে পার । তখন আমার ভাই সুলাইমান (আ.)-এর কথা স্মরণ 
হইয়া গেল- 

- ৮১০১৪০০৪০০০ ০৪৮৮৩ 

রাওহ্‌ রাবী (র) বলেন, অত:পর উহাকে অতি শোচনীয় ভাবে ফেঁখত প্রেরণ 
করিলেন। ্‌ 

উপরোক্ত সূত্রে শু'বা হইতে মুসলিম ও নাসায়ী অনুরূপ বর্ণনা করিয়াছেন ইমাম 
মুসলিম (র) তাহার সহীহ গ্রন্থে বলেন, মুহাম্মদ ইব্‌ন সালাম মুরাদী (র) আবু দারদা 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলে করীন (সা) সালাত আদায় 
করিতেছিলেন। এমতাবস্থায় আমি শুনিলাম যে, তিনি বলিতেছেন- “তোর ক্ষতি হইতে 
আমি আল্লাহ্‌র নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি” । অত:পর তিনবার বলিলেন- “তোর 
উপর আল্লাহ্‌র অভিশাপ প্রার্থনা করিতেছি ।” এবং তাহার হস্ত মোবারক বাড়াইলেন, 
যেন কোন কিছু ধরিতেছেন। তিনি নালাভ হইভে অবসর গ্রহণ করিলে আমি আর 
করিলাম. হে আল্লাহ্র রাসূল! আপনাকে নামাযে এমন কিছু বলিতে শুনিযাছি, যাহা 


ইব্‌ন কাছীর__৬৫ (৯ম) 


Contents 


৫১৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইতিপূর্বে আর কখনও শুনিনাই। আর আপনাকে স্বীয় হস্ত সম্প্রসারিত করিতে 
দেখিয়াছি। নবী করমী (সা) ইরশাদ করিলেন, আন্মাহ্র শত্রু ইবলীস একটি অগ্নি 
শিখা আমার মুখে নিক্ষেপ করিবার জন্য নিয়া আসিয়াছিল। ইহাতে আমি তিনবার 
বলিলাম, “তোর ক্ষতি হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি।” অত:পর 
বলিলাম, “তোর উপর আল্লাহ্‌র পরিপূর্ণ অভিশাপ প্রার্থনা করিতেছি।” এইরূপ তিনবার' 
বলা সত্তেও সে পিছু না হটিলে আমি তাহাকে ধরিতে উদ্যত হইলাম । আমার ভাই 
সুলাইমানের (আ) দু'আ না থাকিলে সে বাধা অবস্থায় রাত্র প্রভাত করিত এবং মদীনার 
শিশুরা তাহাকে নিয়া রং তামাসা করিত । ্‌ 

ইমাম আহমদ রে) বলেন, আবু আহমদ (র) ..... সুলাইমানের দারোয়ান আবু 
উবাইদ হইতে বর্ণিত। তিনি বলেন, আমি আতা ইব্‌ন ইয়ামীদ লাইসীকে সালাতরত 
দেখিলাম এবং তাহার সম্মুখ দিয়া যাইতে লাগিলাম। ইহাতে তিনি আমাকে ফিরাইয়া 
দিলেন। পরে বলিলেন, আবূ সাঈদ খুদরী রো) আমাকে বলিয়াছেন যে, একদা রাসূলে 
করীম (সা) ফজরের সালাত আদায় করিতেছিলেন, এবং তিনিও তাহার পিছনে ছিলেন, 
এমতাবস্থায় তাহার কেরাতে অসুবিধা হইতেছিল। সালাত শেষে নবী করীম (সা) 
বলিলেন, তোমরা যদি দেখিতে আমার এবং ইবলিসের মধ্যে কি ঘটিয়াছিল? আমি 
তাহাকে হাত দিয়া এমনভাবে কণ্ঠ চাপিয়া ধরিলাম যে, তাহার থুথুর শীতলতা আমার 
এই অঙ্গুলীদ্য় অর্থাৎ বৃদ্ধাঙ্গুলী ও উহার পার্শ্ববর্তী আঙ্গুলে পাইলাম । যদি আমার ভাই 
সুলাইমান (আ) এর দু'আ না থাকিত তাহা হইলে সে ভোর বেলা মসজিদের একটি 
খুঁটিতে বাধা অবস্থায় থাকিত এবং মদীনার শিশুরা তাহকে নিয়া রং তামাশা করিত। 
তোমাদের মধ্যে যে ব্যক্তি কিবলা এবং তাহার নিজের মধ্যে কোন আবরণ ব্যতীত 
সালাত আদায় করিতে সক্ষম, সে যেন এইরূপই করে । 

আবূ আহমদ যুবাইরী (র) হইতে আহ্মদ ইব্‌ন সুরাইজের মাধ্যমে উপরোক্ত সূত্রে 
আবদু দাউদ উক্ত হাদীসের শেষ বাক্যটুকু বর্ণনা করিয়াছেন । অর্থাৎ তোমাদের মধ্যে যে 
ব্যক্তি কিবলা এবং নিজের মধ্যে কোন আবরণ ছাড়াই সালাত আদায় করিতে সক্ষম, 
সে যেন এইরূপই আদায় করে। 

পাকা সস 2... 
ইব্‌ন আব্দুল্লাহ্‌ দায়লাঈী (র) হইতে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আব্দুল্লাহ্‌ ইবৃন 
উমর (রা) এর নিকট তাহার তায়েফস্থ্‌ “ওয়াছাত' নামক বাগানে প্রবেশ করিয়া দেখি, 
তিনি একজন কুরাইশী ব্যভিচারী ও মদ্যপায়ী যুবককে ধরিয়া রাখিয়াছেন। আমি 
বলিলাম, আমার নিকট আপনার পক্ষ হইতে একটি হাদীস পৌছিয়াছে যে, যে ব্যক্তি 
সামান্যতম সুরাও পান করিবে, আল্লাহ্‌ তা'আলা তাহার চন্রিশ প্রাতের তওবা কবুল 
করিবেন না, আর হতভাগা এ ব্যক্তি, যে তাহার মাতৃগর্ভেই হতভাগা হইয়াছে । এবং 


Contents . 


সুরা সাদ ৫১৫ 


যে ব্যক্তি কেবলমাত্র সালাত আদায়ের লক্ষ্যেই বায়তুল মুকাদ্দাস আগমন করিবে, সে 
ব্যক্তি নব জাতকের মতই নিষ্পাপ হইয়া যাইবে। 

যুবকটি সুরার আলোচনা শুনিয়াই আব্দুর রহমান ইব্‌ন উমর (রা)-এর হাত হইতে 
তাহার হাত ছুঁটাইয়া নিয়া চলিয়া গেল। অত:পর ইব্‌ন উমর (রো) ইরশাদ করিলেন, 
“আমি কখনও বৈধ মনে করি না যে, আমি যাহা বর্ণনা করি নাই উহা আমার উদ্ধৃতি 
দিয়া কেহ বর্ণনা করিবে ।” আমি নবী করীম (সা)-কে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি 
সামান্যতম সুরাও পান করিবে, আল্লাহ্‌ তা“আলা তাহার চন্লিশ প্রাতের সালাত কবুল 
করিবেন না। তবে তওবা করিলে উহা মার্জনা করিবেন । পুনরায় অনুরূপ কার্য করিলে 
আবার চল্লিশ প্রাতের সালাত কবুল করিবেন না, ইহাতেও তওবা করিলে তিনি মার্জনা 
করিবেন। তিনি বলেন, তৃতীয় অথবা চতুর্থ বার নবী করীম (সা) বলিলেন, ইহার 
পরও যদি সুরা পান করে, তাহা হইলে আল্লাহ্‌ তা'আলার পক্ষে ইহাই সঠিক হইবে 
যে, তাহাকে কিয়ামতের দিন জাহান্নাম বাসীদের রক্ত, পুঁজ ও প্রস্রাব ইত্যাদি পান 
করাইবেন”। তিনি আরও বলিলেন যে, আমি রাসূলে করীম সো)-কে বলিতে 
শুনিয়াছি, আল্লাহ্‌ তা'আলা স্বীয় মাখলুককে আধারে সৃষ্টি করিয়াছেন। অত:পর স্বীয় 
আলো দ্বারা উহাকে আলোকিত করিলেন। সুতরাং এ.দিন যাহার উপর এ আলোক 
অর্পিত হইয়াছে, সে সঠিক পথের সন্ধান পাইয়াছে এবং যে এদিন উহা হইতে বঞ্চিত 
হইয়াছে, সে পথভ্রষ্ট হইয়াছে । এইজন্যই আমি বলি, আল্লাহ জ্ঞান মোতাবেক কলমে 
লিপিবদ্ধ করিয়াছেন । 

রাসূলে করীম (সা) কে আমি ইহাও বলিতে শুনিয়াছি যে, “সুলাইমান (আ) আল্লাহ্‌ 
তাআলার নিকট তিনটি বিষয়ে প্রার্থনা জানাইয়াছিলেন। তিনি তাহাকে দুইটি দান 
করিয়াছেন এবং আমি আশা রাখি যে, তৃতীয়টি আমাদের জন্য কার্যকরী হইবে । তিনি 
আল্লাহ্‌র সিদ্ধান্তানুযায়ী মীমাংসা প্রদানের ক্ষমতা প্রার্থনা করিয়াছিলেন । আল্লাহ্‌ 
তা“আলা তাহাকে উহা প্রদান করিয়াছিলেন। তিনি এমন একটি রাজ্যের প্রার্থনা 
করিয়াছিলেন, যাহা তাহার পরবর্তী আর কাহারও জন্য হইবে না, উহাও তাহাকে 
প্রদান করিয়াছিলেন । আরও প্রার্থনা করিয়াছিলেন যে, যে ব্যক্তি এই মস্জিদে (বায়তুল 
মুন্ধাদ্দাস) কেবলমাত্র সালাত আদায় করার লক্ষ্যেই নিজ গৃহ হইতে বাহির হইবে, সে 
নব জাতক শিশুর মতই পাপমুক্ত হইবে সুতরাং আমি আশা করি আল্লাহ্‌ তা'আলা 
উক্ত সৌভাগ্য আমাদিগকে দান করিবেন। 

উক্ত হাদীসের শেষাংশটুকু ইমাম নাসায়ী €র) বর্ণনা করিয়াছেন। এবং ইব্‌ন মাজা 
(র) আব্দুল্লাহ ইব্ন ফীরুষ দায়লামীর সূত্রে আব্দুল্লাহ্‌ ইব্ন আমর (রা) হইতে বর্ণনা 
করেন যে, রাসূলে করীম (সা) বলিয়াছেন, “সুলাইমান (আ) বায়তুল মুকাদ্দাস নির্মাণ 
করার পর স্বীয় প্রতিপালকের নিকট তিনটি বিষয়ে প্রার্থনা করেন।” অত:পর উক্ত 
হাদীস উল্লেখ করেন। 


Contents 


. ৫১৬ তাফসীরে ইব্ন কাছীর 


তাবরানী (র) বলেন, মুহাম্মদ ইবন হাসান ইবন আসকলানী রে) ..... রাফে' ইব্‌ন 
উমাইর (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলে করীম (সা)-কে বলিতে 
শুনিয়াছি, “আল্লাহ তা'আলা দাউদ (আ)-কে বলিলেন যে, আমার জন্য পৃথিবীতে 
একটি গৃহ নির্মাণ কর। দাউদ (আ) আন্মাহ্‌ তা“আলার নির্দেশকৃত গৃহ নির্মাণের পূর্বে 
নিজের জন্য একটি গৃহ নির্মাণ করিলেন। ইহাতে আল্লাহ্‌ তা'আলা তাহার প্রতি ওহী 
প্রেরণ করিলেন যে, হে দাউদ! আমার গৃহের পূর্বে তোমার গৃহ তৈরী করিলে? তিনি 
বলিলেন, হে প্রভু, ইহাই সিদ্ধান্ত ছিল। 

অত:পর মস্জিদের নির্মাণ কাজ আরন্ত করিলেন । দেয়ালের কাজ সম্পন্ন হইয়া : 
গেলে উহার এক তৃতীয়াংশ ভাঙ্গিয়া পড়িয়া গেল। ইহাতে আল্লাহ্র নিকট দু'আ 
করিলেন । আল্লাহ্‌ তা'আলা উত্তরে বলিলেন, হে দাউদ! তুমি আমার গৃহের নির্মাণ কাজ 
সম্পন্ন করিতে পারিবেনা। তিনি বলিলেন, কেন পারিব না-হে প্রভু? উত্তর হইল, 
যেহেতু তোমার হাতে রক্ত প্রবাহিত হইয়াছে। তিনি বলিলেন, হে প্রভু! উহাতো 
তোমার প্রেম ও সন্তুষ্টি লাভের জন্যই হইয়াছে । উত্তর হইল, হ্যা! কিন্তু তাহারা তো 
আমার বান্দা । আমিতো তাহাদিগকে দয়া করিয়া থাকি। এই ব্যাপারটি দাউদ 
(আ)-এর নিকট অত্যন্ত বেদনাদায়ক হইল । ইহাতে আল্লাহ্‌ তা“আলা তাহার নিকট 
ওহী প্রেরণ করিলেন যে, তুমি চিন্তিত হইও না। আমি তোমার ছেলে সুলাইমানের 
হাতে উহার নির্মাণ কাজ সম্পন্ন করিব। 

সুতরাং দাউদ (আ)-এর মৃত্যুর পর সুলাইমান (অ) উহার নির্মাণ কাজ আরম্ভ 
করিলেন। কাজ যখন সম্পন্ন হইল, তখন তিনি (কৃতজ্ঞতাস্বরূপ) কিছু পশু কুরবানী 
করিলেন এবং বনী ইস্রাইলকে দাওয়াত করিলেন। ইহাতে আল্লাহ তা'আলা তাহার 
প্রতি ওহী প্রেরণ করিলেন যে, আমার গৃহ নির্মাণে তোমার আনন্দ আমি লক্ষ্য 
করিয়াছি। তুমি আমার নিকট প্রার্থনা কর, আমি উহা দান করিব। তিনি বলিলেন যে, 
আমি আপনার নিকট তিনটি বিষয় প্রার্থনা করিতেছি । এমন মীমাংসা করার ক্ষমতা, 
যাহা তোমার মীমাংসা মোতাবেক হয় । এমন রাজ্য যাহা আমার পরে আর কাহারো 
জন্য না হয়। যে ব্যক্তি কেবল মাত্র সালাতের উদ্দেশ্যে এই গৃহে আগমন করিবে, সে 
যেন নবজাতকের মতই নিষ্পাপ হইয়া উহা হইতে বাহির হয়। 

রাসূলে করীম (সা) লেন, প্রথম দুইটিতো তাহাকে প্রদান করা হইয়াছে । আর 
আমি আশা রাখি যে, তৃতীয়টি আমাকে প্রদান করা হইবে । ইমাম আহমদ (র) বলেন, 
আব্দুস সামাদ (র) ..... সালামা ইব্ন আকওয়া হইতে বর্ণিত। তিনি বলেন, আমি 
নবী করীম (সা)-কে এমন কোন দু'আ করিতে শুনি নাই, যাহার শুরুতে নিমোক্ত দোয়া 
পড়েন নাই ঃ ৮০৩ ৮15 ০1 ৮১০০৯৪৭ 

আমার প্রভু অতি উচ্চ মর্যাদা সম্পন্ন দাতা যিনি অতি পবিভ্র। 


Contents 


সূরা সাদ ৫১৭ 


আবূ উবাইদ (র) বলেন, আলী ইবন সাবিত (র) ..... সাম্মাক (র) হইতে বর্ণিত। 
তিনি বলেন, আল্লাহ্‌র নবী দাউদ (আ) মৃত্যুবরণ করিলেন, তখন তাহার পুত্র 
সুলাইমান (আ)-এর প্রতি আল্লাহ তাআলা ওহী প্রেরণ করিলেন যে, তোমার 
প্রয়োজনীয় বিষয় প্রার্থনা কর। তিনি বলিলেন, আমি আপনার নিকট প্রার্থনা করি যে, 
আমার পিতার অন্তরের মত এমন অন্তর দান করুন,যাহা আপনাকে ভয় করিবে । 
আমার পিতার অন্তরে মত আমাকে এমন অন্তর দান করুন, যাহা আপনার প্রেমে মগ্ন 
থাকিবে । ইহাতে আল্লাহ বলিলেন, আমি আমার বান্দার নিকট ওহী প্রেরণ করিলাম 
এবং তাহার কি প্রয়োজন আছে উহা জিজ্ঞাসা করিলাম । ইহাতে সে তাহার প্রয়োজন 
পেশ করিল যে, আমি যেন তাহাকে আমার ভীতি ও প্রেমে পরিপূর্ণ অন্তর দান করি। 
সুতরাং আমি তাহাকে এমন রাজ্য দান করিব যাহা তাহার পরবর্তী অন্য কাহারো জন্য 
না হয়। এই প্রসঙ্গে আল্লাহ তা'আলা বলেন- ৮১০১১০৩০৯২৩ ে2। 410৯০ 
4০ ৮১০ এবং উহার পরবর্তী আয়াতসমূহ বর্ণনাকারী বলেন, তাহাকে পৃথিবীতে 
যাহা দেওয়ার উহা তো প্রদান করিয়াছেন এবং পরকালে যাহা-দান করিবেন উহার কোন 
হিসাব নাই। . 

আবুল কাসিম ইব্‌ন আসাকির তাহার লিখিত ইতিহাসে সুলাইমান (আ) সম্বন্ধে 
অনুরূপ বর্ণনা উল্লেখ করিয়াছেন । ৰ 

জনৈক পূর্ববর্তী ব্যক্তি বলিয়াছেন, আমার নিকট সংবাদ পৌছিয়াছে যে, দাউদ (অ!) 
আরজ করিলেন, হে প্রভু! আপনি আমার জন্য যেমন হইয়া গিয়াছেন, তেশনি 
সুলাইমানের জন্য হইয়া যান। ইহাতে আল্লাহ তা'আলা ওহী প্রেরণ করিলেন যে, 
আপনি সুলাইমানকে বলুন, “তুমি যেমন আমার জনা হইয়া গিয়াছ, তেমনি 
সুলাইমানও যেন আমার জন্য হইয়া যায়। তাহা হইলে আমিও তোমার জন্য যেমন, 
তাহার জন্যও তেমনি হইয়া যাইব ।” 

০০1 ৬৯০০০ ১৮3 ৪০২৪ 5৪| ৭ 55 

উপরোক্ত আয়াত সম্পর্কে হাসান বাস্রী (র) বলেন, সুলাইমান (আ) আল্লাহর 
অসন্তুষ্টি হইতে বাচার জন্য যখন ঘোড়া সমূহের পদ ছেদন করিলেন, তখন উহাৰ 
বিনিময়ে আরও উত্তম প্রতিদান প্রদান করিলেন এবং বামুকে এত দ্রুত গতি সম্প্ন 
করিয়া তাহার অনুগত করিলেন যে, তাহাকে লইয়া বায়ু এক প্রাতে একমাস ও এন 
অপরাহ্নে এক মাসের পথ অতিক্রান্ত করিত। 

1:০1 ৮.৯ অর্থাৎ যে শহরে ইচ্ছা করিতেন সেখানেই লইয়া যাইত । 

০15৪ ৮2 4 5552419 অর্থাৎ শয়তানগণের (জিন) মধ্যে কিছু এমন ছিল 

যে, উহারা মানবীয় শক্তি বহির্ভূত, যেমন মিহরাব, মূর্তি, বিরাট পাত্র ইত্যাদি 


নির্মাণের কার্য আঞ্জাম দিত। আর কিছু এমনও ছিল, যাহারা গভীর সমুদ্রে ডুবিয়া দুর্লভ 
মণি-মুক্তা ইত্যাদি মূল্যবান ধাতু সংগ্রহ করিয়া আনিত ৷ 


Contents 


৫১৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


৭05০৩ ৮৪ ১3১৪ ১১516 অর্থাৎ এমন জিনও ছিল, যাহাদিগকে ভারী ভারী 
বেড়ী লাগাইয়া বীধিয়া রাখা হইত। ইহারা হয়তো রাজদ্রোহিতা করিত, অথবা 
কাজ-কর্মে দুষ্টামী ও অবহেলা করিত, নতুবা লোকজনকে জালা-যন্ত্রণা করিত। 

clus pi Ll ১১০5৬5 4 %U০০ 1524 অর্থাৎ আপনার দু'আ মোতাবেক 
আমি আপনাকে যে বিশাল সাম্রাজ্য দান করিয়াছি, উহা হইতে আপনি যাহাকে ইচ্ছা 
দান করুন, আর যাহাকে ইচ্ছা দান না করুন, ইহার জন্য কোন হিসাব দিতে হইবে 
না। অর্থাৎ আপনি যেরূপ ইচ্ছা করিতে পারেন। সহীহ বুখারী ও মুসলিমে আছে, - 
রাসূলে করীম (সা)-কে যখন আন্রাহ্‌্র পক্ষ হইতে স্বাধীনতা প্রদান করা হইল যে, 
আপনি ইচ্ছা করিলে “বান্দা-রাসূল হিসাবে জীবন যাপন করিতে পারেন।” অর্থাৎ 
আল্লাহ যেভাবে যাহা করিবার আদেশ করিবেন, উহা সেভাবেই সম্পন্ন করিবেন। কোন 
কিছু ভাগ বন্টন করিলেও তাহার নির্দেশ মোতাবেক করিতে হইবে । অথবা ‘বাদশা নবী’ 
হিসাবে জীবন যাপন করিতে পারেন।” যাহাকে ইচ্ছা কোন কিছু প্রদান করিবেন। 
যাহাকে ইচ্ছা বঞ্চিত রাখিবেন। ইহাতে কোন হিসাব বা দোষ নাই। তখন তিনি 
জিব্রাইল (আ)-এর সহিত পরামর্শ ক্রমে প্রথমটিই গ্রহণ করিলেন । কেননা; উহা 
আল্লাহর নিকট অতি উচ্চ মর্যাদা সম্পন্ন ও পরকালের জন্য শ্রেষ্ঠ সম্মানজনক | যদিও 
দ্বিতীয়টি-অর্থাৎ নবী হওয়ার সাথে সাথে রাজত্রেও অধিকারী হওয়া ইহাও পরকালের 
মর্যাদাশীল। যেমন আল্লাহ তা“আলা সুলাইমান (আ)-কে পৃথিবীতে যাহা কিছু প্রদান 
করিয়াছিলেন উহা উন্লেখপূর্বক বলিয়াছেন যে, উহা আল্লাহ্‌র নিকট কিয়ামত দিবসে 
উচ্চ-মর্যাদাশীল ৷ তিনি আরও উল্লেখ করিয়াছেন যে, »(০ ০2381 Gsie dol 
অর্থাৎ পরকালে আমার নিকট তাহার জন্য রহিয়াছে উচ্চ মর্যাদা ও উচ্চ বাসস্থান । 


nd Gl GG 22094 3 CF 66244 (5) 


7 % 


ক ও তর 


৩৩52 


£ ঠ ৫ রে 
০ 6১194 8) 045216৯1255 (5) 
রি 


০94859 ESERIES HH HUGS (ty) 


Contents 


সূরা সাদ ৫১৯ 


19০2০ Bh EES; to 2 = ১৮৬ Ep In is (££) 
oul 49৯00 ৮ 


৪১. স্মরণ কর আমার বান্দা আইয়ুবকে, যখন সে তাহার প্রতিপালককে 
আহ্বান করিয়া বলিয়াছিল, শয়তানতো আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলিয়াছে। 

৪২. আমি তাহাকে বলিলাম, তুমি তোমার পদ দ্বারা ভূমিতে আঘাত কর 
এইতো গোসলের সুশীতল পানি আর পানীয়। 

৪৩. আমি তাহাকে দিলাম তাহার পরিজনবর্গ ও তাহাদের মত আরও, আমার 
অনুগ্রহস্বরূপ ও বোধ শক্তি সম্পন্ন লোকদিগের জন্য উপদেশ স্বরূপ । 

৪৪. আমি তাহাকে আদেশ করিলাম, “এক মুষ্টি তৃণ লও ও উহা দ্বারা আঘাত 
কর এবং শপথ ভঙ্গ করিও না ।” আমি তাহাকে পাইলাম ধৈর্যশীল ৷ কত উত্তম 
বান্দা সে। সে ছিল আমার অভিমুখী । 

তাফসীর ঃ এখানে আল্লাহ্‌ তা'আলা তাহার বান্দা ও রাসূল আইয়ুব (আ) এবং' 
তাহাকে যে পরীক্ষার সম্মুখীন করিয়াছিলেন উহা উল্লেখ করিয়াছেন। তিনি তাহার 
ধন-সম্পদ ও সন্তান-সন্ততি ধ্বংস করিয়া দিলেন এবং শরীরে এমন রোগ দান করিলেন 
যে, একটি সুই পরিমাণ স্থানও রোগমুক্ত রহিল না। তিনি অসুস্থতায় সাহায্য গ্রহণ 
করিতে পারেন এমন কেহই পৃথিবীতে ছিল না। কেবল তাহার একজন স্ত্রী, যিনি 
আল্লাহ্‌ ও রাসূলের প্রতি প্রগাঢ় ঈমান রাখার দরুন নবীর প্রেম অন্তরে সংরক্ষণ 
করিয়াছিলেন। তিনি একাধারে আটটি বৎসর তাহার খেদমত করিয়াছেন এবং 
খাওয়া দাওয়া ও অন্যান্য প্রয়োজন মিটাইতেন। অথচ ইতিপূর্বে আইয়ুব (আ)-এর প্রচুর 
ধন-সম্পদ, সন্তানাদি ও আত্মীয় স্বজন ছিল। এই সব কিছুই তাহার নিকট হইতে 
ছিনাইয়া লওয়া হইল এবং দুরারোগ্য ব্যাধির কারণে তাহাকে শহরের ময়লা-আবর্জনা 
নিক্ষেপের স্থানে ফেলিয়া রাখা হইল। আর তাহার একজন মাত্র স্ত্রী ব্যতীত দূরবতী ও 
নিকটবর্তী সকল আত্্ীয়স্বজন তাহাকে পরিত্যাগ করিল। উক্ত স্ত্রী কেবল মজুরীর সময় 
ছাড়া বাকী পুরা সময়টুকুই তাহার খেদমতে কাটাইতেন। এমনি দৃরাবস্থায় যখন 
দীর্ঘদিন অতিবাহিত হইয়া গেল এবং আল্লাহ্র পক্ষ হইতে পরীক্ষার নির্দিষ্ট মেয়াদও 
শেষ হইয়া আসিল, তখন মহা প্রতিপালক আল্লাহ্‌র নিকট ব্যাকুল হইয়া কীদিতে 
লাগিলেন এবং বলিলেন ১1 ₹-১1 5: ৮:52 ৮৮: (৮ আমাকে তো 


Contents 


৫২০ তাফসীরে ইব্‌ন কাছীর 


মহাকষ্ট কাতর করিয়া ফেলিয়াছে। তুমি তো সকল দয়ালের দয়াল। আর এখানে 
উল্লেখ করা হইয়াছে £ 

LOT CLE 

উপরোক্ত আয়াতে 15১ ০০, এর ব্যাখ্যায় কেহ বলিয়াছেন, শারীরিক যন্ত্রণা ও 
ধন-সম্পদ এবং সন্তানাদির ব্যাপারে কষ্টের মধ্যে পতিত হইলেন। তাহার উপরোক্ত 
দু'আর পর পরম মেহেরবান আল্লাহ্‌ উহা কবুল করিলেন এবং আদেশ করিলেন 
যে,আপনি স্থান হইতে উঠুন এবং ভূমিতে পদাঘাত করুন। ইহা করিবামাত্র আল্লাহ্‌ 
তাআলা সেখান হইতে একটি পানির নালা প্রবাহিত করিলেন এবং আদেশ দিলেন যে, 
উহা দ্বারা গোসল করুন। ইহাতে তাহার দেহ হইতে সকল রোগ দূর হইয়া গেল। 
অত:পর দ্বিতায় নির্দেশ পাইয়া পুনরায় অনাত্র পদাঘাত করিলে সেখান হইতেও একটি 
নালা প্রনাহিত হইল এবং আদেশ হইল যে, উহা হইতে পান করুন । ইহাতে অভ্যন্তরীণ 
সকল রোগ হইতে মুক্তি লাভ করিলেন । এবার তিনি বাহ্যিক ও অভ্যন্তরীণ সকল রোগ 
হইতে সম্পূর্ণ সুস্থ হইয়া গেলেন, নিম্নোক্ত আয়াতে আল্লাহ্‌ তা'আলা ইহাই উল্লেখ 
করিয়াছেন 8 LL DU LE Bh UL Lak 
. ইবন জারীর ও ইবন আবু হাতিম (র) বলেন, ইউনূস ইবন আব্দুল আলা (র)..... 
আনাস ইব্ন মালিক (রা) হইতে বর্ণিত। তিনি বলিলেন যে, নবী করীম (সা) এরশাদ 
করিয়াছেন, আল্লাহ্র নবা আইয়ুব (আ)-এর উপর পরীক্ষা আঠার বছর পর্যন্ত 
চলিয়াছিল ! দূর ও নিকট আত্মীয় সকলেই তাহাকে পরিত্যাগ করিয়াছিলেন, তবে 
তাহার দুইজন ঘনিষ্ঠ বন্ধু সকালে ও সন্ধ্যায় তাহার নিকট আসিয়া খোজ খবর নিত । 
একদা তাহাদের একজন অপরজনকে বলিল, নিশ্চয় আইয়ব (আ) এমন একটি পাপ 
করিয়া থাকিবেন, যাহা পৃথিবীর আর কেহ করে নাই । সে বলিল, উহা কেমন ? উত্তর 
করিল, একাধারে আঠারটি বৎসর কাটিয়া গেল, অথচ আন্নাহ্‌ তা'আলা তাহার প্রতি 
দয়াবান হইয়া রোগমুক্ত করিতেছেন না। এই কথাটি শ্রবণ করিয়া উক্ত দ্বিতীয় ব্যক্তি 
ধৈর্য হারাইয়া বসিল এবং অপরাহ্নে আইয়ুব (আ)-এর নিকট পৌছিলে কথাটি তাহার 
সম্মুখে ভুলিয়া ধরিল। ইহা শ্রবণ করত: আইয়ুব (আ) অতান্ত মর্মাহত হইলেন এবং 
বলিলেন যে, এই লোকটি এমন মন্তব্য কেন করিল, উহা আমার জানা নাই । আল্লাহ্‌ 
জানেন যে, আমার অবঃ:তো এমন ছিল - আমার সম্মুখে দুই ব্যক্তি পরস্পর ঝগড়া 
বিবাদে লিপ্ত হইয়া মধ্যখানে আল্লাহ্র নাম টানিয়া আনিলে উহা আমার সহ্য হইত না। 
কেন না ; পক্ষদ্বয়ের একটিতো অবশ্যই দোষী হইবে । এমতাবস্থায় উভয়েই আল্লাহ্‌র 
নাম উচ্চারণ করিবে, উহা বে-আদবী তুল্য । সেখানে আমি আমার নিজ পক্ষ হইতে 
তাহাদের একজনের পাওনা চুকাইয়া দিয়া বিবাদটি শেষ করিয়া দিতাম । 

তাহার অসুস্থতার শেষ পর্যায়ে এমনও হইয়া গেল যে, স্বেচ্ছায় চলা-ফেরা, এমনকি 
উঠাবসা পর্যন্ত করিতে পারিতেন না । মল ত্যাগের জন্য বেগম সাহেবা নির্দিষ্ট স্থানে 


Conte 


সূরা সাদ ৫২১ 


তাহাকে রাখিয়া আসিতেন এবং শেষে আবার গিয়া আনিতেন। একদা কোন কারণে 
বেগম সাহেবা তাহাকে পায়খানার স্থান হইতে আনিবার জন্য সেখানে পৌছিতে দেরী 
হইয়া গেলে তিনি অত্যন্ত কষ্ট অনুভব করিতে ছিলেন । তখন আল্লাহ্র দরবারে সুস্থতার 
জন্য অত্যন্ত বিনয়ের সহিত প্রার্থনা করিতে লাগিলেন । ইহাতে আল্লাহ্‌র পক্ষ হইতে যে 
ওহী আসিয়াছিল উহাই নিন্নবর্তী আয়াতে উল্লেখ করা হইয়াছে £ 
Pl LU IL 1 ৫১৪ ১০৫০ অৰ্থাৎ তাহাকে ভূমিতে পদাঘাত 

করিবার জন্য হুকুম দেওয়া হইলে সেখান হইতে যে পানি নিগর্ত হয় উহা দ্বারা গোসল 
ও পান করিতে আদিষ্ট হইলেন এবং মুহূর্তেই সম্পূর্ণ সুস্থ এমন কি রোগ - শোকের 
কোন ছাপ পর্যন্ত তাহার দেহে ছিল না। একটু দেরীত আসিয়া বেগম সাহেবা একজন 
সুদর্শন লোক দেখিয়া বলিলেন, “আল্লাহ আপনার কল্যাণ করুন, এখানে একজন 
অসুস্থ নবী ছিলেন, আপনি কি তীহাকে দেখিয়াছেন? সর্ব শক্তিমান আল্লাহ্‌র শপথ, 
তিনি সুস্থ থাকিতে রূপ-সৌন্দর্ষে প্রায় আপনার মতই ছিলেন।” তিনি বলিলেন, 
“আমিই সেই ব্যক্তি।” 

বর্ণনাকারী বলেন, আইয়ুব (আ)-এর একটি কক্ষ তরী তরকারী এবং একটি কক্ষ 
গম-যবের জন্য ছিল। আল্লাহ্‌ তা'আলা দুইটি মেঘখপ্তকে তাহার কক্ষদ্বয়ের মধ্যে প্রেরণ 
করিলেন এবং তরকারীর কক্ষটি স্বর্ণ দ্বারা ও গমের কক্ষটিকে গম-যব দ্বারা পরিপূর্ণ 
করিয়া দিলেন। উপরোন্নিখিত হাদীসের শাব্দিক দিকগুলি ইব্‌ন জারীর হইতে 
সংগৃহীত । 

ইমার্ম আহমদ (র) বলেন, আব্দুর রাযৃযাক (র) আবু হুরাইয়রা (রা) ..... হইতে 
বর্ণিত । তিনি বলেন, রাসূলে করীম (সা) বলিয়াছেন, “একদা আইয়ুব (আ) 
খোলাদেহে গোসল করিতেছিলেন, এমতাবস্থায় স্বর্ণের টিড্ড পাল আসিয়া তাহার উপর 
পতিত হইতে লাগিল। আর অমনি তিনি উহা স্বীয় কাপড়ে উঠাইয়া লইতে লাগিলেন। 
ইহাতে আল্লাহ্‌ তা'আলা তীহাকে আহ্বান করিয়া জিজ্ঞাসা করিলেন যে, হে আইয়ুব । 
আমি কি তোমাকে উহা হইতে মুখাপেক্ষাহীন করি নাই। তিনি বলিলেন, “হে আমার 
প্রভু ৷ হ্যা ইহা সঠিক। তবে তোমার বরকত ও দান হইতে আমি বিমুখ নই।” ইহাতে 
আল্লাহ্‌ তা'আলা তাহার এই ধৈর্যশীল নবীকে যে উত্তম বিনিময় প্রদান করিলেন, 
সালাদ বা রা 


ee tH ee Ofer ee OF Oe 


ES SHE 0) a, আৰ তাআলা আইযূত (আ) এর পরিবার 
পরিজনকে জীবিত করিলেন, অধিকন্তু সমপরিমাণ আরও পরিবার পরিজন দান 
করিলেন। 


(5:5, অৰ্থাৎ তাহার ধৈর্য, অটলতা, আল্লাহ্‌ মুখী হওয়া ও বিনয়ের বিনিময় 
স্বরূপ । 


ইব্‌ন কাছীর--৬৬ (৯ম) 


Contents 


৫২২ তাফসীরে ইব্‌ন কাছীর 


১ 198 4১২১৩ অর্থাৎ ইহাতে বিবেক বুদ্ধিসম্পন্ন লোকদের জন্য উপদেশ 
রহিয়াছে যে, ধৈর্যের ফসল প্রশস্ততা ও প্রশান্তি । 

৬৯55 0 ০০১৯০ (৪ & ১৫১১ ১2৩ এক মুষ্টি তৃণ হাতে লও ও উহা দ্বারা 
আঘাত কর এবং শপথ ভঙ্গ করিও না। এখানে ঘটনা হইল যে, আইয়ুব (আ) কোন 
কারণে তাহার উক্ত স্ত্রীর উপর রাগান্বিত হইয়া শপথ করিয়াছিলেন যে, তিনি সুস্থ হইয়া 
তাহাকে একশতটি বেত্রাঘাত করিবেন । উহার কারণ সম্বন্ধে কেহ বলিয়াছেন যে, বেগম 
সাহেবা স্বীয় দীর্ঘ কাল কেশের একটি গুচ্ছ বিক্রি করিয়া উহার অর্থ দিয়া রুটি আনিয়া 
স্বামীকে আহার করাইয়াছিলেন। ইহাতে তিনি অত্যন্ত মর্মাহত হইয়া এইরূপ শান্তির 
কথা ঘোষণা করিয়াছিলেন । মূল ঘটনার ব্যাপারে অন্যান্য মতও রহিয়াছে। ্‌ 

পরে যখন তিনি সুস্থ,হইলেন এবং শপথ পূর্ণ করিতে চাহিলেন, অথচ এমন 
একনিষ্ঠ ও নিবেদিত প্রাণ সেবিকা, স্বেচ্ছাময়ী স্ত্রীর প্রতি এমন কঠোর শাস্তি মানানসই 
ছিলনা, সেইজন্য আল্লাহ্‌ তা'আলা তাহার প্রিয় নবীর শপথ রক্ষা ও এই গুণবতী 
মহিলার প্রতি সুহদ্যতা স্বরূপ আদেশ করিলেন যে, তুমি (৪৯ -.১ অর্থাৎ খেজুরের একটি 
ডাল যাহার মধ্যে একশতটি তিন্কা (ছিলকা) থাকে, উহা হাতে লইয়া একবার আঘাত 
কর। সেই মতেই তিনি আদেশ পালন করিলেন এবং শপথ ও প্রতিজ্ঞা হইতে মুক্তি 
পাইলেন । যাহারা আল্লাহকে ভয় করিবে এবং তাহার প্রতি নিজেকে অনুগত করিয়া 
দি নি CTR SHE HENSON AE 


০৮9. ৮5 


গর ভীহার প্রশংসা স্বরূপ বলিতেছেন যে, তিনি ছিলেন 
আমার অভিমুখী আমার প্রতি প্রত্যাবর্তনকারী। পবিত্র কুরআনের অন্যত্র আল্লাহ 
তাআলা ঘোষণা করিয়াছেন যে ঃ 


LIES BL SUNG 
যে আল্লাহকে ভয় করিবে তিনি তাহার জন্য উপায় উদ্ভাবন করিবেন এবং তাহার 
ধারণা বহির্ভূত পন্থায় রিযৃক দান করিবেন। 


0১515508501 4 ৮৭ MSL Hd NLL YEE 
যে আল্লাহর নির্ভরশীল হইবে তিনিই তাহার জন্য যথেষ্ট । আল্লাহ্‌ স্বীয় কাজকে 
পূর্ণতার পৌছাইবেনই । আল্লাহ্‌ প্রত্যেক জিনিসের জন্য ভাগ ঠিক করিয়া রাখিয়াছেন। 
ংখ্য ফেকাহ্বিদ উক্ত আয়াতকেই ঈমান ও অন্যান্য বিষয়ে অগণিত মাসআলায় 
দলীল হিসাবে গ্রহণ করিয়াছেন। আর উহা যথাস্থানে যথাযথভাবেই গ্রহণ করিয়াছেন । 
আল্লাহ্‌ সঠিক জানেন । 


Contents 
সুরা সাদ | ৫২৩ 
a3 9 20? ৬5 পট শট নী SA? 
OAM GISN LANCLI Gods OPENS (£0) 
৪) es 2219561 & (৮9 
2 2 পু]? 22 পি 
3 ০ ৩ 4501 0% 55 bis ৫419 (5) 


83810504780155%5502551595  (29) 


৪৫. স্মরণ কর, আমার বান্দা ইবরাহীম ইসহাক ও ইয়া*কুবের কথা, উহারা 
ছিল শক্তিশালী ও সুক্ষ্দর্শী। 

৪৬. আমি তাহাদিগকে অধিকারী করিয়াছিলাম এক বিশেষ গুণের, উহা ছিল 
পরলোকের স্মরণ । 

৪৭. অবশ্যই তাহারা ছিল আমার মনোনীত ও উত্তম বান্দাদিগের অন্তর্ভুক্ত । 

৪৮. স্মরণ কর ইসমাঈল, আল-ইয়াসা*আ ও যুলকিফলের কথা, ইহারা 
প্রত্যেকেই ছিল সঙ্জন। ইহা এক স্মরণীয় বর্ণনা । আর মুভ্তাকীদের জন্য রহিয়াছে 
উত্তম আবাস- 

তাফসীর £ঃ আল্লাহ্‌ তা“আলা তাহার প্রেরিত বান্দা ও অনুগত নবীগণের ফযীলত 
সম্পর্কে বলেন, ১29 ৪১221 ৮191 ০৪৮০৩ 3৯১০০7৯৯৮৮5 ০৫৭৪ 
অর্থাৎ হে মুহাম্মদ! তুমি আমার বান্দা ইবরাহীম, ইসহাক ও ইয়া'কৃবের কথা স্মরণ 
কর। সৎ কর্ম কল্যাণকর ইলম ও ও একনিষ্ঠ ইবাদতের ফলে তারা শক্তিশালী ও 
সুক্ষদর্শী ছিল। 

টি ৮৮-৯৮৭০$যা তিনি 

বলেন 531 | অর্থ হ;৷ 191 তথা শক্তিশালী এবং ০ :3। অর্থ দ্বীনি জ্ঞানে 

অভিজ্ঞ। মুজাহিদ (র) বলেন £5১ %31 অর্থ আল্লাহ্র আনুগত্যে শক্তিশালী আর 
: ১০531 অৰ্থ সত্যের জ্ঞান । কাতাদাহ্‌ ও সুদ্দী (র) বলেন, ইহাদিগকে ইবাদতের শক্তি 

এবং দ্বীনের অভিজ্ঞতা দান করা হইয়াছিল। 0141 ১২১২৯1৮১৮১৯ 0 

তাহাদিগকে আমি অধিকারী করিয়াছিলাম এক বিশেষ গুণের । উহা ছিল 
পরলোকের স্মরণ । 

মুজাহিদ (র) বলেন, এই আয়াতের অর্থ হইল আমি তাহাদিগকে পরকালের জন্য 
আমলকারী বানাইয়াছিলাম। পরকাল ব্যতীত উহাদিগের আর কোন ভাবনাই ছিল না। 


Contents 


৫২৪ তাফসীরে ইব্ন কাছীর 


তদ্ধপ সুদ্দী (র) বলেন, তাহাদিগকে পরকালের স্মরণ ও পরকালের আমলে নিয়োজিত 
রাখা হইয়াছিল । মালিক ইবৃন দীনার (র) বলেন, আল্লাহ্‌ তা'আলা তাহাদের হৃদয় 
হইতে দুনিয়ার মোহ ও উহার স্বরূপ তুলিয়া নিয়াছেন এবং তাহাদিগকে পরলোকের 
ভালোবাসা ও উহার স্মরণের জন্য মনোনীত করিয়াছেন । আতা খুরাসনীও এই রূপই 
বলিয়াছেন। সাঈদ ইব্ন জুবাইর (র) বলেন, আলোচ্য আয়াতের )1,11 অর্থ জান্নাত। 
অর্থাৎ আমি তাহাদিগকে জান্নাতের স্মরণের জন্যই মনোনীত করিয়াছি। অন্য এক 
বর্ণনায় আছে যে, তিনি বলেন ০11 2১ অর্থ ১401 4482 52 অৰ্থাৎ আমি তাহাদিগকে 
SA aT CA SS এব E GE, তাহারা জনগণকে 
পরলোক ও উহার আমলের কথা স্মরণ করাইয়া দিতেন। ইব্‌ন যায়েদ বলেন, আল্লাহ 
পাক বিশেষ করিয়া তাহাদিগের জন্য শ্রেষ্ঠ সম্পদ পরলোকে রাখিয়াছেন। 


১৮১১ ১৪৬৮৮ ৯৫১০ 783 অর্থাৎ অবশ্যই তাহারা আমার মনোনীত 
ও উত্তম বান্দাদিগের অন্ত্ুর্ত। মি 

১৮১% 02404 ৮) 5০:90 )১:॥ ১ আর স্মরণ কর, ইসমাঈল 
আল-ইয়াসা“আ ও যুলকিফ্লের কথা, ইহারা সকলেই ছিলেন সঙ্জন। 

সুরা আধ্বিয়ায় ইহাদের কাহিনী বর্ণিত হইয়াছে বিধায় পুনরুলেখ নিস্প্রয়োজন। 


২১15৮ অর্থাৎ ইহা এমন একটি অধ্যায় যাহাতে সত্য সন্ধানীদের জন্য উপদেশ 
রহিয়াছে। সুদ্দী রে) বলেন, £৫, অর্থ কুরআনে আষীম। 


পণ? টোপ I LSA 92 


0B AGIOS Hh (6) 
ols ৪44 ৫2৫50 VE ৬৩১৯৪ (০,) 
০০/৮$82৬ 25৩ ৬8০১৫ টা 0৫ 4 (০১) 
টপ Lg Hi (০) 
০০০৪140১6৮3 (০৮) 


০ ১৫ ০5৪৭৭ CHINE 6) (০$) 


7 


৪৯ ৯ 


Contents 


সূরা সাদ ৫২৫ 


৪৯. ইহা এক স্মরণীয় বর্ণনা; মুত্তাকীদের জন্য রহিয়াছে উত্তম আবাস--- 

৫০. চিরস্থায়ী জান্নাত, তাহাদিগের জন্য উন্মুক্ত যাহার দ্বার । 

৫১. সেথায় তাহারা আসীন হইবে হেলান দিয়া, সেথায় তাহারা বহুবিধ 
ফলমূল ও পানীয়ের জন্য আদেশ দিবে 

৫২. এবং তাহাদিগের পার্শ্বে থাকিবে আনত নয়না সমবয়ঙ্কা তরুণীগণ । 

৫৩. ইহাই হিসাব দিবসের জন্য তোমাদিগকে প্রদত্ত প্রতিশ্রুতি । 

৫৪. ইহাই আমার দেয়া রিয্ক, যাহা নিঃশেষ হইবে না। 

তাফসীর ঃ এইখানে আল্লাহ তা'আলা ঘোষণা দিতেছেন যে, তাহার সৌভাগ্যশীল 
ঈমানদার বান্দাদের জন্য পরকালে উত্তম আবাস রহিয়াছে। অত:পর উহার ব্যাখ্যা প্রদান 
করিয়া বলেন- 109 412585০১০০৯ অর্থাৎ সেই আবাস হইল চিরস্থায়ী 
জান্নাত, তাহাদিগের জন্য যাহার দ্বার উন্মুক্ত থাকিবে । 

এই আয়াতে (028 এর আলিফলাম ইযাফাত এর অর্থে ব্যবহৃত হইয়াছে। 
অর্থাৎ বাক্যটি ছিল মূলত (0:1 4 {25 অৰ্থাৎ উহাদিগের জন্য উহার দ্বার 
উন্যুক্ত। 

ইবন আবূ হাতিম রর) ..... আব্দুল্লাহ্‌ ইবৃন আমর (রা) হইতে বর্ণনা করেন যে, 
আব্দুল্লাহ ইব্ন আমর (রা) বলেন, রাসূল (সা) বলিয়াছেন $ জান্নাতে 'আদন" নামক 
একটি প্রাসাদ আছে। উহার পাঁচ হাজার দরজা আছে। প্রত্যেক দরজায় পাচ হাজার 
প্রহরী আছে। নবী অথবা সিদ্দীক অথবা শহীদ অথবা ন্যায়পরায়ণ শাসক ব্যতীত কেহই 
উহাতে প্রবেশ করিতে পারিবে না। বলা বাহুল্য যে, জান্নাতের আট দরজা সম্পর্কে 
বিভিন্ন সূত্রে অসংখ্য হাদীছ বর্ণিত হইয়াছে। 

(4১ ১১%, কেহ কেহ বলেন, ইহার অর্থ তাহারা পালংকের উপর সামিয়ানার 
নীচে আসন করিয়া বসিয়া থাকিবে। 

৯11 12৪ ০০১ অৰ্থাৎ জান্নাতী জান্নাতে যখন যে ফলমূল আহার করিতে ও যে 
পানীয় পান করিতে ইচ্ছা করিবে তাহারা উহার আদেশ করিবে, সঙ্গে সঙ্গে কাংখিত বস্তু 
তাহাদিগের সম্মুখে উপস্থিত হইয়া যাইবে । 

2105 ৯১1 ৮০৪ 45৯5 অর্থাৎ জান্নাতীদিগেকে এমন রমণীও দেওয়া 
হইবে যাহারা নিজেদের স্বামী ব্যতীত অন্য কাহারো প্রতি মুহুর্তের জন্যও চোখ তুলিয়া 
তাকাইবে না এবং বয়সের দিক থেকে সকলেই হইবে সমবয়স্কা তরুণী । ইব্‌ন আব্বাস 
(রা) মুজাহিদ, সাঈদ ইব্‌ন জুবায়র মুহাম্মদ ইব্‌ন কা'ব ও সুদ্দী এইরূপ ব্যাখ্যাই 
করিয়াছেন। 


Contents 


৫২৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


৯০০৯ 831 955০৪305155 অর্থাৎ এই যে জান্নাতের বিবরণ আমি উল্লেখ 
করিলাম, আমার মুও্াকী বান্দাদিগকে আমি ইহারই প্রতিশ্রুতি দিয়াছিলাম। কবর 
হইতে উঠিয়া জাহান্নাম হইতে মুক্তিলাভ করিয়া তাহারা উহাতে প্রবেশ করিবে। 

অত:পর আল্লাহ তাআলা জান্নাত সম্পর্কে বলেন ঃ 

অর্থাৎ এই জান্নাতই আমার দেওয়া রিযৃক, যা কোন শেখনাই 

যেমন- অন্য আয়াতে আল্লাহ তা আলা বলেন- 

sb ad ১০১ ১৯% ১,১০ U অৰ্থাৎ তোমাদের কাছে যাহা আছে তাহা শেষ 
হইয়া যাইবে আর যাহা আল্লাহর কাছে আছে তাহা আজীবন অক্ষয় থাকিবে। অন্য 
আয়াতে আল্লাহ বলেন- 


০ ১4% ০১5 অৰ্থাৎ ইহা এমন এক দান, যাহার শেষ নাই । আরেক 
আয়াতে তিনি বলেন- 


০৮:৮০ ৮৪০ ৮81 অর্থাৎ উহাদিগের জন্য রহিয়াছে নিরবচ্ছিন্ন পুরস্কার 
এইরূপ আরো অনেক আয়াত রহিয়াছে। 


৫ 


১৬৪০৫৯১৬১১৩০ (০°) 
০১৫ RICA TR ৬ (০৭) 

৬ 85 2 9০৬ (৩০) 

j ১৫৫ ১১503 (04) 

0H Bore) AES I LCS ES 25516 (5৭) 
0 IGEN GH TMS BIC IIA ৮০) 
০১৫ ৯:৮৩ (৩৯ (2 502 (41306 (৭) 
১০৮১৩ SARS EI ০৮2৬ (0) 


Contents 


সূরা সাদ ৫২৭ 
০১৫১1 ৩664১ 2 ১87৫ (1) 


24810৩৬7136) (2) 


৫৫. ইহাই । আর সীমালংঘনকারীদের জন্য রহিয়াছে নিকৃষ্টতম পরিণাম-_ 

৫৬. জাহান্নাম, সেথায় উহারা প্রবেশ করিবে, কত নিকৃষ্ট বিশ্রামস্থল! 

৫৭. ইহা সীমালংঘনকারীদিগের জন্য । সুতরাং উহারা আস্বাদন করুক ফুট 
পানি ও পুঁজ। 

৫৮. আরো আছে এইরূপ বিভিন্ন ধরনের শাস্তি । ্‌ 

৫৯. এইতো এক বাহিনী তোমাদিগের সঙ্গে প্রবেশ করিতেছে । উহাদিগের 
সিসি ইহারা তো জাহান্নামে থাকিবে । 

০. অনুসারীরা বলিবে, বরং তোমরাও, তোমাদিগের জন্যও তো অভিনন্দন 
নাই। তোমরাই তো পূর্বে উহা আমাদিগের জন্য বাবা করিয়া কত নিক এই 
আবাস স্থল। 

৬১. উহারা বলিবে, হে আমাদিগের প্রতিপালক! যে ইহা আমাদিগের সম্মুখীন 
করিয়াছে, জাহান্নামে তাহার শাস্তি তুমি দ্বিগুণ বর্ধিত কর। ্‌ 
৬২. উহারা আরো বলিবে, আমাদিগের কি হইল যে, আমরা যে সকল 
লোককে মন্দ বলিয়া গণ্য করিতাম, তাহাদিকে দেখিতে পাইতেছি না। 

৬৩. তবে কি আমরা ইহাদিগকে অহেতুক ঠাট্টা বিদ্ধুপের পাত্র মনে করিতাম, 
না উহাদিগের ব্যাপারে আমদের দৃষ্টি বিভ্রম ঘটিয়াছে? 

৬৪. ইহা নিশ্চিত সত্য-__ জাহান্নামীদের এই বাদ-প্রতিবাদ। 

তাফসীর £ আল্লাহ্‌ তাআলা সৌভাগ্যশীলদের পরিণামের কথা আলোচনা করিয়া 
এইবার দুর্ভাগা কাফির বেঈমানদের পরিণতির কথা উল্লেখ করিয়া বলেন- 

১৮251 2 01 315৯ সীমালংঘকারীদের জন্য রহিয়াছে নিকৃষ্টতম 
পরিণাম । ৮৪৮ বলাঁ হয় যাহারা আল্লাহর আনুগত্যের বাহিরে এবং আল্লাহ্র রাসূল 
(সা)-এর বিরোধী । অত:পর উহার ব্যাখ্যা প্রদান করিয়া আল্লাহ্‌ তা'আলা বলেন _ | 

১৮৫৮ ০০০7৪ 0৬2 ১4 অর্থাৎ সেই নিকৃষ্টতম পরিণতি হইল, 

জাহান্নাম । উহারা তাহাতে প্রবেশ করিবে এবং উহা তাহাদিগকে চতুর্দিক হইতে 
ঢাকিয়া রাখিবে। অত্যন্ত নিকৃষ্ট সেই আবাস স্থল। 

৩০১০৯২৮৯১৭৩ ডিইহা সীমালংঘনকারীদিগের জন্য। সুতরাং উহারা 
আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ। ৃ 


Contents 


৫২৮ তাফসীরে ইবৃন কাছীর 


5 অৰ্থ প্রচন্ড গরম পানি, যাহার পর আর গরম হইতে পারে না। 9... হইল 
উহার বিপরীত । অর্থাৎ ঠান্ডা যাহা সহ্য করা সন্তব নয় । অত:পর আল্লাহ্‌ পাক বলেন- 

61341 ১ ৮90 অর্থাৎ এইরূপ আরো বিভিন্ন ধরনের শাস্তি রহিয়াছে। 
মোটকথা জাহান্ামীদেরকে পরস্পর বিপরীত পপ্থায় শাস্তি দেওয়া হইবে। 

ইমাম আহমদ (র) ..... আবু সাঈদ (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ সাঈদ 
(রা) বলেন। রাসূল (সা) বলিয়াছেন £ “জাহান্নামের এক বালতি পুঁজ যদি দুনিয়াতে 
ঢালিয়া দেওয়া হইত তাহা হইলে গোট দুনিয়াটা দুর্ণন্ধে ভরিয়া যাইত।” ইমাম 
তিরমিযী এই হাদীসটি যথাক্রমে সুওয়াইদ ইব্‌ন নাস্র, আবৃল মুবারক, রিশদীন ইব্‌ন 
সা'দ, আরম ইব্‌ন হারিছ ও দাররাজের সূত্রে বর্ণনা করেন। অপর দিকে ইব্‌ন জারীর 
(র) ইউনুস ইবৃন আব্দুল আ'লা, ইব্‌ন ওহাব ও আমর ইব্ন হারিছের সূত্রে হাদীসটি 
বর্ণনা করেন। 

কা'ব আহবার (র) বলেন, গাসসাক জাহান্নামে অবস্থিত এমন একটি কূপের নাম 
স'প-বিচ্ছু ইত্যাদি প্রাণীর ঘামে যাহা কাণায় কাণায় পরিপূর্ণ হইয়া যাইবে । অত:পর 
এক একজন জাহান্নামীকে একবার করিয়া উহাতে ডুবাইয়া তুলিয়া আনা হইবে। 
ইহাতে তাহাদের চর্ম ও গোশ্ত হাডিড হইতে খসিয়া পায়ের দুই গোড়ালী ও হাতের 
দুই কজির সংগে ঝুলিয়া থাকিবে । নিজের গায়ের বন্ত্র হেচড়াইবার ন্যায় তাহারা উহা 
হেচড়াইতে হেঁচড়াইতে সেখান হইতে বাহির হইয়া অসিবে। ইব্‌ন আবূ হাতিম ইহা 
বর্ণনা করিয়াছেন। 

হাসান বসরী () 091 /14:৯ ১০ ৮9 এই আয়াতের অর্থে বলেন, আরো 
নানা ধরনের শাস্তি দেওয়া হইবে । অন্যরাঁ বলেন 01501 41/২-5 ১০১৯ যেমন_ 
যামহারীর সামুম ফুটন্ত পানি পান, যারুম ভক্ষণ ও সাউদ ইত্যাদি। এইসব কিছু দ্বারা 
জাহান্নামীদিগকে শাস্তি দেওয়া হইবে। 

[17-43% ১৪15১ এইতো এক বাহিনী তোমাদিগের সংগে প্রবেশ করিতেছে। 
উহাদিগের জন্য নাই অভিনন্দন। উহারা তো জাহান্নামে জুলিবে। জাহান্নামীরা একে 
অপরকে এইরূপ বলিবে। যেমন- অন্য এক আয়াতে আল্লাহ পাক বলেন, 

[$51 2521 251 57125 ৮ধ অর্থাৎ যখনই একটি দল জাহান্নামে প্রবেশ 
করিবে, তাহারা তাহাদের সমগোত্রীযদেরকে সালাম করার পরিবর্তে অপরকে 
অভিশম্পাত করিবে, মিথ্যা প্রতিপন্ন করিবে এবং একজন অপরজনকে কাফির 
আখ্যায়িত করিবে । তখন যাহারা পূর্বে প্রবেশ করিয়াছিল, তাহারা পরবর্তীতে 
প্রবেশকারীদের সম্পর্কে বলিবে, এই তো এক বাহিনী তোমাদিগের সংগে প্রবেশ 
করিতেছে । উহাদিগের জন্য অভিনন্দন নাই। উহারা জাহান্নামে প্রবেশ করিবে । কারণ 
উহারাও জাহান্নামীদের অন্তর্ভুক্ত । তখন নতুন করিয়া প্রবেশকারীরা বলিবে-_ 


Contents 


সূরা সাদ ৫২৯ 


2 ২১০৯ ৮)। 02191-8 অর্থাৎ আমাদিগের জন্য নয় বরং 
তোমাদিগের জন্যই অভিনন্দন নাই। আমাদিগের এই পরিণতির জন্য তোমরাই দায়ী। 
তোমরাই তো আহ্বান করিয়া আমাদিগকে বিভ্রান্ত করিয়াছ, যাহার পরিণতিতে আজ 
আমাদের এই দশা । কত নিকৃষ্ট এই আবাসস্থল । অত:পর তাহারা বলিবে £ 

৯11... 2১৪ ১০105291540 অর্থাৎ হে আমাদিগের প্রতিপালক! যে ইহা আমাদের 
সম্মুখীন করিয়াছে, ০০০০৪০০৮৮০১ OE 
আল্লাহ বলেন $ 
Jin bs 42 EL UL Yh LS ALN al Sl ill 

3০152075151 
অর্থাৎ পরে প্রবেশকারীরা আগে প্রবেশকারীদের সম্পর্কে বলিবে, হে আমাদের 
প্রতিপালক! ইহারা আমাদিগকে পথভ্রষ্ট করিয়াছে। অতএব তুমি ইহাদিগকে দ্বিগুণ 
শাস্তি প্রদান কর । আল্লাহ্‌ বলিবেন, সকলের জন্যই দ্বিগণ রহিয়াছে । অর্থাৎ প্রত্যেকেই 
পরিমাণ মত শাস্তি পাইবে, কিন্তু তোমরা তাহা জাননা । অন্য. আয়াতে আল্লাহ্‌ পাক 
বলেন ৪ 
SEH CDE HEED OS AS BE YU Go LT Le bly 
Uae 
অর্থাৎ তাহারা বলিবে, কি ব্যাপার! আমরা এ সব লোকদেরকে দেখিতেছি না 
যাহাদিগকে আমরা মন্দ বলিয়া গণ্য করিতাম? আমরা কি উহাদিগকে তামাশার পাত্র 
বানাইয়া ছিলাম, নাকি তাহাদিগের ব্যাপারে আমাদের দৃষ্টিভ্রম হইয়াছে? কাফিররা 
দুনিয়াতে যেসব ঈমানদারদিগকে পথহারা, বিভ্রান্ত বলিয়া মনে করিত, জাহান্নামে 
তাহাদিগকে দেখিতে না পাইয়া তাহারা এইরূপ বলিবে। 

মুজাহিদ রে) বলেন, ইহা আবূ জাহলের উক্তি। সে বলিবে, কি ব্যাপার, আমি 
বিলাল, আম্মার সুহায়ব এবং অমুক অমুকেকে দেখিতেছিনা যে? বলা বাহুল্য যে, শুধু 
আবু জাহলই নয়, সব কাফিরই মনে করে যে মুসলমানরা জাহান্নামে প্রবেশ করিবে। 
. কিন্তু নিজেরা জাহান্নামে প্রবেশ করিয়া ঈমানদারদিগকে দেখিতে না পাইয়া বলিবে যে, 
কি ব্যাপার, আমরা সেই সব লোকদেরকে দেখিতে পাইতেছিনা কেন, যাহাদিগকে 
আমরা মন্দ বলিয়া গণ্য করিতাম? দুনিয়াতে কি আমরা তাহাদিগকে তামাশার পাত্র 
বানইয়াছিলাম, নাকি তাহারা আমাদের সংগে জাহান্নামে আছে, কিন্তু দৃষ্টিভ্রমের কারণে 
আমরা দেখিতে পাইতেছিনা? ইহার পরই তাহারা বুঝিতে পারিবে যে, উহারা 
জান্নাতের উচ্‌ স্তরে অত্যন্ত সুখে রহিয়াছে । 


ইবৃন কাছীর-_৬৭ (৯ম) 


Contents 


৫৩০ তাফসীরে ইব্‌ন কাছীর 


১০1 45:70 9 41501 অর্থাৎ হে মুহম্মদ! জাহান্নামীদের পারস্পরিক 
বাদ-প্রতিবাদ ও একের প্রতি অন্যের অভিশম্পাত সম্পর্কে আমি তোমাকে যাহা জ্ঞাত 
করিয়াছি সবই সত্য, উহাতে সন্দেহের কোন অবকাশ নাই । 


পু ৫৫7 ৫25৬) ৫ 2 (৮৫ ১৪৫ ১5 5 ৫4৫ 2 
OIE Ls YS IL C3 Dire GEL SS (10) 
05861521৩৪৫ ৬ I endl £5 (11) 
1439/77/92 12% 
828৯০1৮5১০৪ (5) 
06১252445৩1 (৯) 
৮225126৮৫11 ৃ 
০০১৪০৫২) (৪১/4৮55%4982 (5) 
ঠ ৬ রর ৰ 4 পরত 5 
58545 ৬1 3১৫84) ৮.) 
৬৫. বল, আমি তো একজন সতর্ককারী মাত্র এবং কোন ইলাহ নাই আল্লাহ 
ব্যতীত, যিনি এক পরাক্রমশালী । 
৬৬. যিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও উহাদিগের অন্তর্বতী সমস্ত কিছুর 
প্রতিপালক, যিনি পরাক্রমশালী, মহাক্ষমাশালী ৷ 
৬৭. বল, ইহা এক মহা সং 
৬৮. যাহা হইতে তোমরা মুখ ফিরাইয়া লইতেছ। 
৬৯. উদ্ধলোকে তাহাদিগের বাদানুবাদ সম্পর্কে আমার কোন জ্ঞান ছিল না । 
৭০. আমার নিকটতো এই অহী আসিয়াছে যে, আমি একজন স্পষ্ট 
সতর্ককারী। 
তাকসীর ঃ আন্মাহ পাক তাহার রাসূল (সা)-কে আদেশ করিতেছেন যে, যাহারা 
আমাকে অস্বীকার করে, আমার সহিত অংশীদার স্থাপন করে, আমার রাসূলকে মিথ্যা 
প্রতিপন্ন করে; তাহাদিগকে তুমি বলিয়া দাও যে, তোমরা যাহা মনে কর আমি তাহা 
নহি, আমি একজন সতর্ককারী মাত্র। 
Ll ১11 ll ঠ। i] ১-০ (ও অর্থাৎ আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই । 
তিনি এক পরাক্রমশালী, সবকিছুই তাহার আয়ত্ব ও ক্ষমতাধীন। আকাশমণুলী, পৃথিবী 


এবং উহাদিগের মধ্যে যাহা কিছু আছে, সব কিছুরই তিনি অধিপতি ও নিরংকুশ 
ক্ষমতার অধিকারী, তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল । 


Contents 


সূরা সাদ ৫৩১ 


apne ie MRE iY অর্থাৎ আপনি বলিয়া দিন হে মুহাম্মদ! 
তোমরা যাহা ইহতে বিমুখ হইয়া রহিয়াছ; অর্থাৎ আমাকে তোমাদিগের প্রতি রাসূল 
বানাইয়া পাঠানো এক মহা সংবাদ । 

মুজাহিদ, কাজী শুরায়হ ও সুদ্দী (র) বলেন ?:৮%:$$৯৫$ অর্থাৎ কুরআন । 

dl... : 71 ১০০] ০০৪০৭ উদ্ধলোকে তাহাদিগের বাদানুবাদ সম্পর্কে আমার 
কোন জ্ঞান ছিল না । অর্থাৎ আমার কাছে অহী না আসিলে আমি উর্্ জগতে বাদানুবাদ 
অর্থাৎ আদম (আ)-কে ইবলীসের সাজদাহ করিতে অস্বীকার করা এবং আদম (আ) 
এর উপর নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের যুক্তির অবতারণা করার বৃত্তান্ত আমি কি করিয়া 
জানিতে পারিলাম? 

ইমাম আহমদ (র) ..... মুয়ায (রা) হইতে বর্ণনা করেন যে, মুয়ায (রা) বলেন, 
রাসূল (সা)-এর একদিন ফজর নামাজ পড়ার জন্য আসিতে বিলম্ব হইয়া যায়। এমনকি 
সূর্য উদয় হওয়ার উপক্রম হইয়া যায়। ইত্যবসরে রাসূল (সা) দ্রুত বেগে আসিয়া 
সংক্ষেপে নামায আদায় করেন। নামাযের সালাম ফিরাইয়াই তিনি বলিলেন, তোমরা 
একটু বস। অত:পর আমাদের দিকে মুখ ফিরাইয়া তিনি বলিলেন, আমি রাতে ঘুম 
হইতে উঠিয়া কিছুক্ষণ নামায পড়িলাম। অত:পর নামাযের মধ্যেই তন্দ্রাচ্ছন্ন হইয়া 
পড়ি। হঠাৎ দেখিতে পাইলাম যে, আমি পূর্বাপেক্ষা অনেক সুন্দর আকৃতিতে আমার 
মহান প্রতিপালকের সন্মুখে দণ্ডায়মান । তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি জান 
যে, উদ্ঘজিগত কি ব্যাপারে বাদানুবাদ করে? আমি বলিলাম, না জানিনা, হে আমার 
প্রতিপালক! তিনি তিনবার আমাকে এই প্রশ্নটি করেন- অত:পর দেখি যে, তিনি 
নিজের হাতের তালু আমার দুই কাধের মাঝে রাখেন । আমি আমার বুকের মাঝে 
তাহার আঙ্গুলিসমূহের অগ্রভাগে শীতলতা অনুভব করি। ইহাতে প্রতিটি বস্তু আমার 
জন্য উদ্ভাসিত হইয়া উঠে এবং আমি সবকিছুর পরিচয় পাইয়া যাই । অত:পর তিনি 
বলিলেনঃ মুহাম্মদ! এইবার বলতো, উর্ধ জগত কোন্‌ ব্যাপারে বিতপ্ডা করে? আমি 
বলিলাম, কাফফারার ব্যাপারে । আল্লাহ্‌ বলিলেন : কাফফারা কি? আমি বলিলাম, 
নামাজের জামাতে শামিল হওয়ার জন্য পদক্ষেপ নেয়া, নামাজের পর মসজিদে বসিয়া 
থাকা ও কষ্ট সত্তেও যথাযথভাবে উষু করা । আল্লাহ্‌ জিজ্ঞাসা করিলেন, বলতো, দারা 
জাত কি? (অর্থাৎ কি করিলে মর্যাদা বৃদ্ধি পায়) আমি বলিলাম, খানা খাওয়ানো 
কোমল ভাষায় কথা বলা এবং গভীর রজনীতে যখন সকলে ঘুমে অচেতন থাকে, তখন 
উঠিয়া নামায পড়া । অত:পর আল্লাহ্‌ পাক বলিলেন : যাহা ইচ্ছা, প্রার্থনা কর। আমি 
বলিলাম $ 
১৬৯৩০19১৫০৮] ২৯৪০1১৫১০]] ১১০1১৯1৪41০ ভা ৫01 
০০ ৯৩ ১৯ 4/:909 ০৪৮৯০ ০০ ১৯৪০ টি ২৮58 591 151 ভাপা ভা! 

dis dl Si ae এসি 


Contents 


৫৩২ তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থাৎ হে আল্লাহ্‌! তোমার নিকট আমি নেক কাজ করার মন্দ কাজ বর্জনের, 
মিসকীনদের ভালোবাসা এবং তোমার ক্ষমা ও দয়া প্রার্থনা করিতেছি। আরো প্রার্থনা 
করি যে, যখন তুমি কোন জাতিকে বিপদে ফেলিতে ইচ্ছা করিবে, তখন আমাকে 
নিরাপদে মৃত্যুদান করিও। আর তোমার কাছে তোমার ভালোবাসা, যে তোমাকে 
ভালোবাসে তাহার ভালোবাসা আর সেই আমলের ভালোবাসা প্রার্থনা করি, যাহা 
আমাকে তোমার প্রেমের নিকটে পৌছাইয়া দেয়। এই কাহিনী শুনিয়াই রাসূলুল্লাহ. সা) 
বলিলেন, ইহা ফ্ুব সত্য, তোমরা ইহা শিখিয়া রাখ । 

ইহা প্রসিদ্ধ স্তরের হাদীছ। যাহারা ইহাকে জাগ্রতাবস্থার কাহিনী আখ্যা দিয়াছেন, 
তাহারা ভুল করিয়াছেন। ইমাম তিরমিযী (র) হুবহু এই হাদীসটি জাহ্যাম ইব্‌ন 
আব্দুল্লাহ আল-য়ামামী এর সূত্রে বর্ণনা করাছেন এবং “হাসান সহীহ" বলিয়া মন্তব্য 
করিয়াছেন। আলোচ্য হাদীসে উর্ঘ জগতের যে বাদানুবাদের কথা বলা হইয়াছে তাহা 
কুরআনে উল্লেখিত বাদানুবাদ নয় । কুরআনে উল্লেখিত বাদানুবাদের ব্যাখ্যা নিন্যমোক্ত, 
আয়াতসমূহে প্রদান করা হইয়াছে। | 


০98 ৩৪1৬ SACL LIES) (VN) 


০৫:১4) 1225 € (859 95 75445589544 452519$ (YY) 


eS XIE (৮) 
০৫৫1 ০568 HEAL) § রা ($£) 


2৫০6৫, 42৩৫5644042 ৫6৮০) 
| GI rset 21 
oubus 48087 ০5০৫৫ EECA HEC (৭) 
So TNR (vv) 
১৯৪৮) (5৩ E55 (va) 


Contents 


সুরা সাদ ৫৩৩ 


০৫55 LL YEE G5 I0 (va) 


SER IIE (4) 


22 207% 


০-৪৬৮1৩৪% 22 dl (A\) 
এজি ০০৪ (AY) 


173902? 


০৫৮4৪ 285 BIG Yh (Ar) 
০816০ ঠ ১০০৫8 (At) 
92 BAe UG es Bs 9৫৬5 ৫54 (০) 


৭১. স্মরণ কর, তোমার প্রতিপালক ফিরিশতাদিগকে বলিয়াছিলেন, আমি 
মানুষ সৃষ্টি করিতেছি কদম হইতে, 

৭২. যখন আমি উহাকে সুষম করিব এবং উহাতে আমার রূহ সঞ্চার করিব, 
তখন তোমরা উহার প্রতি সিজদাবনত হইও। 

৭৩. তখন ফেরেশতারা সকলেই সিজদাবনত হইল- 

৭৪. কেবল ইবলীস ব্যতীত, সে অহংকার করিল এবং কাফিরদিগের অন্তর্ভুক্ত 
হইল । 

৭৫. তিনি বলিলেন, হে 'ইবলীস! আমি যাহাকে নিজ হাতে সৃষ্টি করিয়াছি 
তাহার প্রতি সিজদাবনত হইতে তোমাকে কিসে বাধা দিল? ভুমি কি তা 
প্রকাশ করিলে, না তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন? 

৭৬. সে বলিল, আমি উহা হইতে শ্রেষ্ট । আপনি আমাকে আন হইতে সৃষ্টি 
করিয়াছেন এবং উহাকে সৃষ্টি করিয়াছেন কর্দম হইতে। 

৭৭. তিনি বলিলেন, তুমি এখান হইতে বাহির হইয়া যাও, নিশ্চয়ই তুমি 
বিতাড়িত । 

৭৮. এবং তোমার উপর আমর লানত স্থায়ী হইবে, কর্মফল দিবস পর্যন্ত ৷ 


Contents 


৫৩৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


৭৯. সে বলিল, EUR লাগান বাসনা এর যয 
পুনরুথান দিবস পর্যন্ত । 

৮০. তিনি বলিলেন, তুমিও অবকাশ প্রাপ্তদিগের অন্তর্ভুক্ত হইলে- 

৮১. অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত । 
৮২. সে বলিল, আপনার ক্ষমতার শপথ, আমি উহাদিগের সকলকেই পথন্রষ্ট 

৮৩. তবে উহাদিগের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদিগকে নহে। 

৮৪. তিনি বলিলেন, তবে ইহাই সত্য আর আমি সত্যই বলি। 

৮৫. তোমার দ্বারা ও তোমার অনুসারীদিগের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করিবই। 


তাফসীর £ এই কাহিনীটি আল্লাহ পাক সূরা “বাকারা, সুরা আ'রাফ, সূরা হিজর, 
সূরা সুবহানা ও সূরা কাহফে এবং এই সুরায় উল্লেখ করিয়াছেন। ঘটনা হইল, আদম 
(আ)-কে সৃষ্টি করিবার পূর্বে আল্লাহ্‌ পাক ফেরেশতাদিগকে জানাইয়া দিলেন যে, তিনি 
কাদা মাটি দ্বারা একজন মানুষ সৃষ্টি করিতে যাইতেছেন। আর তাহাদিগকে আগেই 
আদেশ দিয়া রাখেন যে, যখন তাহার সৃষ্টির কাজ শেষ হইবে এবং সুষম করিয়া 
গড়িয়া তুলিবেন তখন যেন তাহারা আল্লাহ্র আদেশ পালনার্থে তাহাকে সম্মানসূচক 
সাজদাহ করে । অবশেষে ইবলীস ব্যতীত অন্য সকলেই এই আদেশ পালন করিল। 
ইবলীস ছিল জিন জাতির অন্তর্ভুক্ত । সে আল্লাহ্‌র আদেশ অমান্য করিয়া বসিল। আদম 
(আ- কে সাজদাহ করিল না এবং আল্লাহ্‌ পাকের সংগে যুক্তি-তর্কে লিপ্ত হইল আর 
দাবী করিয়া বসিল যে, সে আদম হইতে শ্রেষ্ঠ কারণ সে আগুনের হইতে তৈরি আর 
আদম তৈরি মাটি হইতে । আর তাহার ধারণায় আগুন মাটি হইতে উত্তম ৷ যুক্তি 
অনুযায়ী কাজ করিতে যাইয়া সে আল্লাহ্‌র বিরুদ্ধাচরণ করিয়া বসিল এবং তাহার 
অবাধ্য হইয়া গেল। ফলে আল্লাহ্‌ পাক তাহাকে নিব্জের রহমতের ঘর হইতে তাড়াইয়া 
দেন এবং তাহাকে ইবলীস নামে আখ্যায়িত করিয়া অপমানের সহিত আকাশ হইতে 
এই পৃথিবীতে নামাইয় দেন। তখন সে আন্মাহ্‌র কাছে কিয়ামত পর্যন্ত অবকাশ প্রার্থনা 
করে। আল্লাহ তাহার প্রার্থনা মঞ্জুর করে কিয়ামত পর্যন্ত তাহাকে অবকাশ দিয়াছেন । 
কারণ তিনি অত্যন্ত সহনশীল । কাউকেই তিনি তাহার অবাধ্যতার শাস্তি দানে তাড়াহুড়া 
করেন না। কিয়ামত পর্যন্ত অবকাশ পাইয়া এবং ধ্বংসের হাত হইতে নিরাপত্তা লাভ 
করিয়া এইবার ইবলীস অবাধ্য ও আল্লাহ্‌ দ্রোহিতাকে নিজের জীবনের মিশন বানাইয়া 
লইল এবং ঘোষণা করিল যে ..... ৫১৯১৪ আপনার ক্ষমতার শপথ! আপনার একনিষ্ঠ 


Contents 


সুরা সাদ ৫৩৫ 


রাড রান টা নিন করিয়া ছাড়িব। যেমন- অন্য আয়াতে 
আল্লাহ বলেন £ 

রানা ৬১4 158 43201 অর্থাৎ এই আপনি যাহাকে আমার উপর সম্মান 
দিলেন, অল্প সংখ্যক ব্যতীত তাহার বংশধরদের আর সকলকেই আমি পথচ্যুত করিয়া 
ছাড়িব। এই অল্প সংখ্যক কাহারা সেই সম্পর্কে অন্য আয়াতে আল্লাহ্‌ পাক বলেন ঃ 

চি 41 ০1 ৪১০ 9। অর্থাৎ আমার প্রকৃত বান্দাদের উপর তোমার কোনই 
ক্ষমতা চলিবেনা । অভিভাবক হিসাবে তোমার প্রতিপালকই যথেষ্ট। 

ররর 51 245 2405 013 আল্লাহ্‌ বলিলেন, তবে ইহাই সত্য, আর আমি 
হানি সানি) ভাবত সা! ভোর অন্যরা ই দানি আগার 
করিবই। 

মুজাহিদ রে) সহ একদল আলিম আলোচ্য আয়াতের প্রথম ৪৯11 -কে রফা দ্বারা 
পড়িয়াছেন। মুজহিদের মতে আয়াতের অর্থ হইল, আমি সত্য, বলিও সত্য। অন্য এক 
বর্ণনামতে তিনি ইহার অর্থ করেন, সত্য আমা হইতেই উৎসারিত আর আমি সত্যই 
বলি। অন্যদের মতে উভয় 41 কেই নসব দ্বারা পড়িতে হইবে । 

এ আয়াতের অনুরূপ অর্থে অন্যত্র আল্লাহ্‌ পাক বলেন ঃ 

48 ০ 0811 ৯ ৯৩4$ অর্থাৎ আমার সিদ্ধান্ত এই যে, আমি সকল 
মানব ও জিন দ্বারা জাহান্নাম পূর্ণ করিবই। অন্য আয়াতে বলেন ৪ 

4484 ১০৪ ৪) 003 অৰ্থাৎ আল্লাহ্‌ বলিলেন, যাও, মানুষের মধ্য হইতে 
যে তোমার অনুসরণ করিবে, জাহান্নামই হইল তাহার উপযুক্ত পুরস্কার । 


নি ৫৫1 28168 4১০ 4৫. 25 (AI) 
pie 3 ০) (AV) 
১9৫৩ SEALS (MA) 


৮৬. বল, আমি ইহার জন্য তোমাদিগের নিকট কোন প্রতিদান চাহিনা এবং 
যাহারা মিথ্যা দাবী করে, আমি তাহাদিগের অন্তর্ভুক্ত নহি। 

৮৭. ইহাতো বিশ্ব জগতের জন্য উপদেশ মাত্র । 

৮৮. উহার সংবাদ তোমরা অবশ্যই জানিবে কিয়ৎকাল পরে । 


Contents 


৫৩৬ . তাফসীরে ইব্ন কাছীর 


তাফসীর ঃ এইখানে আল্লাহ তা'আলা বলিতেছেন £ হে মুহাম্মদ । আপনি 
মুশরিকদিগকে বলিয়া দিন যে, এই দ্বীন প্রচার ও সদুপদেশের বিনিময়ে তোমাদিগের 
নিকট আমি পার্থিব কোন প্রতিদান চাহিনা। আর আল্লাহ্‌ আমাকে যে আদেশ প্রদান 
করেন, আমি কেবল তাহাই পালন করি। কোন প্রকার বাড়াবাড়ি বা অতিরঞ্জন আমি 
করিনা । আল্লাহ্‌ যাহা আদেশ করেন তদপেক্ষা বেশীও করিতে চাহিনা এবং কমও 
করিনা । এই কাজের বিনিময়ে আমি চাই শুধু আল্লাহ্‌র সন্তোষ ও পরকাল । 

সুফয়ান ছাওরী (র) মাসরূক (রা) হইতে বর্ণনা করেন যে, মাসরূক (রা) বলেন : 
আমরা একদিন আব্দুল্লাহ ইবন মাসউদ (রা)-এর কাছে উপস্থিত ছিলাম । উপদেশ 

₹গে তিনি বলিলেন, হে লোক সকল! কাহারো কিছু জানা থাকিলে তা বলা উচিত 
আর জানা না থাকিলে একথা বলা উচিত যে, আল্লাহ্‌ ভালো জানেন । কারণ অজানা 
বিষয়ে এ বলা যে, ‘আল্লাহ্‌ ভালো জানেন’; ইলমেরই অন্তর্ভুক্ত ! কেননা আল্লাহ্‌ পাক 
নবী করীম (সা) কে বলিয়াছেন ৪ 

০১৮1] ১8381 ৮১৩ ral <1 5 অর্থাৎ এই কুরআন জিন ও 

মানব জাতির সকল যুকাল্লাফের জন্য উপদেশ। ইহা ইবৃন আব্বাসের কৃত অর্থ । 

ইবন আবূ হাতিম রে), ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস 
(রা) আলোচ্য আয়াতের ১711 এর অর্থ করেন জিন ও মানব জাতি । এ মর্মে 
আরো কয়েকটি আয়াত আছে যেমন- 

&1০-৪ 1০ ৮4০২ অর্থাৎ এই কুরআন অবতীর্ণ করিয়াছি। উদ্দেশ্য, ইহা দ্বারা 
তোমাদিগকে এবং যাহাদের কাছে ইহার আহ্বান পৌছে, তাহাদেরকে সতর্ক করা । 

১১০০3031103 ২ ১1১৯১ ১০ 23১৯৫ ০০৩ যে ইহা অস্বীকার করিবে জাহান্নামই 
তাহার শেষ পরিণতি । 

১৫৯ ১৮:৮১ ০৯৪৫9 অর্থাৎ অদূর ভবিষ্যতে তোমরা অবশ্যই ইহার সংবাদ 

সত্যতা জানিতে পারিবে । 


০৮9৮5 


বলেন, (৯৯৭০৮ রা rl 

মৃত্যুবরণ করিল, বলিতে গেলে তাহার কিয়ামত শুরু হইয়া গেল। এই আয়াতের 
ব্যাখ্যায় কাতাদাহ বলেন, হাসান (র) বলিয়াছেন, হে আদম সন্তান! মৃত্যুর সময় 
তোমার নিকট নিশ্চিত সংবাদ আসিয়া যাইবে । 


॥ সূরা সাদ-এর তাফসীর সমাপ্ত ॥ 


Contents 


৭৫ আয়াত, ৮ রুকু, মক্কী 
রি ৫ les > e 


ইমাম নাসায়ী (র) ....হযরত আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়িশা (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর অবস্থা এই ছিল যে, তিনি রোযা রাখা শুরু করিলে 
আমাদের মনে হইত যে, আর বুঝি তিনি রোযা রাখা বন্ধ করিবেন না। আবার বন্ধ 
করিয়া দিলে আমাদের মনে হইত, আর বুঝি রোযা রাখিবেন না । তিনি প্রত্যেক রাত্রে 
সূরা বনী ইসরাইল ও সুরা যুমার পাঠ করিতেন। 


০7:৭1 0 ০৮৩ 0১ 


£ a 22 ৫) LEE EAL ১55) ৫5 ভে, (1) 
09) 


বাগ 9 2 254৫ 5 এ) ৫ S929 ৬৫ & ৬৫৫ 
“এর 93০ উর 8%5 ১ ৫304৯: 0) 
33200140631654/%1 45859785 


sd ese 


01১৫ রি ' 
০952 3%402 ৫৬৫৬ MG) ১০৪ 


হবৃন কাছীর---৬৮ (৯ম) 


Contents 


02 oy ৫ 


১. এই কিতাব অবতীর্ণ পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহ্র নিকট হইতে । 

২. আমি তোমার নিকট এই কিতাব যথাযথভাবে অবতীর্ণ করিয়াছি। সুতরাং 
আল্লাহ্‌র ইবাদত কর, তাহার আনুগত্যে বিশুদ্ধচিত্ত হইয়া । 

৩. জানিয়া রাখ, অবিমিশ্র আনুগত্য আল্লাহরই প্রাপ্য । যাহারা আল্লাহ্‌র 
পরিবর্তে অন্যকে অভিভাবকরূপে গ্রহণ করে তাহারা বলে, আমরা তো ইহাদিগকে 
পূজা এই জন্যই করি যে, ইহারা আমাদিগকে আল্লাহ্র সান্নিধ্যে আনিয়া দিবে। 
উহারা যে বিষয়ে নিজদিগের মধ্যে মতভেদ করিতেছে আল্লাহ্‌ তাহার ফয়সালা 
করিয়া দিবেন। যে মিথ্যাবাদী ও কাফির, আল্লাহ্‌ তাহাকে সৎপথে পরিচালিত 
করেন না। 

৪. আল্লাহ্‌ সন্তান গ্রহণ করিতে ইচ্ছা করিলে তিনি তাহার সৃষ্টির মধ্যে যাহাকে 
ইচ্ছা মনোনীত করিতে পারিতেন। পবিত্র ও মহান তিনি । তিনি আল্লাহ্‌ এক, প্রবল 
পরাক্রমশালী । 

তাফসীর ঃ আল্লাহ্‌ পাক সংবাদ দিতেছেন যে, এই কুরআন তাহারই নিকট হইতে 
অবতীর্ণ । ইহা সত্য ও নির্ভুল । ইহাতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নাই। যেমন 
কুরআনের এক স্থানে তিনি বলেন ঃ ্‌ 


পা রি, 5 ০ ৫ ॥ " ০ প ৪০6 রে Lalla TLL 
14 ১১০৫০ 


অর্থাৎ ইহা জগতসমূহের প্রতিপালকের অবতীর্ণ ইহা রূহুল আমীন তোমার 
অন্তরে অবতরণ করিয়াছে, যাহাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভূক্ত হও, স্পষ্ট আরবী 
ভাবায় । 


অন্য আয়াতে বলেন £ 
2 
নিশ্চয় ইহা মহান কিতাব । বাতিল ইহার কাছে আসিতে পারে না । সম্মুখ থেকেও. 
না, পিছন হইতেও না। ইহা প্রজ্ঞাময় প্রশংসার সত্তার নিকট হইতে অবতীর্ণ । 


Contents 


সূরা যুমার ৫৩৯ 


আর এইখানে বলিয়াছেন 8৪ 1 3511 42) 

অর্থাৎ এই কিতাব তথা কুরআন আল্লাহ্‌ পাকের নিকট হইতে অবতীর্ণ, যিনি 
পরাক্রমশালী এবং কথায়, কাজে, বিধান দানে ও সিদ্ধান্তে প্রজ্ঞাময় । 

15৭1 এ: 1512 09 অর্থাৎ আমি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিয়াছি। 
সুতরাং তুমি এক আল্লাহ্‌র ইবাদত কর, যাহার কোন শরীক নাই। সৃষ্টি জগতকে 
তাহার প্রতি আহ্বান কর এবং তাহাদিগকে জানাইয়া দাও .যে, একমাত্র তিনি ব্যতীত 
আর কেউ ইবাদতের উপযুক্ত নহে; তাহার কোন অংশীদার ও সমকক্ষ নাই । তাই 
আল্লাহ্‌ পাক বলেন, উ। ১41 < 9 অর্থাৎ তিনি শুধু সেই আমলই গ্রহণ করেন, 
যাহা একনিষ্ভাবে কেবলমাত্র তাহারই সন্তুষ্টি লাভের জন্য করা হয়। | «| %1 এই 
আয়াতের ব্যাখ্যায় কাতাদাহ (র) বলেন, এর অর্থ এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ্‌ ছাড়া 
কোন ইলাহ নাই। 


অত:পর আল্লাহ্‌ পাক মূর্তি পূজারী মুশরিকদের সম্পর্কে বলেন যে, তাহারা বলে ঃ 
80410 ০01 0008 41 75৮৮505 

আমরা তো ইহাদিগের পূজা এই জন্য করি যে, ইহারা আমাদিগকে আল্লাহ্‌র 
সান্নিধ্যে আনিয়া দিবে। 

অর্থাৎ মুশরিকরা তাহাদিগের ধারণা অনুযায়ী নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের মূর্তি প্রস্তুত 
করিয়া এসব মূর্তিসমূৃহকে পূজা করিতে শুরু করিয়া দেয় এবং এই মূর্তিপূজাকেই 
ফেরেশতাদের উপাসনা বলিয়া বিশ্বাস করে । উদ্দেশ্য, সাহায্য-সহযোগিতা, জীবিকা ও 
দুনিয়ার অন্যান্য প্রয়োজনে তাহারা আল্লাহ্র কাছে সুপারিশ করিবে । আর পরকাল ও . 
পুনরুথানকে তাহারা বিশ্বাসই করে না। 

কাতাদাহ, সুদ্দী ও মালিক (র) যায়েদ ইব্‌ন আসলাম ও ইব্‌ন যায়েদ (রা) হইতে 
বর্ণনা করেন যে, ৯1 ১821 অর্থ, যেন তাহারা আমাদের জন্য সুপারিশ করে এবং 
আমাদিগকে আল্লাহ্‌র সান্নিধ্যে আনিয়া দেয়। এই জন্যই তাহারা জাহিলী যুগে হজ্জ 
করিতে যাইয়া তালবিয়ায় বলিত, 12555158155 1৫১১5 খি। 1 এ ১১9 এসএ 
_ 15 বলা বাহুল্য যে, মুশরিকরা আবহমান কাল হইতেই আল্লাহ্‌র সঙ্গে এই শরীক 
স্থাপন করিয়া আসিতেছিল এবং যুগে যুগে বহু নবী আসিয়া উহার প্রতিবাদ করিয়া 
আল্লাহ্র একত্ব প্রচার করিয়াছেন । অংশীদারিত্ব এ ধারণাটি সম্পূর্ণ মুশরিকদের মন 
গড়া ও কল্পনা প্রসৃত। আল্লাহ্‌ পাকের ইহাতে বিন্দুমাত্রও সমর্থন ছিল না। বরং, তিনি 
কঠোরভাবে ইহা নিষেধ করিয়া দিয়াছেন। যেমন একস্থানে তিনি বলেন £ 


“08 9 


- ০০০11 silyl ১,০১1 Ys Cl YE [2553 4৪19 


Contents 


৫৪০ তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থাৎ নিশ্চয় আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠাইয়াছি। তাহাদের দাওয়াত 
ছিল যে, তোমরা আল্লাহ্র দাসত্ব কর এবং তাগুতকে বর্জন করিয়া চল। 


অন্য আয়াতে তিনি বলেন ঃ 

৮০০05 গা | নাও 8 48 ১541 4০ ১০ 155 ১০ 02171 02 

অর্থাৎ আমি তোমার পূর্বে যত নবী পাঠাইয়াছিলাম তাহাদের সকলের কাছেই 
আমি এ প্রত্যাদেশ করিতাম যে, আমি ছাড়া কোন ইলাহ নাই। অতএব তোমরা 
আমারই ইবাদত কর। 

আবার তিনি ইহাও জানাইয়া দিয়াছেন যে, রা তৰহানকদরল 
নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা এবং আরো যাহারা আছে সকলেই তাহার আজ্ঞাবহ, অনুগত 
দাস। তিনি তাহাদের যাহাকে যাহার জন্য সুপারিশ করিবার অনুমতি দিবেন সে তাহার 
জন্য ব্যতীত অন্য কেউ কাহারো জন্য সুপারিশ করিবার অধিকার রাখে না॥ 

01551 411 19১৮, %$ অতএব তোমরা আল্লাহ্‌র জন্য শরীক স্থাপন করিও না! 
তিনি ইহা হইতে অনেক উৰ্দ্ধে। 

১৬৯১৯৫4257১ (১৪45১১২১211 01 উহারা যে বিষয়ে নিজদিগের 
মধ্যে মতভেদ করিতেছে, আল্লাহ উহার ফয়সালা করিয়া দিবেন। 

অর্থাৎ কিয়ামত দিবসে আল্লাহ্‌ তা'আলা সমগ্র সৃষ্টির মাঝে মীমাংসা করিয়া দিবেন 
এবং প্রত্যেককে আপন আপন কর্মের পুরষ্কার দান করিবেন। 


এক আয়াতে আল্লাহ্‌ পাক বলেন £ 


রশ 


টিটি োরােলা রা ১143: সর lied CEE 

অর্থাৎ সেইদিন আমি উহাদিগের সকলকে একত্রিত করিব। অত:পর 
বলিবে, আমরা আপনার পবিত্রতা জ্ঞাপন করিতেছি। আপনি আমাদিণের 
অভিভাবক-তাহারা নহে। তাহারা তো বরং জিনের উপাসনা করিত। তাহাদের 
A OR ত রযা 

LUA Lk 25 24৮3 201 | যে মিথ্যাবাদী ও কাফির, আল্লাহ্‌ তাহাকে 
সৎ পথে পরিচালিত করেন না'। অর্থাৎ যে মিথ্যা পথে পরিচালিত হইতে ও আল্লাহ্র 
নামে মিথ্যা রচনা করিতে চায় এবং যাহার অন্তর আল্লাহ্‌ পাকের নিদর্শনাবলী ও 
প্রমাণাদি অস্বীকার করে, আল্লাহ্‌ তাহাকে হিদায়াতের পথ দেখান না। 


Contents 


সূরা যুমার Vl ৫৪১ 


অত:পর আল্লাহ্‌ তা'আলা ফেরেশতাদের তাহার সন্তান হওয়ার ব্যাপারে মূর্খ 
মুশরিকদের এবং হযরত ঈসা ও ইয়াকুব (আ)- গা নিসা ইসা ক 
গরাগারারির নানা গা বনি বল: 


SSE ট 11505555028 9001 
আল্লাহ্‌ সন্তান গ্রহণ করিতে চাহিলে তিনি তাহার সৃষ্টির মধ্যে যাহাকে ইচ্ছা 
মনোনীত করিতে পারিতেন। 

অর্থাৎ আল্লাহ পাকের কোন সন্তান নাই। এই ব্যাপারে মুশরিক ও ইয়াহুদী 
নাসারাদের ধারণা সম্পূর্ণ মিথ্যা ও অবাস্তব । 

481 ৮৮1 201 2৯:22 অর্থাৎ সন্তান গ্রহণ হইতে তিনি সম্পূৰ্ণ পবিত্ৰ । 
কারণ, তিনি এক সৃষ্টির সব কিছুই তাহার মুখাপেক্ষী |. তিনি কাহারো মুখাপেক্ষী 
নহেন। তিনি প্রবল পরাক্রমশালী ৷ সব কিছুই তাহার পদানত ও করতলগত । সুতরাং 
সত্যদ্রোহী এই যালিমরা যাহা বলে তাহা হইতে তিনি সম্পূর্ণ পবিত্র । 


77১55৩0৫405 ০৩৬৪ ১৯১:৩। BE. (°) 


STINKS SINNED 
০080 2? রিং 


রাও তে সে 62 রী 5 2৫ 2 এ ১৫৮1৫ 
রর ১০১৬ ৫৮2 2৮129 ৫ (1) 
৭৮৩০ ০৫৮৫ 55223532492 


টি 
গু 


AG. ALN fh Gb 6 Ge 


tr হৰৰ 
০৫৮ ৪০৬ 

৫. তিনি যথাযথভাবে আকাশমণ্লী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন। তিনি রাত্রি 
দ্বারা দিবসকে আচ্ছাদিত করেন এবং রাত্রিকে আচ্ছাদিত করেন দিবস ছারা । সূর্য ও 
চন্দ্রকে তিনি করিয়াছেন নিয়মাধীন । প্রত্যেকেই পরিক্রমণ করে এক নির্দিষ্ট কাল 
পর্যন্ত । জানিয়া রাখ, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল । 

৬. তিনি তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন একই ব্যক্তি হইতে । অতঃপর তিনি 
তাহা হইতে তাহার সঙ্গীনি সৃষ্টি করিয়াছেন। তিনি তোমাদিগকে দিয়াছেন আট 


Contents 


৫৪২ তাফসীরে ইব্ন কাছীর 


প্রকার আন‘আম ৷ তিনি তোমাদিগকে তোমাদিগের মাতৃগর্ভে ত্রিবিধ অন্ধকারে 
পর্যায়ক্রমে সৃষ্টি করিয়াছেন। তিনিই আল্লাহ, তোমাদিগের প্রতিপালক । 
সার্বভৌমত্ব তাহারই, তিনি ব্যতীত কোন ইলাহ নাই । অতএব তোমরা মুখ 
ফিরাইয়া কোথায় চলিয়াছ ? 

তাফসীর £ আলোচ্য আয়াতে আল্লাহ্‌ পাক জানাইয়া দিতেছেন যে, তিনি 
আকাশমগুলী, পৃথিবী ও তন্বধ্যস্থ যাবতীয় বস্তুর সৃষ্টিকর্তা এবং তিনিহি ইহার অধিপতি 
ও সর্বময় ক্ষমতার অধিকারী । রাত-দিনের পরিবর্তন তাহারই কীর্তি । 

১5171 এ 04] ১৮৫29১৮৫খ। ৮15 ০২41 ১8৫: অর্থাৎ রাত-দিন তাহারই 
নিয়মাধীনে পর্যায়ক্রমে আগমণ-নির্গমন করিতেছে । একে. অপরকে দ্রুত অনুগমন 
করিতে যাইয়া ক্লান্ত হইয়া পড়ে না। ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ, কাতাদাহ, সুদ্দী 
() প্রমুখ হইতে আলোচ্য আয়াতের এইরপ ব্যাখ্যা পাওয়া যায়। 

EE LS A অর্থাৎ সূর্য ও চন্ত্রকে তিনি 
নিয়মাধীন করিয়া দিয়াছেন। প্রত্যেকেই এক নির্দিষ্ট কাল পর্যন্ত পরিক্রম করিয়া 
চলিয়াছে; অতঃপর কিয়ামতের দিন উহার সমাপ্তি ঘটিবে। এই নির্দিষ্ট কাল সম্পর্কে 
আল্লাহ্‌ পাক পুরাপুরি অবগত রহিয়াছেন। 

8 91 ১:১এা। 3৯ %1 অর্থাৎ এতসব মর্যাদা, শ্রেষ্ঠতৃ. এবং বড়তৃ সত্বেও কেহ 

অপরাধ করিয়া কায়মনোবাক্যে তাওবা করিলে তিনি তাহাকে ক্ষম! কলিয়া দেন। 


es Pole a রর রা বাসা SHA 
তাহা হইতে তাহার সঙ্গীনি তথা হাওয়া সি হী না বলিস এক 
আয়াতে তিনি বলেন ঃ 


গলা are কা ডি 


০05০ 2758 
অর্থাৎ হে মানব জাতি! তোমরা ভয় কর তোমাদের সেই রবকে যিনি তোমাদিগকে 
একই ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন। অতঃপর তাহা হইতে তাহার সংগীনি সৃষ্টি 
করিয়াছেন এবং উহাদের হইতে বিস্তার করিয়াছেন অনেক পুরুষ ও নারী । 
000122087৮2 ৮91419১5 অর্থাৎ তিনি তোমাদিগের জন্য আট 
প্রকার আন“আম তথা রোমন্থনকারী গবাদী পঞ্ডু সৃষ্টি করিয়াছেন। এই আট প্রকার 
আন“আম কি কি, তাহা সূরা আন“আমে উল্লেখ করা হইয়াছে যে, মেষ দুইটি, ছাগল 
দুইটি, উট দুইটি ও গরু দুইটি । 


Contents 


সূরা যুমার ৫৪৩ 


HU oy A ERS অর্থাৎ আল্লাহ্‌ তোমাদিগকে তোমাদিগের 
মাতৃগর্ভে পর্যায়ক্রমে গঠন দান করিয়াছেন। একজন মানুষের গঠন প্রণালী হইল প্রথমে 
হয় বীর্য; অত:পর জমাট রক্ত, তাহার পর এক টুকরা গোশত । অত:পর গোশত, 
হাড্ডি, মাংসপেশী ও শিরা সৃষ্টি হয়। এরপর আত্মা সঞ্চার করিবার পর একটি পূর্ণ 


মানবাকৃতি ধারণ করে। 
০:৮1 ০০৭ Li উত্তম সৃষ্টিকারী আল্লাহ্‌ কতই না মহান। 

৬1০৮1 ৬৪ তিন অন্ধকারে__অর্থাৎ জরায়ুর অন্ধকার, সন্তানের গায়ে 
জড়ানো পাতলা আবরণের অন্ধকার ও পেটের অন্ধকার । ইব্‌ন আব্বাস রো), মুজাহিদ, 
ইকরিমা, আবু মালিক, যাহ্হাক, কাতাদাহ, সুদ্দী ও ইব্ন যায়দ (র) তিন অন্ধকারের 
এইরূপ ব্যাখ্যা করিয়াছেন। 

£4, 2% 1/5 অৰ্থাৎ এই যে যিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও তনাধ্যস্থবস্তুরাজি 
সৃষ্টি করিয়াছেন এবং সৃজন করিয়াছেন তোমাদিগকে ও তোমাদিগের পিতৃ পুরুষকে, 
তিনি তোমাদের রব, তিনিই সার্বভৌমত্বের একচ্ছত্র অধিপতি । 


? 541 211 অর্থাৎ তিনি ব্যতীত কোন ইলাহ নাই। তিনি ছাড়া অন্য কাহারো 
দাসত্ব করা যায় না এবং তিনি এক, তাহার কোন শরীক নাই। 

$ 25:০5 38 অর্থাৎ এতদসত্রেও কি করিয়া তোমরা তাহার সঙ্গে অন্যের 
দাসত্ব কর? তোমরা কোথায় ছুটিয়া চলিয়াছ? 


SANK) SIG ০6 65 41 8$160) (৮ 

TS Bast 0s $255 IE VG LES ys ES) রে 
০১১৩০ ৩৩৬১০ 251,62৮ ৫ 

15) 2১90) ৩৫ 26৬০ ১০ 9০%51290) 

পা) 0520:5554025698৬ ও 5৪ এ ধু 

৩5 46083464১84 25 ০১৮৭১৯০১৪৯4 
০৫ 5৫ 


Contents 


৫৪8 তাফসীরে ইব্ন কাছীর 


৭. তোমরা অকৃতজ্ঞ হইলে আল্লাহ তোমাদিগের মুখাপেক্ষী নহেন। তিনি 
তাহার বান্দাদিগের অকৃতজ্ঞতা পছন্দ করেন না। যদি তোমরা কৃতজ্ঞ হও; তিনি 
তোমাদিগের জন্য ইহাই পছন্দ করেন। একের ভার অন্যে বহন করিবে না। 
অত:পর তোমাদিগের প্রতিপালকের নিকট তোমাদিগের প্রত্যাবর্তন এবং তোমরা 
যাহা করিতে তিনি তোমাদিগকে তাহা অবগত করাইবেন । অন্তরে যাহা আছে তিনি 
তাহা সম্যক অবগত । 

৮. মানুষকে যখন দুঃখ-দৈন্য স্পর্শ করে.তখন সে একনিষ্ভাবে তাহার 
প্রতিপালককে ডাকে; পরে যখন তিনি তাহার প্রতি অনুগ্রহ করেন তখন সে বিস্মৃত 
হইয়া যায়, তাহার পূর্বে যাহার জন্য সে ডাকিয়াছিল তাহাকে এবং সে আল্লাহ্‌র 
সমকক্ষ দাড় করায় অপরকে তাহার পথ হইতে বিভ্রান্ত করিবার জন্য । বল, 
কুফরীর জীবন অবস্থায় তুমি কিছুকাল উপভোগ করিয়া লও। বস্তৃত তুমি 
জাহান্নামীদিগের অন্যতম ৷ 

তাফসীর $ এইখানে আল্লাহ্‌ তা'আলা নিজের সম্পর্কে বলিতেছেন যে, তিনি সৃষ্টির 
কাহারো প্রতি মুখাপেক্ষী নহেন। যেমন হযরত মুসা আ) বলিয়াছিলেন ৪ 

51170825777 28187 
অর্থাৎ তোমরা এবং জগতের সকলে মিলিয়া যদি কুফরী কর, তেবুও তাহার কোন 
ক্ষতি হইবার নহে) আল্লাহ্‌ সম্পূর্ণ অমুখাপেক্ষী ও প্রশংসার 

সহীহ মুসলিমে আছে যে, আল্লাহ্‌ বলেন ঃ “হে আমার বান্দাগণ! পূর্ব-পর , জিন ও 
ইনসান নির্বিশেষে যদি তোমরা সকলেই আমার চরম অবাধ্য হইয়া যাও; তাহাতে 
আমার রাজতে সামান্য ক্রটিও দেখা দিবে না।” 

১৪৫| ১১০] ৮+০৮:৪$ অর্থাৎ আল্লাহ্‌ বান্দার জন্য অকৃতজ্ঞতা পছন্দও করেন 
না, ইহার আদেশও করেন না। 

14521 নিও দাধ ভোমরা কর হাল সারি এ গাহগ কার 
এবং তোমাদের প্রতি ভাহার অনুধহ বাড়াই দেন। | 

EEE NEF অর্থাৎ একের পাপের ভার অন্যে বহন করিবে না। 

প্রত্যেকেই আপন আপন কর্মের জন্য জিজ্ঞাসিত হইবে। 

| ২ ১০০৮1 অর্থাৎ একদিন তোমাদিগকে তোমাদিগের 
প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করিতে হইবে । সেইদিন তিনি তোমাদিগকে 
তোমাদিগের সকল কৃতকর্ম সম্পর্কে অবহিত করিবেন। কোন কিছুই তাহার কাছে 
গোপন নয়। তিনি গোপন-প্রকাশ্য সবকিছু সম্পর্কেই সম্যক অবহিত। 


Contents 


সূরা যুমার ৫৪৫ 


dl বি 31 অর্থাৎ মানুষের চরিত্র এই যে, 
বিপদে পড়িলে তাহারা চিন্তিত হইয়া একনিষ্ঠভাবে আল্লাহ্র কাছে সাহায্য প্রার্থনা করে 
এবং বিপদ হইতে উদ্ধার করিয়া দিলে পরে সব ভুলিয়া যায়। যেমন, একস্থানে আল্লাহ্‌ 
পাক বলেন £ ্‌ 
১111 4 (-15512181 Cel aS sl A EE PE ess 913 

1১১8৫০0০5২1 9৫91১-৯5। 

অর্থাৎ সমুদ্বে বিপদে পড়িলে তোমরা আল্লাহ্‌কে ছাড়া সবাইকে ভুলিয়া যাও আর 

তিনি উদ্ধার করিয়া কুলে আনিয়া দেওয়ার পর তাহার হইতে মুখ ফিরাইয়া লও। 
ই গাগা না সারিকার | 


চার কর ডাগর রর বার তখন সে ইতিপূর্বে যাহাকে 
ডাকিয়াছিল তাহাকে ভুলিয়া যায়। অর্থাৎ বিপদমুক্ত হইয়া স্বাচ্ছন্দ্য 'লাভ- করিলে এ 
আবেদন-নিবেদন আর আকুতি-মিনতির কথা ভুলিয়া যায়। যেমন, এক আয়াতে 
আল্লাহ পাক বলেন ৪ | 
Me MLA CU eli i oid GL al GL ০০529 


৮6201৮6০522 


7১৮০5110555 9৫ ১০০০ 

অর্থাৎ মানুষকে যখন দুঃখ-দৈন্য স্পর্শ করে তখন সে শুইয়া, বসিয়া, দাড়াইয়া 

আমাকে আহ্বান করে। অত:পর যখন আমি তাহার বিপদ দূর করিয়া দেই; তখন 
তাহার অবস্থা হয় যেন বিপদে পড়িয়া সে আমাকে ডাকেই নাই । 

212১, ১০445031981 410 58 অর্থাৎ সুখের দিনে আল্লাহ্‌র সঙ্গে শরীক ও. 

অংশীদার স্থাপন করিতে শুরু করিয়া দেয়। এই মানুষের নীতি। 

Ul lol be BASU IAS ii UY অর্থাৎ হে রাসূল! আপনি এই 
চরিত্রের লোকদিগকে বলিয়া দিন যে, কুফরীর জীবন অবস্থায় তোমরা কিছুকাল ভোগ 
করিয়া লও । বস্তুত তুমি জাহান্নামীদিগের অন্যতম । উল্লেখ্য যে, কঠোর হুমকি স্বরূপ ' 
আল্লাহ্‌ পাক এই কথাটি বলিয়াছেন । যেমন এক আয়াতে তিনি বলেন ৪. 


১ ৮৮৫ ১:৮০ 1১ 25০15 অর্থাৎ তুমি বল, তোমরা ভোগ করিয়া 
লও । অবশেষে একদিন তোমাদিগকে জাহান্নামে যাইতেই হইবৈ। 


ইব্‌ন কাছীর__৬৯ (৯ম) 


Contents 


৫৪৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন ঃ 
OCD SL TS রজনী 
শাস্তি ভোগ করিতে বাধ্য করিব । 


1887585344৩ CBI SE? EY রঃ 
ওএস THOS 40৬ 2 


€ 24 515 4৫ পি বর্ণ [৫ 
০০৫ 525555) 

৯. যে ব্যক্তি রাত্রির বিভিন্ন যামে সিজদাবনত হইয়া ও দীড়াইয়া আনুগত্য 
প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং প্রতিপালকের অনুগ্রহ প্রত্যাশা করে, সে 
কি তাহার সমান, যে তাহা করে না? বল, যাহারা জানে এবং যাহারা জানে না, 
তাহারা কি সমান? বোধশক্তি সম্পন্ন লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে। 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন, যে ব্যক্তি রাত্রির বিভিন্ন সময়ে 
সিজদাবনত হইয়া ও দাঁড়াইয়া তাহার আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে 
এবং স্বীয় রবের রহমতের আশা রাখে, সে ব্যক্তি এ ব্যক্তির মত নয়, যে আল্লাহ্র সঙ্গে 
শরীক স্থাপন করে। এই শ্রেণীর লোক আল্লাহ্‌র কাছে সমান নয়। যেমন এক আয়াতে 
আল্লাহ্‌ পাক বলেন ঃ 
ALL LUNG Cl ০০ 25155224885 54142 SS Ln Lt] 

অর্থাৎ তাহারা সমান নয়। আহলে কিতাবদের এক দল লোক এমন আছে, যাহারা 
সিজদাবনত হইয়া রাত্রির বিভিন্ন সময়ে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করে। আর 
এইখানে আল্লাহ বলেন £ 15181211111 210140055১৭ 

অর্থাৎ, রানার 

এই আয়াত দ্বায়া একদল আলিম প্রমাণ করেন যে, ১; ool mt aioe Tre 
রা রাস এ পা 11 অর্থ 
দাড়ানো । ছাওরী (র) ... . ইব্‌ন মাসউদ (রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ ' 
(রা) বলেন ঃ 3] অর্থ 1১11 অর্থাৎ আল্লাহ্‌ ও তাহার রাসূলের অনুগত । 

ইব্‌ন আব্বাস (রা), হাসান, সুদ্দী ও ইব্‌ন যায়দ (রে) বলেন, 0:01 22 অর্থ 
রাতের শুরু মধ্যম ও শেষ অংশ । ছাওরী (র) মানসূর (র) হইতে বর্ণনা করেন যে, 


Contents 


সূরা যুমার ৫৪৭ 


মানসূর বলেন, আমাদের জানা মতে /0| 20 অর্থ মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়। 
জামা ওকাতাদাহ তি) বালে 24119 অর্থ রাতের শুরু, শেষ ও মধ্যম সময় ৷ 

439 8০৯১ a Yi ১৯ অর্থাৎ আখিরাতের ভয় .ও আল্লাহ্‌র রহমতের আশা 
লইয়া ইবাদত করে। বলা বাহুল্য যে, ইবাদতে আশা ও ভয় দুইটিই পাশাপাশি থাকা 
অপরিহার্য । তবে জীবদ্দশায় ভয়-ই প্রবল থাকা চাই এবং অন্তিমকালে আশাই শ্রেয়। 

ইমাম আবৃদ ইবৃন হুমাইদ (র) .... হযরত আনাস (রা) হইতে তাহার মুসনাদে 
বর্ণনা করিয়াছেন যে, আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন এক মুমূর্ষ ব্যক্তিকে 
দেখিতে যাইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন ঃ তোমার মনের অবস্থা এখন কিরূপ? 
লোকটি বলিল, আমি এখন ভয় ও আশার মাঝে বিরাজ করিতেছি। শুনিয়া রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিলেন £ যাহার অন্তরে এই দুইটি ভাবের সমাবেশ ঘটে আল্লাহ্‌ তাহার আশা 
পুরণ করেন ও ভয় হইতে তাহাকে মুক্তি দান করেন। এই হাদীসটি তিরমিযী, নাসায়ী 
ও ইব্‌ন মাজা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবু হাতিম (র) .... ইয়াহইয়া আল বান্ধা হইতে বর্ণনা করেন যে, 
ইয়াহইয়া আল-বান্কা বলেন যে, তিনি শুনিতে পাইয়াছেন যে, হযরত ইবৃন উমর 
একদিন 1 ৬১5 ১ ১-৮ এই আয়াতটি পাঠ করিয়া বলিলেন, এইখানে হযরত 
উসমান (রা) এর কথা বলা হইয়াছে। উল্লেখ্য যে, হযরত উসমান (রো) রাত্রে অধিক 
নামায পড়িতেন ও কুরআন তিলাওয়াত করিতেন। এমন কি কখনো কখনো এক 
রাকাতে পুরা কুরআন .পড়িয়া ফেলিতেন। যেমন হযরত আবু ওবায়দা (রা) হইতে 
এইরূপ বর্ণনা পাওয়া যায়। 

ইমাম আহমদ রে) .. .তামীম আদ-দারী (রা) হইতে বর্ণনা করেন যে, তামীম 
দারী (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ কেহ কোন রাত্রে কুরআনের এক শত 
আয়াত পাঠ করিলে তাহাকে গোটা রাত্রির ইবাদতের সওয়াব দেওয়া হয়! 

০৮150 5516 25155 95৮1 2১5: ৫55 বল, যাহারা জানে ও যাহারা 
জানে না তাহারা কি সমান? তাহারা আর যাহারা আল্লাহ্‌র সঙ্গে শরীক স্থাপন করে 
তাহারা সমান নয়। 

SLi 519 ০8555 12%1 অর্থাৎ যাহাদের বিবেক ও বোধশক্তি আছে, কেবল 
সি EET 


৮৮৮ ১9৮৮ 00255০307) 
০১৪) 15624 41 রর যঃ জা 


3) pes 1 


৮০ 2! 


Contents 


৫৪৮ ECE RTT 
SGN Uses dn Leff ৫৬2 25৫5 (0) 
0G Hos ey +? ১:91 ( (১) 


১০. বল, হে আমার মু'মিন বান্দাগণ! তোমরা তোমাদিগের প্রতিপালককে ভয় 
কর। যাহারা এই দুনিয়াতে কল্যাণকর কাজ করে তাহাদিগের জন্য আছে কল্যাণ । 
প্রশস্ত আল্লাহ্‌র পৃথিবী । ধৈর্যশীলদিগকে তো অপরিমিত পুরষ্কার দেওয়া হইবে। 

১১. বল, আমি আদিষ্ট হইয়াছি, আল্লাহ্র আনুগত্যে একনিষ্ঠ হইয়া তাহার 
ইবাদত করিতে; 

১২. আর আদিষ্ট হইয়াছি, যেন আমি আত্মসমর্পণকারীদিগের অগ্রণী হই। 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা ঈমানদার বান্দাদিগকে তাহার আনুগত্য ও তাকওয়ার 
উপর অটল ও দৃঢ় থাকিবার আদেশ দিয়া বলিতেছেন ৪ ৯1 ১2541 4৮-20/$ অর্থাৎ 
বলিয়া দিন, হে আমার মু'মিন বান্দাগণ! তোমরা তোমাদের রবকে ভয় কর। যাহারা 
এই দুনিয়াতে সৎকর্ম করিবে, দুনিয়া ও আখিরাতে তাহাদিগের জন্য কল্যাণ রহিয়াছে। 

{10,২ প্ৰশস্ত আল্লাহ্র পৃথিবী । মুজাহিদ রে) বলেন, আল্লাহ্‌র পৃথিবী 
প্রশস্ত । অতএব তোমরা হিজরত কর, লিসা রই রা না রা রানির 
পরিত্যাগ কর । 

শরীফ (র) মানসূর (র) এর সুত্রে আতা (র) হইতে বর্ণনা করেন যে, আতা, 
£11! < 2, এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ্র পৃথিবী প্রশস্ত । অতএব 
আল্লাহ্‌র নাফরমানির প্রতি আহ্বান করা হইলে তোমরা ছুটিয়া পালাও। এই বলিয়া 
তিনি (১1:25 859 41 0০০ ১85 ০0 আয়াতটি পাঠ করেন। অর্থাৎ 
বা নি না এড রিবা 
a) 


আওযায়ী (র) বলেন, ইহাদিগের পুরষ্কার ওজন করিয়া মাপিয়া দেওয়া হইবে না। 
আল্লাহ্‌ নিজ হাতে কোষ করিয়া অপরিমিত প্রদান করিবেন। 

ইব্‌ন জুরাইজ (রে) বলেন, নির্ভরযোগ্য সূত্রে জানিতে পাইয়াছি যে, ধৈর্যশীলদের 
আমলের পুরষ্কার কখনো মাপিয়া হিসাব করিয়া দেওয়া হইবে না_ আল্লাহ্‌ আপন হাতে 
অপরিমিত দান করিবেন । 


সুদ্দী (র) বলেন, জান্নাতে ধৈর্যশীলদিগকে অপরিমিত পুরষ্কার প্রদান করা হইবে! 


Contents 


সূরা যুমার ৫৪৯ 


৯1১511211১5 2151 ০41 ১/5 অৰ্থাৎ হে নৰী! আপনি 
বলিয়া দিন “যে, আমি একনিষ্ঠভাবে এক লা-শারীক আল্লাহর ইবাদত করার জন্য 
আদিষ্ট হইয়াছি। আরো আদিষ্ট হইয়াছি যেন আমি মুসলমানদের অগ্রণী হই। 


০2 2% 065 25 ৬০ 9৮81 8/08 (১) 
v ০54৯ 4 ৬20৮2 26 (১5) 


IE 


রি 5 201১৬: 1১৩5 dS 2% (১5 2850 [54488 (১০) 
2021৫ 4:৫2 শা ্ 15 ৫০৪1 


19102 5 ৫, এ 9. ডি 
41055 84%59। ৫88 1%$ ip (03) 
০9১৬ ১৩১৪5 % 29 ০১৫ 


a SH SERA HEAT SU LL UE EOCET IR 
মহা দিবসের শাস্তির । | 

১৪, বল, আমি ইবাদত করি আল্লাহরই, ভাহার প্রতি আমার আনুগত্যকে 
একনিষ্ঠ রাখিয়া ৷ 

১৫. অতএব তোমরা আল্লাহ্র পরিবর্তে যাহার ইচ্ছা তাহার-ইবাদত কর । বল, 
কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত তাহারাই যাহারা নিজদিণের ও নিজদিগের পরিবারবর্ণের 
ক্ষতিসাধন করে । জানিয়া রাখ, ইহাই সুস্পষ্ট ক্ষতি। ্‌ 

১৬. তাহাদিগের জন্য থাকিবে তাহাদিগের ভর্ধ্ব দিকে অগ্নির আচ্ছাদন এবং 
নিন দিকেও আচ্ছাদন । এতদ্বারা আল্লাহ্‌ তাহার বান্দাদিগকে সতর্ক করেন । হে 
আমার বান্দাগণ! তোমরা আমাকে ভয় কর। 

তাফসীর ঃ 12 ৬২১ ০০০০ 31 ৪091 ৪% ৩৪ অথাৎ আল্লাহ্‌ পাক 
বলিতেছেন ঃ টস পানি HG আমি যদি আমার প্রতিপালকের 
অবাধ্য হই, তবে আমি মহা দিবসে তথা কিয়ামত দিবসে শাস্তির ভয় করি। সুতরাং 
তোমাদের অবস্থা কিরূপ হওয়া আবশ্যক তাহা তোমরাই ভাবিয়া দেখ। +21 41115 
৮11 অর্থাৎ আরো বলিয়া দিন যে, আমি একনিষ্ঠ আনুগত্যের সহিত কেবল আল্লাহরই 


Contents 


৫৫০ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইবাদত করি। সুতরাং তোমরা যাহার ইচ্ছা তাহার ইবাদত কর। বলা বাহুল্য যে, ইহা 
গাইরুল্লাহ্র ইবাদত করার অনুমতি নয়-_-বরং কঠোর হুমকিস্বরূপ ইহা বলা হইয়াছে। 
শা ls lol অর্থাৎ যাহারা নিজদিগের এবং নিজদিগের পরিবারবর্গের 
ক্ষতি সাধন করে; কিয়ামতের দিন তাহারা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হইবে । চাই তাহাদের 
পরিবারবর্গ জান্নাতে যাক কিংবা সকলেই জাহান্নামের অধিবাসী হউক । কোন 
SE TAT AT 
ll Un LT অর্থাৎ কিয়ামত দিবসে ক্ষতিগ্রস্ত হওয়াই স্পষ্ট 
ক্ষতি। 
সভার আহা উনি অহ কপ হইবে, Mee Ter He om 


Ss এবং তা | 
যেমন এক আয়াতে আল্লাহ্‌ পাক বলেন ঃ 
| 5১১৪7 ৫1 ৯১1৩৯ ১৭ 45১ ৯০৮০ 5131180৯283 


চে Or 9 


অর্থাৎ সেইদিন উহাদিগকে উহাদিগের উপর ও নীচ হইতে শাস্তি আচ্ছাদন করিয়া 
রাখিবে। আর বলা হইবে আস্বাদন কর তোমরা তোমাদের কর্মফল । 
0৮54511 ১১৫41 অর্থাৎ এই অবশ্য সংঘটিতব্য অবস্থার বিবরণ দিয়া 


আল্লাহ্‌ পাক তাঁহার বান্দাদিগর্কে সতর্ক করিতে চাহেন, যাহাতে তাহারা সাবধান হইয়া 
হারাম ও অপকর্ম পরিত্যাগ করে। 


১৬৪০৪ ১০০50 অর্থাৎ হে আমার বান্দাগণ! তোমরা আমার ক্ষমতা, শক্তি ও 
শাস্তিকে ভয় করিয়া চল। 


441 $ 5৩4%01 ৩9৬1 Cy I (NV) 
6৯১৯28৫৪547] 28 
৩০4৫2216221 6১22 ৩2০ (9) 
০০০ 1991 2৯৩ এ | 9 5 2) Lb Gu ৰ | 


Contents 


সূরা যুমার . ৫৫১ 


১৭. যাহারা তাগৃতের পূজা হইতে দূরে থাকে এবং আল্লাহর অভিমুখী হয়; 
তাহাদিগের জন্য আছে সুসংবাদ । অতএব সুসংবাদ দিন আমার বান্দাদিগকে । 

১৮. যাহারা মনোযোগ সহকারে কথা শুনে এবং উহার মধ্যে যাহা উত্তম তাহা 
গ্রহণ করে, উহাদিগকে আল্লাহ্‌ সৎপথে পরিচালিত করেন এবং উহারাই 
বোধশক্তিসম্পন্ন ৷ 

ক রা Thr Al 
বর্ণনা করেন যে, [| (১244521 52410, আয়াতটি যায়দ ইব্‌ন আমর ইব্‌ন নুফায়ল, 
আবূ যর ও সালমান ফারেসী (রা)-এর শানে নাধিল হইয়াছে । তবে বিশুদ্ধমত এই যে, 
তাহাদের সহ এ সকলের জন্যই সমভাবে প্রযোজ্য, যাহারা তাগুতকে বর্জন করিয়া 
আল্লাহ্‌র অভিমুখী হয় । এই চরিত্রের লোকদের জন্যই দুনিয়াতে ও আখিরাতে সুসংবাদ 
রহিয়াছে। 

অতঃপর আল্লাহ্‌ পাক বলেন ৪ ৮1 ১৮০ ১-১:$ অর্থাৎ যাহারা মনোযোগ 

সহকারে কথা শুনিয়া ও বুঝিয়া তদনুযায়ী “আমল করে: আমার সেইসব বান্দাদিগকে 
সুসংবাদ দিন। 


যেমন মূসা (আ)-কে তাওরাত প্রদান করিয়া আল্লাহ্‌ পাক বলিয়াছিলেন ৪ 


Lisl Luly ১১ হ৮৪০৮১১৯৪ অর্থাৎ ইহা শক্তভাবে ধর এবং 
তোমার সম্প্রদায়কে নির্দেশ দাও যেন তাহারা উহার মধ্যে যাহা উত্তম তাহা গ্রহণ করে। 
101 Alin ০2১1 4:19 অর্থাৎ এইসব গুণে গুণািত লোকদিগকেই আল্লাহ্‌ পাক 


দুনিয়াতে এবং আখিরাতে সৎপথে পরিচালিত করেন। 
০1 li os ail অর্থাৎ ইহারাই হইল সুস্থ ও সঠিক বিবেক সম্পন্ন লোক । 
-০ ৬ 79 28 ১6 al Le. 44582 (১৭) 


541 
8295 3 GR A Ges C0) 
0 SEBEL YG es 85৪91 ৩5৩১৪ 


১৯. যাহার উপর দণ্ডাদেশ অবধারিত হইয়াছে, সি সারির যান 
সেই ব্যক্তিকে, যে জাহান্নামে আছে। 


Contents 


৫৫২ | তাফসীরে ইব্‌ন কাছীর 


২০. তবে যাহারা তাহাদিগের প্রতিপালককে ভয় করে তাহাদিগের জন্য আছে 
বহু প্রাসাদ, যাহার উপর নির্মিত আরো এক প্রাসাদ, যাহার পাদদেশে নদী 
প্রবাহিত, আল্লাহ্‌ প্রতিশ্রুতি দিয়াছেন । আল্লাহ্‌ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না । 

তাফসীর ঃ আল্লাহ্‌ পাক বলেন £ যাহাকে আমি হতভাগা ও দুর্ভাগা লিখিয়া 
রাখিয়াছি ; তুমি কি তাহাকে তাহার বিভ্রান্তি ও ধ্বংস হইতে রক্ষা করিতে পারিবে? 
অর্থাৎ এমন ব্যক্তিকে আল্লাহ্‌র পর কেহ-ই হেদায়াত দিতে পারিবে না। কারণ, আল্লাহ্‌ 
যাহাকে বিভ্রান্ত করেন তাহাকে কেহই হিদায়াত দিতে পারে না এবং যাহাকে হিদায়াত 
দান করেন তাহাকে কেহ-ই বিভ্রান্ত করিতে পারে না। 


অত:পর আল্লাহ্‌ পাক তাহার রগ জান্নাতে 
তাহাদিগের জন্য প্রাসাদ থাকিবে । হি 22 ৪১ (৫৪$ ০ অর্থাৎ জান্নাতীদিগকে 
বহুতল বিশিষ্ট সুউচ্চ, সুদৃঢ় ও কারুকার্যখচিত প্রাসাদ দেওয়া হইবে । 

ইমাম আহমদ (র) ... আলী (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত আলী (রা) 
বলেন, রূসূলুল্লাহ্‌ (স1) বলিয়াছেন ঃ “জান্নাতে এমন প্রাসাদ আছে, যাহার বাহির হইতে 
ভিতন্ন এবং ভিতর হইতে বাহির দেখা যায়।” এ কথা শুনিয়া এক বেদুঈন জিজ্ঞাসা 
করিল, হে আল্লাহ্‌র রাসূল! এই জান্নাতে কাহাকে দেওয়া হইবে? উত্তরে রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিলেন £ “যে ভাল কথা বলে, (নিরন্নকে) অন্ন দান করে এবং গভীর রাতে 
সবাই যখন ঘুমাইয়া থাকে; তখন জাগিয়া নায়ায পড়িয়া থাকে ।” 

ইমাম তিরমিধী আব্দুর রহমান ইব্‌ন ইসহাকের হাদীস হইতে এই হাদীসটি বর্ণনা 
করিয়াছেন এবং বলিয়াছেন, হাদীসটি হাসান, গরীব । তবে কোন কোন আহলে ইলম 
এই আব্দুর রহমানের স্বৃতি শক্তির ব্যাপারে আপত্তি করিয়াছেন । 

ইমাম আহমদ রে) ....আবু মালিক আশ'আরী (রা) হইতে বর্ণনা করেন যে, আবু 
মালিক (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ জান্নাতে এমন বহু প্রাসাদ আছে, 
যাহার ভিতর হইতে বাহির এবং বাহির হইতে ভিতর দেখা যায়। আল্লাহ্‌ পাক উহা 
সেই ব্যক্তির জন্য প্রস্তুত করিয়া রাখিয়াছেন; যে অপরকে) আহার দান করে, কোমল 
কণ্ঠে কথা বলে, অবিরাম রোযা রাখে ও গভীর রাতে উঠিয়া নামায পড়ে । 

ইমাম আহমদ (র) ....সাহল ইব্‌ন সাদ (রা) হইতে বর্ণনা করেন যে, সাহল 
ইব্‌ন সাদ (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ জান্নাতীরা জান্নাতে একে 
অপরকে প্রাসাদ দেখাইবে, যেমন তোমরা আকাশ প্রান্তে নক্ষত্র দেখাদেখি করিয়া 
থাক। বর্ণনাকারী বলেন, আমি নুমান ইব্‌ন আবু আইয়াশের কাছে হাদীসটি বর্ণনা 
করিলে তিনি বলিলেন, আমি আবু সাঈদ খুদরী (রা) হইতে হাদীসটি এইরূপ শুনিয়াছি 
যে, যেমন তোমরা পূর্ব বা পশ্চিম আকাশে নক্ষত্র দেখাদেখি কর। ইমাম বুখারী ও 


Contents 


সূরা যুমার ৫৫৩ 


মুসলিম সহীহ বুখারী ও সহীহ মুসলিমে আবূ হাযিমের হাদীস হইতে এই হাদীসটি 
বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ (র) .... আবূ হুরায়রা হইতে বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) 
বলেন যে, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন £ জান্নীতীরা জান্নাতে প্রাসাদের অধিবাসীদিগকে 
পরম্পর এমনভাবে দেখাদেখি করিবে, যেমন তোমরা আকাশ প্রান্তে অস্তাচলগামী 
উজ্জ্বল নক্ষত্ররাজি দেখাদেখি করিয়া থাক। এ কথা শুনিয়া সাহাবাগণ জিজ্ঞাসা 
করিলেন, উহারা কি নবী হইবেন, ইয়া রাসূলান্লাহ্‌! উত্তরে রাসূলাল্লাহ্‌ (সা) বলিলেন, 
হা, তাহারা হইবেন। শপথ সেই সত্ত্বার যাহার হাতে আমার জীবন। আর সেই সব 
লোক যাহারা আল্লাহ্র উপর ঈমান আনিয়াছে ও রাসূলগণকে সত্য বলিয়া বিশ্বাস 
করিয়াছে। ইমাম তিরমিযী হাদীসটির বর্ণনা করিয়া বলেন, হাদীসটি হাসান সহীহ । 
. ইমাম আহমদ রে) .... আবূ হুরায়রা রো) হইতে বর্ণনা করেন যে, আবূ হুরায়রা 
(রা) বর্ণনা করেন, আমরা একদিন বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! আমাদিগের অবস্থা এই 
যে, আমরা যখন আপনাকে দেখি,তখন আমাদের হৃদয় গলিয়া যায় এবং আমাদের 
মনে আখিরাতের ভাবনা জাগ্রত হয়। কিন্তু আপনার হইতে বিচ্ছিন্ন হইলেই দুনিয়া 
আমাদিগকে মুগ্ধ করিয়া ফেলে এবং আমরা স্ত্রী ও সন্তানাদির ধান্ধায় পড়িয়া যাই। 
শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ “আমার সান্নিধ্যে থাকা অবস্থায় তোমাদের যে ভাব 
থাকে, যদি তা সর্বক্ষণ বজায় থাকিত, তবে তো ফেরেশতারা হস্ত প্রসারিত করিয়া 
তোমাদিগের সঙ্গে মুসাফাহা করিত এবং ঘরে যাইয়া তোমাদ্িগের সহিত সাক্ষাৎ 
করিত । আর জানিয়া রাখ, তোমরা যদি গুনাহই না কর, তবে আল্লাহ্‌ এমন এক জাতি 
সৃষ্টি করিবেন, যাহারা গুনাহ করিবে, যাহার্তে তিনি তাহাদিগকে ক্ষমা করিয়া নিজের 
ক্ষমা গুণের বহি:প্রকাশ ঘটাইতে পারেন। অত:পর আমরা বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! 
জান্নাত কি দ্বারা নির্মাণ করা হইয়াছে, বর্ণনা করুন । রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ৪ এক 
ইট স্বর্ণের, এক ইট রৌপ্যের। মসলা সুঘ্াণ মেশুক। কংকর হইল মুক্তা ও হীরা আর 
ভোগ করিতে থাকিবে__কখনো দুঃখের ছোয়া তাহার গায়ে লাগিবে না। চিরকাল 
বাচিয়া থাকিবে-সৃত্যু হইবে না। তাহার পরিধেয় বন্ত্র কখনো জীর্ণ হইবে না এবং 
তাহার যৌবন কখনো ক্ষয় হইবে না। শুনিয়া রাখ, তিন ব্যক্তির দু'আ প্রত্যাখ্যান করা 
হয় না। ন্যায়পরয়ণ শাসক, রোজাদার ইফতারের পূর্ব পর্যন্ত, মযলূমের আহাজারি, 
মেঘ ভেদ করিয়া আরোহণ করে এবং উহার জন্য আকাশমণ্ডলীর দ্বারসমূহ খুলিয়া 
দেওয়া হয় এবং আল্লাহ পাক বলেন, আমি অবশ্যই অবশ্যই তোমার সাহায্য করিব, 
যদিও তাহাতে কিছু বিলম্ব হয় ।” 


০48 ৮৮৯ ৯ ৪০হীও অর্থাৎ জান্নাতীদের চাহিদানুযায়ী জান্নাতে নদী 
প্রবাহিত হইবে। 


হন্‌ৃন কাছীর-_৭০ (৯ম) 


Contents 


৫৫৪ তাফসীরে ইব্ন কাছীর 


15511 111 514 401 2৩ অর্থাৎ এই যাহা কিছু বলা হইল তাহা ঈমানদার 
বান্দাদের প্রতি প্রদত্ত আল্লাহ্‌ পাকের ওয়াদা । আন্নাহ্‌ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। 


BASS Rts HELE HN GG SBE HIN (YN) 
৫52 I রি করি 


০9164 Ty 7/9. ke 
120০4৩৫৯৬৪৮ রি 92725 ৬০ 77 


এ 


৩০৮৫৭ 4১৬4৮ ১86) 

১1 ১৩৮ ০ 58১ $9১৮598 85249 11 (YY) 
2 4 ৬ 2৬1 bw jf ত ৬ 5 রী ৫91 5 
৩০:৮০ 271591৮০5১৬ 1৮৪৯৪ 4 EY 0 


২১. তুমি কি দেখনা, আল্লাহ্‌ আকাশ হইতে বারি বর্ষণ করেন । অত:পর উহা 
ভূমিতে নির্বররূপে প্রবাহিত করেন এবং তদ্বারা বিবিধ ফসল উৎপন্ন করেন । 
অত:পর ইহা শু ইয়া যায় এবং তোমরা ইহা গীতবর্ণ দেখিতে পাও । অবশেষে 
তিনি উহা খড়-কুটায় পরিণত করেন। ইহাতে অবশ্যই উপদেশ রহিয়াছে 
বোধশক্তি সম্পন্নদিগের জন্য । ৰ 

২২. আল্লাহ্‌ ইসলামের জন্য যাহার বক্ষ উন্মুক্ত করিয়া দিয়াছেন এবং যে 
তাহার প্রতিপালকের আলোকে আছে, সে কি তাহার সমান, যে এরূপ নহে? 
দুর্ভোগ সেই কঠোর হৃদয় ব্যক্তিদিগের জন্য, যাহারা আল্লাহ্‌র স্মরণে পরান্মুখ । 
উহারা স্পষ্ট বিভ্রান্তিতে আছে। 

তাফসীর £ আন্মাহ্‌ পাক বলিতেছেন যে, পৃথিবীতে পানির উৎস হইল আকাশ। 
যেমন এক আয়াতে তিনি বলেন £ 1741 55 ০221 2১14: আর আমি 
আকাশ হইতে পবিত্র পানি নাধিল করিয়াছি। আকাশ হইতে নামিয়া এই পানি ভূগর্ভে 
চলিয়া যায়। অত:পর আল্লাহ পাক তাহার ইচ্ছানুযায়ী উহা পৃথিবীর বিভিন্ন অংশে 
বিস্তার করিয়া দেন এবং প্রয়োজনানুযায়ী ছোট -বড় ঝর্ণা ও প্রপ্রবণে পরিণত করেন। 
এই প্রসঙ্গে আল্লাহ্‌ পাক বলেন 8 ০১% এ ০১৮১১ 4৫78 অত:পর ভূমিতে 
উহাকে নির্বররূপে করেন। ৃ 

ইব্‌ন আবূ হাতিম (র) .... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আববাস রো) ৯11 2 * £1551 এই আয়াতের ব্যাখ্যায় বলেন ৪ পৃথিবীর সকল পানিই ' 


Contents 


সূরা যুমার ৫৫৫ 


: আকাশ হইতে অবতীর্ণ । আকাশ হইতে অবতরণের পর পৃথিবীর রস উহাকে পরিবর্তন 
'করিয়া ফেলে ॥। ৮১৪১১ 4415 আয়াতে এই কথাটিই বলা হইয়াছে। সাঈদ ইব্‌ন 
জুবায়র এবং আমির শা‘বী (র)ও ঠিক ইহাই বলিয়াছেন যে, পৃথিবীর সব পানির 
উৎসই আকাশে সাঈদ ইব্ন জুবায়র (র) বলেন, পানির উৎস হইল বরফ । অর্থাৎ 
পাহাড়-পর্বতে বরফ জমিয়া উহার তলদেশ হইতে পানির নির্বরি নালা প্রবাহিত হয়। ' 


-43011 081১5109০91 0১৪ অর্থাৎ অত:পর আকাশ হইতে অবতীর্ণ 
ভুগর্ভ হইতে উৎসারিত পানি দ্বারা নানা বর্ণ, আকার, স্বাদ, ঘাণ ও নানা প্রকারের ফসল 
উৎপন্ন হয়। &| ৮:৫:1১ অর্থাৎ অত:পর সেই ফসল পূর্ণ শ্যামলতা ও সজীবতা লাভ 
করার পর নিজীব হইয়া পড়ে। ফলে উহা শু পীত বর্ণের দেখা যায়। ইহার পর শুষ্ক 
খড়-কুটায় পরিণত হইয়া যায়। ৬] 44১ ৪০ অর্থাৎ এই বিবরণে বোধশক্তি সম্পন্ন 
লোকদের জন্য উপদেশ রহিয়াছে । অর্থাৎ যাহাদের বিবেক আছে তাহারা এইসব বিবরণ 
পড়িয়া এই শিক্ষা গ্রহণ করে যে, এই দুনিয়া কিছুকাল এইভাবে সবুজ, সতেজ ও 
মনোমুগ্ধকর থাকিবার পর এক সময়ে সে নিজীি, দুর্বল হইয়া পড়িবে । ইহার পর 
আসিয়া পড়িবে মৃত্যু ৷ সুতরাং ভাগ্যবান সেই ব্যক্তি; মৃত্যুর পর যে কল্যাণ ও মঙ্গল 
লাভ করিতে পারিবে । 

এইভাবে বহুস্থানে আল্লাহ্‌ পাক দুনিয়ার উপমা দিতে যাইয়া আকাশ হইতে পানি 
অবতরণ, তদ্বারা ফল-ফলাদি উৎপন্ন হওয়া এবং অবশেষে উহা খড়কুটায় পরিণত 
হওয়ার কথা বিবৃত করিয়াছেন । 

যেমন এক আয়াতে আল্লাহ্‌ পাক বলেন £ 
১০5০515৯05৮ BALE SNL AMIE Lal 

10১58205506 4415 481 949 0001255 ৮৮১৮১০০০ 

অর্থাৎ উহাদিগের নিকট পেশ কর উপমা পার্থিব জীবনের । ইহা পানির ন্যায় যাহা 

আমি বর্ষণ করি আকাশ হইতে, যদ্বারা ভূমিজ উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হইয়া উদগত হয় । 

অত:পর উহা বিশুষ্ক হইয়া এমন চূর্ণ বিচুর্ণ হয় যে, বাতাস উহাকে উড়াইয়া লইয়া 
যায়। আল্লাহ্‌ সর্ব বিষয়ে শক্তিমান! | 

আল্লাহ্‌ আরো বলেন ৪ 11 64 52 অর্থাৎ আল্লাহ্‌ ইসলামের জন্য যাহার বক্ষ 
উন্মুক্ত করিয়া দিয়াছেন এবং সে তাহার প্রতিপালকের আলোকে আছে; সেই ব্যক্তি, 


আর যাহার অন্তর পাষাণের ন্যায় কঠিন এবং সত্য হইতে দূরে, সে কি সমান হইতে 
পারে? 


Contents 


৫৫৬ তাফসীরে ইব্ন কাছীর ' 


যেমন, এক আয়াতে আল্লাহ বলেন £ 
AEE CO 
Ub ppl mii sil 
অর্থাৎ যে ব্যক্তি মৃত ছিল, অত:পর আমি তাহাকে জীবন দান করিয়াছি এবং তাহার 
জন্য আলো স্থাপন করিয়াছি, যদ্বারা সে মানুষের মাঝে চলা-ফেরা করে, সেকি এ 
ব্যক্তির মত, যে অন্ধকারে পড়িয়া আছে এবং উহা হইতে বাহির হইতে পারিতেছে না? 
তাই আল্লাহ্‌ পাক বলেন ৪ ০11 হ2-18102$ অর্থাৎ যেসব কঠোর হৃদয় 
ব্যক্তিগণ আল্লাহ্র স্বরূপ হইতে পরান্মুখ, অর্থাৎ আল্লাহ্র স্মরণে তাহাদের হৃদয় 
বিগলিত হয় না, মনে ভয় জাগ্রত হয় না ও সত্য মিথ্যা বুঝিতে পারে না। ০৪ 4:11 
১১০ 995 ইহাদের জন্য রহিয়াছে ধ্বংস এবং ইহারা জাজ্যল্যমান বিভ্রান্তিতে 


সি! র 
কি এ রাজার ed পা) 
93571 Pe CEB AS GE Gate 


3 


1 র্‌ রে ৬ eS 3 টির? 
205 401০1521025, ৬ NA (5 এ 
০৯৪ ৫ 


২৩. আল্লাহ্‌ অবতীর্ণ করিয়াছেন উত্তম বাণী সম্বলিত কিতাব যাহা সুসামঞ্জস 
এবং যাহা পুনঃ পুনঃ আবৃত্তি করা হয়। ইহাতে যাহারা তাহাদিগের প্রতিপালককে 
ভয় করে, তাহাদিগের গাত্র রোমাঞ্চিত হয় । অতঃপর তাহাদিগের দেহ মন প্রশান্ত 
হইয়া আল্লাহ্‌র স্মরণে ঝুকিয়া পড়ে; ইহাই আল্লাহ্‌র পথনির্দেশ। তিনি যাহাকে 
ইচ্ছা উহা দ্বারা পথ প্রদর্শন করেন। আল্লাহ যাহাকে বিভ্রান্ত করেন তাহার কোন 
পথ প্রদর্শক নাই । 

তাফসীর ঃ ইহা আল্লাহ্র তরফ হইতে, রাসূলে করীম (সা) এর প্রতি অবতীর্ণ 
কুরআনের প্রশংসা । আল্লাহ্‌ পাক বলেন ঃ উ|1 ৬১১] ০৯1০১ 217 | অর্থাৎ 
আহ তিন উম বাণী সি কি হা লজ যা 
পুনঃ আবৃত্তি করা হয়। | 

মুজাহিদ রে) বলেন ঃ পুরোটাই সুসামঞ্জন এবং পুনঃ পুনঃ পঠনীয়। কাতাদাহ (র) 
বলেন, এই আয়াতের অর্থ, এক আয়াত আরেক আয়াতের এবং এক হরফ আরেক 


Contents 


সূরা যুমার ৫৫৭ 


হরফের সহিত সুসামঞ্জস। যাহ্হাক (র) বলেন, :-১$ অর্থ বুঝার সুবিধার জন্য এক 
একটি কথা পুনঃ পুনঃ উল্লেখ করা । ইকরিমা ও হাসান (র) বলেন ঃ আল্লাহ্‌ পাক 
পবিত্র কুরআনে তাহার সিদ্ধান্তের কথা বারংবার উল্লেখ করিয়াছেন । 

হাসান (র) বলেন, এমন হয় যে, এক সুরার কোন কোন আয়াত অপর সূরার 
কোন কোন আয়াতের সহিত সাদৃশ্য রাখে । আব্দুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম 
(র).বলেন ১৫০ অর্থ কথা একাধিকবার উল্লেখ করা । যেমন £ দেখা যায় কুরআনে 
মূসা, সালিহ, হুদ এবং আরো অনেক নবীদের কথা বহু স্থানে উল্লেখ করা হইয়াছে। 

সাঈদ ইব্‌ন জুবায়র (র) ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) “১০ এর ব্যাখ্যায় বলেন, কুরআনের এক অংশ আরেক অংশের সহিত 
সাদৃশ্যপূর্ণ এবং এক অংশ অপর অংশের সহায়ক ও সমর্থক। 

কোন কোন আলিমের মতে কুরআনের কোন কোন অংশের অবস্থা এমন যে, 
তাহার পূর্বাপর আলোচনা একই অর্থবোধক । এইরূপ আয়াতকে খুতাশাবিহ বলা হয়। 
আবার কোন কোন ক্ষেত্রে এমন হয় যে, পূর্বাপর বক্তব্য সমার্থবোধক নয়, বরং একটি 
আরেকটির বিপরীত । যেমন পাশাপাশি ঈমানদার ও কাফির এবং জান্নাত-জাহান্নাম 
ইত্যাদির আলোচনা । এইরূপ আয়াতকে বলা হয় মাছানী। যেমন £ 1141 এ। 
liso. i di UA ALS GUE p> rd UH Op 
Lb Bh OLDIE HONIG ale id Lh 
11 ইত্যাদি । এইসব আয়াত হইল মাছানী। এইখানে একটি কথা মনে রাখিতে 
হুইবে যে, আলোচ্য “মুতাশাবিহ' আয়াত সেই “মুতাশাবিহ' নয় যাহার কথা £U/ 4%. 
০50৬5599614 ১১55১৪আয়াতে বলা হইয়াছে। দুই মুতাশাবিহ 
দুই অর্থে ব্যবহৃত হইয়াছে। উ|| ০:37 1১1 2১০ ১০৪: ইহাতে যাহারা 
তাহাদিগের প্রতিপালককে ভয় করে তাহাদিগের গাত্র রোমাঞ্চিত হয়। অতঃপর 
তাহাদিগের দেহ-মন প্রশান্ত হইয়া আল্লাহ্‌র স্মরণে ঝুঁকিয়া পড়ে । 

এই আয়াতে 'আবরার' পুণ্যবানদের বিবরণ দেওয়া।হইয়াছে যে, ক্ষমতাশীল, 
সত্যসাক্ষী, পরাক্রমশীল ও ক্ষমাশীল আল্লাহ্‌ পাকের কালাম শুনিয়া ভয়ে তাহাদের দেহ 
রোমাঞ্চিত হইয়া উঠে। আবার তাহার রহমতের আশায় দেহ-মন প্রশান্ত হইয়া 
আল্লাহ্‌র স্মরণে ঝুঁকিয়া পড়ে । সুতরাং ইহারা কয়েক বিষয়ে প্রতিপক্ষ ফাসিক 
ফাজিরদের হইতে ভিন্ন ও বিপরীত । 

(১) ইহারা শ্রবণ করে কুরআনের তিলাওয়াত আর উহারা শ্রবণ করে 
গায়ক-গায়িকাদের অশ্্রীল গান-বাদ্য । (২) কুরআন তিলাওয়াত শুনিয়া ইহারা সিজদায় 


Contents 


৫৫৮ তাফসীরে ইব্ন কাছীর 


লুটিয়া পড়ে; ভক্তি, ভয় আশা ও ভালবাসায় নুইয়া যায় এবং উহার মর্ম অনুধাবন 
করিয়া জ্ঞান লাভ করে। যেমন এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 
Ul Ale SLL Bet Ls els GSS Bas 5৮105 
০451০0০০2৩৩ ৮& “oo SA ৬ 222 2০:০৪ ডি রড 25 52:55 
৭৫5১১৮২১৪41 ০৬৯০৬: ১:১4)-০৩--৫১১০৫৪১ sey 2 42 
20 #0 $2. oer Yeero0o 8 ee obs 9+ co oo ADL ৩ Ls os o# 
-১১৩ 3১১৪ ৪১৪৯৭৪৫:১ ১০০ ০৮১১1৫৬৯০৩০ ৪ 45701799855 
অর্থাৎ ঈমানদার তাহারাই, যাহারা আল্লাহ্‌কে স্মরণ করা হইলে তাহাদের দেহ-মন 
রোমাঞ্চিত হইয়া উঠে এবং যখন তাহাদের নিকট তাহার আয়াত তিলাওয়াত করা হয়, 
তখন তাহাদিগের ঈমান বাড়িয়া যায় আর তাহাদের প্রতিপালকের উপর ভরসা রাখে । 
যাহারা সালাত কায়েম করে এবং আমার দেওয়া রিষৃক ব্যয় করে। ইহারাই প্রকৃত 
ঈমানদার তাহাদের প্রতিপালকের নিকট তাহাদের জন্য বহু মর্যাদা রহিয়াছে । আরো 
আছে ক্ষমা ও উন্নত মানের জীবিকা । 
অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন £ 


#9 % 5 


19052550205 জে 9ম ৫50০৫510০১6 
অর্থাৎ যাহাদের নিকট তাহাদিগের প্রতিপালকের আয়াত উল্লেখ করা হইলে উহার 
উপর তাহারা বধির ও অন্ধ হইয়া লুটাইয়া পড়ে না। অর্থাৎ উহা শ্রবণ করার সময় 
. তাহারা অন্যমনক্ক থাকে না; বরঞ্চ মনোযোগ সহকারে শুনে ও গুরুত্ব সহকারে উহার 
মর্ম অনুধাবন করে । ফলে তাহারা না বুঝিয়া বা অন্যের দেখাদেখি না বুঝিয়া শুনিয়াই 
তদনুযায়ী আমল করে ও সিজদায় পড়িয়া যায়। 

(৩) কুরআন শ্রবণ করার সময় তাহারা পূর্ণ আদব রক্ষা করিয়া চলে। যেমন ঃ 
সাহাবা কিরাম রাসূলুল্লাহ্‌ (সা)-এর মুখে কুরআন তিলাওয়।৩ গুনিবার সময় উহাদের 
_ গাত্র রোমাঞ্চিত হইয়া যাইত। অত:পর উহাদের মন প্রশান্ত হইয়া আল্লাহ্‌র প্রতি 
ঝুঁকিয়া পড়ে । তাহারা হৈ হুলুড় করিত না ও অহেতুক লৌকিকতা প্রদর্শন করিত না। 
বরং তাহাদের কাছে ছিল, দৃঢ়তা, প্রশান্তি, আদব ও ভয়-ভীতি । আর এই গুণেই 
তাহারা ইহ-পরকালে আল্লাহ্‌র প্রশংসা লাভে ধন্য হইয়াছে। 

আব্দুর রাষযাক (র) মা'মার (র)-এর সূত্রে বর্ণনা করেন যে, কাতাদাহ (র) 
৯11 2515 1০ ১৯:৪৪? এই আয়াতটি তিলাওয়াত করিয়া বলিয়াছেন, এই আয়াতে 
আল্লাহ্‌ তা'আলা তাহার অলীদের এই পরিচয় দিয়াছেন যে, তাহাদের গাত্র-রোমাঞ্চিত 
হয়। চোখে অশ্রু ঝরে । অত:পর দেহ-মন প্রশান্ত হইয়া আল্লাহ্‌র স্মরণে ঝুঁকিয়া পড়ে। 
এই পরিচয় দেন নাই যে, তাহারা অজ্ঞান হইয়া পড়ে ও বেহুশ হইয়া যায়। বস্তুত ইহা 
বেদআতীদের লোক দেখানো আচরণ । ইহা শয়তানের কাজ । 


Contents | 


সূরা যুমার ৫৫৯ 


সুদ্দী (র) বলেন. 01 ১২১ ৭। অর্থ 0 ০২) এ| অর্থাৎ তাহারা আল্লাহ্‌র ওয়াদার 
প্রতি মনোনিবেশ করে। 

৯14 64001 ০5 443 অর্থাৎ ইহা সেই লোকদের পরিচয়, যাহাদিগকে 
আল্লাহ্‌ হিদায়াত দান করিয়াছেন । এই গুণ যাহাদের নাই, তাহারা সেইসব লোক 
আল্লাহ্‌ যাহাদের বিভ্রান্ত করিয়াছেন। 

৮ 5011:5 22 নি বসত নার সরা কেহ তাহাদের বিদায়াত 
দিতে পারে না। 


বে 


0555 ASB sda 7S 5 462%, fe | (0) 
OGL 2% শু ০১১ ০4 ু | 
খেকে ০06৩) ১৬ 488৩5৫50486 (০) 


বাত 25 হি 


০৫ 
SIGS LS BAN CHASE CT 
০০১৮০১৫৮০৫০ 


২৪. যে ব্যক্তি কিয়ামতের দিন তাহার মুখমণ্ডল দ্বারা কঠিন শাস্তি ঠেকাইতে 
চাহিবে, সে কি তাহার মত, যে নিরাপদ? যালিমদিগকে বলা হইবে, তোমরা যাহা 
অর্জন করিতে তাহার শাস্তি আস্বাদন কর। 

. ২৫. উহাদিগের পুর্ববতীগিণ মিথ্যা আরোপ করিয়াছিল, ফলে শাস্তি উহাদিগকে 
গ্রাস করিল, উহাদিগের অজ্ঞাতসারে । 

২৬. ফলে আল্লাহ্‌ উহাদিগকে পার্থিব জীবনে লাঞ্ছনা ভোগ করাইলেন এবং 
আখিরাতের শাস্তি তো কঠিনতর । যদি উহারা জানিত। 

তাফসীর £ [1 ৭4১৩2 ৬৪3 ১০ অর্থাৎ যে ব্যক্তি কিয়ামতের দিবসে তাহার 
মুখমগ্ডল দ্বারা কঠিন শাস্তি ঠেকাইতে চাহিবে এবং তাহাকে ও তাহার সমপর্যায়ের 
জালিম লোকদিগকে বলা হইবে, তোমরা যাহা অর্জন করিতে তাহার শাস্তি আস্বাদন 
কর। সে কি এ ব্যক্তির মত যে নিরাপদ অবস্থায় উপস্থিত হইবে? 


Contents 


৫৬০ তাফসীরে ইব্ন কাছীর 


যেমন অন্য আয়াতে আল্লাহ্‌ বলেন $ 
Ee UM GS gL LL i 
অর্থাৎ যে ব্যক্তি ঝুঁকিয়া মুখে ভর দিয়া চলে, সে-ই কি ঠিক পথে চলে, নাকি সেই 
ব্যক্তি যে সোজা হইয়া সরল পথে চলে? 
মিনি মাত মগ 
lll Ll ai 3 Ld oil ba 
অর্থাৎ যাহাকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে, সে উত্তম, নাকি সে, যে কিয়ামতের 
দিন নিরাপদে উপস্থিত হইবে? 
অতঃপর আন্নাহ্‌ তা'আলা বলেন ঃ ৯11161৪8১০০ 93311 ০১২ অর্থাৎ অতীতের 
বিভিন্ন যুগে বহু লোক রাসূলগণকে মিথ্যা প্রতিপন্ন করিয়াছিল । ফলে আল্লাহ্‌ তা'আলা 
তাহাদিগের অপরাধে তাহাদিগকে ধ্বংস করিয়া দিয়াছেন। তখন আল্লাহ্‌র হাত হইতে 
সপ 


তা'আলা নর লাঞ্ছনা হেন মুক্ত করিলেন। অতএব রঃ এই 
সন্বোধকদেরও সতর্ক হওয়া উচিত। কারণ তাহারা সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূলকে মিথ্যা 
প্রতিপন্ন করিয়াছে । আর ইহা বলাই বাহুল্য যে, এই প্রকৃতির লোকদের জন্য পরকালে 
আল্লাহ্‌ তা'আলা যাহা প্রস্তুত করিয়া রাখিয়াছেন এই পার্থিব শাস্তি অপেক্ষা তাহারা 
বড়ই কঠোর । এ প্রসঙ্গে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

০155 0504 21581 হস 052 অর্থাৎ আখিরাতের শাস্তি তো কঠিনতর, 
যদি তাহারা জানিত। 


SED J Ls টা 576% (YV) 
৪ OE 
০৫৯৪ 54725 ০৯০৯ ৬ ৫9 ( 


42205 95254645454 4৫৫28 ৫ 2৬ (৭) 
প্র ও 65242 হিতে Se ০ 


রি 


0৫5 3p 


Contents I 


সূরা যুমার 0. ৫৬১ 


30%3285482480 0.) 
€ 255. পৃঠহ পু 2 পপ 
০০৬০০ SEs Is EBL EEE (71) 


২৭, সাফি এই বাজান রাগ গা বত এ 
যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে। 

২৮. আরবী ভাষায় এই কুরআন বক্রতামুক্ত; যাহাতে মানুষ সাবধানতা 
অবলম্বন করে। ্‌ 

২৯, আল্লাহ্‌ একটি দৃষ্টান্ত পেশ করিতেছেন ঃ এক ব্যক্তির প্রভু অনেক, যাহারা 
পরম্পর বিরুদ্ধ ভাবাপন্ন; এবং আরেক ব্যক্তির প্রভু কেবল একজন; এই দুইজনের 
অবস্থা কি সমান ? প্রশংসা আল্লাহ্রই প্রাপ্য । কিন্তু উহাদিগের অধিকাংশই ইহা 
জানেনা। | 

৩০. তুমি তো মরণশীল এবং ইহারাও তো মরণশীল। 

৩১. অত:পর কিয়ামত দিবসে তোমরা পরম্পর তোমাদিগের প্রতিপালকের 
সম্মুখে বাক-বিতপ্তা করিবে । 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ ০০ ০০51 (১৮১০401025১. 
উ| 44০ ৫5 অর্থাৎ আমি এই কুরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত সুস্পষ্টভাবে 
উপস্থাপন করিয়াছি, যাহাতে তাহারা উপদেশ গ্রহণ করে। কারণ, দৃষ্টান্তের মাধ্যমে মর্ম 
হৃদয়ঙ্গম করা সহজ হইয়া যায়। যেমন, এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

১৩.) ১৯১১০1৫৭০১৪ অর্থাৎ তিনি তোমাদের জন্য তোমাদের নিজেদের 
হইতেই এমন দৃষ্টান্ত উপস্থাপন করিয়াছেন, যাহা তোমরা জান। 

আরেক আয়াতে মহান আল্লাহ বলেন 8 

ull y। Hin) Ls lil (1৬২১১0৮5০41 ul অর্থাৎ এইসব দৃষ্টান্ত 
আমি মানুষের জন্য উপস্থাপন করিতেছি, কিন্তু আলিমর৷ ব্যতীত কেহ উহা বুঝে না। 

Ere 5 yk U2 Uh অর্থাৎ উহা আরবী ভাষায় অবতীর্ণ কুরআন । উহাতে 
কোন প্রকার বক্রতা নাই বরং উহা সুস্পষ্ট দলীল। আর আন্রাহ্‌ তা'আলা এই 
কুরআনকে আরবী ভাষায় এইভাবে এজন্য নাযিল করিয়াছেন, যাহাতে মানুষ সাবধানতা 
অবলম্বন করিয়া উহার নিষিদ্ধ কাজ হইতে বিরত থাকে এবং যাহা করিবার কথা বলা 
হইয়াছে তাহা পালন করে। অতঃপর আল্লাহ্‌ পাক বলেন ৪ £11545 3442 4০ 
অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা একটি দৃষ্টান্ত উপস্থাপন করিতেছেন ঃ এক ব্যক্তির ধর অনেক। 


ইব্‌ন কাছীর-_৭১ (৯ম) 


Contents 


৫৬২ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাহারা সকলে পরম্পর যৌথ গোলামের ব্যাপারে বিবাদ করে । আরেক ব্যক্তির প্রভু 
মাত্র একজন । তাহাতে দ্বিতীয় কাহারো অংশীদারিত্ নাই । এই দুই ব্যক্তি কি সমান ? 
সমান নয় । তদ্ধপ মুশরিকরা যে আল্লাহ্র সঙ্গে অন্যান্য দেব-দেবীদেরও পূজা করে আর 
খাটি ঈমানদার যে, এক লাশারীক আল্লাহ্‌ ব্যতীত কাহারো ইবাদত করে না; এই 
দ্ুইজনও সমান নয়। 

ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ (র) প্রমুখ বলেন 8 এই আয়াতে মুশরিক ও 
_ সুখলিসের দৃষ্টান্ত উপস্থাপন করা হইয়াছে। 

আর যেহেতু এই দৃষ্টান্তটি অত্যন্ত সুস্পষ্ট ও যারপর নাই বোধগম্য; ত তাই আল্লাহ্‌ 
তা'আলা বলেন 411 "৮241 অর্থাৎ কাফির মুশরিক ও বাতিলদের বিপক্ষে দলীল 
কায়েম করিয়াছেন বিধায় সকল প্রশংসা আল্লাহ্রই প্রাপ্য । 

০১০19 ৯৮৫14 অর্থাৎ অধিকাংশ মানুষই ইহা জানে না। আর এজন্যই 
তাহারা আল্লাহ্‌র সহিত শরীক স্থাপন করে । 

র iL Lib oe tl তুমি তো মরণশীল, উহারাও মরণশীল। 

ইহা সেইসব আয়াতের অন্তর্ভুক্ত; রাসূলুল্লাহ্‌ (সা)-এর মৃত্যুর সময় আবূ বকর 
সিদ্দীক (রা) যদ্বারা মৃত্যুর সপক্ষে প্রমাণ পেশ করিয়াছিলেন। যাহার ভিত্তিতে লোকেরা 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর মৃত্যুর বাস্তবতা স্বীকার করিয়াছিল যেমন, অন্য এক আয়াতে 
আল্লাহ্‌ পাক বলেন $ 


TE PAGANO AROS 9 ০৩. 


সদ HE Ee » এ" পূর্বে বহ রাসূল গত হইয়াছেন। যদি তিনি 
মৃত্যু বরণ করেন কিংবা নিহত £* £"ব কি তোমরা পিছনে হাটিয়া যাইবে ? কেহ 
পিছনে হাটিয়া গেলে কিছুতেই সে আল্লাহ্র এতটুকু ক্ষতি করিতে পারিবে না । আল্লাহ্‌ 
কৃতজ্ঞদের পুরঞ্কার দান করেন। 

আলোচ্য আয়াতের অর্থ হইল, তোমরা অবশ্যই একদিন এই জগত ত্যাগ করিয়া 
চলিয়া যাইবে এবং পরজগতে আল্লাহ্‌র সম্মুখে সমবেত হইয়া এই তাওহীদ ও শিরক 
সম্বন্ধে বিতপ্তা করিবে । অবশেষে তিনি তোমাদের মাঝে মীমাংসা করিয়া দিবেন ও 
TR 0 0 ত 
কাফির মুশরিকদের শাস্তি প্রদান করিবেন। ৫9১ ৮১০ 74৮ 2 
১১০১5 অত:পর কিয়ামতের দিন তোমরা তোমাদিগের রিপার 2 

বাক-বিতণ্ডা করিবে। 


Contents 


সূরা যুমার ৫৬৩ 


বারা TOE OT RI 
যুবায়র বলেন, যখন 2০৮: ৪11 বি ES £ আয়াতটি নাযিল হয়, তখন যুবায়র 
বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! তি দর এ বারতা. পার হলে? তর 
রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, হা। ইহা শুনিয়া যুবাইর বলিলেন, তাহা হইলে তো সমস্যা 
অত্যন্ত জটিল হইবে। অনুরূপভাবে ইমাম আহমদ (র) সুফয়ান হইতে এই হাদীসটি 
বর্ণনা করিয়াছেন । তাহাতে আরো আছে যে, যখন &1| ০1 £:.:11-$ আয়াতটি নাধিল 
হয়, তখন যুবাইর বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! কোন্‌ নি'মাত সম্পর্কে আমাদিগকে 
জিজ্ঞাসা করা হইবে? আমাদিগের বলিতে তো দুই কালো বস্তু, খেজুর আর. পানি । 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, এই ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হইবে । এই অতিরক্ত 
অংশটুকু ইমাম তিরমিযী এবং ইব্‌ন মাজাহ (রে) সুফয়ান (র)-এর হাদীস হইতে বর্ণনা 
করিয়াছেন । ইমাম তিরমিযীর বিচারে হাদীসটি হাসান। 

ইমাম আহমদ রে) .... যুবাইর ইবন আওয়াম (রা) হইতে বর্ণনা করেন যে, 
যুবাইর ইব্‌ন আওয়াম (রা) বলেন &1| $%: 4৫ আয়াতটি নাযিল হওয়ার পর যুবাইর 
বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! বিশেষ গোনাহ ছাড়াও দুনিয়াতে আরো যত গুনাহ হইয়াছে 
এইসব বিষয়েই আমাদিগকে পুনর্বার জিজ্ঞাসা করা হইবে । রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, 
হা, পুনর্বার জিজ্ঞাসা করা হইবে । শেষ পর্যন্ত প্রত্যেক প্রাপককে তাহার প্রাপ্য দেওয়া 
হইবে । তখন যুবাইর বলেন, তাহা হইলে বিষয়টি অত্যন্ত জটিল হইয়া যাইবে । 

ইমাম তিরমিযী মুহাম্মদ ইব্‌ন আমরের হাদীস হইতে এই হাদীসটি বর্ণনা করিয়া 
হাসান সহীহ বলিয়া মন্তব্য করিয়াছেন। 

ইমাম আহমদ রে) ....উকবা ইবনে আমির (রা) হইতে বর্ণনা করেন যে, উকবা 
ইবন আমির (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ “কিয়ামতের দিন সর্বপ্রথম 
বাক-বিতপ্তায় লিপ্ত হইবে দুই প্রতিবেশী ।” ইমাম আহমদ একাই হাদীসটি বর্ণনা 
করিয়াছেন। 

ইমাম আহমদ (র) ....আবু সাঈদ (রা) হইতে বর্ণনা করেন যে, আবু সাঈদ (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ “যাহার হাতে আমার জীবন তাহার শপথ করিয়া 
বলিতেছি, কিয়ামতের দিন বাক-বিতপ্ডা করা হইবে । এমনকি দুইটি বকরী একে 
অপরকে শিং দ্বারা গুঁতো দেওয়ার ব্যাপারে বিতণ্ায় লিপ্ত হইবে ।” 

' মুসনাদে হযরত আবু যর (রা) হইতে বর্ণিত আছে যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
(সা) একদিন দুইটি বকরীকে ওঁতার্$তি করিতে দেখিয়া বলিলেন ঃ আবু যর! তুমি কি 
জান, এই বকরী দুইটি কেন গুঁতাণ্ডুতি করিতেছে? তিনি বলিলেন, না তো, জানি না। 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ টির তাদর সা রান রর নি রাডার 
করিবেন। 


Contents 


৫৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


আবু বকর বাষ্যার (র) ....আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন ঃ কিয়ামতের দিন খিয়ানতকারী যালিম শাসককে 
উপস্থিত করা হইবে । তখন প্রজারা তাহার সহিত বিতঞ্জায় লিপ্ত হইবে । অবশেষে 
প্রজারা তাহার উপর জয়লাভ করিবে । তখন তাহাকে বলা হইবে, জাহান্নামের খুঁটির 
সাথে বাধিয়া রাখ । 

আলী ইব্‌ন আবু তালহা (র) .... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, 
ইব্‌ন আব্বাস (রা) £4 ১8 £ এই আয়াতের ব্যাখ্যায় বলেন. কিয়ামতের দিন 
সত্যবাদী-মিথ্যাবাদীর, এ হিদায়াতপ্রাপ্ত বিভ্রান্ত ব্যক্তির, এবং দূর্বল 
সবল অহংকারীর বিরুদ্ধে বিতপ্তা করিবে । 

ইব্‌ন মানদাহ (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রো) 
বলেন, কিয়ামতের দিন মানুষ পরম্পর বিতপ্তা করিবে । এমনকি দেহের সহিত আত্মা 
পর্যন্ত বিতপ্ডা করিবে । আত্মা দেহকে বলিবে, তুমি অমুক কাজ করিয়াছ। দেহ বলিবে, 
তোমার আদেশে আর তোমার প্ররোচনায়ই তো আমি তাহা করিয়াছি । ফলে আল্লাহ্‌ 
পাক মীমাংসার জন্য একজন ফেরেশতা পাঠাইবেন.। ফেরেশতা তাহাদের বলিবে, 
তোমাদের দৃষ্টান্ত হইল, যেমন দৃষ্টিশক্তিসম্পন্ন এক পঙ্গু আর দৃষ্টিহীন এক ব্যক্তি এই 
দুইজন একটি বাগানে প্রবেশ করিল । টুকিয়া পঙ্গু লোকটি বলিল, এইখানে বেশ কিছু 
ফল দেখিতে পাইতেছি। কিন্তু পাড়িতে পারিতেছি না। শুনিয়া দৃষ্টিহীন লোকটি বলিল, 
ঠিক আছে, তুমি আমার উপর চড়িয়া ফলগুলি পাড়িয়া লও। সে তাহাই করিল। 
এইবার তোমরাই বল, এই দুইজনের মধ্যে সীমালংঘনকারী কে? তাহারা বলিবে, 
সীমালংঘনকারী তো দুইজনই। তখন ফেরেশতা বলিবে, তোমরা নিজেদের ব্যাপারেই 
রায় দিয়াছ। অর্থাৎ আত্মার জন্য দেহ হইল বাহনের ন্যায় আর আত্মা হইল আরোহী । 

: ইবৃন আবূ হাতিম রে) .. ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর 
(রা) বলেন, ১ 81 5 আয়াতটি নাষিল হইয়াছে। তবে আয়াতটি কি ব্যাপারে 
নাযিল হইয়াছে তাহা জানি না। আমরা আরয করিলাম, আমরা কাহার সহিত বিতপ্তা 
করিব? আমাদের ও আহলে কিতাবদের মধ্যে তো কোন বিতগ্তা নাই, তবে কাহার 
সহিত এই বিত্ৃপ্ত ? অত:পর এক সময় ফিতনা সংঘটিত হইলে ইব্‌ন উমর (রো). 
বলিলেন, ইহাই সেই ঘটনা, যে ব্যাপারে আমরা বিতপ্তা করিব বলিয়া আল্লাহ্‌ ঘোষণা 
করিয়াছেন। ইমাম নাসায়ী রর) মুহাম্মদ ইৰ্ন আমির ও মানসূর ইব্ন সালমার সূত্র 
এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 


আবুল আলিয়া শু! (৫$1$ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আহলি কিবলা বনাম 
আহলি কুফর, ইব্‌ন যায়দ (র) বলেন, আহলি ইসলাম বনাম আহলি কুফর এর মধ্যে 
এই বিতগ্ু অনুষ্ঠিত হইবে । তবে সঠিক কথা হইল এই বিতণ্ডা অনুষ্ঠান বিশেষভাবে 
কাহারো জন্য নির্দিষ্ট নয়। আল্লাহ্‌ সর্বজ্ঞ । 


Contents 


সূরা যুমার ৫৬৫ 


হা তা 


lI” ১1০ 65107506914 552 ১2৮৬৩ (YY) 
2 Te ৫2, ০৫০ or. 

০ ৫০৮57 ৮০7৬ 

0 CED 2H | 29627 94592 85116 (0) 


১৫৮০৬120১1৩ ঠা (৪ 


০1:১০ 8552 32) 2S Cy EEL ( (০) 


০১৮ 
OXIDE 


৩২. যে ব্যক্তি আল্লাহ্‌ সম্বন্ধে মিথ্যা বলে এবং সত্য আসিবার পর উহা! 
প্রত্যাখ্যান করে তাহার অপেক্ষা অধিক যালিম আর কে? কাফিরদিগের আবাসস্থল 
কি জাহামাম নহে? 

৩৩. বাহায়া সত্য আদিয়াছে এবং যাহারা সতাকে সত্য বলিয়া মানিয়াছে 
 তাহারাইতো মুত্তাকী । 

৩৪. ইহাদিগের সঞ্চিত সমস্ত কিছুই আছে ইহাদিগের প্রতিপালকের নিকট । 
ইহাই সকর্মপরায়ণদিগের পুরক্কার ৷ 

৩৫. কারণ, ইহারা যে সব মন্দকর্ম করিয়াছিল, আল্লাহ্‌ তাহা ক্ষমা করিয়। 
দিবেন এবং ইহাদিগকে ইহাদিগের সওকর্মের জন্য পুরষ্কৃত করিবেন । : 

তাফসীর ৪ এইখানে মুশরিকদিগকে উদ্দেশ্য করিয়া বলা হইয়াছে যে, তাহারা 
আল্লাহ্‌র ব্যাপার বহু মিথ্যা রচনা করে, তাহার সহিত দ্বিতীয় খোদার অস্তিতে বিশ্বাস 
করে, ফেরেশতাকুল তাহার মেয়ে সন্তান বলিয়া ধারণা করে এবং তাহার ছেলে সত্তানও 
রহিয়াছে বলিয়া প্রচার করে। অথচ এইসব ব্যাপারে হইতে আল্লাহ্‌ সম্পূর্ণ পবিত্র । ইহা 
ব্যতীত তাহাদের চিরায়ত অভ্যাস ছিল যে, কোন রাসূল আল্লাহ্র পক্ষ হইতে যখনই 
কোন পয়গাম বা আয়াত নাযিল করিতেন তখনই উহা মিথ্যা বলিয়া অপপ্রচারে 
মনোনিবেশ করিত । তাই আল্লাহ্‌ তাআলা বলিয়াছেন ঃ ০০ ০৬৫ ০০ ৯161 ১৪ 
৬৮৯ ১1 ৮10 ০৮১41 যে ব্যক্তি আল্লাহ্‌ সম্বন্ধে মিথ্যা রচনা করে এবং সত্য 
আসিবার পর উহা প্রত্যাখান করে তাহার অপেক্ষা বড় যালিম আর কে? অর্থাৎ ইহার 


) 
NT 
e 


Contents 


৫৬৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


চেয়ে বড় যালিম আর কে? কেননা তাহারা বিভিন্ন পন্থায় আল্লাহ্‌র ব্যাপারে মিথ্যার 
আশ্রয় নেয় এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর ব্যাপারেও মিথ্যা প্রচারণা চালায় । আর তাহারা 
সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে এবং মিথ্যাকে সত্য প্রতিপন্ন করে। তাই তাহাদের শেষ 
ঠিকানা জানাইয়া দিয়া আল্লাহ্‌ তা'আলা বলেন 8 $ ১১১৪৫] ৯০1৫৯ এ৪ ০০ | 
অর্থাৎ সত্য প্রত্যাখ্যানকারীদিগের আবাসস্থল তো জাহান্নামই ৷ কেননা তাহারা সত্যকে 
অস্বীকার করে এবং মিথ্যার আশ্রয় নেয়। 

ইহার পর বলিয়াছেন ৫ ২০3 ১০৮০ 5 53119 অর্থাৎ যাহারা সত্য 
আনিয়াছে এবং যাহারা সত্যকে সত্য বলিয়া মানিয়াছে। ? 

মুজাহিদ, কাতাদাহ, রবী‘ ইব্‌ন আনাস এবং ইব্ন যায়দ বলেন, যাহারা সত্য 
আনিয়াছে বলিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-কে বুঝান হইয়াছে সুদ্দী বলেন যে, ইহার দ্বারা 
জিবাঈল (আ)-কে বুঝান হইয়াছে । 

<; 3৬০১ যাহারা সত্যকে সত্য বলিয়া মানিয়াছে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম । 

ইব্‌ন আব্বাস হইতে আলী ইব্ন আবূ তালহা বলেন ৪ 5১১; :12> 5345 মানে 
যে কেহ 111 31 513 দাওয়াত নিয়া আসিয়াছে, সেই এই আয়াতাংশের উদ্দেশ্য 
হইয়াছে। আর «১:০3 এর দ্বারা রাসূলুল্লাহ (সা)-কে উদ্দেশ্য করা হইয়াছে 

রবী' ইব্‌ন আনাস আলোচ্য আয়াতটি ০১: 1%12 ০57 এইরূপে পাঠ 
করিয়াছেন। অর্থাৎ নবীগণ এবং ।১£:০; তাহাদের অনুসারীগণ। 

উল্লেখ্য যে, কিয়ামাতের দিন মু'মিনরা রাসূলকে বলিবে যে, আপনি আমাদিগকে 
যাহা দিয়াছিলেন এবং যাহা আদেশ করিয়াছিলেন তাহা আমরা মান্য করিয়াছিলাম । 

মুজাহিদ এই কথাও বলিয়াছেন যে, এই কিতাবের মধ্যে সকল মু'মিনরা অন্তর্ভুক্ত । 
কেননা মু'মিনরা সত্য স্বীকার করে এবং তাহার মতো আমল করে । আর রাসূলুল্লাহ্‌ 
(সা) ও ইহাদের অন্তর্ভুক্ত । কেবল তাই নয় তিনি সর্বাপেক্ষা উত্তম এবং উল্লেখযোগ্য 
মু'মিন হিসাবে গণ্য । কেননা তিনি সত্য আনিয়াছেন। পূর্বের সকল নবীকে সত্য বলিয়া 
মানিয়া নিয়াছেন এবং তাহার উপর যাহা নাধিল হইয়াছে তাহা তিনি বিশ্বাসের সহিত 
গ্রহণ করিয়াছেন। আর যাহারা মু'মিন তাহারা সকলে বিশ্বাস করে আল্লাহকে 
ফেরেশতাদেরকে, কিতাবসমূহ এবং রাসূলগণকে । 

আব্দুর রহমান ইব্‌ন যিয়াদ ইব্‌ন আসলাম বলেন ৬41 দি ১১49 এই 
আয়াতাংশের উদ্দেশ্য হইল রাসূলুল্লাহ্‌ (সা) $ 3:43 এর উদ্দেশ্য মুসলমান সকল! 
3১88.11 4 318 তাহারাই তো মুস্তাকী বা পরহেযগার। 


Contents 


সূরা যুমার ৫৬৭ 


ইব্‌ন আব্বাস (রা) বলেন, যাহারা শিরক হইতে বাচিয়া থাকে 2৮:3৮ 741 
১43 ১০ তাহাদিগের বাঞ্িত সমস্ত কিছুই তাহাদিগের প্রতিপালকের নিকট 
রহিয়াছে। অর্থাৎ বেহেশতের মধ্যে বসিয়া তাহারা যাহা চাহিবে তাহাই পাইবে । 
4228 RC 

অর্থাৎ ইহাই সৎকর্মপরায়ণদিগের পুরষ্কার । কারণ ইহারা যেসব মন্দকর্ম করিয়াছিল ' 
আল্লাহ্‌ তাহা ক্ষমা করিয়া দিবেন এবং উহাদিগকে সৎকর্মের জন্য পুরফ্কৃুত করিবেন । 

আল্লাহ্‌ তা'আলা অন্য আয়াতে আরো বলিয়াছেন ঃ 
৪4৮88 ০০১৩11572৮০ ১0415058550 5515 
১০815 shall ডি Lill 
24 2 পৃ 1: Ah wt] ৮০৫ চিত 
515/%990%28485%545 গলা 
€ 3 rp 
৫৪৫০ & 
Ky 2 পা ৪১ YI, CLS 2 পু 320 
১45) 53926260020? 20020019229 (৬) 
12 2 (645 2234 রণ 
কু (5%6০91/৮195৩2 ৮20৮5 (5) 
i ৮৮৬ পোলার A 
4০ bie ANG SV OLB 33 ৮ 2৮ 
2, 3 9 e* 04 9 wy 
2205 ডি 1০ 4522 ০৮2৫১ 0৩১ 245%5 1522 


পর 55৮ 


0 OBEN UE গর্ত. 


s আপ 54 5৬3 36864১97580 (৭) 
KALIL 497৭414555160% (৪) 


Contents 


৫৬৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


৩৬. আল্লাহ্‌ কি তাহার বান্দার জন্য যথেষ্ট নহেন? অথচ তাহারা তোমাকে 
আল্লাহ্র পরিবর্তে অপরের ভয় দেখায়। আল্লাহ্‌ যাহাকে বিভ্রান্ত করেন তাহার 
জন্য কোন পথপ্রদর্শক নাই। 

৩৭. যাহাকে আল্লাহ্‌ হিদায়াত করেন তাহার জন্য কোন পথ ভ্রষ্টকারী নাই। 
আল্লাহ্‌ কি পরাক্রমশালী, দণ্ডবিধায়ক নহেন? 

৩৮. তুমি যদি ইহাদিগকে জিজ্ঞাসা কর, আকাশমণ্ডলী ও পৃথিবী কে সৃষ্টি 
করিয়াছেন? উহারা অবশ্যই বলিবে, আল্লাহ্‌ । বল, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি? 
আল্লাহ্‌ আমার অনিষ্ট চাহিলে তোমরা আল্লাহ্র পরিবর্তে যাহাদিগকে ডাক তাহারা 
কি সেই অনিষ্ট দূর করিতে পারিবে? অথচ তিনি আমার প্রতি অনুগ্রহ করিতে 
চাহিলে তাহারা কি সেই অনুগ্রহকে রোধ করিতে পারিবে? বল, আমার জন্য 
আল্লাহই যথেষ্ট । নির্ভরকারীগণ আল্লাহ্‌র উপর নির্ভর করে । 

৩৯. বল, হে আমার সম্প্রদায়! তোমরা স্ব স্ব অবস্থায় কাজ করিতে থাক, 
নিও আমারা সারার এলাম গারিরে 

৪০. রানা বার সিনা সারানোর পানর রাজার রা গানটির 
হইবে স্থায়ী শাস্তি। 


তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা তাহার বান্দার জন্য যথেষ্ট এবং বান্দা তাহার প্রতি 
নির্ভরশীল ? সেই কথাই এই স্থানে বলা হইয়াছে যে ১০ ১৪৫ {৷ 0 অর্থাৎ 
আল্লাহ্‌ কি তাহার বান্দার জন্য যথেষ্ট নহেন? 

কেহ আলোচ্য আয়াতাংশ এইভাবে পড়িয়াছেন যে, 52০ ০31৫, ll ll 
অর্থাৎ আল্লাহ তা-আলা তাহার প্রত্যেক বান্দার জন্য যথেষ্ট এবং প্রত্যেক বান্দার উচিত 
তাহার প্রতি নির্ভরশীল থাকা । | 

ফাযালা ইবৃন উবাইদ আল আনসার হইতে ..... ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন 
যে, ইব্‌ন উবাইদ আবু আলী আনসার (রা) বলিয়াছেন, তিনি রাসূলুল্লাহ্‌ (সা) এর 
নিকট শুনিয়াছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন $ যাহাকে ইসলামের প্রতি হেদায়েত 
প্রদান করা হইয়াছে প্রয়োজন মাফিক রুযী দেওয়া হইয়াছে এবং অল্পে তৃষ্টির গুণ 
দেওয়া হইয়াছে, সে নাজাত প্রাপ্ত হইয়াছে 

আবু হানী আলখাওলানী হইতে হায়াত ইবৃন শুবাইহ এর হাদীছে নাসাঈ এবং 
তিরমিযী এই হাদীসটিকে সহীহ বলিয়া মন্তব্য করিয়াছেন । 

Uys Le HL Lis, অথচ তাহারা তোমাকে আল্লাহ্র পরিবর্তে অপরের 
ভয় দেখায় । অথাৎ মুশ্রিকরা রাসূলুল্লাহ্‌ (সা)-কে তাহাদের পৃজ্য ভূত ও ঈশ্বরদিগের 


Contents 


সুরা যুমার ৫৬৯ 


ভীতি প্রদর্শন করিত এবং তাহাতে আল্লাহ্‌ ব্যতীত তাহাদের ঈশ্বরদিগের ইবাদাত করার 
জন্য আহ্বান করিত, যাহা হইল তাহাদের অজ্ঞতা ও ভ্রান্তির ফসল। 
তাই আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন, 

4005০505520 ১45১2 aba diya 
০9501 ৬১:১০ 

._ অৰ্থাৎ আল্লাহ্‌ তা'আলা অসীম শক্তির আধার; যে তাহার প্রতি ভরসা করে তাহাকে 

কেহ হটাইতে পারে না। এবং তাহার প্রতি আকৃষ্ট ব্যক্তি কখনো রিক্ত হস্তে বিদায় হয় 

না। কেননা তিনি মহাপরাক্রমশালী, তাহার সমকক্ষ অন্য কেহ নাই । যাহারা তাহার 


সহিত কুফরী করিয়াছে, শিরক করিয়াছে এবং যাহারা রাসূলুল্লাহ্‌ (সা) এর প্রতি অন্যায় 
আহ্বান জানাইয়াছে তাহাদের অন্যয়ের প্রতিশোধ গ্রহণে তাহার সমকক্ষ অন্য কেহ 


৪25 % ৮৩০ 


নীপা রগ সারার lid Sb Sled HE neil Sl 

111 অর্থাৎ মুশরিকরা অবগত রহিয়াছে আল্লাহ্‌ তা'আলা সকল সৃষ্টির স্রষ্টা । ইহা সত্তেও 
তাহারা এমন কিছুর শলা করে যাহাদের কাহারো উপকার পকার করার শক্তি লাই 
তাই বলা হইয়াছে যে, 


at 24 দানা রা L RE LMR 8222 
S82 SLA tn J ds < 52501 31 401 ০১০০০ ০১০১০০০০521 ৪ 
56 %2% ৩ 


-4১০৯০ ০৫৫০৮৮১০১০৬ ২৮৯০১ ৮০০০ ও 


অর্থাৎ বল, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি? আল্লাহ্‌ আমার অনিষ্ট চাহিলে তোমরা 
আল্লাহ্‌র পরিবর্তে যাহাদিগকে ডাক তাহারা কি সেই অনিষ্ট দূর করিতে পারিবে? অথবা 
তিনি আমার প্রতি অনুগ্রহ করিতে চাহিলে তাহারা কি সেই অনুগ্রহকে রোধ করিতে 
পারিবে? মোট কথা তাহারা কোন কাজেই সমর্থ নহে। 
একটি মারফু হাদীসে ইব্ন আব্বাস (রা) .... হইতে ইব্‌ন আবূ হাতিম বর্ণনা. 
করেন যে, তিনি বলেন, “আনল্লাহ্‌কে স্মরণে রাখ, তিনি তোমার হেফাযাত করিবেন। 
আল্লাহকে স্মরণে রাখ তাহা হইলে সব সময় তাহাকে নিজের কাছে পাইবে, সুসময়ে 
তাহার শুকুর কর তাহা হইলে বিপদের কালে তিনি তোমার উপকারে আসিবেন। যখন 
কিছু চাওয়ার দরকার হয় তখন তাহা পাওয়ার জন্য আল্লাহ্‌র নিকট প্রার্থনা কর । যখন 
সাহায্যের দরকার হয় তখন তাহারই সাহায্য কামনা কর, আর এই কথার প্রতি বিশ্বাস 
রাখ যে, যদি পৃথিবীর সকল শক্তি একত্র হইয়াও তোমার অনিষ্ট করার চেষ্টা করে এবং 
তোমার অনিষ্ট করার ইচ্ছা যদি আল্লাহ্‌র কাম্য না হয় তবে কেহই তোমার এতটুকু 
ক্ষতি সাধন করিতে পারিবে না । আর সকলে মিলিয়াও যদি তোমার অনিষ্ট করার চেষ্টা 


ইবৃন কাছীর-__৭২ টম) 


Contents 


৫৭০ তাফসীরে ইব্ন কাছীর 


করে এবং যদি তাহা করার ইচ্ছা আল্লাহ্‌র না থাকে তবে তাহারা তোমার কোন অনিষ্ট 
করিতে পারিবে না। কেননা তাকদীরের লেখা পৃষ্ঠাগুলো শুকাইয়া গিয়াছে এবং কলম 
তুলিয়া নেওয়া হইয়াছে। অতএব বিশ্বাস ও কৃতজ্ঞতার সহিত নেক আমল সম্পাদনে 
ব্রতী হও । আর জানিয়া রাখ যে, কষ্ট-কঠিন সময় সবর করিলে বহু নেক আমল পাওয়া 
যায়। কেননা সবর করিলে সাহাষ্য আসে। দুঃখ ও কষ্টের সঙ্গে রহিয়াছে সুখ ও খুশী 
SOE CUR A OU NS STUN 

01 ৫১:০০ 3$ বল। আমার জন্য আল্লাহই যথেষ্ট । ৭ ০15১5 «21০ এ 
১1২০ 4,518 যাহারা নির্ভর করিতে চাহে তাহারা আল্লাহ্‌র উপর নির্ভর 
করুক। 

যথা হযরত হুদ (আ) যখন তাহার কওমকে বলিয়াছিলেন £ 


0 ৮:8৮. ক. ৮... & 64 ভগ শে পা ডিন ০৮৫5 ০ sos + 
সক kan WCE EO বি 
শা 


১০৮০০১০০০০৯ eae 22155, সর 


অর্থাৎ আমরা তো ইহাই বলি, আমাদিগের ইলাহদিগের মধ্যে কেহ তোমাকে 
অশুভ দ্বারা আবিষ্ট করিয়াছে । সে বলিল, আমি আল্লাহ্‌কে সাক্ষী করিতেছি এবং 
তোমরাও সাক্ষী হও যে, আমি তাহা হইতে নির্লিপ্ত, যাহাকে তোমরা আল্লাহ্‌র শরীক 
কর আল্লাহ্‌ ব্যতীত । তোমরা সকলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কর এবং আমাকে অবকাশ 
দিও না। আমি নির্ভর করি আমার ও তোমাদিগের প্রতিপালক আল্লাহ্‌র উপর । এমন 
কোন জীব-জন্তু নাই, যে তাহার পূর্ণ আয়ত্বীধীন নহে; আমার প্রতিপালক আছেন সরল 
পথে। 

একটি মারফ্‌* হাদীসে রাসূলুল্লাহ্‌ (সা) হইতে ইব্ন আব্বাস .... আব্দুল্লাহ ইব্‌ন 
বকর আলী সাহমী, আহমাদ ইব্‌ন ইসাম আলি আনসারী ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা 
করেন যে, তিনি বলিয়াছেন, “যে ব্যক্তি সবচেয়ে বেশী শক্তিশালী হইতে চায় তাহার 
উচিত আল্লাহ্‌র উপর ভরসা রাখা । যে ব্যক্তি সবচেয়ে বেশী ধনবান হইতে চায়, তাহার 
উচিত নিজের হাতের সম্পদের চেয়ে আল্লাহ্‌র হাতের সম্পদের উপর বেশী নির্ভরশীল 
হওয়া এবং যে সবচেয়ে বড় বুযুর্গ হইতে চায়, তাহার উচিত আল্লাহ্‌কে বিশেষভাবে ভয় 
করা ।” 


EE TR DO CE RAO OE A OY 
ডিন রি 


Contents 


সূরা যুমার নি | ৫৭১ 


অর্থাৎ বল, হে আমার সম্প্রদায়! তোমরা যাহা করিতেছ করিতে থাক 19]: * 
fos sent CRN SE we San 5525 52° MR OE 
পরিণাম ফল সম্পর্কে অবগতি লাভ করিবে । 

$2১১ 555 4২7 25 পৃথিবীতে কাহার উপর আসিবে লাঞ্ছনাদায়ক শাস্তি 

এবং 7:৪4 543০ 4১12 4৯০ আখেরাতের স্থায়ী শাস্তি কাহার উপর আসিবে তাহা 
oA টিভিতে তি মর্বিদারক এবং অবশাাহী। 


EBL VED ০০ ৮৫৮৮৫, 4% একডি) (5) 
OUD I “eT LIAS of 25 
্‌ 55 ছি টি 2০ Yl £ Sf (£Y) 


5 CED ESN 4570868 এ 4৮ 
CLES YS 


৪১. আমি তোমার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য । 
অতঃপর যে সৎপথ অবলম্বন করে সে তাহা করে নিজেরই কল্যাণের জন্য এবং যে 
বিপথগামী হয় সে তো বিপথগামী হয় নিজেরই ধ্বংসের জন্য এবং তুমি 
উহাদিগের তত্বাবধায়ক নহ । 

৪২. আল্লাহ্‌ই প্রাণহরণ করেন জীব সমূহের তাহাদিগের মৃত্যুর সময় এবং 
যাহাদিগের মৃত্যু আসে নাই তাহাদিগের প্রাণও নিদ্রার সময়। অতঃপর যাহার 
জন্য মৃত্যুর সিদ্ধান্ত করেন তাহার প্রাণ তিনি রাখিয়া দেন এবং অপরগুলি ফিরাইয়া 
দেন এক নির্দিষ্ট সময়ের জন্য । ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে চিন্তাশীল 
সম্প্রদায়ের জন্য । 

তাফসীর ৪ আল্লাহ্‌ তা'আলা স্বীয় রাসূল মুহাম্মদ (সো)-কে উদ্দেশ্য করিয়া বলেন 
০[২এা। 4215 075 &। অর্থাৎ আমি তোমার প্রতি সত্যসহ কুরআন নাধিল করিয়াছি। 
1 ১০৫] অর্থাৎ যাহাতে সকল মানুষ ও জনজাতি ইহার নির্দেশনায় সঠিক পথ 
পাইতে পারে । ?-..১০/$ 4,5১1 ১০$ অর্থাৎ কেহ যদি হিদায়াত অবলম্বন করে তবে 
সে তাহার নিজেরই কল্যাণের জন্য করে। 12 ৭. ০১08১ ১ অর্থাৎ আর 
কেহ যদি সত্য হইতে বিমুখ হয় তবে সে নিজের সর্বনাশ নিজেই ডাকিয়া আনে । 1: 


Contents 


৫৭২ তাফসীরে ইব্‌ন কাছীর 


599 ১৫৮০ ৬ অৰ্থাৎ তাহাদের হিদায়াতের ব্যাপারে তুমি তাহাদের তত্ত্বাবধায়ক 
নহ। যথা অন্যত্র বলা হইয়াছে ৭:০5] LE UG NSC 5 অৰ্থাৎ তুমি 
কেবল ভীতি প্রদর্শনকারী ৷ আর আল্লাহ্‌ সমস্ত কিছুর তত্ত্বাবধায়ক । 

অন্যত্র আরো বলা হইয়াছে যে ১ 59 £344 4১15 3 অর্থাৎ 
তোমার দায়িত্ব পৌছাইয়া দেওয়া এবং হিসাব গ্রহণের দায়িত্‌ আমার । 

ইহার পর আল্লাহ্‌ তা'আলা নিজের প্রতি ইংগিত করিয়া বলেন, তিনি ইচ্ছা করিলে 
যে কোন অস্তিত্বকে ধুলিসাৎ করিয়া ফেলিতে পারেন । তিনি প্রত্যেক মানুষকে বড় মৃত্যু 
দান করেন তাহার ফেরেশতার মাধ্যমে ৷ ফেরেশতা আসিয়া শরীর হইতে আত্মা নির্গত 
করিয়া নিয়া যান। আর মানুষকে ছোট মৃত্যু দান করেন তাহাদের নিদ্বার প্রাক্কালে । 

তাই অন্যত্র বলা হইয়াছে ঃ 


AEE A ty ile 
65 £ ৩ ত৪ও 5 bs 29 শা 
৪ 81855858252 0০1. 4857 804290 


_১০৮১৪০২ 


অর্থাৎ তিনিই রাত্রিকালে তোমাদিগের সুতুপ্তি আনয়ন করেন এবং দিবসে তোমরা 
যাহা কর তাহা তিনি জানেন; অতঃপর দিবসে তোমাদিগকে তিনি পুনর্জাগরিত করেন 
যাহাতে নির্ধারিত কাল পূর্ণ হয়। অতঃপর তাহার দিকেই তোমাদিগের প্রত্যাবর্তন; 
অনম্তর তোমরা যাহা কর সে সম্বন্ধে তোমাদিগকে তিনি অবহিত করিবেন । তিনিই স্বীয় 
দাসদিগের উপর পরাক্রমশালী এবং তিনিই তোমাদিগের রক্ষক প্রেরণ করেন; অবশেষে 
যখন তোমাদিগের কাহারও মৃত্যকাল উপস্থিত হয় তখন আমার প্রেরিতরা তাহার মৃত্যু 
ঘটায় এবং তাহারা কোন ক্রটি করে না। 

এই আয়াতটিতে প্রথমে ছোট মৃত্যু পরে বড় মৃত্যুর কথা উন্লেখিত হইয়াছে। আর 
কা দি বারা না রা সা 


ক শি টি তি 


টিনার OE Vet CM TR Se 
চেতনা হরণ করেন যখন উহারা নিদ্রিত থাকে । অতঃপর যাহার জন্য মৃত্যু অবধারিত 
করিয়াছেন তিনি তাহার প্রাণ রাখিয়া দেন এবং অপরকে চেতনা ফিরাইয়া দেন এক 
নির্দিষ্ট সময়ের জন্য । উল্লেখ্য, এই আয়াত প্রমাণ করে যে, আত্মাসমূহকে উ্ধীলোকে 
জমায়েত করা হয়। 


Contents 


সূরা যুমার ৫৭৩ 


এই ধরনের একটি মারফ্‌' হাদীস ইবৃন মান্দাহ প্রভৃতি বর্ণনা করিয়াছেন। 

আর আবু হুরায়রা হইতে আবূ সাঈদ ..... মুসলিম ও বোখারী স্ব স্ব সহীহ-এর 
মধ্যে বর্ণনা করিয়াছেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, 
যখন তোমরা কেহ ঘুমাবার জন্য বিছানায় আস তখন তহবন্দের অভ্যন্তরীণ অংশ দ্বারা 
বিছানাটা ঝাড়িযা নিবে, হয়ত উহাতে কিছু থাকিতে পারে । অত:পর বলিবে ঃ 
UU SEL STB he LTH LL 

Lal Ue obi Ls ESL SL 

অর্থাৎ হে প্রভু! তোমার নামে শুইতে যাইতেছি এবং তোমারই রহমতে নিদ্রা 
হইতে জাগ্রত হইব। যদি তুমি আমার আত্মাকে প্রতিরোধ কর তবে উহার প্রতি 
করুণাশীল হইও । আর যদি উহা পুন:প্রত্যাবর্তন কর তবে উহা হেফাযত করিও; যেমন 
করিয়া নেক বান্দাদিগের আত্মা তুমি হেফাযত করিয়া থাক। 

পূর্বসূরীদের কেহ বলিয়াছেন, মৃত ব্যক্তিদের আত্মা যখন তাহারা মৃত্যু বরণ করে 
এবং জীবিত ব্যক্তিদের আত্মা যখন তাহারা নিদ্রায় যায় তখন তাহারা পরম্পরে 
পরস্পরের সহিত আলোচনায় লিগ্ড হয়, যতক্ষণ আল্লাহ্‌ ইচ্ছা করেন । 
করিয়াছেন তিনি তাহার প্রাণ রাখিয়া দেন। অর্থাৎ যে মৃত্যুবরণ করে তাহার আত্মা 
সংরক্ষিত করিয়া নির্দিষ্ট সময়ের জন্য অর্থাৎ মৃত্যু পূর্ববতী সময় পর্যন্ত ৷ 

ইব্‌ন আব্বাস (রা) বলেন, মৃতদের আত্মা রাখিয়া দেওয়া হয় এবং জীবিতদের 
আত্মা প্রত্যাবর্তন করা হয়। আর জীবিত ও মৃতদের আত্মার মধ্যে কখনো মিশ্রণ ঘটে 
না এই ব্যাপারে কখনো ভুল হয় না। অত:পর বলা হইয়াছে ঃ ৪0৩৪1 ০৯ এ|) ৪০1 
4১৫ $55 অর্থাৎ ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য । মি 


123, 


৪৫৫6৬ BES 1 G33 3 bf (EY) 
০0৫13 কি 

AVE GAG ox এ৫4৪40াগ্৪ (55) 
৫ 55 রাগ 5 


Ow 


Contents 


৫৭৪ তাফসীরে ইব্‌ন কাছীর 
0৮4 95 এড 18423 201564165 (5০) 


০৫১০৫ 1 1912 ১০৪ 08014 315437530 


৪৩. তবে কি উহারা আল্লাহ্‌ ব্যতীত অপরকে সুপারিশকারী ধরিয়াছে? বল, 
উহাদিগের ক্ষমতা না থাকিলেও এবং উহারা না বুঝিলেও? 

88. বল, সকল সুপারিশ আল্লাহরই ইখতিয়ারে, আকাশমণ্লী ও পৃথিবীর 
সার্বভৌমতৃ আল্লাহরই । অত:পর তাহারই নিকট তোমরা প্রত্যানীত হইবে। 

৪৫. আল্লাহ্‌র কথা বলা হইলে যাহারা আখিরাত বিশ্বাস করে না তাহাদিগের 
অন্তর বিতষ্তায় সংকুচিত হয় এবং আল্লাহ্‌র পরিবর্তে তাহাদিগের দেবতাগুলির 
উল্লেখ করা হইলে তাহারা আনন্দে উল্লাসিত হয়। 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা মুশরিকদের সমালোচনা করিয়া বলেন যে, তাহারা 
ভূত এবং মিথ্যা খোদাদেরকে নিজেদের সুপারিশকারী বলিয়া বিশ্বাস করে । অথচ ইহার 
সত্যতার ব্যাপারে তাহাদের কোন দলীল প্রমাণ নাই । উপরন্ত এই সকল খোদাদের না 
আছে কোন কাজ করার শক্তি এবং না আছে জ্ঞান ও অনুভূতি । আর তাহাদের নাই 
শ্রবণ করার কর্ণ এবং নাই দৃষ্টি মেলিয়া দেখার চোখ । বরং ইহারা হইল নিষ্প্রাণ 
পাথরের মত, যাহাদের মর্যাদা জন্ত্ু-জানোয়ারের চেয়েও বহু নিম্নে । 

তাই আল্লাহ্‌ তা'আলা বলেন, হে মুহাম্মদ! তুমি এ সকল মিথ্যা ধারণা 
পোষণকারীদেরকে বল যে, এ সকল মিথ্যা খোদাদের সুপারিশ করার কোন অধিকার 
নাই; বরং সুপারিশ করার একমাত্র অধিকার আল্লাহ্‌ তা'আলার ৷ তিনি মুক্তি দানের 
ইচ্ছা না করিলে কাহারো কোন গত্যত্তর নাই। 

তাই বলা হইয়াছে যে, 170 51 ১৮১০ ৫২০১: 5341 13 ১5 অর্থাৎ কে সে, যে 
তাহার অনুমতি ব্যতীত তাহার নিকট সুপারিশ করিবে? ১১১ ০৯. 475 20 
অর্থাৎ আকাশমগ্লী ও পৃথিবীর সার্বভৌমতৃ আল্লাহরই । মানে সবকিছু স্বেচ্ছাধীন 
ব্যবহারের অধিকার একমাত্র তাহারই । 

০১৮2৫ এখন! 2 অতঃপর তাহারই নিকট তোমার প্রত্যানীত হইবে। অর্থাৎ 
কিয়ামতের দিন তিনি ইনসাফের ভিত্তিতে সকলের বিচার নিষ্পত্তি করিবেন । প্রত্যেককে 
: তাহার কৃতকর্মের যথাযথ বদলা প্রদান করিবেন। 

আল্লাহ্‌ তা'আলা মুশরিকদের সমালোচনা করিয়া আরো বলেন $১১১ 4% ১,5 150, 
যখন বলা হয় আল্লাহ্‌ এক অর্থাৎ যখন তাহাদেরকে বলা হয় $১১১ ৯ 54 3 
একমাত্র তিনি ব্যতীত নাই কোন ইলাহ। | 


Contents 


সূরা যুমার ৫৭৫ 


১০৯১ ০১১৬৪ ১:50 (5 ০.৮ অর্থাৎ যাহারা পরকালে বিশ্বাস করে না 
তাহাদিগের অন্তর বিতৃষ্তায় সংকুচিত হয়। 

মুজাহিদ বলেন ০ মানে সংকুচিত হওয়া। সুদ্দী বলেন, বিতৃষ্তাগরস্ত হওয়া । ্‌ 
কাতাদাহ বলেন, উন্নাসিকতা প্রদর্শন করা । 

যায়িদ ইব্ন আসলাম হইতে মালিক বলেন ১০:21 মানে উদ্ধত প্রদর্শন করা। 

যথা অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ঃ 

ist Yay Ls (4144 অর্থাৎ যখন তাহাদেরকে বলা 
হয় আল্লাহ্‌ এক, EE HG রজার তখন তাহারা ওদ্ধত্য 
প্রদর্শন করে। 

কেননা তাহাদের হৃদয় সত্য গ্রহণ করার উপযুক্ত নয়। আর যে হৃদয় সত্য গ্রহণে 
অনুপযুক্ত, সে হৃদয় সহজেই মিথ্যার আশ্রয়ে ঢলিয়া পড়ে। মিথ্যাকে তৃরিৎ গতিতে 
গ্রহণ করিয়া নেয়। 

তাই আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন «১ ১০ ০:34 : ১৫৭ 19 আল্লাহ্র পরিবর্তে 
তাহাদিগের দেবতাগুলির উল্লেখ করা হইলে । অর্থাৎ হত, এবং মিথ্যা খোদাদের 
দানার পারা. 


৩31 ৫ ০৫ | STRONG (৮) 


পঠিত) পাঠ চে 


০৫৮৩৬ 41962299504 ৭ এ] 


a ee 


রস পর 


পাত পারত পট 2 তা টি 2৫5 পথ শে 2৬ র্‌ 
৮ 2 >| রর EINE (০) 
30 LAI, wed, 3 9 পিউ 
DINGS IIL SH 255 (৪ 
“293 9 | 2s 2 2 
oGMey BL IC 
A313 3709/93 


০6529518882 ৩ ৫৬৫১৮৫৫ (29) 


Contents 


৫৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


৪৬. বল, হে আল্লাহ! আকাশমণ্ডলী ও পৃথিবীর শ্রষ্টা, দৃশ্য ও অদৃশ্যের 
পরিজ্ঞাতা | তোমার দাসগণ যে বিষয়ে মতবিরোধ করে, তাহাদিগের মধ্যে তুমি 
উহার ফয়সালা করিয়া দিবে । 

৪৭. যাহারা যুলুম করিয়াছে যদি তাহাদিগের থাকে দুনিয়ায় যাহা আছে তাহা 
এবং তাহার সমপরিমাণ সম্পদ, কিয়ামতের দিন কঠিন শাস্তি হইতে মুক্তিপণ 
স্বরূপ সকল বিষয় তাহারা দিয়া দিবে এবং তাহাদিগের জন্য আল্লাহ্র নিকট 
হইতে এমন কিছু প্রকাশিত হইবে যাহা উহারা কল্পনাও করে নাই । 

৪৮. উহাদিগের কৃতকর্মের মন্দ ফল উহাদিগের নিকট প্রকাশ হইয়া পড়িবে 
এবং উহারা যাহা লইয়া ঠাট্টা-বিদ্রূপ করিত তাহা উহাদিগকে পরিবেষ্টিত করিবে। 


তাফসীর ৪ আল্লাহ্‌ তাআলা মুশরিকদের শিরক প্রীতি এবং তাওহীদ বিদ্বেষী 

সমালোচনাপূর্বক বলেন 8 521$410-4:511 ১102 ১৯০ ০০:4। ০৮087610148 
অর্থাৎ তুমি বল, আল্লাহ্‌ এক ও লাশরীক। তিনি সৃষ্টি করিয়াছেন আকাশসমূহ ও পৃথিবী 

আর তিনি এই সব নিজ পরিকল্পনায় নমুনাবিহীন সৃষ্টি করিয়াছেন। 

891286৯2511 112 তিনি দৃশ্য ও অদৃশ্য সম্পর্কে পরিজ্ঞাত। অর্থাৎ গোপন ও 
প্রকাশ্য সকল ব্যাপারে তিনি সম্যক অবগত। 

১৬৮13 বা RES (৪ এ: ১:৯৪ ০ তোমার দাসগণ যে বিষয়ে 
মতবিরোধ করে তাহাদিগের মধ্যে উহার ফয়সালা করিয়া দিবে । 

অর্থাৎ দুনিয়ায় বসিয়া যাহারা মতবিরোধ করে উহার ফয়সালা কবর হইতে 
উত্তোলনের পর কিয়ামতের দিন নিষ্পত্তি করিয়া দিবে । সেদিন বেশী দূরে নয় বরং খুবই 
নিকটে । 

মুসলিম স্বীয় সহীহ এর মধ্যে আবূ সালমা ইব্‌ন আব্দুর রহমান হইতে .... বর্ণনা 
করেন যে, আবূ সালমা ইব্‌ন আব্দুর রহমান বলেন, আমি আয়িশা (রা)-কে জিজ্ঞাসা 
করিয়াছিলাম যে, রাসূলুল্লাহ্‌ (সা) তাহাজ্জুদের নামায কোন দু'আ দ্বারা শুরু করেন? 
তিনি বলিয়াছিলেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) তাহাজ্জুদ দীড়াইয়া শুরুতে এই দু'আটি পাঠ 
করেন ঃ 


9৮০6.” ক এ ৮12 i “0 ৩ ৮০৩৪ পা প০৩ 2-32}. 
Ale SSN 51974012515 ৮515432045৩ ৫১১৮৯ ৪০ 7৫111 
LO odo A rs ee 0 O98 ৪০০ e oe কাপ Oe রড 
১1-১০-৪৪৯1 শা [9১05 (৩১ ১১7৩৯ ৩৮১1 ৪০৮৫এ 


০৬ প 9 ঠ পা { Are তত কও ৪:27 “ 0 ৬৮ শা o + পপ 
লি শা প রা শা eee PD 


Contents 


সূরা যুমার ৫৭৭ 


অর্থাৎ হে আল্লাহ্‌! হে জিব্রাল, মিকাঈল ও ইস্রাফীলের প্রভু! আকাশসমূহ ও 
পৃথিবীর সৃষ্টা, দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, তোমার দাসগণ যে যে বিষয়ে মতবিরোধ 
করে তাহাদিগের মধ্যে উহার ফয়সালা তুমিই করিয়া দিবে। যে যে বিষয়ে তাহারা 
মতবিরোধ করে সে সে বিষয়ে তুমি আমাকে সঠিক পথে পরিচালিত কর। তুমি 
যাহাকে ইচ্ছা কর তাহাকে সঠিক পথের সন্ধান দাও। 

আব্দুল্লাহ ইবন মাসউদ হইতে আওস ইব্‌ন আব্দুল্লাহ্‌ ..... আফফান ও ইমাম 
আহমদ বর্ণনা করেন যে, আব্দুল্লাহ ইবৃন মাসউদ (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) 
_ বলিয়াছেন £ যে ব্যক্তি বলিবে ৪ 

৮৪4১0 LANL AL SSG Sl LU 

ULI AS SU UL SY TSG SS YAN Y 016 (341১৪, 
IL GES HLL 2 GS pe Lie Ll any 

অর্থাৎ হে আল্লাহ্‌! আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা, দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা! 
আমি এই পৃথিবীতে বসিয়া তোমার নিকট অংগীকার করিতেছি, আমি সাক্ষ্য দিতেছি 
যে, তুমি ব্যতীত কোন ইলাহ নাই । তুমি একক এবং শরীক বিহীন । আমি আরো 
সাক্ষ্য দিতেছি যে, মুহাম্মদ (সা) তোমার বান্দা এবং তোমার রাসূল । তুমি যদি 
আমাকে আমার বিবেকের হাতে সোপর্দ করিয়া দাও তাহা হইলে আমি পাপের নিকটে 
পৌছিয়া যাইব এবং পুণ্য হইতে দূরে সরিয়া পড়িব। হে খোদা! আমার ভরসা একমাত্র 
তোমার রহমতের সাহারা! তাই তুমি আমার নিকট আমার এই প্রার্থনা কবুলের 
অংগীকার কর যে অংগীকার তুমি কেয়ামাতের দিন পূর্ণ করিবে। নিশ্চয় তুমি অংগীকার 
ভংগ করনা । 
আমার থেকে একটি অংগীকার আদায় করিয়াছিল, যাহা আমি অবশ্যই পূর্ণ করিব! 
অতএব আল্লাহ্‌ তাহাকে জান্নাতে প্রবেশ করাইবেন। 

এই হাদীসের বর্ণনাকারী সুহাইল বলেন যে, আমি কাসিম ইব্‌ন আব্দুর রহমানের 
নিকট এই হাদীসটি বলিলে তিনি আমাকে বলেন যে, আমাদের এলাকার একটি ছোট 
মেয়েরও এই হাদীস জানা আছে। একমাত্র ইমাম আহমাদ এই হাদীসটি রেওয়ায়েত 
করিয়াছেন । 


ইব্‌ন কাছীর__-৭৩ (৯ম) 


Contents 


৫৭৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


আবূ আব্দুর রহমান হইতে ইব্‌ন আব্দুল্লাহ্‌ .... ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, 
আবু আব্দুর রহমান বলেন, আব্দুল্লাহ ইব্ন ওমর (রা) আমাদেরকে এক টুকরা লেখা 
কাগজ বাহির করিয়া বলেন, রাসূলুল্লাহ (সা) আমাকে এই দু'আটি শিখাইয়াছেন ঃ 


28) 


Klis J SUG HL ab sb ell 
PI 8 সস রা yl দু রন 


5 
আবু আব্দুর রহমান (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) আব্দুল্লাহ ইব্‌ন আমর (রা) কে 
শুইতে যাইবার প্রক্কালে এই দু'আ'টি পড়িতে শিক্ষা দিয়াছিলেন। একমাত্র ইমাম 
আহমাদ ইহা রেওয়ায়েত করিয়াছেন । 
আহমাদ বর্ণনা করেন যে, একদা আমি আব্দুল্লাহ ইব্‌ন আমর (রো) এর নিকট আসিয়া 
বলিলাম, আপনি আমাকে এমন একটি দু'আ বলুন, যাহা আপনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
নিকট শুনিয়াছেন। ফলে তিনি আমার সামনে এক টুকরা লেখা কাগজ রাখেন। 
অত:পর তিনি বলেন, এই দু'আটি রাসূলুল্লাহ্‌ (সা) আমার জন্য শিখাইয়াছিলেন। আমি 
তাদের দেওয়া দ'আটি দেখিতেছিলাম। এমন সময় আবূ বকর সিদ্দিক (রা) রাসূলুল্লাহ 
(সা)-কে বলেন, হে আল্লাহ্র রাসূল! আমি সকালে এবং সন্ধ্যায় কি দু'আ পড়িব, তাহা 
আমাকে বলিয়া দিন। অত:পর রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, হে আবূ বকর! বল £ 
JED INL NY ILA MILL aU Sa LUG 
LOSS Sb Ts 
৯1775011521 
অর্থাৎ “হে আল্লাহ্‌! আকাশমণ্ডলী ও পৃথিবীর অর্টা, দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা। 
আমি সাক্ষ্যদান করিতেছি যে, আপনি ব্যতীত দ্বিতীয় কোন ইলাহ নাই। আপনি 
সকলের প্রতিপালক এবং অভিভাবক । আমি পানাহ চাই আপনার নিকট আমার আত্মার 
কুমন্ত্রণা হইতে এবং শয়তানের কুমন্ত্রণা ও শিরক করা হইতে । আর আমি পানাহ চাই 
আমার নিজের প্রতি নিজে কোন পাপ করা হইতে অথবা কোন মুমিনের প্রতি কোন 
পাপ আমার দ্বারা পৌছুক উহা হইতে ।” 
ইসমাঈল ইব্‌ন ইয়াশ হইতে হাসান ইব্‌ন আরাফাহ ও তিরমিহীও ইহা বর্ণনা 


করিয়াছেন। আর হাসান বলিয়াছেন যে, এই সূত্রে হাদীসটি দুর্বল বলিয়া প্রমাণিত হয় 
বটে। 


Contents 


সূরা যুমার ৫৭৯ 


মুজাহিদ হইতে ..... ও ইমাম আহমাদ .বর্ণনা করেন যে, মুজাহিদ (রা) বলেন £ 
হযরত আবূ বকর (রা) বলিয়াছেন, রাসূলুল্লাহ্‌ (সা) আমারে সকালে সন্ধ্যায় ও নিদ্রায় 
যাইবার প্রান্ধালে এই দু'আটি পাঠ করিতে আদেশ করিয়াছেন ঃ পূর্বোক্ত দু'আ+টির 
অনুরূপ ১৯১০ ০৮৮এ। ১০ ll 

অতঃপর আল্লাহ্‌ তাআলা বলিয়াছেন 1১০1 2১ 5/1: যাহারা সীমালংঘন 
করিয়াছে। অর্থাৎ যাহারা আল্লাহ্‌র সহিত শিরক করিয়াছে। 

€০ 459 ৮৮১০৯ ০০৪ ৬৪০০ যদি তাহাদিগের দুনিয়ার সমস্ত কিছুও থাকে 
এবঙ তাহার সহিত সমপরিমাণ আরো যদি থাকে। 
| ill ১০ ০০০2204539 কঠিন শাস্তি হইতে মুক্তির জন্য তাহাদিগের নিকট 
হইতে উহা গৃহীত হইবে না। 

অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা তাহাদের জন্য কিয়ামতের কঠিন শাস্তি ওয়াজিব বা 
অবশ্যন্তাবি করিয়াছেন ওই শাস্তি হইতে মুক্তি দান স্বরূপ পৃথিবী পরিমাণ স্বর্ণ হইলেও 
উহা গ্রহণ করা হইবে না। এই সম্বন্ধে অন্যত্র আরো আয়াতে বিশদ বিবৃত হইয়াছে 

ইহার পর বলা হইয়াছে যে, 2৮৮5৯ AEG HC ll ba HV অর্থাৎ 
তাহাদিগের উপর আল্লাহ্র নিকট হইতে এমন শাস্তি আসিয়া পড়িবে, যাহা উহারা 
কল্পনাও করে নাই । 

(-..০ ০১১. +411555 উহাদিগের কৃতকর্মের ফল উহাদিগের নিকট প্রকাশ 
হইয়া পড়িবে। 

অর্থাৎ উহার পার্যিব জীবনে হারাম ও পাপের যত কাজ করিয়াছে তাহা উহাদিগের 
নিকট প্রকাশিত করা হইবে। 

55345 ০ 034০ 343 উহার যাহা ইয়া ঠা বিদ্রুপ করিত তাহা 
উহাদিগের পরিবেষ্টন করিবে। 

অর্থাৎ পার্থিব জীবনে তাহারা যে সকল শাস্তির কথা শুনিয়া ঠাট্টা বিদ্রপ করিত 
তাহা উহাদিগকে বেষ্টিত করিবে। 


IE Es A AEN: ৮ 03৫ 55 (£৭) 


০৫১: ০৫71 § 45 BLL ho ESE) 


Contents 


৫৮০ তাফসীরে ইব্ন কাছীর 
29% 6 ০ ও 2 পারি ৪ +4 
০৫৮৫০৪৫৫৬৫৫ 15০5 উড (০০) 
০945৩253956: 044৫8 4 (০১) 

রী 2977 [১৫ 
০6১20 ৮46 

্র্ 30 টি লক Lad 2 ০22 
4965৫ 54 85182621 61425 (০) 
09922 25)+$ 
৪৯. মানুষকে দুঃখ দৈন্য স্পর্শ করিলে সে আমাকে আহ্বান করে, অত:পর 
যখন আমি তাহার প্রতি অনুগ্রহ করি তখন সে বলে, আমি তো ইহা লাভ করিয়াছি 


আমার জ্ঞানের মাধ্যমে । বস্তুত ইহা এক পরীক্ষা, কিন্তু উহাদিগের অধিকাংশ বুঝে 
না। 


5 


৫০. ইহাদিগের পূর্ববর্তীগণও ইহা বলিত, কিন্তু উহাদিগের কৃতকর্ম উহাদিগের 
কোন কাজে আসে নাই । 

৫১. উহাদিগের কর্মের মন্দ ফল উহাদিগের উপর আপতিত হইয়াছে । 
উহাদিগের মধ্যে যাহারা যুলুম করে তাহাদিগের উপরও তাহাদিগের কর্মের মন্দ 
ফল আপতিত হইবে এবং ইহারা ব্যর্থও করিতে পারিবে না। 
৫২. ইহারা কি জানে না, আল্লাহ্‌ যাহার জন্য ইচ্ছা তাহার রিষক বর্ধিত করেন 
অথবা ত্রাস করেন। ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে মু'মিন সম্প্রদায়ের জন্য । 

তাফসীর £ আন্মাহ্‌ তা'আলা মানব জাতিকে লক্ষ্য করিয়া বলেন, তাহারা যখন 
বিপদে পড়ে তখন আহাজারী শুরু করিয়া দেয় এবং নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহ্‌র 
নিকট সোর্পদ করিয়া দেয়। আর যখন তাহাদের বিপদ কাটিয়া যায় তখন তাহারা 
বলে__ ০ ৮ ১5১ আমি তো ইহা লাভ করিয়াছি আমার জ্ঞানের মাধ্যমে । 
অর্থাৎ তাহারা. বলে যে, এই কাজ করা তো আল্লাহ্রই দায়িত্বে ছিল । আমাদেরকে 
বিপদ হইতে মুক্ত করিয়া দেওয়া তাহারই দায়িত্‌। ইহা আল্লাহ্র নিকট আমাদের 
পাওনা দাবী । শেষ পর্যন্ত আমরা আমাদের বুদ্ধির কারণেই বিপদে হইতে মুক্তি লাভ 
করিয়াছি। 

কাতাদাহ বলেন, £1. মানে এই সকল ব্যাপারে আমরা যথেষ্ট পরিপন্ক। এই 
ধরনের বিপদ হইতে মুক্তির পন্থা সম্পর্কে আমরা যথেষ্ট অবগত। 
অত:পর আল্লাহ্‌ তা'আলা বলেন, £:35 ১43 বস্তুত ইহা এক পরীক্ষা । 


Contents 


সূরা যুমার ৫৮১ 


অর্থাৎ তাহারা যাহা ধারণা করে তাহা ঠিক নহে। মূলত এই সকল বিপদ আপদ 
আপতিত করিয়া আমি মানুষকে পরীক্ষা করি যে, কে আমার অনুগত এবং কে আমার 
অননুগত । আর আলোচ্য আয়াতাংশে ফিৎনা বলিয়া পরীক্ষা উদ্দেশ্য করা হইয়াছে। 

০১০1৯১১ ১২০৫ ১1 কিন্তু উহাদিগের অধিকাংশই বুঝে না। তাই উহারা 
৮৮০ CON OF PNET WE SL TE SEE EC 
দাবী করে। 

ELS ১০ ০2011 [৫1355 ইহাদিগের পূর্ববর্তিগণও ইহাই বলিত। 

অর্থাৎ এই সকল ব্যাপারে ইহাদিগের পূর্ববতীগণের মন্তব্য, ধারণা ও দাবীও ছিল 
হুবহু এই ধরনের । 

১৬৪৪ (41514১5৮১0৪ কিন্তু উহাদিগের কৃতকর্ম উহাদিগের কোন 
কাজে আসে নাই। | 

অর্থাৎ পরিণতিতে উহাদের কথা সত্য প্রমাদিত হয় দইি। এবং কার্যকারিও হয় 
নাই। ফলে তাহা উহাদিগের কোন কাজেও আসে নাই। 

৮৯৯ ১০ 9৮1৮ 2৮6 1৮১4৮55085৭ {3০5 উহারা উহাদিগের 
কর্মের মন্দ ফল ভোগ করিয়াছে, ইহাদিগের মধ্যে যাহারা সীমালংঘন করে। অর্থাৎ এই 
ধরনের কথাবার্তা যাহারা বলে। 

(৮১4৮5 ০৮০ ++: সত্তর তাহারাও তাহাদিগের কর্মের মন্দকল 
ভোগ “করিবে । অর্থাৎ পূর্বোক্ত লোকেরা যেভাবে তাহাদের কর্মের মন্দফল ভোগ 
করিয়াছে ইহারাও সেইরূপ তাহাদের কর্মের মন্দফল ভোগ করিবে । 

১১৯,৯০০ ইহারা আল্লাহ্‌র শাস্তি ব্যাহত করিতে পারিবে না। 

যথা আল্লাহ্‌ তা'আলা কুরআনের মধ্যে উদ্ধৃত করিয়াছেন যে, কারূণকে তাহার 
সনি রর বটিরান 


১১855192100 ৮23270- bien Yn pis 
ol HAC pS Yah tl (4 ly 13,41১" ৩১:০০ 
১5 5111%1 1৯:79 ৪৬১০715৮০৭8 2410052281৯ hl 
g LEED UL SEE RASA Dba Salli 
fd 
অর্থাৎ দন্ত করিও না, আল্লাহ্‌ দান্তিকদিগকে পছন্দ করেন না। আল্লাহ্‌ যাহা তোমাকে 
দিয়াছেন তদ্বারা পরলোকের কল্যাণ অনুসন্ধান কর। ইহলোকে তোমার বৈধ সম্ভোগকে 


Contents 


৫৮২ তাফসীরে ইব্ন কাছীর 


তুমি উপেক্ষা করিও না। তুমি সদাশয় হও, যেমন আল্লাহ্‌ তোমার প্রতি সদাশয় এবং 
পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিতে চেষ্টা করিও না। আল্লাহ্‌ বিপর্যয় সৃষ্টিকারীকে ভালবাসেন 
না। সে বলিল, এই সম্পদ আমি আমার জ্ঞানবলে প্রাপ্ত হইয়াছি। সে কি জানিত 
আল্লাহ্‌ তাহার পূর্বে ধ্বংস করিয়াছেন বহু মানবগোষ্ঠীকে, যাহারা তাহা অপেক্ষা শক্তিতে 
ছিল প্রবল,, সম্পদে ছিল প্রাচর্যশালী? অপরাধীদিগকে উহাদিগের অপরাধ সম্পর্কে প্রশ্ন 
করা হইবে না। আল্লাহ্‌ তা'আলা অন্যত্র আরো বলিয়াছেন ঃ YA LESS AS HU 
১১১১২০১ ১১ 5915951, অর্থাৎ কাফিররা বলিত যে, আমরা অর্থ-সম্পদ এবং 
জনসংখ্যায় অধিক; অতএব আমাদেরকে শাস্তি দেওয়া হইবে না। 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ Us a BSL lil 
45% অর্থাৎ ইহারা কি জানেনা যে, আল্লাহ্‌ যাহার জন্য ইচ্ছা তাহার জীবনোপকরণ 
বর্ধিত করেন অথবা হাস করেন। মানে আল্লাহ্‌ এক কওমকে আর্থিক স্বাচ্ছন্দতা দান 
করেন এবং আরেক কওমকে আর্থিক অনটনের মধ্যে রাখেন । 


০১২ ০১৪] ০3৮ ১ ০5 ৩ অর্থাৎ ইহাতে অবশ্যই শিক্ষণীয় বিষয় ও নিদর্শন 
বরা te 
IGS ০5559 26154002584 (গা) 


0.23) uu ঞ Bhs BY As 1554 ৫) 


ood ৯ 


০1451861002 05401525546 455 05) 


22৫5 তি তত 


১১২) 


A 
0 5/9923 ৭ ১৯ 


শে cf 18 5 ৬৪ 25538 > “ 2 < ০2০ দির ৪ তে (০০) 
তা 
পা ® 


221৯ 4৫ 4 


১5555 রি 4s ৮৫ 
৩5319015854 ০০৫ SES gC) 
0০ গু 2১৯৯॥ ০ 


(৯৬ dl লতা পুর্ণ পা 26০৩ ৩ 


965৫1 GEES GL WME ৫ (০৮) 


Contents 
সূরা যুমার ৫৮৩ 
৫5৫484684৫4 ৩ড্সি ও এ ৫৮০3 0০) 

ob 


SERGE el Gi SNK রা 
০৮৫ 


৫৩. বল, হে আমার বান্দাগণ! তোমরা যাহারা নিজদিগের প্রতি অবিচার 
করিয়াছ আল্লাহ্‌র অনুগ্রহ হইতে নিরাশ হইও না; আল্লাহ্‌ সমুদয় পাপ ক্ষমা 
করিয়া দিবেন । তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু । 

৫৪. তোমরা তোমাদিগের প্রতিপালকের অভিমুখী হও এবং তাহার নিকট 
আত্মসমর্পণ কর, তোমাদের নিকট শাস্তি আসিবার পূর্বে; তৎপর তোমাদিগকে 
সাহায্য করা হইবে না। রি 

৫৫. অনুসরণ কর তোমাদিগের প্রতি তোমাদিগের প্রতিপালকের নিকট হইতে 
উত্তম যাহা অবতীর্ণ করা হইয়াছে তাহার; তোমাদিগের উপর অতর্কিতভাবে 
তোমাদিগের অজ্ঞাতসারে শাস্তি আসিবার পূর্বে-_ 

৫৬. যাহাতে কাহাকেও বলিতে না হয়, হায়! আল্লাহ্‌র প্রতি আমার কর্তব্যে 
আমি তো শৈথিল্য করিয়াছি এবং আমি ঠাট্টা করিতাম । 

৫৭. অথবা কেহ যেন না বলে, আল্লাহ্‌ আমাকে পথ প্রদর্শন করিলে আমি তো 
অবশ্য সাবধানীদিগের অন্তর্ভুক্ত হইতাম । 

৫৮. অথবা শাস্তি প্রত্যক্ষ করিলে যেন কাহাকেও বলিতে না হয়, আহা, যদি 
একবার পৃথিবীতে আমার প্রত্যাবর্তন ঘটিত তবে আমি সতকর্মপরায়ণ হইতাম। 

৫৯. আল্লাহ্‌ বলিবেন, প্রকৃত ব্যাপার তো এই যে, আমার নিদর্শন তোমার 
নিকট আসিয়াছিল, কিন্তু তুমি এইগুলিকে মিথ্যা বলিয়াছিলে ও অহংকার 
করিয়াছিলে; আর তুমি তো ছিলে কাফিরদিগের একজন । 

তাফসীর ঃ এই আয়াতের মধ্যে প্রত্যেক নাফরমানকে তাওবা করার জন্য আহ্বান 
করা হইয়াছে-_ সে মুশরিক হোক বা কাফির হোক । আর বলা হইয়াছে যে, আল্লাহ্‌ 
তা'আলা ক্ষমাশীল ও পরমদয়ালু। যে বা যাহারাই তাহার দিকে অগ্রসর হইবে, তিনি 
হাত বাড়াইয়া গ্রহণ করিয়া নিবেন। 

এ আয়াত দ্বারা এই ব্যাখ্যা দেওয়া ভুল হইবে যে, আল্লাহ্‌ তা'আলা তাওবাহ 
সা রা ক দা রা Ea. 
শিরকী পাপ তাওবা ব্যতীত ক্ষমা করা হয় না। 


Contents 


৫৮৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্ন আব্বাস হইতে সাঈদ ইবৃন জুবাইর ...... বুখারী বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন; একদা মুশরিকদের ব্যভিচারী ও হত্যাকারী একটি দল রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর নিকট আসিয়া বলে, আমাদের নিকট আপনার কথা ও আপনার দাওয়াত 
পছন্দনীয় । অতএব আপনি অনুগ্রহ করিয়া আমাদেরকে বলিয়া দিন যে, আমরা জীবনে 
যত হত্যা ও ব্যভিচার করিয়াছি, উহার কাফ্ফারা কি দিয়া আদায় করিব? 

তঃপর আল্লাহ্‌ তা“আলা নাযিল করেন ৪ 
bl Ul ১১৯531০০811 EES HY Ul 4 ০০০৬০2% il 
-০৯১:১১৬৯1০ 

অর্থাৎ তাহারা আল্লাহ্র সহিত কোন ইলাহ্‌কে শরীক করে না। আল্লাহ্‌ যাহার হত্যা 
নিষেধ করিয়াছেন যথার্থ কারণ ব্যতিরেকে তাহাকে হত্যা করে না এবং ব্যভিচার করে 
না। এবং এই আয়াতটাও নাঘিল করেন £ 

2015০১০0583 45458 ৮6 04001 ৫০৫৩৪ 

অর্থাৎ ঘোষণা করিয়া দাও আমার এই কথা, আমার দাসগণ! তোমরা যাহারা 
নিজদিগের প্রতি যুলম করিয়াছ আল্লাহ্র অনুগ্রহ হইতে তাহারা নিরাশ হইও না। 

ইব্‌ন আব্বাস হইতে সাঈদ ইব্‌ন জুবাইর ..... ইব্‌ন জুরাইজের হাদীসে নাসাঈ 
আবূ দাউদ মুসলিমও এই রেওয়াতেটি বর্ণনা করিয়াছেন। উল্লেখ্য যে, আলোচ্য 
আয়াতাংশ দ্বারা এই কথাই বুঝান হইয়াছে যে, $2 25 5 LL 
(2105 অর্থাৎ যাহারা তাওবা করিয়াছে, ঈমান গ্রহণ করিয়াছে, এবং সৎকর্ম সম্পাদন 
করিয়াছে তাহারা আল্লাহ্র অনুগ্রহ হইতে নিরাশ হইও না । 

ছাওবান হইতে আবূ আব্দুর রহমান আল ময্নী ..... হাসান ও ইমাম আহমাদ 
বর্ণনা করেন যে, ছাওয়ান (রা) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট শুনিয়াছি; 
তিনি বলিয়াছেন ঃ পৃথিবীর সমস্ত কিছুও পাইলেও আমি যত না খুশী হইতাম তাহার 
. চেয়ে অধিক খুশী হইয়াছি এই আয়াতিট নাযিল হওয়াতে ঃ ll ০০ ৫৪ 
রি ১৩১ 415 1৯১৮৭ অত:পর জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা 
করেন যে, যে শিরক করিয়াছে? ' 

ETT CEO FT US ETAT RE “যে শিরক 
টানি রানির TOU HES SNES KE Wttet 
ইহা বর্ণনা করিয়াছেন। 


Contents 


সূরা যুমার ৫৮৫ 


আমর ইব্‌ন আমবাসাহ হইতে মাকহুল আশআ'’ছ ইব্‌ন জাবির ..... ও ইমাম 
আহমদ বর্ণনা করেন যে, আমর ইব্‌ন আম্বাসাহ (রা) বলেন, একদা এক অশীতিপর 
বৃদ্ধ লোক লাঠিতে ভর দিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিয়া বলেন, হে আল্লাহ্‌র 
রাসূল! আমি জীবনে ছোট-বড় অনেক পাপ করিয়াছি। তাহা কি আমাকে ক্ষমা করিয়া 
দেওয়া হইবে? বৃদ্ধের এই প্রশ্নের প্রেক্ষিতে রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে জিজ্ঞাসা করিলেনঃ 
তুমি কি সাক্ষ্য দাও যে, আন্মাহ্‌ ব্যতীত দ্বিতীয় কোন উলাহ নাই? বৃদ্ধ বলিল, হা, 
আমি এই কথা স্বীকার করি এবং এই কথাও স্বীকার করি যে, নিশ্চিত আপনি আল্লাহ্‌র 
রাসূল ৷ 

অত:পর রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে লক্ষ্য করিয়া বলিলেন ঃ “তোমার পিছনের 
ছোট-বড় সকল পাপ ক্ষমা করিয়া দেওয়া হইয়াছে ।” একমাত্র আহমাদ এই হাদীসটি 
বর্ণনা করিয়াছেন । 

আসমা বিনতে ইয়াষিদ হইতে ধারাবহিকভবে শহর ইব্‌ন হাওশব ..... ও ইমাম 
আহমাদ বর্ণনা করেন যে, আসমা বিনতে ইয়াধীদ (রা) বলেন, আমি শুনিয়াছি,, 
জারা পল নালা 
আয়াতটি এইভাবে পাঠ করিয়াছেন যে, 


2001 Eb HAY yt ke ১4০ ০522৩, 
পরমিতের হানে ভিিরী এবং আন দাউনও এই হালি বা আরিয়াছেন। 
মোট কথা এই সকল হাদীস প্রমাণ করে যে, সকল ধরনের পাপ তাওবার মাধ্যমে 

ক্ষমারযোগ্য ৷ আর বান্দাকে আল্লাহ্‌র করুণা হইতে নিরাশ না হওয়া বাঞ্নীয়-_যত বড় 


এবং যত ব্যাপকই হোক না তাহার পাপ। কেননা আল্লাহ্র করুণা এবং তাওবার দার 
বিশাল ও প্রসস্ত। যথা অন্যত্র আল্লাহ্‌ পাক বলিয়াছেন ঃ 


“ees 


অর্থাৎ কেন, লোকেরা কি জানে'না যে, আল্লাহ্‌ তাহার যান্দাদেয় তাওবাহ কবুল 
করেন? আরো বলিয়াছেন যে, 


ও 9 fof রি টে ১ ed se ore ৮৪০৫০4৩৮০29 ০? 
- (৮০১০৯) | ১১৪ ০ 1111 ১৯341 ১৪৯5: ৪৭78৪৮15531 gw Jaa ০১৪ 
অর্থাৎ যে ব্যক্তি গর্হিত কাজ করিবে অথবা স্বীয় আত্মার উপরে অত্যাচার করে, 


অত:পর যদি সে ক্ষমা প্রার্থনা করে তবে সে আল্লাহকে অবশ্যই ক্ষমাশীল এবং 
করুণাময় হিসাবে প্রাপ্ত হইবে । ৃ 


ইবৃন কাছীর-_৭৪ (৯ম) 


Contents 


৫৮৬ তাফসীরে ইব্ন কাছীর 


আল্লাহ্‌ তা'আলা মুনাফিকদের সম্বন্ধেও বলিয়াছেন যে, 
“ 060494 ৩ e 03 or ৮6 পল 2.৮ প 9 লি ৩০৮2৪ ক ef 0G 
০০91-12-25 HHS SL US LES A SL ol 


15150 
অর্থাৎ নিশ্চয়ই মুনাফিকদের স্থান হইবে জাহান্নামের সর্বনি্নতম স্তরে এবং 
তাহাদের জন্য কোন সাহয্যকারী থাকিবে না। কিন্তু যাহারা তাওবা করিবে এবং 
নেককার্য সম্পাদন করিবে ----। 
আল্লাহ্‌ তা'আলা আরো বলিয়াছেন £ 
[১321 bb sal 11 Jl be Lag LSE A 4 ol iG ০11 84551 
91255558505 CL 
অর্থাৎ যাহারা বলে, আল্লাহ তো তিনের মধ্যে একজন, তাহারা তো সত্য 
প্রত্যাখ্যান করিয়াছেই-_-যদিও এক ইলাহ ব্যতীত অন্য কোন ইলাহ নাই। তাহারা যাহা 
বলে তাহা হইতে নিবৃত্ত না হইলে তাহাদের মধ্যে যাহারা সত্য প্রত্যাখ্যান করিয়াছে 
তাহাদের উপর মর্মন্ু্দ শাস্তি আপতিত হইবেই। 
আরো বলিয়াছেন ঃ ১০১৮ 21625556170 ০0 এ ১৮৮29 
আরো বলিয়াছেন 821১31178০১ ০০৬ (5552 ০। 
অর্থাৎ যাহারা মু'মিন নর-নারীকে নির্যাতন করিয়াছে এবং পরে তাওবা করে নাই 
(তাহাদিগের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তি, আছে দহন যন্ত্রণা)। 
হাসান বসরী এই সকল আয়াতের পরিপ্রেক্ষিতে বলেন যে; লক্ষ্যণীয় ব্যাপার হইল, 
আল্লাহ্র পথে এবং তওবার জন্য আল্লাহ্র পসন্দনীয় যে স্রকল বান্দারা আহ্বান করে 
নেওয়ার জন্য উদার ও উদাত্ত আহ্বান জানাইয়াছেন। 
সহীহদ্বয়ের হাদীসে আবূ সাঈদ (রা) হইতে একটি হাদীস বর্ণিত হইয়াছে যে, 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ এক ব্যক্তি নিরানব্বইটা হত্যাকাণ্ড ঘটাইবার পর 
অনুশোচনা আসিলে সে বনী ইসরাইলের এক আবেদের নিকট যাইয়া জিজ্ঞাসা করে 
যে, তাহার জন্য তাওবার কোন পথ রহিয়াছে কি? সে বলিল, না, তোমার জন্য 
তাওবার কোন পথ নাই। এই কথা বলার পর সেই আবেদকেও সে হত্যা করে এবং 
হত্যার একশতটা পূর্ণ করে। 
ইহার পর সে বনী ইসরাইলের একজন আলিমের নিকট গিয়া জিজ্ঞাসা করিলে সে 
তাহাকে বলিল, তোমার এবং তাওবার মধ্যে কোন প্রতিবন্ধকতা নাই। অত:পর সে 
তাহাকে তাওহীদবাদীদের জনতার দিকে যাওয়ার আদেশ করিল এবং সেইখানে গিয়া 


Contents 


সূরা যুমার | ৫৮৭ 


ইবাদত করিতে বলিল। ফলে সে সেই জনপদের দিকে রওয়ানা করিলে পথিমধ্যে 
তাহার মৃত্যু সংঘটিত হয়। 

পথিমধ্যে লোকটির মৃত্যু ঘটার ফলে রহমতের ফেরেশতা এবং আযাবের 
ফেরেশতাদের মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়। ফলে আল্লাহ্‌ তা'আলা তাহাদেরকে এই 
বলিয়া নির্দেশ প্রদান করেন যে, মাপিয়া দেখ যে, লোকটির পথের অংশ 
তাওহীদবাদীদের বস্তির দিকে বেশী; না কাফিরদের বস্তির দিকে বেশী । অত:পর 
মাপিয়া দেখা গেল যে, লোকটি মাত্র এক বিঘত পথ তাওহীদবাদীদের বস্তির দিকে 
নিয়া নেয়। 

এই কথাও উল্লেখিত হইয়াছে যে, সেই লোকটি মৃত্যুর সময়ও বুকে ভর করিয়া 
অগ্রসর হইতেছিল। 

আর আল্লাহ্‌ তাআলা নেক লোকদের বস্তিকে এ লোকটির নিকটবতাঁ হইতে এবং 
বদলোকদের বস্তিকে দূরবর্তী হইয়া যাওয়ার নির্দেশ দিয়াছিলেন । 

আলোচ্য হাদীসটির মূল কথা এই। আর পূর্ণ হাদীসটি অনা স্থানে উল্লেখিত 
হইয়াছে। 

ইব্‌ন আব্বাস হইতে আলী ইব্‌ন আবু তালহা বর্ণনা করেন যে. ইব্‌ন আব্বাস (রা) 
100141011১০ 002891550৮2 901৭ 9০7 45581 

এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে, আল্লাহ্‌ তাআলা তাহাদেরকেও ক্ষমাপ্রার্থনার 
জন্য আহ্বান করেন, যাহারা ধারণা করে যে, মাসীহ (আ)-ই আল্লাহ্‌র পুত্র, ও'যাইর 
(আ) আল্লাহ্‌র পুত্র। আল্লাহ্‌ তা'আলা দরিদ্র এবং তাহার “হস্ত ক্ষুদ্র । আর যাহারা ধারণা 
করে যে, আল্লাহ্‌ তা'আলা তিনের তৃতীয়, এই সকল লোকদেরকেই উদ্দেশ্য রুরিয়া 
আল্লাহ্‌ তা“আলা বলিয়াছেন £ 


রঃ 6 2499 ৮০ নর 


১০০১ 100 2255555410 ৮ 39598 

অর্থাৎ কেন তাহারা আল্লাহ্‌র নিকট তাওবা করে না এবং তাহারা ক্ষমা প্রার্থনা করে 
না? আল্লাহ্‌ তা'আলা ক্ষমাশীল ও দয়াময় । 

অত:পর আল্লাহ্‌ তাআলা তাহাকেও তাওবার জন্য আহ্বান করিয়াছেন, যে এই 
ব্যাপারে সর্বাপেক্ষা ওদ্বত্যপূর্ণ ভূমিকা গ্রহণ করিয়াছিল। সে বলিয়াছিল যে, আমি 
সর্বাপেক্ষা বড় প্রভু । আর আমি ব্যতীত দ্বিতীয় কোন ইলাহ তোমাদের নাই। 

ইব্‌ন আব্বাস (রো) এই বিষয়ের আলোচনায় বলেন যে, এত কিছুর পরেও যে 
ব্যক্তি আল্লাহ্‌র বান্দাদেরকে তাওবার ব্যাপারে নিরাশ করিবে সে প্রকারান্তরে আল্লাহ্‌র 


Contents 


৫৮৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


কিতাবকে অস্বীকার করিল । তবে কথা হইল যতক্ষণ পর্যন্ত কোন বান্দার প্রতি আল্লাহ্‌ 
সহনশীল না হইবেন ততক্ষণ পর্যন্ত ভাগ্যে তাওবা নসীব হইবে না। 

. ইব্‌ন মাসউদ হইতে সুনাইদ ইবৃন শায়কাল ও শু'বা এর সূত্রে তিবরানী বর্ণনা 
করিয়াছেন যে, ইব্‌ন মাসউদ (রা) বলিয়াছেন ঃ পবিত্র কুরআনের মধ্যে সর্বাপেক্ষা 
সন্মানিত আয়াত হইল ৪ ১%] ৮2/১৯ ৷ ৷ 9 4 সৰ্বাপেক্ষা স্বয়ংসম্পূৰ্ণ আয়াত 
হইল ১০..১১$0১)-০10 ৮5541 0 সর্বাপেক্ষা খুশীর ও ভরসার আয়াত হইল সূরা 
আরাফের 410 ২১১ ৬ Bhi Led oe ba bah eal ali Lia 
আয়াতিটি । আর সর্বাপেক্ষা স্পষ্ট ও গুরুগন্ভীর আয়াত হইল ঃ 10০৯401362১ 
৯4 ৬১০ ১০ 48০ ০১০৯০ এই টি । অত:পর বর্ণনাকারীকে মাসরূক বলেন 
যে, হা, তুমি সত্য বলিয়াছ। 

আবুল কানুদ হইতে একাধারে আবূ সাঈদ ও আ'মাশ বর্ণনা করেন যে, একদা 
ইব্‌ন মাসউদ (রা) এক ওয়ায়েষের নিকট যাইতেছিলেন এবং ওয়ায়েয ব্যক্তি 
লোকদেরকে ওয়ায করিতেছিলেন। তখন ইবৃন মাসউদ (রা) তাহাকে লক্ষ্য করিয়া 
বলেন, কেন তুমি লোকদেরকে আল্লাহ্‌র রাহমাত হইতে নিরাশ কর ? অত:পর তিনি 
এই আয়াতিট পাঠ করেন ৪ ১1৮১5384৮১1 ৮ (১৯১০ ০3511 ৪:০1 ৫৪ 
1112: ইব্‌ন আবূ হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। 


নিরাশ হইতে নিষেধকৃত হাদীসসমূহ 


হাসান আল সাদূসী হইতে আবূ উবাইদাহ ..... ও ইমাম আহমাদ বর্ণনা করেন 
যে, হাসান আল সাদৃসী বলেন, একদা আমি আনাস ইব্‌ন মালিক (রা) -এর ঘরে 
প্রবেশ করিলে তখন তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট শুনিয়াছি; তিনি 
বলিয়াছেন যে, “যে সত্তার অধিকারে আমার আত্মা সেই সত্তার শপথ! তোমরা যদি 
পাপ কর এবং তোমাদের পাপে যদি পৃথিবী ও আকাশসমূহ পরিপূর্ণ হইয়া যায়, 
অত:পর যদি তোমরা আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা কর তাহা হইলেও আল্লাহ্‌ তাআলা 
তোমাদের পাপ ক্ষমা করিয়া দিবেন। আর যে মহা সত্তার অধিকারে মুহাম্মদ (সা)-এর 
আত্মা তাহার শপথ! তোমরা যদি পাপ না কর তাহা হইলে আল্লাহ্‌ তা“আলা 
তোমাদেরকে ধ্বংস করিয়া এমন জাতিকে সৃষ্টি করিবেন যাহারা পাপ করিবে । অত:পর 
ক্ষমা প্রার্থনা করিবে। আল্লাহ্‌ তাহাদেরকে ক্ষমা করিয়া দিবেন।” একমাত্র ইমাম 
আহমাদ এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

আবু সারমাহ হইতে মুহাম্মদ ইবৃন কায়েস ....... ইমাম আহমাদ বর্ণনা করিয়াছেন 
যে, আবূ আইয়ুব আনসারী (রো) -এর যেদিন মৃত্যু উপস্থিত হয় সেদিন তিনি বলেন, 


Contents 


সূরা যুমার ৫৮৯ 


আমি এতদিন একটি হাদীস তোমাদের নিকট গোপন রাখিয়াছিলাম ঃ রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর নিকট আমি শুনিয়াছি, তিনি বলিয়াছিলেন ঃ “তোমরা যদি পাপ না করিতে 
তাহা হইলে আল্লাহ্‌ তা'আলা এমন একটি জাতির সৃষ্টি করিতেন, যাহারা পাপ করিত। 
অত:পর আল্লাহ তাহাদেরকে ক্ষমা করিয়া দিতেন ।” 

ইমাম আমহাদও এইরূপ রেওয়ায়েত করিয়াছেন এবং মুসলিম স্বীয় সহীহ-এর 
মধ্যেও হাদীসটি বর্ণনা করিয়াছেন। আর তিরমিযী বর্ণনা করিয়াছেন লাইছ ইব্‌ন সাআদ 
হইতে কুতাইবার সুত্রে। আর আবূ আইয়ুব আনসারী হইতে ধারাবাহিকবাবে আবু 
সারমাহ, মুহাম্মদ ইব্‌ন কা“আব আল করযীর সূত্রে মুসলিম বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আব্বাস হইতে ধরাবাহিকভাবে আবুল জাওযা ..... ও ইমাম আহমাদ বর্ণনা 
করিয়াছেন যে, ইব্‌ন আব্বাস রো) বলিয়াছেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন 
“পাপের কাফফারা হইল অনুশোচনা ৷” রাসূলুল্লাহ্‌ (সা) আরো ইরশাদ করিয়াছেন যে, 
তোমরা যদি পাপ না কর তাহা হইলে আল্লাহ তা'আলা এমন একটি জাতি সৃষ্টি 
করিবেন, যাহারা পাপ করিবে এবং আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে ক্ষমা করিয়া 
দিবেন।” একমাত্র ইমাম আহমাদ ইহা রেওয়ায়েত করিয়াছেন। | 

আলী ইব্‌ন আবু তালিব হইতে .....আব্দুল্মাহ্‌ ইব্ন ইমাম আহমাদ বর্ণনা 
করিয়াছেন যে, আলী ইব্‌ন আবূ তালিব (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ 
“আল্লাহ্‌ তা“আলা ঈমানে অটল তাওবাকারীকে ভালবাসেন ।” এই সূত্রে অন্য কেহ এই 
হাদীসটি বর্ণনা করেন নাই। 

আব্দুল্লাহ্‌ ইব্‌ন উবাইদ ইব্‌ন উমাইর হইতে ...... ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন 
যে, আব্দুল্লাহ্‌ ইব্‌ন উবাইদ ইব্‌ন উমাইর বলেন ঃ ইবলিস আল্লাহ্‌ কর্তৃক অভিসম্পাত 
প্রাপ্তির পর বলে, হে প্রতিপালক! আপনি আমাকে জান্নাত হইতে আদমের জন্য বহিষ্কৃত 
করিয়াছেন এবং আমি আপনার শক্তি ব্যতীত তাহার উপর বিজয়ী হওয়ার ক্ষমতা রাখি 
না। অতঃপর ইবলিসকে আন্মাহ্‌ তা'আলা বলিলেন, তোমাকে তাহার উপর বিজয়ী 
হওয়ার ক্ষমতা দেওয়া হইল। ইহার পর ইবলিস আবার আপিল করিল, হে প্রভু! 
আমাকে আরো শক্তি ও ক্ষমতা প্রদান করুন। আল্লাহ্‌ তাআলা বলিলেন, আচ্ছা 
আদমের যত বংশ বিস্তার ঘটিবে, তোমারও তৎসম সংখ্যক সন্তানের বিস্তার ঘটিবে। 
ইবলিস বলিল, হে প্রভু! আমাকে আরো শক্তি দান করুন ৷ আল্লাহ্‌ বলিলেন, আচ্ছা 
তাহাদের সিনা তোমার জন্য আবাস বানাইয়া দিব এবং তাহাদের ধমনীর সহিত তুমি 
বিলীন হইয়া যাইতে পারিবে। ইবলিস বলিল, হে প্রভু! আমাকে আরো শক্তি বাড়াইয়া 
দাও। আল্লাহ্‌ বলিলেন, আচ্ছা, তুমি তাহাদের উপর তোমার সাওয়ার ও পেয়াদা 
পরিচালিত কর, তাহাদের সম্পদে ও সন্তানে নিজের অংশ স্থাপন কর এবং তাহাদেরকে 
লালায়িত কর । তবে শয়তানের লোভ প্রদর্শন ধোকবাজী বই নহে। 


Contents 


৫৯০ তাফসীরে ইব্‌ন কাছীর 


তখন আদম (আ) বলেন, হে প্রভূ! আপনি তাহাকে আমার উপর বিজয়ী 
করিয়াছেন; কিন্তু আমার তো আপনার সহযোগিতা ব্যতীত প্রাণের কোন পথ নাই। 
আল্লাহ্‌ তাআলা বলিলেন, তোমার প্রত্যেক সন্তানের জন্য আমি এক একজন করিয়া 
রক্ষক নিযুক্ত করিব যাহারা শয়তানের কুমন্ত্রণা হইতে তোমাদেরকে সংরক্ষণ করিবে । 

আদম (আ) বলিলেন, হে. প্রভু! আমাকে বাচার আরো সুযোগ দাও । আল্লাহ্‌ 
প্রদান করিব অথবা তাহার চেয়েও বেশী করিয়া দিব। আর একটি পাপ করিলে একটিই 
লিখিব অথবা তাহা ক্ষমা করিয়া দিব। আদম (আ) বলিলেন, হে প্রভু! আমাকে আরো 
বাড়াইয়া দাও। আল্লাহ্‌ তা'আলা বলিলেন, তোমাদের শরীরে যতক্ষণ আতা থাকিবে 
ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য তাওবার দরজা খোলা থাকিবে । আদম (আ) আবারো 
আপিল করিলেন, হে প্রভু! আরো বাড়াইয়া দাও। অত:পর আল্লাহ্‌ তাআলা পাঠ করিয়া 
শুনান £ 
১৬৯৪ iil vl 411 ২৯৯ ১০ hiya le il Call sel 

ANA pa LD Cl 

অর্থাৎ হে আমার 'দাসগণ! তোমরা যাহারা নিজদিগের প্রতি যুলুম করিয়াছ, 
আল্লাহ্র অনুগ্রহ হইতে নিরাশ হইও না। আল্লাহ্‌ সমুদয় পাপ ক্ষমা করিয়া দিবেন। 
তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু । 

ওমর হইতে ...ইব্ন ইসহাক বর্ণনা করেন যে, একটি হাদীসে ওমর (রা) বলেন, 
যাহারা ঈমান গ্রহণের পর ফিৎনা-এ লিপ্ত হইয়াছে এবং ঈমানী দুর্বলতার জন্য যাহারা 
কাফিরদের সহিত আপোষ করিয়াছে তাহাদের নেকী ও তাওবা আল্লাহ্‌ কবুল করিবেন 
না। কেননা তাহারা আল্লাহ্‌কে চিনিয়া পরবতীতে কুফরের দিকে আকর্ষিত হইয়াছে। 
তাহারা নিজেরাও মনে মনে এই ধরনের কথা চিন্তা করিত যে, আমাদের জন্য মুক্তির 
কোন পথ হয়ত খোলা নাই। অত:পর রাসূলুল্লাহ্‌ (সা) হিজরত করিয়া মদীনায় আসার 
পর আল্লাহ্‌ তা'আলা তাহাদেরকে উদ্দেশ্য করিয়া নাধিল করেন যে, 


2 EI রি রর ০৩৪9 6 % + 0 ee 0 #2 0 e“ Ble ge re OO DG Oe রা 
১৪৯০4101441 ২৮৯০ ০০ 0৮১৪০১৫৮5১1 ০15 1১০০৭ 02811 47১০0 

দি 2+ 02 9 পণ রব e206 # 6 ঠ দি দি পক এ ££ 6 পপ ০22৭ 
র্‌ টা লে জলি টি A “ee oer oH $v 08 রি পুল 2৮ গণ 


ee OF 0 
৯ জজ 


9526 22০৪০252158 er £ ০০ 9 ০ 
ক কত সি ও ৬ . « 5 “ 


Contents 


সুরা যুমার ৫৯১ 


অর্থাৎ হে আমার বান্দাগণ! তোমরা যাহারা নিজদিগের প্রতি যুলুম করিয়াছ, 
আল্লাহ্‌র অনুগ্রহ হইতে নিরাশ হইও না; আল্লাহ্‌ সমুদয় পাপ ক্ষমা করিয়া দিবেন। 
তোমাদিগের প্রতিপালকের অভিমুখী হও এবং তাহার নিকট আত্মসমর্পণ কর; শাস্তি 
আসিয়া পড়িলে তোমরা সাহয্য পাইবে না। তোমাদিগের প্রতি তোমাদিগের প্রতিপালক 
যে উত্তম কিতাব অবতীর্ণ করিয়াছেন তাহার অনুসরণ কর। তোমাদিগের অজ্ঞাতসারে 
তোমাদিগের উপর অতর্কিতভাবে শাস্তি আসিবার পূর্বে। 

ওমর (রা) বলেন, আমি স্বহস্তে এই আয়াতটি লিখিয়া হিশাম ইবৃন আ'মের এর 
নিকট পাঠাইয়া দেই। হিশাম (রা) বলেন, এই আয়াতটি লিখিতভাবে আমার হাতে 
পৌছার সময় আমি যী-তাওয়া-এ ছিলাম । আমি বার বার লেখাটি পড়িতেছিলাম, কিন্তু 
উহার মর্ম বুঝিতে ব্যর্থ হইয়া আল্লাহ্‌র নিকট দু'আ করি ৪ হে আল্লাহ্‌! ইহার মর্মার্থ 
তুমি আমাকে অনুধাবন করাও । অত:পর আল্লাহ্‌ তাআলা ইহার মর্মার্থ আমার মনে 
সঞ্চারিত করেন যে, এই আয়াতটি আমাদের উদ্দেশ্যে নািল হইয়াছে-_আমরা যাহারা 
আল্লাহ্র করুণা হইতে নিরাশ হইয়াছিলাম। 

অত:পর আর বিলম্ব না করিয়া আমি আমার উট নিয়া মদীনার পথে রওয়ানা হই 
এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত সাক্ষাৎ করি। 

ইহার পর আল্লাহ্‌ তা'আলা নিরাশ মনে আশার সঞ্চার করিয়া তাওবার প্রতি 
উৎসাহ প্রদান করত: বলেন ৪ ৮৯411 4 (৮1:49 153) 411 (৮৯৪৪ অর্থাৎ তোমরা 
তোমদের প্রতিপালকের অভিমুখী হও এবং তাঁহার দিকে প্রত্যাবর্তন কর। ১1/- ১ 
০১০০১০৭০131 14555 অর্থাৎ তোমদিগের নিকট শাস্তি আসিবার পূর্বে তোমরা 
পাপ হইতে তাওবা কর এবং নেক কার্যে প্রবৃত্ত হও। কেননা শাস্তি আসিয়া পড়িলে 
তোমরা সাহায্য পাইবে না। পরবর্তী আয়াতে বলিয়াছেন 8 0১$1 €5 2:51 1১51 
১২. ১2781 অর্থাৎ তোমাদিণের প্রতি তোমাদিগের প্রতিপালক যে উত্তম কিতাব 
আল কুরআন নাযিল করিয়াছেন তাহার অনুসরণ কর । ₹/0-০11 835: 31১/- ১: 
১১৯ 5 530 285 অর্থাৎ তোমাদিগের অজ্ঞাতসারে তোমাদিগের প্রতি 
অতর্কিতভাবে আযাব অবতীর্ণ হওয়ার পূর্বে । 

অত:পর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

এ] ৯০২১৮১০৮০১০ LLU uli 455 অর্থাৎ যাহাতে কাহাকেও 
বলিতে না হয়, হায়! আল্লাহ্‌র প্রতি আমার কর্তব্যে আমি শৈথিল্য করিয়াছি । 

মানে কিয়ামতের দিন পাপিষ্ঠরা তাওবা ও আল্লাহ্‌র ঘনিষ্ঠতা লাভের জন্য 
আফসোস করিয়া বলিবে, হায়! আমি যদি পার্থিব জীবনে আল্লাহ্র উত্তম, মুখলিস ও 
তাবেদার বান্দা হইতাম, তবে তাহা আমার জন্য কত মঙ্গলজনক হইত । 


Contents 


৫৯২ তাফসীরে ইব্ন কাছীর 


Alla Sik 0 অর্থাৎ পার্থিব জীবনে আমি ছিলাম ঠাট্টা-বিদ্রূপকারী 
এবং আল্লাহ্‌ ও আখেরাতে অবিশ্বাসী । ইহার পর বলিয়াছেন ঃ 
91 213৮ ৪১৪ ০১৯৭১৪৩1-০৪৪৮৭ 13০০5519552 05055 
-১৪১০৯৮। ০58০৫ ০০। 
অর্থাৎ অথবা কেহ যেন না বলে, আল্লাহ্‌ আমাকে পথ প্রদর্শন করিলে আমি তো 
অবশ্যই সাবধানীদিগের অন্তর্গত হইতাম । অথবা শাস্তি প্রত্যক্ষ করিলে যেন কাহাকেও 
বলিতে না হয়-_ আহ! যদি একবার পৃথিবীতে আমার প্রত্যাবর্তন ঘটিত তবে আমি সৎ 
কর্মপরায়ণ হইতাম। (মানে যদি আমার পৃথিবীতে পুনপ্রত্যাবর্তন ঘটিত তাহা হইলে 
দিল খুলিয়া সৎ আমল করিয়া আসিতাম)। 
. ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন আবু তালহা বলেন যে, বান্দা কি করিবে 
এবং কি বলিবে সে সম্পর্কে আল্লাহ তা'আলাই যথেষ্ট অবগত রহিয়াছেন। উপর্তু 
তাহার চেয়ে এই ব্যাপারে কে বেশী জ্ঞান রাখে ? 
যথা অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন $ ১:১১ 4, 455:%) অর্থাৎ অবগতির 
বিষয়ে তাহার সমকক্ষ অন্য কেহ নাই। 
এর ১৮4৮৮০৯৮০০৮ Hl র HL i 
5০0৮8058885 
অর্থাৎ (এই আয়াতে যেমন তিনি বলিয়াছেন) যাহাতে কাহাকেও বলিতে না হয়, 
হায়! আল্লাহ্‌র প্রতি আমার কর্তব্যে আমি তো শৈথিল্য করিয়াছি এবং আমি 
ঠাট্টা-বিদ্ধপ করিতাম। অথবা কেহ যেন না বলে, আল্লাহ্‌ আমাকে পথ প্রদর্শন করিলে 
আমি তো অবশ্যই সাবধানীগিদের অন্তর্গত হইতাম । অথবা আযাব প্রত্যক্ষ করিলে যেন 
কাহাকেও বলিতে না হয়, আহা! যদি একবার পৃথিবীতে আমার প্রত্যবর্তন ঘটিত তবে 
আমি সৎকর্মপরায়ণ হইতাম। 
ইহাদের সম্পর্কে কুরআনের অন্যত্র আল্লাহ্‌ তা“আলা বলিয়াছেন যে, যদিও 
তাহাদিগকে প্রত্যাবর্তন করা হয় তবুও তাহারা হিদায়াতের উপর চলিতে সক্ষম হইবে 
না। যেমন, ১১23817490435 16504 9৭ 1৮ ৯) অর্থাৎ যদিও তাহাদিগকে 
পৃথিবীতে পুনঃপ্রত্যাবর্তিত করা হয় তবুও তাহারা উহাই করিবে যাহা করিতে নিষেধ 
করা হইয়াছে । আর কিয়ামতের মাঠে তাহাদের অঙ্গীকার মিথ্যা প্রতীয়মান হইবে । 
কেননা তাহারা মিথ্যাবাদী ৷ 
আবু হুরায়রা হইতে ....ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ প্রত্যেক জাহান্নামী ব্যক্তিকে তাহার বেহেশতের 


Contents 


সূরা যুমার ৫৯৩ 


স্থান দেখান হইবে । তখন সে বলিবে, হায়! আন্পাহ্‌ যদি আমাকে হিদায়াত দান 
করিতেন! এই কথা সে বড় দুঃখ-ভারাক্রান্ত মনে বলিবে। আর প্রত্যেক জান্নাতী 
ব্যক্তিকেও তাহার জান্নাতের স্থান দেখান হইবে । তখন সে বলিবে উহ! আল্লাহ্‌ যদি 
আমাকে হিদায়াত দান না করিতেন তাহা হইলে আমি জান্নাতে প্রবেশ করিতে 
পারিতাম না। এই কথা সে কৃতজ্ঞতা প্রকাশ করত বলিবে। আবূ বকর ইব্‌ন ইয়াশের 
হাদীসে নাসাঈও ইহা রেওয়ায়েত করিয়াছেন। . 
কিয়ামাতের দিন পাপিষ্ঠরা যখন পৃথিবীতে পুনঃপ্রত্যাবর্তনের আকাংখা যাহির 
করিবে এবং যখন আল্লাহ্র আয়াতসমূহকে সত্য স্বীকার না করা ও রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর অনুসরণ না করার জন্য দুঃখ করিতে থাকিবে, তখন আল্লাহ্‌ তা'আলা 
বলিবেন ৪ ALE a EAS CEL Up SEG SUN IS 2s 


অর্থাৎ প্রকৃত ব্যাপার হইল যে, আমার নিদর্শন তো তোমার নিকট আসিয়াছিল 
কিন্তু তুমি এইগুলিকে মিথ্যা বলিয়াছিলে; আর তুমি ছিলে সত্য প্রত্যাখ্যানকারীদিগের 
একজন। 

মানে, আল্লাহ্‌ তা“আলা বলিবেন, এই সময়ে তোমার অনুশোচনা করা নিষ্ফল 
হইবে। পৃথিবীতেই তো আমি আমার আয়াতসমূহ নাধিল করিয়াছিলাম। ইহার 
সত্যতার প্রমাণে আমি দলীল পেশ করিয়াছিলাম । কিন্তু তুমি সেইগুলিকে মিথ্যা 
বলিয়াছিলে। তাহা অস্বীকার করিয়াছিলে এবং কুফরের পথ গ্রহণ করিয়াছিলে । অতএব 
আজ তোমাদের অনুশোচনা কোনই কাজে আসিবে না। 


15222%5 48 (৫ এ ভে (০) 


37 3 8 রর ০ 
0৮8৫2 4 রে 651 


৯৫৫ a 


3) W LG রর তে 2 £ 
2 519 ৪৫] ৫ Yc) 62121 0012 of 55 (৯১) 


৬, 
রত 


০০৯) 


৬০. যাহারা আল্লাহ্‌র প্রতি মিথ্যা আরোপ করে , তুমি কিয়ামতের দিন 
তাহাদিগের মুখ কাল দেখিবে। উদ্ধতদিগের আবাসস্থল কি জাহারাম নহে? 

৬১. আন্নাহ্‌ মুত্তাকীদিগের উদ্ধার করিবেন তাহাদিগের সাফল্যস্হ; 
তাহাদিগকে অমঙ্গল স্পর্শ করিবে না এবং তাহারা দুঃখও পাইবে না। 

তাফসীর ঃ আল্লাহ্‌ তাআলা বলেন, কিয়ামতের দিন লোক সকল দুই এরনে বিভক্ত 
হইবে! এক ধরনের লোকের অবয়ব কাল হইবে এবং আর এক ধ্যানে লোকের 
চেহারা হইবে উজ্ল্‌ শুভ্র। 


ইব্‌ন কাইার-_-৭৫ টে) 


Contents 


৫৯৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


টা নারগিস 
জামাআতপঙন্থীদের অবয়ব হইবে শুভ্র-নুর 

তাই আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ঃ 41০12 5৫ চা ৫০ এ (৩ 
অর্থাৎ যাহারা আল্লাহ্র সহিত শরীক করে এবং তাহার জন্য মিথ্যা সন্তান আবিষ্কার 
করে কিয়ামতের দিন দেখিবে ৮৬... ৫১১৯) তাহাদের মুখ কাল। অর্থাৎ মিথ্যাবাদীতা 
ও অপবাদ প্রচারের জন্য তাহাদের মুখ কাল হইয়া যাইবে । ইহার পর বলিয়াছেন যে, 
১১১৫1] ৫৮০ ০443 5৪ ০০৪ অর্থাৎ উদ্ধতদিগের আবাসস্থল কি জাহান্নাম নহে 
? তাহাদের জন্য উপযুক্ত হইল জাহান্নামের কঠিন বন্দীশালা। উদ্ধত্য ও সত্য প্রত্যাখ্যান 
করার কারণে তাহাদিগের জন্য তথায় অপমানজনক ও কঠোর শাস্তির ব্যবস্থা রহিয়াছে । 

আমর ইব্‌ন শুআইবের দাদা হইতে ......ইবৃন আবূ হাতিম বর্ণনা করেন যে, 
আমর ইব্ন শুআইবের দাদা বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন $ ওদ্ধত্যকারীদের 
হাশর হইবে পিঁপড়ার সূরতে। কিয়ামতের দিন ছোট-বড় প্রত্যেক জীব-জন্তু 
তাহাদেরকে মাড়িয়া চলিবে । পরিশেষে, তাহাদেরকে অগ্নির জেন্দানখানায় বন্দী করা 
হইবে । যাহাকে ‘বূলাস’ বলে । যাহার উত্তপ্ত অগ্নির লেলিহান শিখার জুলন ভীষণ 
রকমের যন্ত্রণাদায়ক । আর জাহাননামীদের শরীরের পচা পুঁজ তাহাদেরকে ভক্ষণ করান 
হইবে । ইহার পরবর্তী আয়াতে বলিয়াছেন £ 863১৬০31585 fj os i 
অর্থাৎ আল্লাহ ু্তাকীদিগকে উদ্ধার করিবেন তাহাদের বিজয় ও সাফলযসহ। 
25 ০৪5:9-আর কিয়ামতের দিন তাহাদিগকে অমঙ্গল স্পর্শ করিবে না। 

১১১৯: ৮২93 _ কিয়ামতের দিনের অনিশ্চয়তামূলক সাধারণ দুশ্চিন্তা ও ভীতি 
হইতেও তাহাদিগকে নিশ্চিন্ত রাখা হইবে। ভালয় ভালয় তাহারা সকল বিপদঘাট পার 
হইয়া আল্লাহ্‌ প্রদত্ত সকল নিয়ামত উপভোগ করিতে থাকিবে । 


oR; EL 2s; 2146 1 (২) 
/84899019:81%825755 59141444824(%) 
Gal 


2 A 2 "59391 1, 512 
০09৬ ৩9421 GF ARSE (1) 


Contents 


সূরা যুমার | ৫৯৫ 
৩452486৭150 4 HE (1০) 
ES 

Gui ০০৯৫ (৭৭) 


৬২. আল্লাহ্‌ সমস্ত কিছুর স্রষ্টা এবং তিনি সমস্ত কিছুর কর্মবিধায়ক ৷ 

৬৩. আকাশমণ্ডলী ও পৃথিবীর কুঞ্জি তাহারই নিকট । যাহারা আল্লাহ্‌র 
আয়াতকে অস্বীকার করে তাহারাই তো ক্ষতিগ্রস্ত । 

৬৪. বল, হে অজ্ঞ ব্যক্তিরা! তোমরা কি আমাকে আল্লাহ্‌ ব্যতীত অন্যের 
ইবাদত করিতে বলিতেছ। 

৬৫. তোমার প্রতি ও তোমার পূর্বব্তীদিগের প্রতি অবশ্যই ওহী হইয়াছে । তুমি 
আল্লাহ্‌র শরীক স্থির করিলে তোমার কর্ম তো নিষ্ফল হইবে এবং তুমি হইবে 
ক্ষতিগ্রস্ত । 

৬৬. অতএব তুমি আল্লাহ্‌র ইবাদত কর এবং কৃতজ্ঞ হও । 

তাফসীর ঃ আন্রাহ্‌ তা'আলা বলেন, সকল সৃষ্টি সমূহের স্রষ্টা তিনি। তিনিই 
উহাদিগের রব। মালিক ও পরিচালক । আর তাহারই হাতে সবকিছুর বাগডোর এবং 
তিনিই সবকিছুর কর্মবিধায়ক। 

ইহার পর বলিয়াছেন 8 ৯ 0 a 

অর্থাৎ আকাশমণ্ডলী ও পৃথিবীর কুঞ্জি তাহারই নিকটে । 

মুজাহিদ বলেন, = ১১} ৩১ ১-,॥৷ ১41035 4] মাকালীদ-এর ফারসী প্রতিশব্দ 
হইল মাফাতীহ। অর্থাৎ কুঞ্জিসমূহ । কাতাদাহ, ইবৃন সাঈদ ও সুফিয়ান ইব্‌ন উয়াইনাও 
এ কথা বলিয়াছেন। 

সুদ্দা বলেন, এর অর্থ হইল, আকাশমণ্ডলী ও পৃথিবীর সম্পদ ভাণ্ডারের তিনিই 
একমাত্র অধিকারী । 

সারকথা, সমস্ত কিছু তাহারই হাতের ইশারায় সম্পাদিত হয়। তিনিই একমাত্র 

সার উপযুক্ত অধিকারী । সমস্ত কিছুর মালিক একমাত্র তিনিই । 

ll ০90০৬ ১:১4) অর্থাৎ যাহারা আল্লাহ্‌র দলীল প্রমাণকে মিথ্যা প্রতিপন্ন 
করে 2%১:.511 43 তাহারাই তো ক্ষতিথন্ত। 


Contents 


GG তাফসীরে ইবন কাছীর 


আলোচ্য আয়াতটির ব্যাখ্যা প্রসঙ্গে ইব্ন আবূ হাতিম একটি দূর্বলতম হাদীস বর্ণনা 
করিয়াছেন । হাদীসটির কিশুদ্ধতার ব্যাপারে যথেষ্ট সন্দেহ রহিয়াছে । তবুও ইব্‌ন হাতিম 
হাদীসটি উল্লেখ করিয়াছেন বলিয়া আমরাও আপনাদের সম্মুখে হাদীসটি পেশ 
করিলাম । 

আব্দুল্লাহ্‌ ইবৃন ওমর হইতে ...... ইয়াযিদ ইব্‌ন মিনান আল বসরী বর্ণনা করেন 
যে, আব্দুল্লাহ ইব্‌ন ওমর (রা) বলেন ৪ ওসমান ইবৃন আফফান (রা) রাসূলুল্লাহ্‌ 
(সা)-কে জিজ্ঞাসা করেন যে, - ১০১৯০ ৩০]! ১ ০1055 41 এই আয়াতাংশের 
ব্যাখ্যাটি কি? রাসূলুল্লাহ্‌ (সা) বলেন “হে ওসমান! তোমার পূর্বে এই আয়াতটির 
ব্যাখ্যা সম্বন্ধে অন্য কেহ জিজ্ঞাসা করে নাই ।” অত:পর বলেন, ইহার ব্যাখ্যা হইল ঃ 
UVES Labi. paid ballots TUG nary 


PARAL 


ASA KE NE is, ss SUI al 23 51 


হে ওসমান! যে ব্যক্তি প্রত্যহ সকালে দশবার এই আয়াতটি পাঠ করিবে তাহাকে 
ছয়টি ফযীলত দান করা হইবে £ এক, সে শয়তান ও উহার সহযোগীদের প্ররোচনা 
হইতে বাচিবে। দুই, তাহাকে এক কিনতার পরিমাণ সওয়াব দেওয়া হইবে। তিন, 
তাহার জন্য জান্নাতের একটি দরজা বুলন্দ করিয়া দেওয়া হইবে । চার, তাহার সহিত 
, চোখ জুড়ানো হুরদের বিবাহ দেওয়া হইবে । পাচ, তাহার নিকটে দশজন ফেরেশতা 
উপস্থিত থাকিবে । ছয়, কুরআন, তাওরাত, ইঞ্জিল ও যবুর তেলাওয়াতের সাওয়াব তুল্য 
তাহাকে সাওয়াব দেওয়া হইবে। উপরন্তু সে পাইবে একটি কবুল হজ্জ ও ওমরার 
সাওয়াব । যদি সে এ দিনে মৃত্যু বরণ করে তবে সে শহীদের মর্যাদা প্রাপ্ত হইবে৷” 

ইয়াহিয়া ইব্‌ন হাম্মাদের হাদীসে আবু ইয়ালা আল মুসিলিমও ইহা বর্ণনা 
করিয়াছেন। তবে হাদীসটি যথেষ্ট দুর্বল এবং অগ্রহণযোগ্য বলিয়া বিবেচিত । আল্লাহই 
রা না 


মাক রা ক দিল 

a ST SUES Hea HS যে, 
আসুন আপনি আমাদের উপাস্যদেরকে পূজা করুন এবং আমরাও আপনার আল্লাহ্‌র 
ইবাদত করি। অত:পর আল্লাহ্‌ তা'আলা নাযিল করেন ঃ 


dba sl ন টি el 21০৮৪ ee 


Contents 


সুরা যুমার | ৫৯৭ 


অর্থাৎ বল, হে অজ্ঞ ব্যক্তিরা! তোমরা কি আমাকে আল্লাহ্‌ ব্যতীত অন্যের ইবাদত 
করিতে বল ? তোমার প্রতি এবং তোমার পূর্ববতীদের প্রতি অবশ্যই ওহী হইয়াছে । 
তুমি আল্লাহ্‌র শরীক স্থির করিলে তোমার কর্ম তো নিষ্ফল হইবে এবং তুমি হইবে 
ক্ষতিগ্রস্ত । | 

যথা অন্যত্র আল্লাহ্‌ তা“আলা বলিয়াছেন ঃ 

-১-০৪৮৪৫ ০১০১৭ ৮৪০৬৯, 

অর্থাৎ যদি তোমরা শরীক কর তাহা হইলে তোমরা যত.নেক কাম কনদিয়াছ তাহা 
সাকুল্যে বরবাদ হইয়া যাইবে । 

অত:পর আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন £ ১9020 05 ১৫ ১১55 20191 
অতএব তুমি আল্লাহ্‌র ইবাদত কর এবং কৃতজ্ঞ হও । 

অর্থাৎ যাহারা তোমার অনুসরণ করে, তোমাকে সত্য নবী বলিয়া বিশ্বাস করে, 
সকলে ইখলাসের সহিত আল্লাহ্‌র ইবাদত করে এবং শরীক করা হইতে বিরত থাকে । 


180,242 52 SSL SEY lS we 


OOH BEL has hte 9 পা 
৯১৩০ Yas os" . 9২8 ৩ 


রা রা 
থাকিবে তাহার হাতের মুষ্টিতে এবং আকাশমগ্ডলী থাকিবে তাহার করায়ত্ত । পবিত্র 
ও মহান তিনি, উহারা যাহাকে শরীক করে তিনি তাহার উর্ধ্বে 


তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ ৯১১৪ ৩৯ ৭1 [5,55 5১ উহারা আল্লাহ্র 
যথোচিত সম্মান করে না। অর্থাৎ মুশরিকরা আসলে আল্লাহ্‌র সন্মান ও মর্যাদা সম্পকেই 
অবহিত নহে । অথচ তাহার সমকক্ষ, সম্মানিত দ্বিতীয় কোন সন্তা নাই । সনস্ত জিনিসের 
উপর তাহার যতটা কর্তৃত্ব ততটা অন্য কাহারো নাই ! সমস্ত কিছুর একচ্ছত্র মালিক 
তিনিই এবং প্রত্যেকটা জিনিস তাহার শক্তি ও কুদরাতের আয়ত্তাধীনে : 

মুজাহিদ বলেন, এই আয়াতটি কুরাইশদের সম্পর্কে অবতীর্ণ হইয়াছে! 

সুদ্দী বলেন, আল্লাহ্‌র ইজ্জত পরিমাণে তাহারা তীহাকে সম্মান করেনা! 

মুহাম্মদ ইব্‌ন কা‘আব বলেন, যদি তাহারা আল্লাহ্‌র মহান সত্তা সম্বন্ধে পরিচিত 
হইত তাহা হইলে তাহারা তাহাকে মিথ্যা বলিয়া ভাবিত না। 

ইব্‌ন আব্বাস হইতে আলী ইব্‌ন আবূ তালহা ৬১৮৪ ড৮ 201 (8) $ 1 এই 
আয়াতাংশের ব্যাখ্যায় বলেন যে, কাফিররা আল্লাহর শক্তি ও সম্মান সম্বন্ধে বিশ্বাসী নয়। 


? পে 


Contents 


৫৯৮ তাফসীরে ইব্ন কাছীর ' 


যে ব্যক্তি বিশ্বাস করে যে, আল্লাহ্‌ তা'আলা সকল জিনিসের উপর সমানভাবে কর্তৃতৃ 
সম্পাদনকারী সেই ব্যক্তি আল্লাহ্র শক্তি ও সম্মান সম্বন্ধে বিশ্বাসী এবং সেই ব্যক্তিই 
আল্লাহকে যথোচিত সন্মান করে। আর যে ব্যক্তি আল্লাহ্‌র সম্মান সম্পর্কে সচেতন নয় 
এবং তাহার সর্বময় ক্ষমতার অধিকারে বিশ্বাস করে না সে সত্যিই আল্লাহর সম্মান ও 
ক্ষমতার ব্যাপারে সজাগ নয়। এক কথায় সে আল্লাহ্র যথোচিত সন্মান করে না এবং 
তাহার শক্তিতে বিশ্বাস করে না। 

এই আয়াতটির প্রসঙ্গে বহু হাদীস উন্লেখিত হইয়াছে। উল্লেখ্য যে, এই ধরনের 
মরমীর্থ অস্পষ্টমূলক আয়াতসমূহের ব্যাপারে পূর্বসূরী আলিম সমাজ এই মত পোষণ 
করেন যে, এই ধরনের আয়াত যেভাবে যে বাক্যে উল্লেখিত হইয়াছে সেইভাবে তাহাকে 
গ্রহণ করা এবং ইহার ব্যাখ্যা ও মনমত অর্থ আবিষ্কারের অপচেষ্টা না করা । 

আলোচ্য আয়াতাংশ প্রসঙ্গে আব্দুল্লাহ্‌ ইবৃন মাসউদ হইতে ..... বুখারী বর্ণনা 
করেন যে, আব্দুল্লাহ্‌ ইবন মাসউদ (রা) বলেন, একদা ইয়াহুদীদের এক বড় আলিম 
আসিয়া রাসূলুল্লাহ্‌ (সো)-কে বলেন, হে মুহাম্মদ! আমরা লিখিত পাইয়াছি যে, আল্লাহ্‌ 
তা'আলা আকাশমগ্ুলীকে তাহার একটি আংগুলির মধ্যে সংস্থাপিত করিবেন । পৃথিবীকে 
একটি আংগুলির উপর সংস্থাপিত করিবেন । বৃক্ষরাজীকে একটি আংগুলির উপর 
রন 

বং অন্যান্য সৃষ্টিসমূহকে একটি আংগুলির উপর সংস্থাপিত করিয়া বলিবেন, আমি 
তা HS Uta Sor UN 
TE রানা লা রর সারা 


উপ দিল 


রা কাউ HH 
থাকিবে তাহার হাতের মুষ্টিতে | 

বুখারী, ইমাম আহমদ, মুসলিম, তিরমিযী ও নাসাঈও এই হাদীসটি বর্ণনা 
করিয়াছেন। তবে তাহারা সকলে বর্ণনা করিয়াছেন ইব্‌ন মাসউদ হইতে 
টি রারিসল রান নারি রানা পির রান সার 

| 

আব্দুল্লাহ হইতে ..... আহমদ বর্ণনা করেন যে, আব্দুল্লাহ (রা) বলেন, জনৈক 
আহলে কিতাব আসিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করেন, হে আবূল কাসিম! আমি 
জানি যে আল্লাহ তা'আলা তাহার সৃষ্টিসমূহকে তাহার একটি আংগুলের সংস্থাপিত 
করিবেন আকাশমণ্ডলীকে একটি আংগুলে সংস্থাপিত করিবেন, পৃথিবীকে একটি 

গুলে সংস্থাপিত করিবেন, বৃক্ষরাজীকে একটি আংগুলে সংস্থাপিত করিবেন এবং 


Contents 


সূরা যুমার ৫৯৯ 


পানি ও মাটিকে তাহার একটি আংগুলে সংস্থাপিত করিবেন। এই কথা শুনার পর 
রাসূলুল্লাহ্‌ (সা) হাসি দেন এবং তখন তাহার মাড়ি প্রকাশিত হইয়া যায়। আর তখন 
আল্লাহ তা'আলা এই ১১০৪ ৯৭] [35 (৫ আয়াতটি শেষ পর্যন্ত নাযিল করেন। 
ইব্‌ন আব্বাস হইতে ..... আল আশকার ও ইমাম আহমদ বর্ণনা করেন যে. ইব্‌ন 
আব্বাস (রা) বলেন, একদা এক ইয়াহুদী রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট হইতে 
যাইতেছিল, রাসূলুল্লাহ্‌ (সা) তখন বসা ছিলেন। সেই অবস্থায় ইয়াহুদী ব্যক্তি রাসূলুল্লাহ্‌ 
(সা)-কে জিজ্ঞাসা করে যে, হে আবুল কাসিম! এই সম্পর্কে তোমার অভিমত কি যে, 
যে দিন আল্লাহ তা'আলা আকাশমণ্লীকে স্বীয় তর্জনীর এই আংগুলিটির উপর 
সংস্থাপিত করিবেন, লোকটি স্বীয় তর্জনীর প্রতি ইংগিত করিয়াছিল । এইভাবে সে 
আংগুলির প্রতি ইংগিত করিয়া বলিতেছিল যে, আর যেদিন পৃথিবীকে তিনি এই 
আংগুলির উপর সংস্থাপিত করিবেন, পাহাড় সমূহকে এই আংগুলির উপর সংস্থাপিত 
করিবেন এবং অন্যান্য সকল সৃষ্টিকে যেদিন তিনি এই আংগুলির উপর সংস্থাপন 
করিবেন। বর্ণনাকারী বলেন, তখন আল্লাহ্‌ তা'আলা নাধিল করেন 3 ৫01 [2১৪ 153 
১১৪ আবৃযূ যুহা মুসলিম ইব্‌ন সাবীহ এর সূত্রে আব্দুর রহমান আদ্‌ দারেমী এর 
রেওয়ায়েতে তিরমিযী স্বীয় তিরমিযী শরীফের তাফসীর অধ্যায়ের মধ্যেও এই হাদীসটি 
বর্ণনা করিয়াছেন। হাসান বলেন, হাদীসটি সহীহ তবে গরীব পর্যায়ের । উপরন্তু 
আমাদের জানা মতে এই হাদীসটি দ্বিতীয় অন্য কোন সূত্রে বর্ণিত হয় নাই । আবু 
হুরায়রা হইতে ...... বুখারী বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) বলেন, আমি 
শুনিয়াছি, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ আল্লাহ তা'আলা পৃথিবীকে কবযা করিয়া নিবেন 
এবং আকাশ- মণ্ডলীকে নিবেন তাহার হাতের কবযাতে, অত:পর বলিবেন, আজ আমি 
বাদশাহ, কোথায় পৃথিবীর বাদশাহরা? একমাত্র বৃখারী এই সূত্রে এই হাদীসটি বর্ণনা 
করিয়াছেন । মুসলিম বর্ণনা করিয়াছেন অন্য সূত্রে । 
ইব্‌ন ওমর হইতে ..... বুখারী বর্ণনা করেন যে, ইব্‌ন ওমর (রা) বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ আল্লাহ তা'আলা কিয়ামতের দিন স্বীয় আংগুলের উপর 
পৃথিবীকে সংস্থাপিত করিবেন এবং আকাশমগুলী থাকিবে তাহার ডান হাতে সংস্থাপিত। 
অত:পর তিনি বলিবেন £ আজ আমি বাদশা । এই সৃত্রেও এক মাত্র বুখারী এই 
হাদীসটি বর্ণনা করিয়াছেন । মুসলিমও বর্ণনা করিয়াছেন তবে অন্য সূত্রে । এই বিষয়ের 
উপর অন্য ভংগিতে ইমাম আহমাদের সূত্রে দীর্ঘ একটি হাদীস বর্ণিত হইয়াছে। 
ইব্‌ন ওমর হইতে .... আফফান বর্ণনা করিয়াছেন যে, ইবৃন ওমর (রা) বলেন 
একদিন রাসূলুল্লাহ্‌ (সা) মিম্বারে উঠিয়া এই আয়াতটি পাঠ করিতেছিলেন ৪ 


b 
Ar eG fe লি কা তরী তি ও ৬ ৮ জজ, চি ক এত ০%প 2 পপ 
sia ৭-০/৪41 2৬2 4-৯৯3 2০০৯১১৩১১১৪ 32 13). ৪ Les 


so ee es oe 


LS (2 411459427৯১৮753599৮ 


Contents 


৬০০ তাফসীরে ইব্ন কাছীর 


অর্থাৎ, উহারা আল্লাহ্র যথোচিত সম্মান করে না। কিয়ামতের দিন সমস্ত পৃথিবী 
থাকিবে তাহার হাতের মুষ্টিতে এবং আকাশমগ্ডলী থাকিবে তাহার করায়তৃ । পবিত্র ও 
মহান তিনি, উহারা যাহাকে শরীক করে তিনি তাহার উর্ধ্বে । 

রাসূলুল্লাহ্‌ (সা) এই আয়াতটি পাঠ করত! সামনে পিছনে হাত দুলাইয়া দুলাইয়া 
বলিতেছিলেন ঃ “আল্লাহ্‌ স্বয়ং নিজের প্রশংসা করিয়া বলেন £ “আমি সর্বশক্তিমান 
সকল ক্ষমতার উৎস আমি, সর্বোপরি সর্বাপেক্ষা মহান, আমি বাদশাহ ক্ষমতার ৷” 
রাসূলুল্লাহ্‌ (সা) এই কথাগুলি বলার সময় এত অস্বাভাবিক ধরনের হস্ত সঞ্চালন 
করিতেছিলেন যে, আমরা ভাবিতে ছিলাম হয়ত তিনি সমিস্বারের উপর দিয়া পড়িয়া 
যাইবেন ৷ 

আব্দুল আরাধীয ইব্‌ন আবূ হাযিমের হাদীসে ....... মুসলিমণড ইহা বর্ণনা 
করিয়াছেন! ইবন ওমর হইতে ..... হাযিমের সুত্রে বর্ণনা করিয়াছেন ইয়াকুব ইবৃন 
আব্দুর রহমান ও মুসলিম । 

আব্দুল্লাহ্‌ ইব্‌ন মাকসাম হইতে মুসলিম এই হাদীসের বর্ণনা কনিয়াছেন যে, 
আব্দুল্লাহ্‌ ইবুন ওমর (র!) কি ভংগিতে রাসূলুল্লাহ্‌ (সা) আলোচ্য ভাষণটি প্রদান 
করিয়াছিলেন তাহা হুবহু বর্ণনা করিয়াছেন । তিনি বলিয়াছিলেন যে, আশ্নাহ্‌ তা'আলা 
আকাশমণ্লীকে করায়তু করিয়া নিবেন এবং পৃথিবীকে হাতের মুঠায় তুলিয়া নিবেন। 
আর ধুঙ্গিবেনঃ আজ আমি বাদশাহ! এই কথা বলিবেন আর তিনি তাহার হাতের 
আংগুলিসমূহ একবার মুষ্টিবন্ধ করিবেন এবং একবার আংগুলিসমূহ সম্প্রসারিত 
করিবেন । এই সময় আমি লক্ষ্য করি যে, তিনি ভীষণভাবে হেলিতেছেন এবং তাহার 
হেলনের জন্য মিশ্বরসমেত হেলিতে থাকে । তখন আমি আশংকা করিতেছিলাম যে, 
রাসুলুল্লাহ (সা) মিশ্বর হইতে পড়িয়া যাইবেন না তো। 

আব্দুল্লাহ্‌ ইব্‌ন ওমর হইতে ..... বায্যার বর্ণনা করেন যে, আব্দুল্লাহ্‌ ইব্‌ন ওমর 
(রা) বলেন, রাসূলুল্লাহ (সা) মিশ্বরের উপর দাড়াইয়া এই আয়াতটি পাঠ করেন ঃ 
০1003 হস এা1922258 ৮৮৮৯০০8৯১৮8 554105502 

38164104845 ES 

রাখা“ বলেন, তখন মিশ্বরটি হেলিতে থাকে । ফলে তিনি তিনবার মিশ্বরের উপর 
উঠেন এবং নামিয়া যান । আল্লাহ ভালে; জানেন । 

আব্দুল্লাহ ইব্‌ন আমর (রা) হইতে ..... আবুল্‌ কাসিম তিবরানী ইহা বর্ণনা 
করিয়াছেন । আর তিনি বলিয়াছেন যে, হাদীসটি সশীহ। 

জারাপ্ন হইতে ........ তিবরানী স্ায় প্রণীত গ্রন্থ মা'জামিল কবীরের মধ্যে বর্ণনা 
করেন যে, জারীর (র) বলেন, একদা রাসূলুল্লাহ্‌ (সা) একদল সাহাবীকে লক্ষ্য 


Contents 


সূরা যুমার ৬০১. 


করিয়া বলেন, “আমি তোমাদের সম্মুখে সূরা যুমারের শেষ দিকের আয়াতসমূহ পাঠ 
করিব। তোমাদের মধ্যে যে যে এই আয়াত শুনিয়া কাদিবে তাহার জন্য জান্নাত 
ওয়াজিব হইয়া যাইবে 1” 

অত:পর রাসূলুল্লাহ্‌ (সা) এই আয়াত হইতে ১১৪ (৯51 [১,১5 ২9 সূরাটির শেষ 
পিউ 
উস এপস etanh sll 
বলেন, আমি আবার তেলাওয়াত করিতেছি। তোমাদের যাহারা কাদিবার চেষ্টা করিয়াও 
কাদিতে পার নাই তাহারা কীদিবার ভান করিবে । হাদীসটি যথেষ্ট দুর্বল। মু'জামিল 
কাবীরের একটি রেওয়ায়েতে বর্ণিত হাদীসটি এর চেয়েও দুর্বল । তাহাতে বলা হইয়াছে 
যে, আবু মালিক আশ'আরী হইতে ধারাবাহিকভাবে শুরাইহ ইব্‌ন উবাইদ ..... বর্ণনা 
করেন যে, আবু মালিক আশ'আরী (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ “আল্লাহ্‌ 
তা'আলা ইরশাদ করেন যে, আমি আমার বান্দাদিগের হইতে তিনটি জিনিস গোপন 
করিয়াছি। যদি তাহারা সেই জিনিস তিনটি দেখিত তবে তাহারা কখনো বদ আমল 
করিত না। যদি আমি আমার পর্দা অপসারিত করিয়া নিতাম এবং তাহারা আমাকে 
স্বচক্ষে অবলোকন করিয়া আমার সম্পর্কে দৃঢ় বিশ্বাস হইত আর তাহারা আমার শক্তি 
সম্পর্কে অবগতি লাভ করিত যে, আমি ইচ্ছা করিলে সবকিছু করিতে 'পারি ! আমি 
আকাশমগ্ুলীকে আমার করায়ত্তে রাখিব। পৃথিবীকে মুষ্টির মধ্যে সংস্থাপন করিব । 
অত:পর বলিব, আমি বাদশাহ, আমি ব্যতীত দ্বিতীয় কোন মালিক বা বাদশাহ নাই । 

ইহার পর আল্লাহ্‌ তাহাদেরকে জানীত দেখান এবং উহার সকল নেয়ামাত 
তাহাদেরকে প্রদর্শন করান, যাহাতে তাহারা এই ব্যাপারে পূর্ণ আশ্বস্ত হইতে পারে। 
আর তাহাদেরকে জাহান্নাম ও উহার অভ্যন্তরে আযাবসমূহ প্রদর্শন করান । যাহাতে 
জাহান্নামের কঠিন শাস্তি সম্পর্কে তাহারা নিশ্চিত বিশ্বাস স্থাপন করিতে পারে । 

কিন্তু আমি ইচ্ছা করিয়াই এই সকল জিনিস গোপন বা চক্ষুর আড়ালে রাখিয়াছি, 
যাহাতে আমি আন্দাজ করিতে পারি, মানব জাতি আমার কথায় কতটা বিশ্বাসী হয়। 
কেননা মা গালা এস পালার জানে রাহাদিধাকে নিরানির EE আহ 
বিষয়ের উপর বনু হাদীস রহিয়াছে । আল্লাহই ভাল জানেন । 


০231৯০912১৯ 9023 টা A) 
পে ০১১৫৫ 


90580 রণ 9৬4১০ 1450 8 2৩ 


ইব্‌ন কাহীর-_-৭৬ (৯ম) 


Contents 
৬০২ তাফসীরে ইব্‌ন কাছীর 
৫৮4৮4 ৪ 4১017 715 424 ০৪৪ (1) 
EA ৫ sels 


24/03 


০ ৫925; 51725 পণ ০ (৫ রি 


৬৮. এবং শিংগায় ফুৎকার দেওয়া হইবে, ফলে যাহাদিগকে আল্লাহ্‌ ইচ্ছা 
করেন তাহারা ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীর সকলে মৃচ্ছিত হইয়া পড়িবে । 
অতঃপর আবার শিংগায় ফুৎকার দেওয়া হইবে, তৎক্ষণাৎ উহারা দণ্ডায়মান হইয়া 
তাকাইতে থাকিবে । 

৬৯. বিশ্ব উহার প্রতিপালকের জ্যোতিতে উদ্ভাসিত হইবে, আমলনামা পেশ 
করা হইবে এবং নবীগণকে ও সাক্ষীগণকে উপস্থিত করা হইবে এবং সকলের 
মধ্যে ন্যায় বিচার করা হইবে ও তাহাদিগের প্রতি যুলুম করা হইবে না। 

৭০. প্রত্যেকের কৃতকর্মের পূর্ণ প্রতিফল দেওয়া হইবে । উহারা যাহা করে সে 
সম্পর্কে আল্লাহ্‌ সবিশেষ অবহিত । 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা কিয়ামতের বিভীষিকাময় দিনের কথা এবং এ দিনে 
প্রকাশিতব্য আল্লাহ্‌র বিভিন্ন অস্বাভাবিক নিদর্শনাদির কথা উল্লেখ করিয়া বলেন, 

40108 ১০81 ১০০ ০ ৮ ০1৮৮এ। ক ১০ 3৮০5৪১৮০। ৮565% 

অর্থাৎ যেদিন শিংগায় ফুৎকার দেওয়া হইবে, ফলে আকাশমগুলী ও পৃথিবীর সকলে 
করিবেন। 

উল্লেখ্য যে, এই স্থানে শিংগার দ্বিতীয় ফুৎকারের কথা বলা হইয়াছে । এই 
ফুৎ্কারে আকাশমগ্ুলী ও পৃথিবীর সকল প্রাণী মৃত্যুবরণ করিবে । তবে সে নহে যাহাকে 
আল্লাহ্‌ রক্ষা করিবার ইচ্ছা করিবেন। 

যথা শিংগার ফুৎকার সম্পকীয় প্রসিদ্ধ হাদীসে উল্লেখিত হইয়াছে যে, সর্বশেষে 
অবশিষ্ট সকলের রূহ কব্যা করা হইবে এবং সর্বশেষে মৃত্যু ঘটিবে মৃত্যুর ফেরেশতার 
পরিশেষে একমাত্র তিনিই জীবিত থাকিবেন যিনি প্রথমে ছিলেন এবং চিরদিন জীবিত 
থাকিবেন। অত:পর বলিবেন, আজকের রাজতৃ কার? তিনবার এই কথা বলিবেন। 
অত:পর আল্লাহ্‌ তা'আলা নিজের প্রশ্নের জবাব নিজের পক্ষ হইতে প্রদান করত: 
বলিবেন, সেই আল্লাহ্র, যিনি একক ও সর্বশক্তিমান । অর্থাৎ আমি সেই সত্তা, যিনি 


Contents 


সূরা যুমার ৬০৩ 


একক এবং প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাবান । আর প্রত্যেক জিনিসকে আমি ফানা 
হইয়া যাওয়ার আদেশ করিব । 

অত:পর সর্বপ্রথমে হযরত ইস্রাফীল (আ)-কে জীবিত করা হইবে এবং তাহাকে 
দ্বিতীয় একটি ফুৎকার দেওয়ার নির্দেশ দেওয়া হইবে । এইটি হইল তৃতীয় ফুৎকার। যে 
ফুত্কারে সকল জীবন পুর্ণজন্ম লাভ করিবে । 

তাই আল্লাহ্‌ তা আলা বলিয়াছেন ৪ 


প০%5 554৫? . 


EU SU sls tiie 

তৎক্ষণাৎ উহারা দণ্ডায়মান হইয়া তাকাইতে থাকিবে । অর্থাৎ শিংগায় ফুৎকার 
দেওয়া হইলে সকলে উঠিয়া দণ্ডায়মান হইবে এবং চতুর্দিক তাকাইতে থাকিবে । মানে 
কিয়ামতের বিভীষিকাময় অবস্থা তাহারা দেখিতে থাকিবে । 

যথা পবিত্র কুরআনের অন্যত্র বলা হইয়াছে যে, £4 543 5১৯6 £১5 2 
5) অর্থাৎ বিকট একটি আওয়াজ হইবে, যাহার কারণে তৎক্ষণাৎ সকলে 
উঠিয়া এক ময়দানে একত্রিত হইবে । 

আরা Li 


“0 ewe0ovh eer or “O00 +0 sr OO FO P06 rer e0 er 


SLAG YG ১101 ১১১১2১১০৮৯১ ১৮৮৯১০৪৪৫১০: 
ভান ৪ রান তোমাদিগকে ডাকিবেন, সেদিন তোমরা সকলে 
তাহার প্রশংসা করিতে করিতে তাহার ডাকে সাড়া দিবে এবং তখন পার্থিব জীবনকে 
তুচ্ছ মনে করিতে থাকিবে। 
আরো বলিয়াছেন যে, 


০০০০ 
“ ৪৮০৪০ পল ee Aut Et ৩৮ হি e 9 জী কি লক এ দা ভে 
sl ১১১১ | ০৪ 29০১ ১৩০৭ বিগ উর তিন বল টি OD 
উঠ “ 1 


Lusi 


অর্থাৎ তাহার নিদর্শন স্বরূপ তাহার নির্দেশে আকাশসমূহ ও পৃথিবী প্রতিষ্ঠিত 
রহিয়াছে। অতএব যখন তিনি পৃথিবাসীদিগকে আহ্বান করিয়া ডাকিবেন তখন তোমরা 
সকলে একত্রে বাহির হইয়া পড়িবে । 

ইয়াকুব ইবৃন আসিম ইব্‌ন ওরওয়া ইব্‌ন মাসউদ হইতে নু'মান ইব্‌ন সালিম ..... 
ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, ইয়াকৃব ইবন আসিম ইব্‌ন ও’রওয়া ইব্‌ন মাসউদ 
বলেন, আমি শুনিয়াছি যে, জনৈক ব্যক্তি আব্দুল্লাহ ইবন আ'মর (রা)-কে বলেন, 
আপনি নাকি বলিয়াছেন যে, এই এই সময়ের মধ্যে কিয়ামত প্রতিষ্ঠিত হইবে? কিছুটা 
রাগতস্বরে তিনি জবাব দেন যে, তোমাদেরকে কোন কথা বলিতেই আমার ইচ্ছা হয় 
না। আমি বলিয়াছিলাম যে, অল্পকালের মধ্যে তোমরা ভীষণ একটা সময়ের সম্মুখীন 


Contents 


৬০৪ তাফসীরে ইবন কাছীর 


হইবে । অত:পর আব্দুল্লাহ ইব্‌ন আমর (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন যে, 
আমার উম্মতের মধ্যে দাজ্জালের আর্বিভাব ঘটিবে এবং সে তাহাদের মধ্যে চল্লিশ পর্যন্ত 
থাকিবে। আমি বুঝি না যে, সে চল্লিশ দিন চল্লিশ মাস, চল্লিশ বৎসর থাকিবে না 
চল্লিশ রাত্র থাকিবে । অত:পর আল্লাহ্‌ তা'আলা হযরত ঈসা ইব্‌ন মারয়াম (আ)-কে 
প্রেরণ করিবেন। তিনি চেহারায় দেখিতে ও'রওয়া ইব্ন মাস্উদ ছাকাফীর অনুরূপ 
হইবেন। তিনি দাজ্জালের উপর বিজয় লাভ করিবেন। অত:পর সাত বৎসর পর্যন্ত 
মানবজাতি পরস্পরে এমন আন্তরিক ও সৌহার্দপূর্ণ ব্যবহার করিবে যে, একের সহিত 
অপরের সামান্য মনোমালিন্যও ঘটিবে না। ইহার পর আল্লাহ্‌ তা'আলা সিরিয়ার দিক 
হইতে হান্ধা ঠাণ্ডা বাতাস প্রবাহিত করিবেন। এ বাতাসের কারণে প্রত্যেক ঈমানদার 
ব্যক্তি এমনকি যাহার অন্তরে মরীচিকা পরিমাণ ঈমান থাকিবে সেও মৃত্যুবরণ করিবে । 
যদি সে দুর্ভেদ্য গুহার অভান্তরেও লুকায়িত থাকে তবুও সেখানে সেই হাওয়া প্রবেশ 
করিবে। 

রাবী বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা) এর নিকট শুনিয়াছি যে, এমন লোকগুলো 
বাচিয়া থাকিবে, যাহারা মানবিক নিচুতায় হইবে পক্ষীকুলের মত নিম্নতম এবং 
অসভ/তায় হইবে হিংস্র জানোয়ারের সমতুল্য । তাহারা ন্যায় ও অন্যায়ের সহিত 
থাকিবে একেবারে অপরিচিত । তখন শয়তান তাহাদের উপর প্রভাব ফেলিয়া বলিবে 
যে, তোমাদের লজ্জা করে না, তোমরা কেন বুত পুরুস্তী পরিত্যাগ করিয়াছ? অত:পর 
তাহারা বৃতপুরুস্তী শুরু করিবে । এই সময়ও আল্লাহ্‌ তা'আলা তাহাদের বিস্তর আহারের 
সংস্থান করিবেন। 

অত:পর শিংগায় ফুৎকার দিবেন। শিংগার ফুৎকারের আওয়াজে লোকসকল এদিক 
সেদিক হেলিয়া পড়িতে থাকিবে । সর্বপ্রথম যে ব্যক্তি এই আওয়াজ শুনিবে সে ব্যক্তি 
নিজস্ব একটি কৃপ সংস্কার করিতে থাকিবে । এই শুনিয়া তৎক্ষণাৎ সেই ব্যক্তি বেহুশ 
হইয়া পড়িয়া যাইবে । আওয়াজে এইভাবে প্রত্যেকটি লোক বেহুশ হইয়া পড়িয়া 
যাইবে । ইহার পর আল্লাহ্‌ তা'আলা ছায়ার মত নিবিড় বৃষ্টি বর্ষণ করিতে থাকিবেন। 
অথবা বৃষ্টি বর্ষণের নমুনা হইবে শিশির নামার মত। যাহাতে সকল মানুষ পুনর্বার মানব 
মৃতি ধারণ করিবে । অত:পর শিংগায় আরেকটি ফুৎকার দিলে সকল মানুষ অকন্মাৎ 
উঠিয়া দাড়াইবে এবং চতুর্দিক তাকাইয়া দেখিতে থাকিবে । তাহাদেরকে বলা হইবে, 
হে লোক সকল! তোমরা তোমাদের প্রভুর নিকট চলো । 
হইবে । অত:পর বলা হইবে যে, ইহাদিগের মধ্য হইতে জাহান্রামীর অংশ বাহির কর! 
জিজ্ঞাসা করা হইবে যে, কি পরিমাণে বাহির করিব? বলা হইবে বে, প্রত্যেক যুগের 
হইতে নয়শত নিরানব্বই জন। এই ঘটনা সেই দিন সংঘটিত হইবে, যেইদিন প্রত্যেক 


চি 


Contents 


সূরা যুমার ৬০৫ 


শিশু বৃদ্ধে পরিণত হইবে এবং এঁ দিন যেই দিন পায়ের গোছা প্রকাশিত হইয়া যাইবে । 
এই হাদীসটি একমাত্র মুসলিম স্বীয় সহীহ এর মধ্যে সন্নিবেশিত করিয়াছেন। 

আবূ সালিহ হইতে আলী আমাশ ..... ও বুখারী বর্ণনা করেন যে, আবু সালিহ 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) হইতে আবূ হুরায়রা (রা) বলিয়াছেন যে, তিনি ইরশাদ 
করিয়াছেন; “দুই ফুৎকারের মধ্যে চল্লিশ-পার্থক্য হইবে।” তখন অন্যান্যরা আবূ 
হুরায়রা (রা)-কে জিজ্ঞাসা করেন, হে আবু হুরাইয়া! চল্লিশ দিনের পার্থক্য হইবে? 
জবাবে তিনি বলেন, আমি ইহার জবাব দিব না। আবার জিজ্ঞাসা করা হয়, চল্লিশ 
বৎসর? জবাবে তিনি বলেন, আমি ইহার জবাব দিব না। অত:পর আবার জিজ্ঞাসা 
করা হয়, চল্লিশ মাসের পার্থক্য হইবে? তিনি বলেন, আমি ইহার জবাব দিব না। তবে 
মানুষের সবকিছু পঁচিয়া যাইবে এবং মানুষের একমাত্র অবশিষ্ট মেরুদণ্ডের সহিত 
তাহাদিগের কায়া জোড়ান হইবে । 

হযরত নবী (সা) হইতে আবু হুরায়রা ..... আবু ইয়ালা বর্ণনা করেন যে, আবূ 
হুরায়রা (রা) বলেন, মাহ সে) বলিয়াছেন থে রাস রা 


“ নি i রঙা 


tlhe Deed Gia Senet পপ আল্লাহ যে বলিয়াছেন £ তবে 
তাহারা নহে যাহাদিগকে আল্লাহ্‌ রক্ষা করিতে ইচ্ছা করিবেন। ওই কথা বলিয়া তিনি 
কাহাদেরকে বুঝাইতে চাহিয়াছেন? জবাবে তিনি বলেন, ইহা দ্বারা শহীদদিগকে 
বুঝাইতে চাহিয়াছেন। ইহারা নিজেদের তরবারী ঝুলাইয়া রাখিয়া আরশের সন্নিকটে 
অবস্থান করিবে । ফেরেশতারা সমভিব্যাহারে তাহাদিগের নিয়া হাশরের মাঠে উপস্থিত 
হইবে। এঁ সময় তাহারা ইয়াকৃতের উটের উপর আরোহণ করিবে, যাহার গদি হইবে 
রেশমের চেয়েও নরম জিনিসের ৷ অবশ্য তাহারা বেহেশতের মধ্যে অফুরন্ত সুখে সময় 
কাটাইতে থাকিবে । এমন সময় তাহাদের মনে খেয়াল জাগিবে এবং বলিবে, চলো 
দেখিয়া আসি, আল্লাহ্‌ তাআলা তাহার সৃষ্ট জীবদিগের বিচার করিতেছেন। তখন 
আল্লাহ্‌ তাআলা তাহাদিগকে দেখিয়া হাসি দিবেন এবং তাহারা এই স্থানে আসিয়াছে 
বলিয়াও আল্লাহ্‌ তা'আলা হাসিবেন। কেননা ইহাদিগের কোন হিসাব নিকাশ নাই। এই 
সনদটির প্রত্যেক রাবী ছেকাহ বা নির্ভরযোগ্য ৷ একমাত্র ইসমাইল ইব্‌ন ইয়াশের ওস্তাদ 
ব্যতীত । কেননা তিনি ব্যক্তি হিসাবে অপ্রসিদ্ধ ৷ আল্লাহ্‌ ভালো জানেন । 


(6১১১১ ₹5)% ০৪৮: অর্থাৎ কিয়ামতের দিন যখন আল্লাহ্‌ তা'আলা স্বীয় 
বান্দাদিগের বিচারের জন্য আগমন করিবেন তখন তাহার জ্যোতিতে বিশ্ব উত্তাসিত 
হইবে। 

50311 ৮২৪ এবং আমলনামা টিন রর কা? নিসাব রদ ols 
মানে আমলের কিতাব। 


Contents 


৬০৬ তাফসীরে ইব্ন কাছীর 


AL 6123 নবীগণকে উপস্থিত করা হইবে তাহারা প্রমাণ করিবে যে, তাহারা 
নিজেদের উন্মতদিগকে দ্বীনের দাওয়াত দিয়াছিলেন। 


‘1১৫4510, আর সাক্ষীগণকে উপস্থিত করা হইবে। অর্থাৎ বান্দাদিগের নেক ও বদ 
আমলের সংরক্ষণকারী ফেরেশতাদিগকে উপস্থিত করা হইবে । 


3৯17 ৫১ এ সকলের মধ্যে ন্যায় বিচার করা হইবে। ০১-1৮-:১ ? Ay 
এবং তাহাদিগের প্রতি যুলুম করা হইবে না। 


যথা অন্য এক আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ঃ 
EE EE Tl Ll 
AL By SH ULE be 
অর্থাৎ কিয়ামতের দিন আমি মিজানের ইনসাফ কায়িম করিব। কাহারো প্রতি 
যুলুম করা হইবে না। যদি কাহারো বিন্দু পরিমাণ আমলও থাকে তবে তাহাও আমরা 
তুলাদণ্ডে পরিমাপ করিব । আর হিসাব গ্রহণের জন্য আমরাই যথেষ্ট । 
দ্বিতীয় এক আয়াতে বলিয়াছেন ঃ 
110-5৬570550৮485054 59085005551 21017 
5511 
অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা বিন্দু পরিমাণ যুলুম করেন না। তিনি নেক আমল বৃদ্ধি 
করিয়া দেন এবং অতুলনীয় প্রতিদান প্রদান করেন। 


তাই আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন £ ০০207১০৯০০৫ 55$ অর্থাৎ প্রত্যেক 
বদ অথবা নেক কর্মের পূর্ণ প্রতিফল দেওয়া হইবে । 2১15 $: (১1151 ৯ অর্থাৎ 
উহারা যাহা করে সে সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত। 


27610) 05 4৫০6 ১১০৫৫, পাপা () 

SS Fs ud CGE A SECA AA 

০ টে 
OGLE « 56201548452 


Contents 


Ca ৬০৭ 


AZo 7 Fs 


GUNS ও 


50১৮ 7৬2০৮ BESILS (VY) 
sa wl 


১ ০5 


৭১. কাফিরদিগকে জাহান্নামের দিকে দলে দলে হাকাইয়া লইয়া যাওয়া 
হইবে । যখন উহারা জাহান্নামের নিকট উপস্থিত হইবে তখন ইহার প্রবেশদ্বারগুলি 
খুলিয়া দেওয়া হইবে এবং জাহান্নামের রক্ষীরা উহাদিগকে বলিবে, তোমাদিগের 
পনিকট কি তোমাদিগের মধ্য হইতে রাসূল আসে নাই, যাহারা তোমাদিগের নিকট 
তোমাদিগের প্রতিপালকের আয়াত আবৃত্তি করিত এবং এই দিনের সাক্ষাৎ সম্বন্ধে 
তোমাদিগকে সতর্ক করিত? উহারা বলিবে, অবশ্যই আসিয়াছিল। বস্তুত 
কাফিরদিগের প্রতি শাস্তির কথা বাস্তবায়িত হইয়াছে। 

৭২. উহাদিগকে বলা হইবে, জাহান্নামের দ্বারসমূহে প্রবেশ কর উহাতে 
স্থায়ীভাবে অবস্থিতির জন্য ৷ কত নিকৃষ্ট উদ্ধতদিগের আবাসস্থল । 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা হতভাগ্য সত্য প্রত্যাখানকারী কাফিরদিগের পরিণাম 
সম্পর্কে বলেন যে, তাহাদিগকে গলায় রশি দিয়া টানিয়া হাকাইয়া জাহান্নামের 1দকে 
লইয়া যাওয়া হইবে । যথা অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন £ 4? 1 2১০: ১ 
(222 অর্থাৎ তাহাদিগকে ধাক্কাইয়া জাহান্নামের দিকে লইয়া যাওয়া হইবে। 
তখন তাহারা ভীষণ পিপাসার্ত থাকিবে । যথা পবিত্র কুরআনের অন্য স্থানে বলা হইয়াছে 
যে, 131১৫৯৭1০০১ 3৮০৬-1৯৪ ০৯০ 511 9৮০ ১১১: 

অর্থাৎ যেদিন আমি পরহেযগারদিগকে রহমানের অতিথি হিসাবে একত্রিত করিব 
এবং গুনাহগারদিগকে দোযখের দিকে পিপাসার্ত অবস্থায় হাকাইয়া লইয়া যাইব । ইহা 
ব্যতীত এ দিন তাহারা মুক, বধির ও অন্ধ হইবে এবং তাহারা মুখের উপর ভর করিয়া 
চলিতে থাকিবে । ্‌ 

যথা অন্যত্র বলিয়াছেন যে, ্‌ 
৫০245৮45৮5০ ৮0510 a 

(৮১৪১ ৬২৯ 
অর্থাৎ কিয়ামাতের দিন আমি উহাদিগকে মুখের উপর ভর করিয়া হাটাইব। উহারা 
মক, বধির ও অন্ধ হইবে এবং উহাদিগের ঠিকানা হইবে জাহান্নাম । 

16101 57228 08291 ০২ যখন উহারা জাহান্নামের নিকট উপস্থিত হইবে 
তখন উহার প্রবেশদ্বার খুলিয়া দেওয়া হইবে। 


2 


Contents 


৬০৮ তাফসীরে ইব্ন কাছীর 


অর্থাৎ উহারা জাহান্নামের দ্বারপ্রান্তে পৌছিতেই জাহান্নামের দ্বার খুলিয়া যাইবে 
যাহাতে তাহাদিগের শরীরে আযাব স্পর্শ করিতে এতটুকু বিলম্ব না হয়। 

অত:পর সেখানের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা তাহাদিগকে ব্যঙ্গ করিবে । 
কেননা এ স্থানের সকলের হৃদয় কঠিন, তাহাদের হৃদয় ভালবাসা ও সহমর্মিতাবোধ 
হইতে শূন্য । তাহারা বলিবে 73 4১ 172 141 তোমাদিগের নিকট কি 
তোমাদিগের মধ্য হইতে রাসূল্প আসে নাই? 

২) ০০৫ ২: 2১15 অর্থাৎ যাহারা তোমাদিগের নিকট তোমাদিগের 
প্রতিপালকের আয়াত আবৃত্তি করিত। আর তাহারা তোমাদিগের নিকট তাহাদিগের 
দাওয়াতের সত্যতা ও নির্ভরযোগ্যতার ব্যাপারে দলীল- প্রমাণ পেশ করে নাই । 

১১ (৮৫২১৪ ০৮8 1০১১৪ অর্থাৎ এবং এই দিনের ভয়াবহ সাক্ষাৎ সম্বন্ধে 
তোমাদিগকে সতর্ক করিত? 

ইহার জবাবে কাফিররা বলিবে ঃ নিশ্চয় তাহারা আসিয়াছিল। আমাদিগকে ভীতি 
প্রদর্শন করাইয়াছিল এবং তাহাদিগের দাওয়াতের ও দাবীর স্বপক্ষে তাহারা আমাদিগের 
নিকট দলীল প্রমাণ পেশ করিয়াছিল 

১১৪,145 ৮314 ৬%০ ১৫৪ বস্তুত সত্য প্রত্যাখ্যান কারীদিগের 
প্রতি শাস্তির কথা বাস্তবায়িত হইয়াছে। 

অর্থাৎ কিন্তু আমরা উহাকে মিথ্যা প্রতিপন্ন করিয়াছি এবং উহার বিরোধিতা 
করিয়াছি। কেননা আমাদের ললাটে দুর্ভোগ পোহানই লিখিত ছিল। সত্যিই আমরা 
দুর্ভাগা; কেননা সত্য ত্যাগ করিয়া আমরা মিথ্যার পক্ষপাতিতৃ করিয়াছিলাম । 

যথা অন্য একস্থানে আল্লাহ্‌ তাআলা বলিয়াছেন ৪ 


(৮ ১৪ 415 19103 ১১5১4515711 Us LC 1৫2 ০ li Cals 


HLA, a a Mis be nds [212 (55৯১5: 
১১৮০ ৯/৯০ ৮৪100508৮65 ৮৮৮5 08 
অর্থাৎ যখনই উহাতে কোন দলকে নিক্ষেপ করা হইবে উহাদিগকে জাহান্নামের 
রক্ষীরা জিজ্ঞাসা করিবে, তোমাদিগের নিকট কি কোন সতর্কবাণী আসে নাই? উহারা 
মিথ্যাবাদী গণ্য করিয়াছিলাম এবং বলিয়াছিলাম, আল্লাহ্‌ কিছুই অবতীর্ণ করেন নাই, 
তোমরা তো মহাবিভ্রান্তিতে রহিয়াছ। এবং উহারা আরো বলিবে, যদি আমরা 
তাহাদিগের কথা শুনিতাম অথবা বিবেক-বুদ্ধি প্রয়োগ করিতাম তাহা হইলে আমরা 
জাহান্নামবাসী হইতাম না। 


Contents 


সূরা যুমার ৬০৯ 

অর্থাৎ তাহারা নিজেদেরকে নিজেরা গালমন্দ করিতে থাকিবে এবং পার্থিব জীবনের 
পাপের কথা স্মরণ করিয়া ভীষণ লজ্জিত হইবে । 

| se LSS ad ois [iil অর্থাৎ উহারা উহাদিগের অপরাধ 
স্বীকার করিবে ? অভিশাপ জাহান্নামী দিগের জন্য । ৰ 

আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ঃ Us lS নী ও ৬১ (১1541 ৫১৪ 
উহাদিগকে বলা হইবে, জাহান্নামে প্রবেশ কর উহাতে স্থায়ীভাবে অবস্থিতির জন্য । 

অর্থাৎ যে উহা দেখিবে, যে উহার অবস্থা সম্পর্কে অবগতি লাভ করিবে সে 
পরিষ্কারভাবে বলিবে, নিঃসন্দেহে ইহারা এই শাস্তিরই উপযুক্ত । এই কথা কাহারা 
বলিবে, আল্লাহ্‌ তাআলা তাহা নির্দিষ্ট করিয়া বলেন নাই । কেননা যাহাতে এই কথা 
সকলের বলার অধিকার থাকে এবং যাহাতে আল্লাহর বিচার ন্যায় বলিয়া প্রশ্নাতীতভাবে 
প্রতীয়মান হয় সেই জন্যে । 

তাই আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ৪ ৪ 1623 0210৯ হী এ 151 1৮1১১ 4-2৪ 
অর্থাৎ তাহাদিগকে বলা হইবে, স্থায়ীভাবে উহার মধ্যে অবস্থান কর, উহা হইতে নিষ্কৃতি 
রানা গা রানার পাচা না রা রিনা রান দাদা 
জন্য বন্ধ ৷ 

১৫৫০ ৫১:5০) কত নিকৃষ্ট উদ্ধতদিগের আবাসস্থল। 

অর্থাৎ কতনা নিকৃষ্ট আবাসস্থল ইহা যাহা তোমরা পার্থিব জীবনকালীন উদ্ধত 
মানসিকতার জন্য এবং সত্য অনুসরণ না করার জন্য লাভ করিয়াছ। যাহা ভোমাদিগকে 
NT AE UT RE TU OT! 


৪৪৬ 4 ১155 ঠে। 0912 (৬) 
54336254525 ভি GIGS Ges 
০৫৯ 

(১4 ৬৪ [2 8৫250 (০৫০) 40520965 (%£) 
০৫১০০ স ELL EEN TALE 


৭৩. যাহারা তাহাদিগের প্রতিপালককে ভয় করিত তাহাদিগকে দলে দলে 
জান্নাতের ছিকে লইয়া যাওয়া হইবে । যখন তাহারা জান্নাতের নিকট উপস্থিত 


ইব্‌ন কাছীর---৭৭ (৯ম) 


Contents 


৬৯০ তাফসীরে ইব্‌ন কাছীর 


হইবে ও ইহার দ্বারসমূহ খুলিয়া দেওয়া হইবে এবং জান্নাতের রক্ষীরা তাহাদিগকে 
বলিবে, তোমাদিগের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং জান্নাতে প্রবেশ কর 
স্থায়ীভাবে অবস্থিতির জন্য ৷ ্‌ 

৭৪. তাহারা প্রবেশ করিয়া বলিবে, প্রশংসা আল্লাহ্র, যিনি আমাদিগের প্রতি 
তাহার প্রতিশ্রুতি পূর্ণ করিয়াছেন এবং আমাদিগকে অধিকারী করিয়াছেন এই 
ভূমির । আমরা জান্নাতের যেথায় ইচ্ছা বসবাস করিব । সদাচারীদিগের পুরস্কার কত 
উত্তম। CO 
তাফসীর ৪ এই স্থানে সৌভাগ্যবান মু’মিনদিগের কথা বলা হইয়াছে। তাহারা 
উস্ট্রের পৃষ্ঠে আরোহণ করিয়া জান্নাতের দিকে দলে দলে রওয়ানা করিবে। সর্বপ্রথমের 
দলটি থাকিবে মুকাররাবীনদিগের । তাহাদিগের পরের দলটি থাকিবে আবরারদিগের । 
এইভাবে পর্যায়ক্রমে একটি দলের পিছনে আরেকটি দল থাকিবে প্রত্যেকটি দল 
সমপর্যায়ের লোক দ্বারা সজ্জিত থাকিবে । যথাঃ নবীগণ নবীদিগের সহিত থাকিবে, 
সিদ্দীকীনগণ তাহাদিগের সমপর্যায়ের লোকদিগের সহিত থাকিবে, শহীদগণ 
শহীদদিগের সহিত থাকিবে এবং আলিমদিগের সহিত থাকিবে আলিমগণ । এইভাবে 
প্রত্যেকটি দল তাহাদিগের সমপর্যায়ের লোকদ্বারা সজ্জিত থাকিবে । 

। ১৮12 191 ২৯ যখন তাহারা মুক্তদ্বার জান্নাতের নিকট উপস্থিত হইবে । অর্থাৎ 
তাহারা পুলসিরাত -পার হইয়া জান্নাতের নিকটবর্তী হইলে সেইখানে দ্বিতীয় একটি 
পুলের উপর তাহাদিগকে দাড় করান হইবে । তথায় তাহাদিগের পাপের বদলা নেওয়া 
হইবে । তাহাদিগের বদলা নেওয়ার পর তাহারা যখন পবিত্র হইয়া যাইবে তখন 
তাহাদিগকে জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান করা হইবে । ৰ 

শিংগা সম্পকীয় দীর্ঘ হাদীসটির মধ্যে আসিয়াছে যে, সকলে জান্নাতের দ্বারে 
পৌছিয়া পরামর্শ করিবে যে, কাহাকে প্রথমে প্রবেশের অনুমতি দেওয়া যাইতে পারে। 
তাহারা সকলে প্রথমে আদম (আ) কে প্রবেশ করার জন্য অনুরোধ করিবে । অত:পর 
নুহ (আ)-কে। অত:পর ইব্রাহীম (আ)-কে। অত:পর মুহাম্মাদ (সা)-কে প্রবেশ করার 
জন্য অনুরোধ করিবে । যেভাবে হাশরের মাঠে বিচার কার্য আরম্ভ করার জন্য রাসূলুল্লাহ্‌ 
(সা) আল্লাহ্র নিকট সুপারিশ করিয়াছিলেন। এইভাবে স্থানে স্থানে রাসূলুল্লাহ্‌ (সা) 
সর্বশ্রেষ্ঠতা প্রমাণিত করা হইয়াছে। 

আনাস (রা) হইতে সহীহ মুসলিম বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ্‌ (সো) 
_ বলিয়াছেন £ “আমি সর্বপ্রথমে জান্নাতের মধ্যে সুপারিশ করার অধিকার লাভ করিব ।” 
' মুসলিমের অন্য একটি হাদীসে আসিয়াছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “আমি 
প্রথম ব্যক্তি যিনি সবার আগে জান্নাতের দরওয়াজা খটখটাইবে 1” 


Contents 


সূরা যুমার ৬১১ 


আনাস ইব্ন মালিক হইতে ছাবিত .... ও ইমাম আহমাদ বর্ণনা করিয়াছেন যে, 
আনাস ইব্‌ন মালিক (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, “কিয়ামতের দিন আমি 
জান্নাতের দরওয়াজা খুলিতে চাহিলে সেখানের দারোগা আমাকে জিজ্ঞাসা করিবেন যে, 
আপনি কে? আমি বলিব যে, মুহাম্মাদ । তখন সে বলিবে যে, আমি আদিষ্ট হইয়াছি যে, 
আপনার পূর্বে অন্য কাহারো জন্য যেন দরওয়াজা না খুলিয়া দেই।” 

অন্য একটি সনদে আনাস হইতে ছাবিত .... এবং মুসিলমও এইরূপ বর্ণনা 
করিয়াছেন । | 

এ রা যে, আবূ 

হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন 8 “বেহেশতের যে দলটি সর্বপ্রথমে 

পানা কাদির বাহারি ভার পারা বি রর ভারা সেখানে 
তাহাদিগের থু থু ও পেশাব পায়খানা হইবে না । তাহাদিগের তৈজসপত্রসমূহ স্বর্ণ দ্বারা 
নির্মিত হইবে । তাহাদিগের আংটি দিয়া সুঘাণ বাহির হইতে থাকিবে এবং তাহাদিগের 
ঘাম হইবে মেশ্ক সমতুল্য । তাহাদিগের প্রত্যেকের দুইজন করিয়া স্ত্রী থাকিবে । 
সৌন্দর্যের জন্য যাহাদিগের পায়ের গোছার গোশত ভেদ করিয়া হাড় পর্যন্ত দৃষ্টিগোচর 
হইবে। স্ত্ীদ্ধয়ের মধ্যে বিরোধ ও ঝগড়া হইবে না। দুই দেহের একটি আত্মাস্বরূপ 
তাহারা অবস্থান করিবে । সকাল-সন্ধা তাহারা আল্লাহ্‌র মহিমা বর্ণনা করিতে থাকিবে । 

ইব্‌ন মুবারাকের সূত্রে মুহাম্মদ ইব্‌ন মাকাতিল হইতে ঝুখারীও ইহা বর্ণনা 
করিয়াছেন। মা'মারের সনদে আব্দুর রাযযাক হইতে মুহাম্মদ ইব্‌ন কা'বের সূত্রে 
মুসলিমও ইহা বৰ্ণনা করিয়াছেন। রাসূলুল্লাহ্‌ (সা) হইতে আবু হুরায়রা এইরূপ বর্ণনা 
করিয়াছেন। 

আবু হুরায়রা হইতে আবূ যরাআই ...... ও হাফিয আবু ইয়া‘লা বর্ণনা করিয়াছেন 


যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “সর্বপ্রথমে যে দলটি 


জান্নাতে প্রবেশ করিবে তাহাদিগের চেহারা পূর্ণিমার চাদের মত উজ্জ্বল হইবে । 
ইহাদিগের পরে যে দলটি প্রবেশ করিবে তাহাদিগের চেহারা হইবে উজ্জ্বল নক্ষত্রের 
মত । তাহাদিগের থুথু থাকিবে না। পেশাব ও পায়খানা থাকিবে না । তাহাদিগের 
তৈজসপত্রসমূহ হইবে স্বর্ণের । ঘাম হইবে মেশ্কের সমতুল্য ৷ তাহাদিগের আংটি হইবে 
সুবাসিত। তাহাদিগের স্ত্রী হইবে হুরগণ। তাহারা সকলে এক চরিত্রের হইবে এবং এক 
মন নিয়া তাহারা বসবাস করিবে । তাহারা তাহাদিগের আদি পিতা আ)-এর মত ষাট 
হাত লম্বা হইবে । জারীরের হাদীসেও এই রেওয়ায়েতটি বর্ণনা করা হইয়াছে । 

আবু হুরায়রা-হইতে একাধারে সাঈদ যুহরী বর্ণনা করেন যে, আবু হুরায়রা রো) 
বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন £ “আমার উম্মতের যে দলটি প্রথমদিকে জান্নাতে 


Contents 


৬১২ তাফসীরে ইব্ন কাছীর 


প্রবেশ করিবে তাহারা সংখ্যায় থাকিবে সন্তর হাজার। তাহাদিগের চেহারা পূর্ণিমার 
চাদের মত উজ্জ্বল থাকিবে ।” 

এই কথা শুনিয়া উকাশাহ ইবৃন মাহসান (রা) দাঁড়াইয়া বলেন, হে আল্লাহ্‌র রাসূল! 
আল্লাহ্‌র নিকট দু'আ করুন আমি যেন এ দলের অন্তর্ভুক্ত হই। অত:পর রাসূলুল্লাহ্‌ 
(সা) বলেন ঃ “হে আল্লাহ্‌! তুমি উহাকে এ দলের অন্তর্ভুক্ত কর।” 
দু'আ করুন তিনি যেন আমাকে উহাদিগের অন্তর্ভুক্ত করেন। রাসূলুল্লাহ সো) বলেনঃ 
“উকাশাহ তোমার আগে স্থান দখল করিয়া নিয়াছে।” এই দলটি বিনা হিসাবে 
বেহেশতে প্রবেশ করিবে বলিয়াও হাদীসে উল্লেখ রহিয়াছে। 

বুখারী ও মুসলিম ইব্ন আব্বাস (রা) জাবির হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিয়াছেন 8 “আমার উম্মতের মধ্যে সত্তর হাজার অথবা সাতশত এক সংগে 
জান্নাতে প্রবেশ করিবে । তাহারা একে অপরের হাত ধরিয়া থাকিবে । সকলে এক সংগে 
জান্নাতের মধ্যে কদম রাখিবে । তাহাদিগের চেহারা পূর্ণিমার চাদের মত উজ্জ্বল হইবে । 

আবূ উমামা আলবাহিলী হইতে মুহাম্মাদ ইব্‌ন যিয়াদ ইসমাইল .... বর্ণনা করেন 
যে, আবু উমামা আলবাহিলী (রা) বলেন, আমি শুনিয়াছি যে, রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিয়াছেন ৪ “আল্লাহ্‌ তা'আলা আমার নিকট ওয়াদা করিয়াছেন যে, তিনি আমার 
উম্মতদিগের মধ্য হইতে সত্তর হাজার এবং এই সত্তর হাজারের প্রত্যেক হাজারের সহিত 
আরো সন্তর হাজার করিয়া উম্মত জান্নাতে প্রবেশ করিবে যাহাদিগের কোন হিসাব গ্রহণ 
করা হইবে না এবং তাহাদিগকে কোন শাস্তিও দেওয়া হইবে না। ইহাদিগের সহিত 
আরো তিন কোষ, মানে আল্লাহ্‌ রাব্বুল ইযযাতের হাতের আরো তিন কোষ উম্মথকে 
বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করানো হইবে । আবূ উমামা হইতে ..... ওলীদ ইব্‌ন 
মুসিলমও এইরূপ বর্ণনা করিয়াছেন । 

উয়াইনাহ ইব্‌ন আব্দুস সাল্মী হইতে তিবরানীও বর্ণনা করিয়াছেন যে, (এ সত্তর 
হাজারের) প্রত্যেক হাজারের সহিত আরো সত্তর হাজার করিয়া উম্মৎ বিনা হিসাবে 
বেহেশতে প্রবেশ করিবে । আবূ সাঈদ আল আনসারী ও ছাওবান হইতেও এইরূপ 
বর্ণিত হইয়াছে । এই হাদীসটির বিশুদ্ধতার ব্যাপারে বিভিন্ন সূত্রে বহু সাক্ষী প্রমাণ 
রহিয়াছে! অত:পর বলা হইয়াছে যে. 


9 5 ৬ aoc pe ৮ 4 ক < ee # + oreo ক 4 2 8 প্‌ ৮. 


০5105 UALS 


Contents 


সূরা যুমার ৬১৩ 


অর্থাৎ যখন তাহারা মুক্তদ্বার জান্নাতের নিকট উপস্থিত হইবে -এবং জান্নাতের 
রক্ষীরা তাহাদিগকে বলিবে, তোমাদিগের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং জান্নাতে 
প্রবেশ কর স্থায়ীভাবে অবস্থিতির জন্য । 

এই আয়াতের বক্তব্যের জবাব এইখানে উহ্য রাখা হইয়াছে । অর্থাৎ এই 
সৌভাগ্যবান লোক সকল যখন জান্নাতের নিকট পৌছিবে তখন তাহাদিগের উদ্দেশ্যে 
দরজা সমূহ খুলিয়া যাইবে । তাহাদিগকে বিপুল সম্মান প্রদর্শন এবং সংবর্ধনা জ্ঞাপন 
করা হইবে । সেখানের দায়িত্বে নিয়োজিত ফেরেশতরা তাহাদিগকে সুসংবাদ শুনাইবে, 
তাহাদিগের প্রশংসা করিবে এবং সালাম জ্ঞাপন করিবে । যেভাবে পূর্বে আলোচিত 
হইয়াছে যে, ফেরেশতারা কাফিরদিগকে ভীষণ রকমের ব্যাংগ করিবে এবং তাহাদিগের 
দুঃখ ও ব্যথা আরো বৃদ্ধি করিয়া দেওয়ার জন্য বিরূপ ধরনের মন্তব্য করিবে। 

উল্লেখ্য যে, বেহেশতবাসীরা চরম কল্যাণ, সুখ, শান্তি ও সন্তোগের মধ্যে থাকিবে । 
সুখ ভোগের প্রত্যেকটি উপকরণ যথেষ্ট পরিমাণে তাহাদিগকে দেওয়া হইবে । এই খানে 
জবাবটি স্পষ্ট করিয়া বলার উদ্দেশ্য হইল প্রত্যেককে আশাবাদী হওয়ার জন; উদ্ুদ্ধ 
করা । কেহ ধারণা করেন যে, €41521 ৬৯3 -এর 91টি পশমী 
জ্ঞাপনমূলক ওয়াও । আর তাহারা এই দলীলে বলেন যে, জান্নাতের দরওয়াজ্জা 'এ'্টটি : 
অবশ্য ইহারা বড় বেহুদা কষ্ট করিয়াছেন। কেননা সহীহ হাদীসের মধ্যে স্পষ্ট কৰিয়া 
উল্লেখিত হইয়াছে যে, জান্নাতে দরওয়াজা আটটি । 

আবু হুরায়রা হইতে ..... ইমাম আহমাদ বর্ণনা করিয়াছেন যে, আবু হুরায়রা (ব্রা) 
বলিয়াছেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ “বে ব্যক্তি জোড়া জোড়া করিয়া 
সম্পদ আল্লাহ্‌র রাস্তায় খরচ করিবে তাহাকে জান্নাতের প্রত্যেকটি দ্বার প্রবেশ করার 
জন্য আহ্বান করিবে । জান্নাতের কয়েকটি দরওয়াজ রহিয়াছে যে বাক্তি নামাধী হইবে 
তাহাকে বাবুসসালাত আহ্বান করিবে । যে ব্যক্তি সাদকাহ প্রদানকারী হইবে তাহাকে 
বাবুস্‌ সাদাকাহ আহ্বান করিবে । যে ব্যক্তি মুজাহিদ হইবে তাহাকে বাবুল জিহাদ 
আহ্বান করিবে এবং যে ব্যক্তি নিয়মিত রোযা পালন করিবে তাহাকে আহ্বান কৰিবে 
বাবুর রাইয়্যান।” 

এই কথা শুনিয়া আবু বকর (রা) জিজ্ঞাসা করেন যে, হে আল্লাহ্র রাসূল! এক 
বক্তিকে প্রত্যেক দরওয়াজা হইতে প্রবেশ করার জন্য আহ্বান করার তো তেমন 
প্রয়োজনীয়তা পরিলক্ষিত হয় না। কেননা উদ্দেশ্য হইল জান্নাতে প্রবেশ করা আর ভাহা 
একটি দিয়া প্রবেশ করিলেই তো হইল? জবাবে রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, “আমি 
আশাবাদী যে, OST TT 
মুসলিমও এইরূপ বর্ণনা করিয়াছেন। 


Contents 


৬১৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


সহল ইব্‌ন সাআদ হইতে আবৃ হাযিম সালমাহ ইব্‌ন দীনারের হাদীসে বর্ণিত 
হইয়াছে যে, সহল ইব্ন সাআ"দ (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, “বেহেশতের 
আটটি দরওয়াজা রহিয়াছে, উহার একটির নাম রাইয়্যান। উহার মধ্যে রোযাদার 
ব্যতীত কেহ প্রবেশ করিবে না।” 

ওমর ইবনে খাত্তাব হইতে সহীহ মুসলিম বর্ণনা করিয়াছেন যে, ওমর ইবৃন খাত্তাব 
(রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ তোমাদিগের মধ্যে যে ব্যক্তি ডলিয়া মাজিয়া 
সুন্দর করিয়া অযু করার পর বলিবে «154১9 ১৬০ 1. 25 90201 ssl 
তাহার জন্য জান্নাতের আটটি দরওয়াজার প্রত্যেকটি খুলিয়া যাইবে । সে ইচ্ছা করিলে 
যে কোন একটি দিয়া প্রবেশ করিতে পারিবে। 

সুআ'য্‌ (রা) হইতে ..... হাসান ইব্ন আরাফাহ বর্ণনা করেন যে, মুআয্‌ রো) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ জান্নাতের চাবি হইল diay 


বেহেশতের দ্বারসমূহের প্রশস্ততার বর্ণনা 


আল্লাহ্‌র নিকট প্রার্থনা করি, তিনি যেন আমাদিগকে তাহার করুণায় জান্নাত নসীব 
করেন। 

সহীহদ্বয়ের মধ্যে আবু হুরায়রা (রা) হইতে আবূ যারআ'র হাদীসে শাফাআতের 
দীর্ঘ হাদীসে আসিয়াছে যে, আল্লাহ্‌ তাআলা বলিবেন ঃ “হে মুহাম্মদ! আপনার উম্মতের 
যাহারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশাধিকার পাইয়াছে তাহাদিগকে জান্নাতের দক্ষিণ 
দ্বরসমূহ দিয়া প্রবেশ করান। অবশ্য অন্যান্য দরওয়াজা দিয়াও ইহারা প্রবেশের অধিকার 
রাখে। যে সত্তার অধিকারে মুহাম্মাদের আত্মা তাহার শপথ! জান্নাতের দরওয়াজাসমূহ 
এত প্রশস্ত, যত দূরত্‌ মক্কা ও হিজাযের মধ্যে ।” অন্য একটি রেওয়ায়েতে আসিয়াছে 
যে, “জান্নাতের দরওয়াজাসমূহের প্রশস্ততা মন্ধা ও বসরার দূরত্বে সমান।” 

সহীহ্‌ মুসলিমের মধ্যে আসিয়াছে যে, উতবাহ ইব্‌ন গাযওয়ান একদা বক্তৃতায় 
বলেন যে, আমাদিগের নিকট বলা হইয়াছে যে, বেহেশতের দ্বারসমূহের এক একটির 
প্রশস্ততা হইবে চল্লিশ বৎসর পথ চলার সমান। আর এমন একদিন আসিবে যেদিন এই 
সকল দ্বারসমূহ দ্বারা মানুষের প্রবেশ করার ভিড়ে এতটুকু পরিমাণ স্থান খালি থাকিবে 
না। রাসূলুল্লাহ্‌ সো) হইতে ধারাবাহিকভাবে মু'আবিয়া ও হাকীম (র) ইবৃন মু'আবিয়ার 
সনদেও এইরূপ বর্ণিত হইয়াছে। 

আবূ সাঈদ হইতে ..... আব্দ ইব্‌ন হুমাইদ বর্ণনা করেন যে, আবু সাঈদ বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন 3 “জান্নাতের দরওয়াজা সমূহের চৌকাঠের এক প্রান্ত হইতে 
অন্য প্রান্তের দূরত্ব চল্লিশ বৎসর পথ চলার সমান ৷” 


Contents 


সূরা যুমার ৬১৫ 


ইহার পর বলা হইয়াছে ১5১৮২250445 ৮৫101 অর্থাৎ জান্নাতের 
রক্ষীরা তাহাদিগকে বলিবে, তোমাদিগের প্রতি সালাম; তোমাদিগের কর্ম ও 
তোমাদিগের কথা চরম কল্যাণ বহন করিয়া আনিয়াছে এবং তোমাদিগের চেষ্টা সাধনা 
ফলপ্রসু হইয়াছে এবং তোমাদিগের প্রতিদান আনন্দদায়ক হইয়াছে । যথা কোন যুদ্ধে 
রাসূলুল্লাহ্‌ (সা) কাহাকেও ডাকিয়া বলিয়াছিলেন যে, “যাও তার স্বরে ঘোষণা কর যে, 
জান্নাতে মুসলমান ব্যতীত কেহ প্রবেশ করিতে পারিবে না।”.অন্য রেওয়ায়েতে 
আসিয়াছে যে, তিনি বলিয়াছেন £ “মু'মিন ব্যতীত কেহ জান্নাতে প্রবেশ করিতে পারিবে 
না। 

ls (১৩:4০ অৰ্থাৎ প্ৰবেশ কর স্থায়ীভাবে অবস্থিতির জন্য এবং এই স্থান 
হইতে কখনো তোমাদিগের বাহির হইতে হইবে না। 

১০3 (58১72 5511 4 ০৯1 191189 অর্থাৎ তাহারা জান্নাতে প্রবেশ করিয়া যখন 
দেখিবে আশাতীত মংগল বিরাট প্রতিদান ও বিশাল এক দুনিয়া দেওয়া হইয়াছে তখন 
তাহারা বলিবে অর্থাৎ তিনি তাহার রাসূল দ্বারা আমাদিগের নিকট যে অংশীকার 
করিয়াছিলেন, তাহা তিনি পূর্ণ করিয়াছেন । যথা পৃথিবীতে বসিয়া দু'আ করা হইত যে, 
SLE Sy LL ৫৮৯5444৮500 Esl iY 

অর্থাৎ হে প্রভু! তুমি তোমার রাসূলের মাধ্যমে আমাদিগকে যে প্রতিশ্রুতি দিয়াছ 
তাহা আমাদিগকে প্রদান কর। কিয়ামতের দিন আমাদিগকে লজ্জিত করিও না এবং 
নিশ্চয়ই তুমি ভংগ কর না অংগীকার। 

জান্নাতীরা এই কথাও বলিবে ঃ 
81580115150 551 52581 08 02015111055 ৩৩141121115, 

অর্থাৎ সমস্ত প্রসংশা এ সত্তার যিনি আমাদিগকে হিদায়াত দান করিয়াছেন । তিনি 
হিদায়াত দান না করিলে আমরা হিদায়াত হইতে বঞ্চিত থাকিতাম। নিশ্চয়ই আল্লাহ্‌র 
রাসূল আমাদিগের নিকট সত্য আনিয়াছিলেন। 

তাহারা আরো বলিবে ঃ | 
31575115811-555-8 551 912১1 ৮০০) xf ia bik 

EE EAL HE ০91558০5201 


অর্থাৎ সমস্ত প্রশংসা এ সত্তার যিনি আমাদিগের দুশ্চিন্তা দূরভিত করিয়াছেন। 
অবশ্যই তিনি ক্ষমাশীল ও কদরদানী করনেওয়ালা | যিনি আমাদিগকেও নিজ দয়া ও 


Contents 


৬১৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


করুণায় এই স্থান দান করিয়াছেন, যেখানে কোন দুঃখ নাই কোন কষ্ট নাই এবং নাই 
কোন ব্যথা । 
আর আলোচ্য আয়াতেও বলা হইয়াছে যে, 


৮৪১৮06৮৮০৮9 r+ ef ge ডিক ডক নাকের ক তিক rere 


lal nl ii. Ue Le bi a5 6 

অর্থাৎ আমাদিগকে অধিকারী করিয়াছেন ওই ভূমির; আমরা জান্নাতে যথা ইচ্ছা 
বসবাস করিব! সদাচারীদিগের পুরক্কার কত উত্তম । 

আ:ব্‌ আলীরা, আবু সালিহ, কাতাদাহ, সুদ্দী ও ইব্‌ন যায়িদ বলেন, ০১০)%। 15595 

য্থা অন্য আয়াতে বলা হইয়াছে ৫ 

৮৯1৮০) 1১৮০০ is oa ০ ১1২11 2 2 Ad ছি বে? 

রা আমি আলোচনা করার পর যাবুরের মধ্যে লিখিয়াছিলাম যে. নিশ্চয়ই 
যমীনের অধিকারী হইবে আমার নেক বান্দা সকল । 

তাই ভাহারা বলিবে ০৮2৫ ৬৪৯ ই] ১০ ৮5 অর্থাৎ জান্নাতের যথায় ইচ্ছা 
তথায় আমরা বসবাস করিব ইহাতে বাধা দান করার অধিকার কাহারো নাই। 

আনাস (রা) হইতে যুহরীর হাদীসে সহীহদ্বয় বর্ণনা করিয়াছেন যে, মিরাজের ঘটনা 
প্রসংগে রাসুলুল্লাহ সো) বলিয়াছেন, জান্নাতের প্রাসাদ সমূহ নির্মাণের মসলা হইবে 
মোতি এবং উদ্বার্ন মাটি হইবে মিশৃকের | 

আবু সাঈদ হইতে ..... আব্দ ইব্‌ন হুমাইদ বর্ণনা করেন যে, আবূ সাঈদ (রা) 
বলেন £ ইবৃন সঈদ (রা) রাসূলুল্াহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করেন যে, জান্নাতের 
প্রানাদসমূহের মাটি কি খালেস দিশ্কের হইবে? জবাবে রাসূলুল্লাহ (সা) বলেন, হা, 
তুমি ঠিক বলিয়াছ ; আবু সাঈদ (রা) হইতে ধারাবাহিকভাবে আবু নাযারাহ ও আবু 


সালমার হাদী'সে মুসলিমও ইহা বর্ণনা করিয়াছেন। 
আবু সাঈদ হইতে .... ইব্‌ন শাইবাহ ও মুসলিম বর্ণনা করিয়াছেন যে, আবু 


সাঈদ (রা) বলিয়াছেন, বেহেশতের প্রাসাদসমূহের মাটি সম্পর্কে ইবৃন সাঈদ রাসূলুল্লাহ্‌ 
(সা) কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন ৪ “সাদা ময়দার মত খালেস মিশক হইবে 
উহার মাটি 1” 
আলী ইনুন আবু তালিব (রা) হইতে ...... ইব্‌ন আবূ. হাতিম বর্ণনা করেন যে, 
সী ইবন আবু তালিব (বা) 1৮০) ২৮1 ED Sl ১2১ ১: এই 
য়াতাংশের ব্যাথায় বলেন যে, তাহাদিগকে জান্নাতের দিকে লইয়া যাওয়া হইবে এবং 
যখন "তাহারা জানাফের ছা পরা ত্তে পৌছিবে তখন তাহারা একটি বৃক্ষ দেখিতে পাইবে 


Contents 


সূরা যুমার ৬১৭ 


গোসল করিবে। উহাতে তাহারা এমন পরিষ্কার হইবে যে, উহাদিগের শরীর ও চেহারা 
চমকদার হইয়া যাইবে । উহাদিগের চুল তেল-চিরুনী করা হইয়া যাইবে । ইহার পর এ 
চুল দ্বিতীয়বার আর চিরুনী করার প্রয়োজন হইবে না। আর তাহাদিগের শরীরের রং 
এবং রূপেরও কখনো পরিবর্তন ঘটিবে না। 

ইহার প্র তাহারা অন্য নালাটি হইতে পানি পান করিবে । ফলে তাহারা পেটের 
সী at lane 
১2০৮১ (10 au এ EE UN হও এবং জান্নাতে 
প্রবেশ কর স্থায়ীভাবে অবস্থান করার জন্য । ইহার পর হুর আসিয়া তাহাদিগের খেদমতে 
নিয়োজিত হইবে এবং বলিবৈ আল্লাহ তা'আলা আপনার জন্য বিভিন্ন ধরনের নেয়ামত 
সাজাইয়া রাখিয়া দিয়াছেন। ইহার পর হুরদিগের অনেক চলিয়া যাইবে এবং যাহার 
জন্য যে সকল হুর নির্দিষ্ট করিয়া রাখা হইয়াছে তাহাদিগকে বলিবে, লও, অভিবাদন 
জ্ঞাপন কর, অমুক আসিয়া গিয়াছে। তাহার নাম শুনিয়া হুরেরা খুশীতে অন্যকে 
স্বচক্ষে দেখিয়া আসিয়াছি। আনন্দের আতিশয্যে তাহারা আসিয়া দরওয়াজার দীড়াইয়া 
থাকিবে । জান্নাতী ব্যক্তি নিজের মহলে আসিয়া দেখিবে যে, সরাসরি আসন সজ্জিত 
করিয়া রাখা হইয়াছে । পানপাত্র পূর্ণ করিয়া রাখা হইয়াছে এবং কার্পেট বিছান 
রহিয়াছে । প্রথম কার্পেটের দিকে চোখ বুলাইয়া দেওয়ালের দিকে লক্ষ্য করিলে দেখিবে 
যে, লাল সবুজ গোলাপী সাদা বিভিন্ন রংয়ের মুক্তা দ্বারা উহা নির্মিত.। ইহার পর ছাদের 
দিকে তাকাইয়া দেখিবে যে, তাহাও অনুরূপ পরিচ্ছন্ন ও রংগীন, যাহা হইতে নূরের 
রোশনী চকমক করিতে থাকিবে । যদি আল্লাহ রক্ষা না করেন তবে এ রোশনী চোখের 

ইহার পর জান্নাতী ব্যক্তি হুরদিগের প্রতি প্রেমময় দৃষ্টি নিক্ষেপ করিবে এবং যে 
হুরটিকে তিনি কামনা করিবেন সে আসিয়া তাহার আসনের উপর উপবেসন করিবে । 
আর বলিবে £ 2111 1555 21915572116 102015811252 ১0 41121 
অর্থাৎ সমস্ত প্রশংসা এঁ সম্তার যিনি আমাদিগকে হিদায়াত দান করিয়াছেন। তিনি 
হিদায়াত দান না করিলে আমরা সন্ধান করিয়া হিদায়াত লাভ করিতে 'পারিতাম না। 

আবু মা'আয বসরী হইতে মুসাল্লামাহ ইব্‌ন জাফর আল বাজলী .... আবু হাতিম 
ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, আবু মাআয বসরী বলেন, আলী (রা) বলেন, 
তিনি একদা রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট বসা ছিলেন, তখন তিনি বলিয়াছিলেন $ “যে 
সত্তার অধিকারে আমার আত্মা সেই সত্তার শপথ! যখন উহারা কবর হইতে বাহির 


ইবৃন কাহীর__৭৮ (৯ম) 


Contents 


৬১৮ তাফসীরে ইব্ন কাছীর 


হইবে তখন উহাদিগকে অভিবাদন জ্ঞাপন করা হইবে। উহাদিগের জন্য পাখাবিশিষ্ট 
স্বর্ণের হাওদা সঙ্জিত উট নির্দিষ্ট রাখা হইবে। উহাদিগের জুতার সুকতলা পর্যন্ত নূরে 
জুল জল করিতে থাকিবে । এই উটগুলি চোখের দৃষ্টির দূর পর্যন্ত লম্বা এক একটি কদম 
ফেলিবে। এইভাবে উহারা একটি বৃক্ষের নিকট গিয়া পৌছিবে । যাহার তলদেশ দিয়া 
দুইটি নহর প্রবাহিত হইয়া গিয়াছে। তাহার একটির পানি উহারা পান করিবে যাহাতে 
উহাদিগের পেটের ময়লা অপবিভ্রতা পরিষ্কার হইয়া যাইবে । ইহার পর আর কখনো 
উহাদিগের শরীর ময়লাক্ত হইবে না, উহাদিগের চুলে আলুথালুভাব আসিবে না এবং 
সব সময়ের জন্য উহাদিগের চেহারা লাবণ্যময় থাকিবে । দেখিবে যে, লাল ইয়াকুতের 
একটি ঘন্টি স্বর্ণের তখ্তীর সহিত ঝুলান রহিয়াছে যাহা ঘন্টা বাজাইতে রহিয়াছে। 
হুরেরা ঘন্টার শব্দ শুনিয়া বুঝিয়া নিবে যে, তাহাদিগের স্বামী আগমন করিয়াছে । হুরেরা 
দ্বার রক্ষীকে বলিবে, যাও দরওয়াজা খুলিয়া দাও। তাহারা দরওয়াজা খুলিয়া দিবে । সে 
ভিতরে প্রবেশ করিবে, দ্বার রক্ষীর নূরানী চেহারা দেখিয়া সেজদায় লুটিয়া পড়িবে । 
দ্বাররক্ষী তাহাকে সিজদা-এ বাধা দিয়া বলিবে মাথা তুলুন, আমি আপনার একজন 
অধীনস্থ । এই বলিয়া সে তাহাকে সাথে করিয়া নিয়া যখন হীরা ও ইয়াকৃতের খিমার 
নিকটে পৌছিবে যেখনে হুর থাকে, তখন সে দৌড়িয়া খিমার বাহিরে আসিয়া 
হুরদিগকে বলিবে, তোমরা আমার প্রিয়া । আমি তোমাদিগের সংগ কামনা করি । আমি 
চিরঞ্জীব, আমার মৃত্যু নাই। আমি সম্পদশালী-_অভাব ও পরমুখাপেক্ষিতা হইতে আমি 
মুক্ত । আমি তোমাদিগের প্রতি সর্বক্ষণ খুশী ও সন্তুষ্ট থাকিব। কখনো তোমাদিগের 
প্রতি অসন্তুষ্ট হইব না । আমি সব সময়ের জন্য তোমাদিগের সকাশে উপস্থিত থাকিব । 
এতটুকু সময়র জন্যও তোমাদিগ হইতে দূরে থাকিব না। 

উহার পর সে ঘরের মধ্যে প্রবেশ করিবে, যাহার ছাদ্ধ বিছানা হইতে এক লক্ষ 
হাত উচু হইবে । উহার প্রত্যেকটি দেওয়াল রং-বেরংয়ের মুক্তা দ্বারা নির্মিত। এ ঘরের 
মধ্যে সত্তুরটা আসন থাকিবে এবং প্রত্যেকটি আসন ঘিরিয়া সত্তুরটা করিয়া পর্দা 
থাকিবে আর উহার প্রত্যেকটি বিছানার উপরে সত্তরজন করিয়া হুর থাকিবে এবং 
প্রত্যেক হুরের পরনে সত্তর ভাজ করিয়া একটি ব্যাসন থাকিবে । আর ব্যাসনের এক 
ভাজের নিচ দিয়াও হুরদিগের পায়ের গোছার মুজা পরিলক্ষিত হইবে । উহাদিগের 
সহিত একবার সঙ্গমে দীর্ঘ একটি রাতের সমান সময় ব্যয় হইবে । 

পারিস ক এ 
যাহার পানি কখনো দ্ুর্গ্ধময় হইবে না। সর্বক্ষণের জন্য উহার পানি স্ষটিকের মত স্বচ্ছ 
থাকিবে । আর দুধের নহর থাকিবে, যাহার স্বাদ অপরিবর্তনীয় হইবে । এই দুধ কোন 
জীব-জানোয়ারের বান হইতে নিঃসৃত নহে। শরাবের নহর থাকিবে, যাহা হইবে চরম 


Contents 


সূরা যুমার ৬১৯ 


তৃণ্তিদায়ক এবং উহা কোন লোকের হাতের তৈরী হইবে না। বিশুদ্ধ মধুর নহর থাকিবে 
যাহা কোন মধু পোকার পেট হইতে সংগ্রহ করা হইবে না।' 

ফলভর্তি বিভিন্ন ধরনের গাছ তাহার চতুর্দিকে ঝুলিয়া থাকিবে । সে ইচ্ছা করিলে 
দাড়াইয়া দাড়াইয়া অথবা ইচ্ছা করিলে বসিয়া বসিয়া ফল ছিড়িতে পারিবে । গাছের 
ডাল তাহার সামনে ঝুঁকিয়া পড়িবে। 

অত:পর তিনি এই আয়াতটি পাঠ করেন ঃ 

অর্থাৎ বৃক্ষরাজির ছায়া তাহার উপর ঝুঁকিয়া পড়িবে এবং উহার ফলসমূহ তাহার 
অতি নিকটবর্তী করিয়া দেওয়া হইবে । আর সে যদি ভক্ষণ করিবার ইচ্ছা করে তবে 
শুভ্র রংয়ের পাখি তাহার নিকটে আসিয়া ডানা উচা করিয়া দিবে । আর কেহ বলিয়াছেন 
যে, পাখির রং হইবে সবুজ । অত:পর সে পাখির যেস্থানের গোশত খাওয়ার ইচ্ছা 
করিবে তাহা খাওয়া হইবে অনুরূপ জীবিতাবস্থায়ই ৷ পাখিটি আবার উড়িয়া চলিয়া 
যাইবে । আর ফেরেশতারা আসিয়া সালাম প্রদানপূর্বক বলিবে, এই হইল জান্নাত যাহা 
তোমরা তোমাদিগের আমলের বদৌলতে লাভ করিয়াছ'। উল্লেখ্য যে, বেহেশতের 
হুরদিগের একটি চুল যদি পৃথিবীতে নিক্ষিপ্ত হইত তাহা হইলে পৃথিবীর আলো আরো 
আলোকিত হইত এবং অন্ধকার দূরীভূত হইয়া যাইত ৷ হাদীসটি গরীব পর্যায়ের এবং 
মুরসাল হাদীসের সমতুল্য । আল্লাহ্‌ ভাল জানেন । 


# sod Pap AS 


সি BEAU AIC AEH e265 (vo) 
on ০০04) পে ২ 4০4] A? SE ENE শট 


9১০০৭ 


৭৫. এবং রি ফেরেশতাদিগকে দেখিতে পাইবে যে, উহারা আরশের 
চতুষ্পার্শে ঘিরিয়া উহাদিগের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা 
করিতেছে। আয তাহাদের বিচার করা হইবে ন্যায়ের সহিত; বলা হইবে- প্রশংসা 
জান্নাতসমূহের প্রতিপালক আল্লাহ্র জন্য । 

তাফসীর ঃ ইতিপূর্বে আল্লাহ্‌ তা'আলা জান্নাতবাসী ও. জাহান্নামবাসীদিগের 
ফায়সালা শুনাইয়া দিয়াছেন এবং উহাদিগের নিজ নিজ আবাসস্থলের অবস্থাও বর্ণনা 
করিয়াছেন। আর এই ব্যাপারে যে তিনি এতটুকু অন্যায়ের আশ্রয় নেন নাই, বরং 
ইনসাফের ভিত্তিতে যে বিচার করিয়াছেন তাহার প্রামাণ্য দলীলও তিনি পেশ 
করিয়াছেন । 

অত:পর আলোচ্য আয়াতে বলেন যে, তোমরা দেখিবে যে, কিয়ামতের দিন 
ফেরেশতারা আরশের চতুর্দিক ঘিরিয়া আল্লাহ্‌র সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা 


Contents 


৬২০ তাফসীরে ইব্‌ন কাছীর 


করিতে থাকিবে । আর আল্লাহ্‌ তা'আলা এদিন আদল ও ইনসাফের সহিত বিচার 
সমাধান করিবেন । তাই তিনি বলিয়াছেন ঃ 

১4 (০ অর্থাৎ সকল সৃষ্টজীবের ব্যাপারে তিনি 3১103 ন্যায়ের সহিত 
বিচার করিবেন। মি 

অত:পর বলেন ঃ ০০ 50 411৮১৭01055 অর্থাৎ মানুষসহ সকল বোবা | 
জীব ইনসাফ করার জন্য আল্লাহ্‌র প্রশংসা করিতে থাকিবে । এইজন্য :/*$ শব্দটিকে 
মাজহুল নেওয়া হইয়াছে। অর্থাৎ ইহার কর্তা অনির্দিষ্ট । অতএব ইহার দ্বারা বুঝা গেল 
যে, জীব-জস্তুসহ আন্রাহ্‌র সকল সৃষ্টি সেইদিন বলিবে ঃ প্রশংসা বিশ্বজগতের 
প্রতিপালক আল্লাহ্‌র প্রাপ্য ৷ 


॥ সুরা যুমার-এর তাফসীর সমাপ্ত ॥ 


Contents 


সুরা মুমিন 
৮৫ আয়াত, ৯ রুকু, মক্কী 


ASA 


টি Oe OO AR যে সকল 
সুরার শুরুতে 4 রহিয়াছে সেই সকল সূরাকে 2 £0} বলা অন্যায়, বরং উহাকে J! 
তত বলা উচিত। 

আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ রো) বলেন, এ = J! হইল কুরআনের ভূমিকাস্বরূপ । 

ইব্‌ন আব্বাস (রা) বলেন, প্রত্যেক জিনিষের একটি মুখ আছে। কুরআনের মুখ 
হইল ॥ = J! অথবা ১১০১। 

মাসআর ইব্‌ন কিদাম বলেন," "৯ ওয়ালা সূরাকে ০.1 বলা হয় । আর 1১০ 
এরর রি সা রও এজ রা 
RE CRE CO ROE 
করিয়াছেন। 

আব্দুল্লাহ্‌ হইতে ..... হুমাইদ ইব্‌ন ঝানজুবিয়াহ বর্ণনা করেন যে, আব্দুল্লাহ্‌ (রা) 
বলিয়াছেন ঃ কুরআনের উপমা সেই লোকটির সহিত তুল্য, যে লোকটি নিজ পরিবারের . 
বসবাসের জন্য একটি উত্তম স্থান তালাশ করিতে করিতে এমন একস্থানে যাইয়া পৌছে 
যেখানে এইমাত্র বৃষ্টি হইয়া গিয়াছে। লোকটি আর একটু অগ্রসর হইয়া দেখিতে পাইল 
যে, একটি স্থানে সবুজাভ শস্যক্ষেত্র হাওয়ায় দুলিতেছে। অবশ্য একটি প্রথমে বৃষ্টিসিক্ত 
আশ্চর্যবোধ আরো বাড়িয়া গিয়াছিল। তাই বলা যাইতে পারে যে, তাহার প্রথম 


Contents 


৬২২ তাফসীরে ইবৃন কাছীর 


আশ্চর্যবোধের তুলনা কুরআন শরীফ এবং দ্বিতীয় পর্যায়ের অধিক আশ্চর্যবোধের তুলনা 
কুরআনের £154 ওয়ালা সূরা সমূহের সহিত। 

বাগভী বলেন, কুরআনের মধ্যের" ওয়ালা সুরাসমূহ যমীনের একটি সুন্দর 
মনোরম ফুল বাগানের তুল্য । 

ইবৃন আব্বাস হইতে ধারাবহিকভাবে জাররাহ ইব্‌ন আবূল জাররাহ ..... ইয়াযিদ 
ইব্‌ন বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, প্রত্যেক জিনিসের মুখ রহিয়াছে। 
কুরআনের মুখ হইল £2515211 

ইব্‌ন মাসউদ (রো) বলেন, আমি কুরআন তিলাওয়াত করিয়া যখন ১ = ওয়ালা 
কোন সূরা পর্যন্ত পৌছি তখন মনে হয় যেন আমি সুঘাণে মোহিত ফুটন্ত ফুলের 
বাগানের মধ্যে ভ্রমণ করিতেছি। 

জনৈক ব্যক্তি হইতে .....আবু উবাইদ বর্ণনা করেন যে, জনৈক ব্যক্তি আবূ দারদা 
(রা) কে মসজিদ নির্মাণ করিতে দেখিয়া জিজ্ঞাসা করেন যে, ইহা কি? জবাবে তিনি 
বলেন, আমি ইহা = ওয়ালা সুরাসমূহের জন্য নির্মাণ করিতেছি। সম্ভবত আবূ 
দারদার নির্মিত এই মসজিদটি দামেক্কের কেল্লার অভ্যন্তরের মসজিদটিই হইবে । ইহা 
হইতে পারে যে, এই কথাটি তিনি মসজিদটি সংরক্ষণের জন্য বরকত স্বরূপ উল্লেখ 
করিয়াছেন এবং যাহাদিগের জন্য মসজিদটি নির্মিত হইতেছে বরকত স্বরূপ 
তাহাদিগকেও হয়ত তিনি উদ্দেশ্য করিয়াছিলেন । উপরন্তু তাহার এই কথাটি 
শক্রদিগের উপর বিজয়ের সাক্ষ্যও বহন করে। 

যথা হযরত রাসূলুল্লাহ্‌ সো) কোন কোন যুদ্ধে সাহাবীদিগকে উদ্দেশ্যে করিয়া 
সংকেত স্বরূপ ১১-০১২ বাক্যটি ব্যবহার করিবে । অন্য রেওয়াতে আসিয়াছে যে 
তোমরা সংকেত স্বরূপ ১১:০5 বাক্যটি ব্যবহার করিবে ।” 

আবু হুরায়রা হইতে ..... আল বাযযার বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ যে ব্যক্তি দিনে আয়াতুল কুরসী ও সূরা = 
১,১০1 এর প্রথমাংশ পাঠ করিবে সে এ দিনের সকল অকল্যাণ হইতে মাহফুয 
থাকিবে । 

অবশ্য এই হাদীসটি এই সনদ ব্যতীত অন্য কোন সনদে বর্ণিত হয় নাই। তিরমিযী 
মালেকীর রেওয়ায়েতে ইহা বর্ণনা করিয়াছেন | উপরন্তু এই হাদীসটির কোন রাবীর 
ব্যাপারে স্থৃতি শক্তির অত্যল্পতার অভিযোগ রহিয়াছে। 


Contents 
' সূরা মু'মিন ৬২৩ 


38 (৯) 


৫১৪১০) idl MEGHAN (Y) 
3B ph Nk SH 015/5885$ €) 
050) 481229)404 


১. হা-মী-ম। 

২. এই কিতাবটি অবতীর্ণ হইয়াছে, পরান্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিকট 
হইতে । 

৩. যিনি পাপ ক্ষমা করেন, তওবা করুল করেন যিনি শাস্তিদানে কঠোর 
শক্তিশালী । তিনি ব্যতীত কোন ইলাহ নাই। প্রত্যার্বতন তাহারই নিকট। 

তাফসীর ঃ সূরার প্রথমে যে বিচ্ছিন্ন বর্ণগুলি ব্যবহৃত হয় তাহার সম্বন্ধে সূরা 
বাকারার প্রথমে ব্যাপক আলোচনা করা হইয়াছে । যাহার পুনরালোনা নিস্প্রয়োজন। 
RE 4 p00 OOOO OE ES EVIE OTR হিসাবে এই পংক্তি পেশ 

অর্থাৎ, যে আমাকে [এ স্মরণ করাইয়া দেয় যখন তীর বিদীর্ণ করে; সে আমাকে 
কেন ইহার পূর্বে ₹*ু কে স্মরণ করাইয়াদিল না? সাওরী ..... মাহ্‌লাব ইব্‌ন আবূ 
ছুফরা (রা) হইতে বর্ণনা করিয়াছেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ স)-এর নিকট হইতে 
শুনিয়া আমাকে বলেন, eS সারা “যদি.তোমরা রাত্রে শক্র শিবিরে 
আক্রমণ কর, তখন সংকেত হিসাবে ১৪১-০১:%7৯ ব্যবহার করিবে ।” ইহার সনদ 
বিশুদ্ধ । আবু উবাইদ (র) বলেন যে, আমার নিকট পরার নার রর 
পছন্দনীয় যে, তিনি বলিয়াছেন, তোমরা বলিবে ১১১০ Y চু | অর্থাৎ, যদি 
3228 0rt OMe th 
তোমরা ইহা বল তাহা হইলে তোমরা পরাজয় করিবে না। 

আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন 7:11 ১১১] “01 ১.০ 41241 4:১১ অর্থাৎ, এই 
পবিত্র কুরআন. অবতীর্ণ হইয়াছে পরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহর পক্ষ হইতে যাহার 
কোন বিরোধিতা করা কাহারও সাধ্য নাই। যাহার নিকট ক্ষুদ্বাতিক্ষুদ্র একটি অণুও 
. গোপন নহে। যদিও অসংখ্য পর্দার আড়ালে লুক্কায়িত। 


Contents 


৬২৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইহার পর বলা হইয়াছে যে, 731 4১139 -.:1| ১৪. অর্থাৎ, তিনি পূর্ব জীবনের 
পাপ ক্ষমা করেন এবং যে তাওবা করিবে এবং তাহার সম্মুখে অবনত হইবে তাহার 
ভবিষ্যতের সকল গোনাহ ক্ষমা করিয়া দিবেন। 

০011 ১555 অর্থাৎ, যে তাহার ব্যাপারে অহংকার প্রদর্শন করিবে এবং পার্থিব 
জীবনকে অগ্রাধিকার দিবে, আল্লাহর নিদর্শনাবলি হইতে বিমুখ হইবে এবং অন্যায় 
করিবে, তিনি কঠোর শাস্তি প্রদান করিবেন। কেননা তিনি শাস্তি দানে কঠোর । যেমন- 
অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 

2121 21351 ৬৬ ৮155 ০০-:৯১॥ 95851112181 ssl 
অর্থাৎ, আমার বান্দাদিগকে অবহিত করিয়া দাও যে, আমি ক্ষমাশীল ও করুণাময় । 
আর আমার শাস্তি সেইটি মর্মস্ত্দ শাস্তি । কুরআনের মধ্যে এই ধরনের বহু আয়াত 
রহিয়াছে, যাহাতে একই সাথে রহমতের আশ্বাস ও শাস্তির ধমক দেওয়া হইয়াছে। 
যাহাতে বান্দারা আশা ও নিরাশার মধ্যে দোদুল্যমান থাকে । 

1৮511 3 তিনি শক্তিশালী । ইব্‌ন আব্বাস (রা) বলেন, ইহার অর্থ হইল তিনি 
অসীম সম্পদের অধিকারী এবং এশ্বর্ষশালী। মুজাহিদ ও কাতাদাহ (র) এইরূপ অর্থ 
করিয়াছেন । 

ইয়াধিদ ইবৃন আসাম রে) বলেন- 4১1| ১ অর্থ তিনি অতি কল্যাণের 
অধিকারী । 

ইকরিমা (র) বলেন ১1১১1 ৪১ অর্থ তিনি অত্যন্ত দয়াপরবশ। 

কাতাদাহ রে) বলেন 1১ 55 অর্থ নিয়ামত ও উত্তম কর্মের অধিকারী অর্থাৎ 
তিনি দয়ালু ৷ বান্দাদিগের প্রতি তাহার এতো নিয়ামত ও করুণা গণনা শক্তির বাহিরে 
তাহার একটি নিয়ামতের যথাযথ শুকুর করাও কাহারো পক্ষে সম্ভবনয় ৷ যেমন বলা 
হইয়াছে যে (১9 410 £০55 0১55 90 অৰ্থাৎ যদি তাহারা সকলে মিলিয়াও 
আল্লাহ্‌র নিয়ামাত সমূহের গণনা শুরু করে তবুও তাহা গণনা করা সম্ভব নহে। 

ইহার পর আল্লাহ তা'আলা নিজের বড়ত্ব তব বর্ণনা করিয়া বলেন, ++ | 11 3 তিনি 
ব্যতীত কোন ইলাহ নাই । 

অর্থাৎ, তাহার একটি গুণেও কোন সমকক্ষ নাই। তিনি অদ্বিতীয় উপমাহীন । 
অতএব তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই, তিনি ব্যতীত কোন প্রতিপালক নাই। 

১:০০ 420 অর্থাৎ, প্রত্যাবর্তন এবং শেষ ঠিকানা হইবে তাহারই নিকটে । 
তিনি প্রত্যেককে তাহার কর্মের প্রতিদান দিবেন। আর ৮/:..1| ৮১১. তিনি দ্রুত 
হিসাব গ্রহণকারী । 


Contents 


সূরা মু'মিন ৬২৫ 


আবু ইসহাক আল সুবাইয়ী হইতে আবু বকর ইব্‌ন ইয়াশ বর্ণনা করেন যে, আবু 
ইসহাক আল সুবাইয়ী (র) বলেন ঃ এক ব্যক্তি হযরত উমর (রা)-এর নিকট আসিয়া 
বলেন, হে আমীরুল মু'মিনীন! আমি একটি হত্যাকাণ্ড ঘটাইয়াছি, আমার তাওবা 
কবুল হইবে কি? অত:পর উমর (রা) পাঠ করেন $ 


AU Sl ALE dl yall ad alist 
-১০08৮11 ৮2৮ 

অর্থাৎ, EO TOE পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর 
নিকট হইতে । যিনি পাপ ক্ষমা করেন তওবা কবুল করেন। যিনি শাস্তি দানে কঠোর, 
শক্তিশালী । এই আয়াতটি পাঠ পূর্বক তিনি তাহাকে বলেন, নেক কাজ করিতে থাক 

নিরাশ হইও না। 

ইব্‌ন আবূ হাতিম ও ইবৃন জারীর (র) এই হাদীস বর্ণনা করেন। 

ইব্‌ন আবূ হাতিম (র) ..... ইয়াধিদ ইব্‌ন আসাম (র) হইতে বর্ণনা করেন, 
তিনি বলেন, জনৈক সিরিয়াবাসী কিছুদিন পরপর হযরত ওমর (রা)-এর নিকট 
আসিতেন। কিন্তু একবার দীর্ঘ দিন পর্যন্ত তিনি না আসিলে হযরত ওমর (রা) 
লোকদিগের নিকট তাহার বর্তমান হালাত সম্পর্কে জিজ্ঞাসা করেন। লোকেরা বলিল, 
হে আমীরুল মুমিনীন! সে লোকটি বর্তমানে মাত্রাতিরিক্ত মদ্য পান করিতে শুরু 
করিয়াছে । এই কথা শুনিয়া ওমর (রা) ব্যক্তিগত সচিবকে ডাকিয়া তাহার নিকট পত্র 
লেখার নির্দেশ দিয়া বলেন, লেখ $ 

ওমর ইব্ন খাত্তাবের পক্ষ হইতে অমুকের পুত্র অমুকের প্রতি । তোমার প্রতি 
সালাম ৷ আমি তোমার নিকট সেই সত্তার প্রশংসা করিতেছি, যিনি ব্যতীত কোন ইলাহ 
নাই । আর যিনি পাপ ক্ষমা করেন তওবা কবুল করেন, যিনি শাস্তিদানে শক্তিশালী । 
যিনি ব্যতীত কোন ইলাহ নাই প্ৰত্যার্বতন তাহারই নিকট । 

পত্রটি তাহার নিকট প্রেরণ করিয়া তিনি তাহার সংগীদের বলেন, আপনারা 
আপনাদের ভাইটির জন্য দু'আ করুন, আল্লাহ যেন তাহার দেল পরিবর্তন করিয়া দেন 
এবং তাহার. তাওবা যেন কবুল করেন। 

লোকটির হাতে পত্রটি পৌছার পর সে পত্রটি বারবার পড়িতে থাকে এবং বলিতে 
থাকে যে, আল্লাহ আমাকে তাহার শাস্তি হইতে ভীতি প্রদর্শন করিয়াছেন এবং তিনি 
তাহার করুণার আশ্বাসবাণী শুনাইয়া পাপসমূহ ক্ষমা করার অংগীকার ব্যক্ত করিয়াছেন। 
লোকটি পত্রটি কয়েকবার পাঠ করিতে থাকে । হাফিজ আবু নৃুআইম (র)-এর বর্ণনায় 
অত:পর সে কাদিয়া ফেলে এবং অত্যন্ত উত্তমরূপে তওবা করে । লোকটির জীবনের 
এই আমুল পরিবর্তনের সংবাদ শুনিয়া ওমর (রা) অত্যন্ত খুশী হন এবং উপস্থিত 


ইব্‌ন কাছীর-_৭৯ (৯ম) 


Contents 


৬২৬ তাফসীরে ইব্ন কাছীর 


সকলকে লক্ষ্য করিয়া বলেন, যখন তোমরা কোন মুসলমান ভাইকে এইভাবে দুর্ঘটনায় 
পতিত হইতে দেখিবে, তখন তোমরা তাহাকে সঠিক পথ প্রদর্শন করিবে এবং তাহাকে 
আল্লাহর প্রতি আশ্বস্ত করিবে। 

আর তাহার জন্য আল্লাহর নিকট দু'আ করিবে। কখনো তোমরা শয়তানের 
সহযোগিতা করিবে না। ইব্‌ন আবু হাতিম (র) ....... বর্ণনা করেন, তিনি বলেন- 
একবার আমি মুসআব ইব্‌ন যুবাইর (রা)-এর সহিত কুফার পার্শ্ববর্তী এলাকায় তাহার 
সফর সংগী ছিলাম । তখন আমি একটা বাগিচার মধ্যে প্রবেশ করিয়া দুই রাকআত 
সালাত আদায় করিতে থাকি । এই সুরা মুমিন-ই আমি পাঠ করিতেছিলাম। যখন 
আমি পাঠ করিয়া ৮.০] 4১41 ৩১ 41 21 % এই পর্যন্ত পৌছি তখন আমার পিছনে 
একটি লোক সাদা খচ্চরের উপর সাওয়ার যাহার গায়ে ইয়ামানী চাদর জড়ানো ছিল সে 
আমাকে বলিতে থাকে ঃ যখন তুমি 331 ১৪১ পাঠ করিবে তখন বলিবে 98121 
4১ ০1১৬১) ১ আর যখন তুমি পাঠ করিবে ৮১ ১১) তখন বলিবে 954 
i | = আর যখন পড়িবে ০ এ: 2৬০ তখন পড়িবে ০৪৮11: il 


+ 


LY 

রা ক 
করিলাম । কিন্তু কাহাকেও দেখিতে পাইলাম না। পরে সালাত শেষ করিয়া দরজা পর্যন্ত 
পৌছিয়া সেখানে উপবিষ্ট লোকদিগের নিকট জিজ্ঞাসা করিলাম যে, তোমরা এই স্থান 
হইতে এমন কোন লোককে যাইতে দেখিয়াছ, যাহার গায়ে ইয়ামানী চাদর জড়ানো 
ছিল। তাহারা বলিল, না আমরা তো এমন কোন লোককে যাইতে দেখি নাই । তখন 
সকলে ধারণা করেন যে, এই লোকটি (অন্য কেহ নয়) হযরত ইলিয়াস (আ)। 

ছাবিত (র) হইতে অন্য সুত্রেও হাদীসটি বর্ণিত ইহয়াছে। কিন্তু তাহাতে হযরত 
ইলিয়াস (আ)-এর উল্লেখ নাই । আল্লাহ্‌ তা“আলাই ভাল জানেন। 


215 BEIT GH Fade ০৯৩০) 
02 2 8% 2 
PEN LH AES PAPO ৩৫৫6 (০) 


2 1 টি 225 5 


Ata ১2৮ ০৮0 2০৬5 চাপ 


dD Cee 2 টি 5 ভার্ন? 
শি ০০ ৯ 
০০85০ FAC 


Contents 


সূরা মু'মিন ৬২৭ 


রর 


২684595358৬ 4৮৫ 0 
্‌ 5814 
6 


8. কেবল কাফিররাই আল্লাহ্র নিদর্শন সম্বন্ধে বিতর্ক করে, সুতরাং দেশে 
দেশে তাহাদিগের অবাধ বিচরণ যেন তোমাকে বিভ্রান্ত না করে। 

৫. ইহাদিগের পূর্বে নূহের সম্পৃদায় এবং তাহাদিগের পরে অন্যান্য দলও 
মিথ্যা আরোপ করিয়াছিল । প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ রাসূলকে আবদ্ধ করিবার 
অভিসন্ধি করিয়াছিল এবং উহারা অসার যুক্তি-তর্কে লিপ্ত হইয়াছিল সত্যকে ব্যর্থ 
করিয়া দিবার জন্য । ফলে আমি উহাদিগকে পাকড়াও করিলাম এবং কঠোর ছিল 
আমার শাস্তি । 

৬. এইভাবে কাফিরদিগের ক্ষেত্রে সত্য হইল তোমার প্রতিপালকের বাণী- 
ইহারা জাহান্নামী । 

তাফসীর ৪ আল্লাহ্‌ তা'আলা বলেন, সত্যকে প্রত্যাখ্যান এবং উহা প্রকাশিত ও 
প্রমাণিত হওয়ার পর তাহারাই কেবল উহার বিরোধিতা করে যাহারা কাফির । অর্থাৎ, 
যাহারা আল্লাহ্‌র নির্দশনাবলী ও অকাট্য দলীল প্রমাণাদিও অস্বীকার করে । 

১9511 ৮৯ 8:185 ৫১১১৩ সুতরাং দেশে দেশে তাহাদিগের অবাধ বিচরণ 
যেন তোমাকে বিভ্রান্ত না করে। অর্থাৎ কাফিরদিগের অর্থ সম্পদ ও ইযযত সম্মান যেন 
তোমাকে বিভ্রান্তির শিকার না করে । যেমন- অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 

ূ 401১5 

অর্থাৎ যাহারা কাফির তাহাদিগের দেশে দেশে অবাধ বিচরণ যেন তোমাকে 

বিভ্রান্ত না করে। ইহা সামান্য কয়েক দিনের ভোগ বিলাস মাত্র; পরিণাম তাহাদিগের 
জাহান্নাম, যাহা নিকৃষ্টতম ঠিকানা । 

অন্যত্র আরো বলিয়াছেন £ ১15 ০55 4017১০7৯575 %2151445 অর্থাৎ, 
আমি উহাদিগকে ভোগবিলাসের' নূন্যতম কিছু সরঞ্জাম দিয়াছি মাত্র। পরিশেষে 
উহাদিগকে লজ্জাঙ্কর কঠোর শাস্তির মধ্যে নিক্ষেপ করিব । 

ইহার পর আল্লাহ্‌ তা“আলা স্বীয় নবী মুহাম্মদ (সা)-কে সান্ত্বনা দিয়া বলেন, 
কাফিররা তোমাকে অস্বীকার করে বলিয়া তোমার ঘাবড়াবার কোন কারণ নাই । বরং 
তোমার পূর্ববর্তী নবীগণের মধ্যে তোমার জন্য আদর্শ রহিয়াছে । তুমি তাহাদের 


Contents 


৬২৮ | ৃ তাফসীরে ইব্‌ন কাছীর 


জীবনেতিহাসের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিলে দেখিতে পাইবে যে, উহাদিগকে উহাদিগের 
কওমের লোকেরা মিথ্যা বলিয়া অস্বীকার করিয়াছিল এবং তাহাদিগের অনুসারীর 
ংখ্যাও ছিল কত কম। | 
[351794144১5 ৩১৫ ইহাদিগের পূর্বে নূহের সম্প্রদায়ও নবীগণকে মিথ্যাবাদী 
বলিয়াছিল। আর নূহ (আ) ছিলেন প্রথম রাসূল । তিনি তাহার সম্পদ্রায়কে প্রতীমা 
পূজাকরা হইতে বিরত থাকার জন্য আদেশ করিয়াছিলেন। 
১৯১ ৬০০ 25250, অর্থাৎ,পৃথিবীর প্রত্যেক জাতি স্ব-স্ব নবীকে অস্বীকার 
বরিয়াছে। 


#0 2 2 


২০১০১০ ২০1 44 ০৮৯ অর্থাৎ প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ রাসূলকে 
আবদ্ধ করিবার অভিসন্ধি করিয়াছিল । প্রত্যেক উন্মাৎ চাহিয়াছিল প্রত্যেক নবীকে হত্যা 
করিতে । ইহাতে তাহারা কখন কখন সফলও হইয়াছিল। কোন কোন নবীকে 
কাফিরেরা হত্যা করিয়া শহীদ করিয়াছিল । 

৯11 4 1০ ৯১০1 51510519101 অর্থাৎ, তাহারা অসার যুক্তি-তর্ক ও 
সন্দেহ করিয়া মিথ্যাকে সত্যের থেকে ছোট করার অপচেষ্টায় লিপ্ত হইয়াছিল । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করে তিনি বলেন- আবুল কাসিম তাবরানী (র) 
বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন, “ যে ব্যক্তি সত্যকে দুর্বল করার জন্য বাতিলের 
সাহায্য করে তাহার ব্যাপারে আল্লাহ্‌ ও তাহার রাসূল সম্পূর্ণ দায়িতৃমুক্ত।” 

ইহার পরের আয়াতাংশে বলেন - +$+১১:$ অর্থাৎ, ফলে আমি বাতিলপন্থীদিগকে 
পাকড়াও করিলাম এবং তাহাদিগকে তাহাদিগের এই অপরাধ ও বড় রকমের 
ওদ্বত্যপনার কারণে ধ্বংস করিয়া দিলাম । 

১৪০ ১4 5:4; অর্থাৎ, কত কঠোরভাবে আমার শাস্তি তাহাদিগের প্রতি 
পৌছিয়াছিল এবং কঠিন ও মর্মবিদারক ছিল আমার শাস্তি। কাতাদাহ (র) বলেন, 
আল্লাহর কসম! ভীষণ কঠিন ছিল সেই শাস্তি। অত:পর বলেন, 

অর্থাৎ, পূর্ববর্তী কাফিরদিগের ওপর তাহাদিগের পাপের জন্য যেমন শাস্তি আপতিত 
হইয়াছিল অনুরূপভাবে এই উম্মতের মধ্যে যাহারা আখেরী নবীকে অস্বীকার করে 
তাহাদিগের জন্যও আমার আযাব অপেক্ষা করিতেছে । যদিও ইহারা অন্যান্য নবীগণকে 
সত্য বলিয়া মান্য করে; কিন্তু যতক্ষণ পর্যন্ত ইহারা তোমার নবুয়্যতকে স্বীকার না 
করিবে ততক্ষণ পর্যন্ত তাহাদিগের অন্যান্য নবীগণকে সত্য বলিয়া মান্য করা নিস্ফল 
বলিয়া গণ্য হইবে । আল্লাহই ভাল জানেন। 


Contents 


সূরা মু'মিন ৬২৯ 


০৫১ ১ 24 23 Cd MA 9৮ ও ওর ত্র ০] 2 ও ৯% Gy Vv EL 
I ১০ গার cr Bl | ( ) 
রি 51541 পি তা ঠঠও ওল তে ৮ (237 ৯৮১৮ 


৯০1০৫ [কি ধু ৫৯:2235 

18 re 415150695৬5 48 
এ 

্ পাপ পাপ (4) 
ALAN 04870 51545 গা 


24/2 @ al 


না 4৫5 522 চল 03৫1 ud রি 


0255] 551 9৮ 


Lea 
আছে তাহারা তাহাদিগের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশং 
সহিত এবং তাহাতে বিশ্বাস স্থাপন করে এবং মু’মিনদিগের জন্য ক্ষমা প্রার্থনা 
করিয়া বলে, হে আমাদিগের প্রতিপালক! তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী; অতএব 
যাহারা তওবা করে ও তোমার পথ অবলম্বন করে তুমি তাহাদিগকে ক্ষমা কর এবং 
জাহান্নামের শাস্তি হইতে রক্ষা কর। 

৮. রে ডিক ডর সাপ রড 
যাহার প্রতিশ্রতি তুমি তাহাদিগকে দিয়াছ এবং তাহাদিগের পিতা-মাতা পতি-পত্রি 
ও সন্তান- সন্ততিদিগের মধ্যে যাহারা সৎকর্ম করিয়াছে তাহাদিগকেও । তুমি তো 
পরাক্রমশালী, প্রজ্ঞাময় । 

৯. এবং তুমি তাহাদিগকে শাস্তি হইতে রক্ষা কর। সেই দিন তুমি যাহাকে 
শাস্তি হইতে রক্ষা করিবে তাহাকে তো অনুগ্রহ করিবে । ইহাই তো মহা সাফল্য। 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা এই স্থানে বলেন যে, আরশ ধারণকারী চার 
, ফেরেশতা এবং তাহাদিগের আশে পাশের সম্মানীত ফেরেশতা সকলে আল্লাহর পবিত্রতা 
ও প্রশংসা বর্ণনা করিতে থাকেন । অর্থাৎ তাহারা আল্লাহর নৈকট্য লাভ.করেন তাসবীহ 


Contents 


৬৩০ তাফসীরে ইব্‌ন কাছীর 


পাঠ করিয়া, যাহার দ্বারা তিনি যে সকল ক্রটিগীবত হইতে পবিত্র তাহার প্রমাণ হয় 
এবং তাহমীদ পাঠ করিয়া, যাহার দ্বারা তিনি যে সকল গুণাবলীর একমাত্র উপযুক্ত 
তাহা প্রমাণ হয়। 

<, +১৭১9 অর্থাৎ, তাহারা আল্লাহর সম্মুখে অবনত এবং তাহার জন্য বাধ্য ৷ 

১:21 2511 57,4457 অৰ্থাৎ, তাহারা পৃথিবীবাসী যাহারা গায়িবের উপর 
বিশ্বাস স্থাপন করিয়াছে তাহাদিগের মাগফিরাতের জন্য প্রার্থনা করিতে থাকে। কেননা 
পৃথিবীবাসীরা আল্লাহকে না দেখিয়া তাহার প্রতি ঈমান আনিয়াছে। তাই আল্লাহ 
তা'আলা স্বীয় নৈকট্য লাভকারী ফেরেশতাদিগকে উহাদিগের পক্ষে ইসতিগফার 
প্রার্থনার নিমিত্তে নির্ধারিত করিয়া দিয়াছেন। যদিও তাহারা কোন ফেরেশতাগণকে 
দেখিতে পান না। যখন তাহাদের এই অভ্যাস অবধারিত, তখন কোন মু'মিন যদি 
তাহার কোন অনুপস্থিত ভাইয়ের জন্য দু'আ করেন তবে ফেরেশতাও তাহার জন্য 
. আমীন বলিয়া দু'আ করে । যেমন- সহীহ মুসলিম শরীফের মধ্যে বর্ণিত আছে যে, 
“যখন কোন মুসলিম তাহার ভাইয়ের জন্য তাহার অনুপস্থিতিতে দু'আ করে তখন 
ফেরেশতারা আমীন বলে এবং বলে যে, আল্লাহ তোমাকেও অনুরূপ দান করুন ।” 

ইমাম আহমদ (র) .... ইব্‌ন আববাস (রা) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন। “উমাইয়্যা ইব্ন আবৃস সিলত তাহার কবিতার সত্য 
কথাই বলিয়াছেন ।” 

তিনি তাহার কবিতায় বলিয়াছেন ৪ 

১০১০ ১৪৪৪১৯৭১০৭৪ * 2০24৯০৯৪১৪৩ 

অর্থাৎ আরশের ডান পায়ের নীচে যুহল ও সাওর এবং অপরটির নীচে নিসর ও 
লায়স রহিয়াছে। 

রাসূলুল্লাহ (সা) বলেন, “সে সত্য বলিয়াছে।” তাহার আরো দুইটি পংক্তি রহিয়াছেঃ 

i Ui ails * 78১ এ৫ ৮1৮5 ০০৯৪এ 
15508 85591 এ 

অর্থাৎ, প্রতিটি রাত্রের শেষ ভাগে সূর্য লাল বর্ণ হইয়া উঠে এবং সকালে গোলাপী 
বর্ণ ধারণ করিয়া উদয় করে। সে বাধ্য হইয়া যথাযথ নিয়মে সর্বদা উদয় হইয়াছে। 

ইহা শুনিয়াও রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন, “সে সত্য বলিয়াছে।” 

এই রেওয়াতটির সনদ খুবই শক্তিশালী । আর এই কথা দ্বারা প্রমাণিত হয় যে, 


বর্তমানে চার জন ফেরেশতা আরশ ধারণ করিয়া আছে এবং কিয়ামতের দিন আটজন 
ফেরেশতা আরশ ধারণ করিবে । 


Contents 


সরা মু'মিন ৬৩১ 
যথা আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন $ CUS Lb ১85৪ 4১০ ০২১০ Jay 
অর্থাৎ তোমার প্রভুর আরশ সেই দিন আটজনে ধারণ করিবে। 
অবশ্য এই আয়াতের বক্তব্য ও উপরোক্ত হাদীসের ভাষ্য এবং একটি হাদীসের 

মধ্যে যাহা আবূ দাউদ (র) বর্ণনা করিয়াছেন, একটি জটিল প্রশ্নের সৃষ্টি হয়। হাদীসটি 

আব দাউদ (র) ..... আব্বাস ইবৃন আব্দুল মুত্তালিক রো) হইতে বর্ণনা করেন। তিনি 
বলেন £ একদা আমরা বতহা নামক স্থানে ছিলাম । আমাদের সহিত রাসূলুল্লাহ সো) 

ও ছিলেন । তখন আমাদের উপর দিয়া এক টুকরা মেঘ উড়িয়া যাইতেছিল। রাসূলুল্লাহ 

'সা) মেঘের টুকরার প্রতি দৃষ্টি করিয়া বলেন, “ইহার নাম কি বলত?” আমরা 

বলিলাম যে ২... || (অর্থাৎ মেঘ)। রাসূলুল্লাহ (সা) বলিলেন “ইহাকে ১১|। ও তো 

বলা হয়।” আমরা বলিলাম, ইহাকে ১১| ও বলা হয়। ইহার পর তিনি বলিলেন 
"ইহাকে ১1 ও তো বলা হয়।” আমরা বলিলাম, হা, ইহাকে ১৮১1] ও বলা 
হ্য়। 
অত:পর রাসূলুল্লাহ (সা) বলেন, “তোমরা জান কি? আকাশ ও পৃথিবীর মাঝে 
দূরত্‌ কত?” আমরা বলিলাম, না আমাদের জানা নাই। তিনি বলিলেন “পৃথিবী 
হইতে প্রথম আকাশের দূরত্ব হইল একাত্তর বা বাহাত্তর বা তেহাত্তর বৎসরের পথের 
দূরত্ব । ইহার উপরের দ্বিতীয় আকাশও প্রথম আকাশ হইতে এত বৎসরের পথের 
দূরত্ব । এইভাবে সাতটি আকাশের প্রত্যেকটি দূরত্ব ইহার সমান। ইহার পর সপ্তম 
আকাশের উপর একটি সাগর রহিয়াছে, যাহার উপর ও নীচের গভীরতাও দুইটি 
আকাশের মধ্যে দূরত্বের সমান । উহার উপরে রহিয়াছে আটটি বকরী যাহার প্রত্যেকটির 
গায়ের খুর হইতে হাটু পর্যন্ত এ পরিমাণ পথের দুরত্বের সমান যাহা দুই আকাশের 
মধ্যে রহিয়াছে । উহাদের পিঠের উপর আল্লাহর আরশ, যাহার উচ্চতাও এ পরিমাণ 
পথের দূরত্বের সমান, যাহা দুই আকাশের মধ্যে রহিয়াছে । উহার উপরে আন্নাহ পাক 
নরাসরি রহিয়াছেন । 

সিমাক ইব্‌ন হারবের এ হাদীসটি আবূ দাউদ, তিরমিযী ও ইব্‌ন মাজা (র) 
ধর্ণনা করিয়াছেন । তিরমিযী রে) বলেন যে, হাদীসটি হাসান ও দুর্বল। তবে এই 
হাদীসটির মধ্যে একটি কথা প্রমাণিত হয় যে, আটজনে আরশ ধারণ করিয়া আছেন । 

যথা শহর ইব্‌ন হাওশব (র) বলেন, আটজনে আরশ ধারণ করিয়া আছেন। 
তাহাদিণের চার.জনে এই তাসবীহ পাঠ করে £ 


পল LE AE EAE © পা 5৮০95” ৪৮৮ 67878116232. ৪: 
1৮15৮51৯4৮০ ০৮১1০০৯০৮17 3১০ 
অর্থাৎ, হে আল্লাহ্‌! সকল প্রশংসা তোমার পবিত্র সত্তার নিমিত্ত । সকল বিষয়ে 
[তামার জ্ঞান থাকা সত্বেও তুমি কত ধৈর্যশীল । 


Contents 
৬৩২ তাফসীরে ইব্‌ন কাছীর 


0৮904 টার 


Cl or ne 0 fer. SME Sot 1 an SM UL OA 
আমরা তোমরাই পবিত্রতা এবং তোমারই প্রশংসা করি। 
তাই তাহারা মু'মিনগণের জন্য ইসতিগফার করার সময় বলেন £ 
CSE 
অর্থাৎ হে আমাদের প্রতিপালক! তোমার দয়া বান্দার গোনাহ ও পাপ হইতে 
সর্বব্যাপী এবং তোমার জ্ঞান বান্দার সকল কর্ম ও কথা এবং স্থিরতা ও গতিশীলতা 
সর্ববিষয়ে বেষ্টিত । 
এ sails al ০2১11 ১৮১ 
অতএব যাহারা পাপ হইতে তওবা করে ও তোমার প্রতি আকৃষ্ট হয় এবং সকল 
অন্যায় কাজ পরিত্যাগ করে আর সৎকর্ম করার এবং অসৎ কর্ম বর্জন করার তুমি যে 
নির্দেশ দিয়াছ তাহা পালন করে। হে আল্লাহ তুমি তাহাদিগকে ক্ষমা করিয়া দাও । 
১১৯] 21১5 14৪ আর তাহাদিগকে জাহান্নামের কঠিন মর্মন্তুদ শাস্তি হইতে 
রক্ষা কর। 
Bb Le IH all gt SLD LSI 
5029 
অর্থাৎ উহাদিগকে এবং উহাদিগের মাতা-পিতা পতি-পত্বি ও সন্তান-সন্ততিদিগের 
জান্নাতে পাশাপাশি একত্রিত করাও, যাহাতে তাহাদিগের চক্ষু শীতল হয়। 
যেমন- অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ঃ 


5৩৫৮2 2529প০2৩ 


১২৮১১ Us tS MS (১২1)1-2017422)১68৮556 ltl 
Los 
অর্থাৎ, যাহারা ঈমান গ্রহণ করিয়াছে এবং যাহাদিগের ঈমানের অনুসরণ 
তাহাদিগের সম পর্যায়ের স্থান দান করিব । অথচ উহাদিগের আমল হইতে সামান্যও 
হাস করিব না। মর্যাদার দিক দিয়া সবাইকে সমান করিয়া দিব। যাহাতে তাহাদিগের 
আখি শান্তি পায়। অবশ্য আমরা কাহারো উচু মর্তবাকে নিচু করিব না। বরং যাহারা 
মর্তবায় নিচু তাহাদিগকে দয়া ও দান স্বরূপ উচু মর্তবা প্রদান করিব মাত্র । 


Contents 


সূরা মু'মিন ৬৩৩ 


সাঈদ ইব্ন জুবাইর (র) বলেন, কোন মু'মিন যখন জান্নাতে প্রবেশ করিবে তখন 
সে তাহার পিতা-মাতা ছেলে-মেয়ে ও ভাই-বোন সম্পর্কে জিজ্ঞাসা করিবে যে, উহারা 
কোথায়? তখন উত্তরে তাহাকে বলা হইবে যে, এত উচু স্তরে পৌছার মত আমল 
তাহাদিগের নাই। তখন সে বলিবে, আমি তো আমার নিজের জন্য এবং তাহাদিগের 
জন্য আমল করিয়াছিলাম । এই কথার পর আল্লাহ উহাদেরকে সেই লোকের সমান 
মর্তবার স্থানে পৌছাইয়া দিবেন । 

এই কথা বলিয়া সাঈদ ইবৃন জুবাইর এই আয়াতটি পাঠ করেন ঃ 


949 ৪8৮ 


্‌ ১৯১০৮৬০০০০০ চা ১৮০০১৯৮১১০৮ 
2৫৯ ১১১এ। ০০০ এ) 630০৬ 

অর্থাৎ, হে আমাদিগের প্রতিপালক! তুমি তাহাদিগকে দাখিল কর স্থায়ী জান্নাতে, 
যাহার প্রতিশ্রুতি তুমি তাহাদিগকে দিয়াছ এবং তাহাদিগের পিতা-মাতা পতি-পত্মি ও 
সন্তান-সন্ততিদিগের মধ্যে যাহারা সৎকর্ম করিয়াছে তাহাদিগকেও। তুমি তো 
পরাক্রমশালী, প্রজ্ঞাময় | 

মুতাররিফ ইব্‌ন আব্দুল্লাহ ইব্ন শিখখীর (র) বলেন ঃ আল্লাহ্‌র বান্দাদের মধ্যে 
মু'মিনদিগের জন্য অতীব কল্যাণকামী হইলেন ফেরেশতারা । এই কথা বলার পর তিনি 
এই আয়াতাংশ পাঠ করিলেন, 14523 554) ০১০ ৩৫৯1৫৯১০5 

অর্থাৎ হে আমাদিগের প্রতিপালক! তুমি তাহাদিগকে প্রবেশ করাও স্থায়ী জান্নাতে 
যাহার প্রতিশ্রুতি তুমি তাহাদিগকে দিয়াছ। 

অত:পর বলেন, মু'মিনদিগের জন্য সবচাইতে ক্ষতি সাধনকারী হইল শয়তান। 

৩৯] ১১শ। ০ এ অৰ্থাৎ, তি তিনি এত পরাক্রমশালী, যাহার সমতুল্য কেহ 
নাই। তিনি যাহা ইচ্ছা করেন তাহা বাস্তবে পরিণত হয় এবং যাহা হওয়া ইচ্ছা করেন 
না তাহা কখনো অস্তিতে আসিতে পারে না। আর তিনি কথা, কার্য ও স্ববিধানে একক 
ক্ষমতার অধিকারী | 

০৪৭ 2 অর্থাৎ, পৃথিবীতে অন্যায় করা হইতে এবং অন্যায়ের শাস্তি ভোগ 
করা হইতে তাহাদিগকে রক্ষা কর। ্‌ 

১০৮2 ০5৯০৭|| 05 ০ অর্থাৎ, কিয়ামতের দিন তুমি যাহাকে শাস্তি হইতে 
রক্ষা করিবে- £$* +&$ তাহাকে তো অনুগ্তহই করিবে। অর্থাৎ, যাহাকে কঠিন শাস্তি 
হইতে কিয়ামতের দিন রক্ষা করিবে তাহার প্রতি সত্যিকার অর্থেই আপনার অনুগ্রহ 
করা হইবে। 

35711 ১581 9১ 41১ অর্থা্ ইহাই মহা সাফল্য । 


ইবৃন কাছীর__৮০ (৯ম) 


Contents 


৬৩৪ তাফসীরে ইব্‌ন কাছীর 
ECR GHEE 2৬86659৫748 9906) 0১.) 
OCs 214 (0১852) 2 ঠা 

SHEL LESH KEES cSt EAE ৪৬ 09) 
OYA OS gos dE Eady 

65485 ৩৮ মোল্লা 
CED ATE SS ue রঃ রি 


2390 5 


০5৩4৯) ৪ 42, 
০ ৫5/55516% %£ 05)) 40095241258 (9 


১০. কাফিরগণকে উচ্চ কণ্ঠে বলা হইবে, নর নিজেদিগের প্রতি 
তোমাদিগের ক্ষোভ অপেক্ষা আল্লাহ্‌র অপ্রসন্নতা ছিল অধিক-_- যখন তোমাদিগকে 
ঈখ্ানের প্রতি আহবান করা হইয়াছিল আর তোমরা তাহা অস্বীকার করিয়াছিলে । 

১১. উহারা বলিবে, হে আমাদিগের প্রতিপালক! তুমি আমাদিগকে প্রাণহীন 
অবস্থায় দুইবার রাখিয়াছ এবং দুইবার আমাদিগকে প্রাণ দিয়াছ। আমরা 
আগাদিগের অপরাধ স্বীকার করিতেছি; এখন নিজ্রমণের কোন পথ মিলিবে কি? 

১২. তোমাদিগের এই শাস্তি তো এই জন্য যে, যখন এক আল্লাহকে ডাক! 
হইত তখন তোমরা তাহাকে অস্বীকার করিতে এবং আল্লাহ্র শরীক স্থির করা 
হুইলে তোমরা তাহা বিশ্বাস করিতে! বস্তুত সমুচ্চ মহান আল্লাহরই সমস্ত কর্তৃতি। 

১৩. তিনিই তোমাদিগকে তাহার নিদর্শনাবলী দেখান এবং আকাশ হইতে 
ঞ্রেরণ করেন তোমাদিগের জন্য রিষক। আল্লাহ-অভিমুখী ব্যক্তিই উপদেশ গ্রহণ 
ব্রে। 

১৪. সুতরাং আল্লাহকে ডাক তাহার আনুগত্যে একনিষ্ঠ হইয়া, ধদিও কাফিরর! 
ইহা অগছন্দ করে। 


Contents 


সূরা মু'মিন ৬৩৫ 


তাফসীর ৪ কাফিরদিগের ব্যাপারে আল্লাহ্‌ তা'আলা বলেন, কিয়ামতের দিন যখন 
তাহারা জাহান্নামের আগুনের গহীন কূপের মধ্যে নিক্ষিপ্ত হইবে এবং যখন তাহারা 
তাহাদিগের জন্য নির্ধারিত শাস্তিসমূহ প্রত্যক্ষ করিবে-__যাহা ইতিপূর্বে কখানো তাহারা 
অবলোকন করে নাই: তখন তাহারা নিজের প্রতি নিজে ক্ষোভ ও গোস্বায় ফাটিয়া 
পড়িবে । কেননা তখন তাহারা পার্থিব জীবনের পাপ ও অন্যায়ের কথা স্মরণ করিয়া 
বলিবে, ইহাই অজ আমাদিগকে জাহান্নামে প্রবেশ করাইয়াছে। সেই মুহূর্তে 
ফেরেশতাগণ উচ্চকণ্ঠে তাহাদিগকে বলিবে ঃ এই মুহুর্তে তোমরা নিজেরা নিজদিগের 
প্রতি যতটা বিক্ষুব্ধ, তদপেক্ষা পার্থিব জীবনে তোমাদিগের কার্যকলাপে আল্লাহ্‌ 
তা'আলার ক্ষোভ তোমাদিগের প্রতি অধিক ছিল। 


2১২58১08101 0505 91 ০5750175585 ৯০৮1 401 ০৯০ এই 
আয়াতাংশের ব্যাখ্যায় কাতাদাহ বলেন যে তাহাদিগের এই ক্ষোভের অপেক্ষা পৃথিবীর 
জীবনে যখন তাহাদিগের প্রতি ঈমান গ্রহণের জন্য আহ্বান করা হইয়াছিল তখন 
রত রা সারার feral এই 
ক্ষোভ অপেক্ষা অধিক ক্ষোভ ছিল। 
হাসান বসরী, মুজাহিদ, সুদ্দী, যর ইব্‌ন উবাইদুল্লাহ্‌ হামদানী, আন্দুর রহমান ইব্‌ন 
যায়দ ইব্‌ন আসলাম রায়ান 


ইহার পর বলা হইয়াছে যে, « ০১৪১ 63০১ ০৪5১০ 0 ($5) 15105 অর্থাৎ 
ক rie প্রাণহীন অবস্থায় দুইনার 
রাখিয়াছ এবং দুইবার আমাদিগকে প্রাণ দান করিয়াছ! 


সাওরী রে) ....ইবৃন মাসউদ (রা) হইতে আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় বর্ণিত 
তিনি বলেন যে, এই আয়াতটির অর্থ ৮৮:$ 13121 ০4145410120 5 ৮৫ 
:১:558028-55553582542315 -এই আয়াতটির অনুরূপ অর্থাৎ তোমর 
কিরূপে আল্লাহকে অস্বীকার কর? অথচ তোমরা ছিলে প্রাণহীন, তিনি তোমাদিগকে 
জীবন্ত করিয়াছেন, আবার তোমাদের মৃত্যু ঘটাইবেন ও পুনরায় জীবন্ত করিবেন, 
পরিণামে তাহার দিকেই তোমরা ফিরিয়া যাইবে । 

ইব্‌ন আব্বাস, যাহ্হাক, কাতাদাহ ও আবূ মালিক (র) প্রমুখ বলেন যে, এই 
ব্যাখ্যা যথার্থ ও সন্দেহাতীতভাবে সঠিক। 

সুদ্দী (র) বলেন, পার্থিব জীবনের অবসানে মৃত্যু দান করা হইবে । অত:পর কবরে 
পুনরায় জীবিত করা হইবে। অত:পর সওয়াল-জবাবের পর মৃত্যু দান করা হইবে । 
অত:পর পুনরায় কিয়ামতের দিন জীবিত করা হইবে । 


Contents 


৬৩৬ তাফসীরে ইব্ন কাছীর 


ইব্‌ন যায়দ রে) বলেন, যেদিন সকল রূহ-এর নিকট হইতে আল্লাহ্‌ তাহার 
“উলুহিয়াতের” অঙ্গীকার গ্রহণ করিয়াছিলেন, সেইদিন সকল রূহকে জীবিত করা 
হইয়াছিল ৷ ইহার পর মায়ের গর্ভে জীবন দান করা হয়। অত:পর পার্থিব জীবনের 
অবসানে মৃত্যু দান কার হয় এবং কিয়ামতের দিন পুনরায় জীবন দান করা হইবে । 

অবশ্য সুদ্দী ও ইব্‌ন যায়িদের ব্যাখ্যা দুইটি গ্রহণযোগ্য নয়। কেননা ইহা গ্রহণ 
করিলে মানুষের তিনটি জীবন এবং তিনটি মৃত্যু মানিয়া নিতে হয়। সঠিক ব্যাখ্যা 
হিসাবে ইব্‌ন মাসাউদ ও ইব্‌ন আব্বাসের (রা) ও তাহাদের অনুসারীগণের ব্যাখ্যাই 
গ্রহণযোগ্য । ্‌ 

এখানে উদ্দেশ্য হইল যে, কাফিরগণ কিয়ামতের দিন আর একবার তাহাদিগকে 
পৃথিবীতে প্রেরণ করার জন্য আবেদন করিবে । 


যেমন অন্য আয়াতে বলা হইয়াছে যে, 

:০-০০০:০৪০৮০৯৮৬৬০৪০৮৯৮১৯১। 4৪১) 
৮০551506517-2588162228 

অর্থাৎ তুমি দেখিবে যে, কাফিরেরা মাথা নত করিয়া থাকিবে এবং বলিবে, হে 
আল্লাহ্‌! আমরা সব কিছুই তো স্বচক্ষে দেখিলাম ও শুনিলাম। এখন আমাদিগকে 
দুনিয়ায় প্রেরণ কর। এইবার আমরা নেক কাজ করিব এবং আমরা তোমার প্রতি দৃঢ় 
বিশ্বীস স্থাপন করিব। কিন্তু তাহাদিগের আবেদনে কোন সাড়া দেওয়া হইবে না। 
. অতঃপর তাহারা যখন স্বচক্ষে জাহান্নাম অবলোকন করিবে, জাহান্নামের সম্মুখে 
উপস্থিত হইবে এবং যখন জাহান্নামের বিবিধ শাস্তি ও আযাব সমূহ দেখিবে তখন 
তাহাদিগকে দ্বিতীয়বার পৃথিবীতে প্রেরণ করার জন্য প্রথমবারের চাইতে আরও 
অধিকভাবে আবেদন করিবে, কিন্তু তাহাদিগের আবেদনে কোন সাড়া দেওয়া হইবে না। 
যেমন অন্যত্র বলা হইয়াছে ই 


eee Bee ee 


be ED Ey SOL SENG LS Lil GU Ua GE OD 5 i 
CE CT BIO LDU a LE ISL LS bist 
Sl 
আর তাহাদিগকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পর যখন তাহারা উহার আস্বাদ 


পাইতে থাকিবে এবং জাহান্নামের হাতুড়ী ও জিঞ্জিরের শাস্তির স্বাদ গ্রহণ করিবে তখন 


Contents 


সূরা মু’মিন ৬৩৭ 


এই প্রসঙ্গে বলা হইয়াছে যে, 


৮5 08 এ ০৮৪ ০৮০৩০০১১৯৯৯ ১১৮৫২০৬১০৪৯ 
EA EE EC 
i 
আরো বলা হইয়াছে যে, 
Lp 1425 1-১10৪-০100 0১5 003 6৮ 0৯০৮2 
অর্থাৎ হে প্রতিপালক! আমাদিগকে এই স্থান হইতে বাহির কর। আমরা যদি 
দ্বিতীয়বার এ কাজ করি তবে আমরা নিশ্চয়ই যালিম বলিয়া গণ্য হইব। আল্লাহ্‌ 
তা'আলা বলিবেন, তোমরা লাঞ্ছিত হও । আমার সহিত তোমরা কোন কথা বলিও না। 
উল্লেখ্য যে, আলোচ্য আয়াতাংশে কাফিররা তাহাদিগের আবেদনে এক প্রকার 
নম্রতা অবলম্বন করিয়াছে এবং একটি ভূমিকা উন্লেখপূর্বক আবেদন করিয়াছে । অর্থাৎ 
তাহারা ভূমিকায় বলিয়াছে ঃ 
০4১ ১৯৩১১১৪0০11 


অর্থাৎ হে আল্লাহ্‌! তোমার কুদরাত অসীম । তুমি আমাদিগকে প্রাণহীন অবস্থা 
হইতে জীবিত করিয়াছ। আবার আমাদেরকে মৃত্যু দান করিয়াছ। আবার আমাদের 
জীবিত করিয়াছ। তাই তুমি যাহা ইচ্ছা তাহা করার ক্ষমতা রাখ। আমরা আমাদিগের 
অপরাধ স্বীকার করি, পার্থিব জীবনে আমরা আমাদিগের নফসের উপর অত্যাচার 
করিয়াছি। 

১১৭ ১০ ০৩০৯ ০11 444 এখন নিষ্কৃতির কোন পথ মিলিবে কি? 

অর্থাৎ আমাদিগকে তুমি পুনরায় দুনিয়ায় প্রেরণ কর যা নিসন্দেহে তোমার অধিকার 
এখতিয়ারে আছে। আমরা সেইখানে যাইয়া পূর্বের আমলের বিপরীত আমল করিব। 
যদি আমরা তথায় যাইয়া আবার পূর্বের মত আমল করি তবে নিঃসন্দেহে আমরা 
যালিম বলিয়া গণ্য হইব। 

তখন জবাবে বলা হইবে, এখন তোমাদিগকে পুনরায় পৃথিবীতে প্রেরণ করার কোন 
পথ নাই। অত:পর তাহার কারণ বর্ণনা করেন যে, তোমাদের স্বভাব হইল সত্যকে 
গ্রহণ না করা, তাহার দীন পূর্ণ না করা; বরং তোমরা সত্যকে ঘৃণা করিবে এবং 
অস্বীকার করিবে। 

এইজন্য বলা হইয়াছে ৪ 


ক Ss ee fey ক 


CE Ee ir 


Contents 


৬৩৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থাৎ উহাদিগকে পুনরায় পৃথিবীতে প্রেরণ প্রসঙ্গে বলা হইবে, তোমাদিগের এই 
শাস্তি তো এইজন্য যে, যখন এক আল্লাহ্র কথা উল্লেখ করা হইত তখন তোমরা 
তাহাকে অস্বীকার করিতে এবং আল্লাহ্‌র শরীক করা হইলে তোমরা তাহা বিশ্বাস 
করিতে । তোমাদেরকে পৃথিবীতে ফিরাইয়া দিলেও এরূপই করিবে । 


যেমন অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন £ 


পের 05৮44 LAU bo 
অর্থাৎ যদি উহাদিগকে পুনরায় পৃথিবীতে প্রেরণ করা হয় তবে উহারা তাহাই 
করিবে যাহা পূর্বে করিয়াছে । নিঃসন্দেহে উহারা মিথ্যাবাদী । 

অত:পর আলোচ্য আয়াতটির শেষাংশে বলা হইয়াছে ঃ এ 418৮ 
১" ৫) অর্থাৎ তিনি বান্দাদিগের বিচার ইনসাফের ভিত্তিতে সম্পাদন করিবেন । কাহারো 
উপর তিনি যুলুম করিবেন না । যাহাকে ইচ্ছা তাহাকে তিনি হিদায়াত দান করেন। 
যাহাকে ইচ্ছা ভ্রষ্ট পথে পরিচালিত করেন। যাহাকে ইচ্ছা তাহার প্রতি করুণা বর্ষণ 
করেন এবং যাহাকে ইচ্ছা শাস্তি প্রদান করেন। তিনিই একমাত্র ইলাহ । তিনি ব্যতীত 
অন্য কোন ইলাহ নাই। 

ইহার পর বলা হইয়াছে ঃ ol! ১ 9৯ অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা মানুষের 
সামনে স্বীয় কুদরত সমূহ প্রকাশিত করেন এবং পৃথিবী ও আকাশে উহার একত্র 

খ্য নিদর্শন রহিয়াছে, যাহা দ্বারা স্পষ্টভাবে বুঝা যায় যে, সব কিছুর তিনিই 
সৃষ্টিকর্তা । 

2১ ৮৮০-এ| ০৪ ৫195 _ তিনি আকাশ হইতে প্রেরণ করেন তোমদিগের 
জন্য জীবনোপকরণ । অর্থাৎ বৃষ্টি, যাহা দ্বারা ফসল ও ফল উৎপন্ন হয়। যাহার রং, স্বাদ 
ঘ্বাণ ও আকৃতি ভিন্ন ভিন্ন। অথচ উহা একই প্রকারের পানি; কিন্তু মহান কুদরতে এসব 
বস্তুসমূহের মধ্যে পার্থক্য সৃষ্টি করা হইয়াছে। ইহার দ্বারা আল্লাহ্‌র মহিমা প্রমাণিত 
হয়। 

১৫55 [০ অর্থাৎ এই ব্যাপারে শিক্ষা গ্রহণ করে ও চিন্তা করে এবং সৃষ্টিকর্তার 
মহত্ের উপর প্রমাণ গ্রহণ করে কেবল তাহারাই, ১১ ১০ | যাহারা সূক্ষদশী ও 
আল্লাহ্‌ অভিমুখী । ৰা ৃ 

১৩১৪৫) ৮৮৫৬৭, NU alti "4 অৰ্থাৎ ইবাদত ও দু'আর 
মধ্যে আন্লাহ্‌কে বিশুদ্ধচিত্তে ডাক এবং মুশরিকদিগের পথ ও পন্থার ব্যাপারে কঠোর 
বিরোধীতা কর। 


Contents 


সুরা মু'মিন ৬৩৯ 


ইমাম আহমদ (র) বলেন, আব্দুল্লাহ্‌ ইবৃন যুবাইর (র) ....মুহাম্মদ ইব্‌ন মুসলিম 
ইব্‌ন মুদরিস মক্কী (র) হইতে বর্ণিত। তিনি বলেন, আব্দুল্লাহ্‌ ইব্ন যুবাইর (রা) 
প্রত্যেক ফরয সালাতের পর এই দু'আটি পাঠ করিতেন ঃ 


y- EAE EA NUS Ls ss ry 


#0 ee 


LLL LY ০004185550০ 

-১৩১৪৮৫4। ১১৫ ১5280 11155041201 9-2.7১72081 

আব্দুল্লাহ ইব্‌ন যুবাইর (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) প্রত্যেক সালাতের পর এই 
দু'আটি পাঠ করিতেন। 

ইমাম মুসলিম, আবূ দাউদ ও নাসায়ী (র) হিশাম ইব্‌ন ওরওয়া (র) এর মাধ্যমে 

আবু স্মনারের (রা) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) প্রত্যেক সালাতের পর 


এই দুআ'টি পাঠ করিতেন ৪ 4142১: ১১০৩ 51 | থ। %- হইতে পূর্বোক্ত দুআ"টির 
শেষ পর্যন্ত। 


সহীহ হাদীসের মধ্যে ইবৃন যুবাইর (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ্‌ 
(সা) প্রত্যেক ফরয সালাতের পর এই দুআ”টি পাঠ করিতেন £ 
%-১:৬৪৮:১৩/৫ ০০৩০ ৮০৯ 45 শা 41414858১৯0 41 
410১8114198 AYLI DANY dE LS 
IAS HALAS UNION LAS 
ইব্‌ন আবু হাতিম (র) বলেন, হুসাইব ইবন নাসিহ (র) ....আবু হুরায়রা হইতে 
বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ “তোমরা আল্লাহ্র নিকট দু'আ কর 


এবং চা তে হরির পলা জকি রগ রাস! দারদা সা সালদিন ও 
অন্যমনস্ক ব্যক্তির দু'আ কবুল করেন না। 


পু ৮ < 9 ৮৮ 
02421957590 82581559৮৮০] 250 (১০) 
৩ SUS heey রে 
(41201 926255455281 442 ৪ ১505১ (১ (১4) 
00819510148 ৮2 


Contents 


৬৪০ তাফসীরে ইব্‌ন কাছীর 


be) 


21651285445 28০১5 44109 
beri 


১৫. তিনি সমুচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি, তিনি তাহার 
বান্দাদিগের মধ্যে যাহার প্রতি ইচ্ছা ওহী প্রেরণ করেন স্বীয় আদেশসহ, যাহাতে 
সে সতর্ক করিতে পারে কিয়ামত দিবস সম্পর্কে । 

১৬. যেদিন মানুষ বাহির হইয়া পড়িবে সেদিন আল্লাহ্‌র নিকট উহাদিগের 
কিছুই গোপন থাকিবে না । আজ কর্তৃত কাহার ? এক, পরক্রমশালী আল্লাহরই । 

১৭. আজ প্রত্যেককে তাহার কৃতকর্মের ফল দেওয়া হইবে; আজ কাহারও 
প্রতি যুলুম করা হইবে না। আল্লাহ্‌ হিসাব গ্রহণে তৎপর । 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা স্বীয় মহত, আযমাত ও সর্বোচ্চ আসন আরশের 
আলোচনা করিয়া বলেন যে, উহা সমস্ত সৃষ্টির উপর ছাদের মত ছায়াস্বরূপ অবস্থিত 
রহিয়াছে । যেমন অন্যত্র বলা হইয়াছে যে, 
9180৮473540 01047169585 0401 55 

অর্থাৎ শস্তি আল্লাহ্র পক্ষ হইতে হইবে, যিনি সোপানময় আরশের অধিকারী | 
ফেরেশতা ও রূহ. তাহার নিকট উহা অতিক্রম করিয়া পৌঁছে এমন দিনে, যে দিনটি 
পঞ্চাশ হাজার বৎসরের সমান হইবে । 

সামনে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হইবে ইনশাআল্লাহ্‌ । উপরোক্ত 
আয়াতটিতে আরশের যে দীর্ঘতার কথা বলা হইয়াছে তাহা হইল সপ্তম যমীন হইতে 
আরশ পর্যন্ত পথের দূরত্বের সমান। এই কথা পরবর্তী ও পূর্ববর্তী একদল বিজ্ঞ 
আলিমের । আর এই অভিমতটি সর্বাপেক্ষা অগ্াধিকারযোগ্য | 

অনেকে বলিয়াছেন যে, আরশ লাল ইয়াকৃত দ্বারা তৈরী যাহার একপ্রান্ত হইতে 
অপর প্রান্তের দূরত্ব পঞ্চাশ হান্জার বৎসরের । আর. যাহার উচ্চতা সপ্তম পৃথিবী হইতে 
পঞ্চাশ হাজার ব”্সর ভ্রথ চলার চুরত্বের সমান । 

১১০ ৯০০৬৫ ৯০৫০ ৯০৮ ১০ (| ৮৪12 অর্থাৎ তিনি তাহার বান্দাদিগের 
মধ্যে যাহার প্রতি ইচ্ছা ওহী প্রেরণ করেন স্বীয় আদেশসহ । 


Contents 


ৰ 


সূরা মু'মিন ৬৪ 
যেমন অন্যত্র তিনি বলিয়াছেন ৫ 


৮ ৮225 


YY ১১1245০0৯০০ ls sgl a polly Sl Si 


Sl 
অর্থাৎ তিনি ০ রা রা প্রতি ইচ্ছা 
ওহী প্রেরণ করেন স্বীয় আদেশসহ যে, তোমরা লোকদিগকে এই মর্মে সতর্ক কর যে, 
আমি ব্যতীত অন্য কোন ইলাহ নাই এবং আমাকে ভয় কর । 
অন্যত্র আরো বলিয়াছেন ঃ 
অর্থাৎ এই কুরআন বিশ্বব্রক্ষাণ্ডের প্রতিপালক আল্লাহ্‌র পক্ষ হইতে অবতীর্ণ । যাহা 
বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে তোমার প্রতি অবতীর্ণ করা হইয়াছে: যাহাতে তুমি সতর্কতা 
অবলম্বন করিতে পার । 
তাই আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন £ 92011 ৬: ১১১০] অর্থাৎ যাহাতে সে সতর্ক 
করিতে পারে কিয়ামত দিবস সম্পর্কে । 
আলী ইবন আব্বাস আবূ তালহা (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বলেন, &$৪ 
39.51| কিয়ামত দিবসের একটি নাম, যে কিয়ামত সম্পর্কে আন্নাহ স্বীয় বান্দাদিগকে 
ভীতি প্রদর্শন করিয়াছেন। 
ইব্‌ন জুরাইজ (র) বলেন, ইবন আব্বাস (রা) বলিয়াছেন যে. কিযামতের দিন 
হযরত আদম (আ)-এর সহিত পৃথিবীতে জন্মগ্রহণকারী তাহার সরকিনিষঠ আখলাদের 
সাক্ষাৎ হইবে বলিয়া কিয়ামতের দিনকে ১3১১1 253 ১ বলিয়া অভিহিত কক হইয়াছে । 
ইব্‌ন যায়দ (র) বলেন, কিয়ামতের দিন সকল মানুষের সহিত স্ংপ্গর শাক্ষাৎ 
হইবে বলিয়া £0১511 ১4 কে 35511 ++ বলিয়া উল্লেখ করা হইয়াছে: 
কাতাদাহ. সুদ্দী, বিলাল ইব্‌ন সা‘আদ ও সুফিয়ান ইবন উয়াইলাত ২৩) প্রমুখ 
বলেন, এ দিন আসমানবাসী ও পৃথিবীবাসী এবং সৃষ্টি ও সষ্টার মন্দার পত্নবপান 
বি 
মায়মূন ইব্‌ন মিহরান (র) বলেন, এঁ দিন অত্যাচারী ও অত্রাচ!বিের টি 
সাক্ষাত হইবে বলিয়া 99511 ১5: বলা হইয়াছে। 
উল্লেখ্য যে. 8511 ₹5৫ উপরোক্ত প্রতোকটি অভিমতের সহিত প্রষোভন হয় - সলাত 
এ দিন প্রত্যেক ৬০ তাহার ভাল-মন্দ আসল দোলাতে পাইবেন লুলিয়া ত 
{১511 -কে 55511 ০১০ বলা হইয়াছে । যেমন ইহা অনেকেৱই অভিমত ৷ 


ইবৃন কাছীর_-৮১ (৯ম) 


Contents 


৬৪২ তাফসীরে ইব্‌ন কাছীর 


জে এ ছি ০৮১ 086৮৮ GT যেদিন মানুষ বাহির হইয়া পড়িবে 
সেদিন আল্লাহ্‌র নিকট উহাদিগের কিছুই গোপন থাকিবে না। অর্থাৎ কোন কিছুই 
সেদিন গোপন থাকিবে না। গোপন রাখা সম্ভবও হইবে না। ঢাকিয়া বা গোপন রাখার 
মত এতটুকু ছায়াও সেদিন থাকিবে না। ত তাই বলা হইয়াছে 8 920 2 
৮: 14541 ৮5 এ ৬১৭ অর্থাৎ সবকিছুই তাহার অবগতির মধ্যে । একটি বিন্দু 
কণাও তাহার অবগতির বাহিরে নয়। 

)$51। 11511 51 4111 ১ বলা হইবে আজ কর্তৃত্ব কাহার ? 

ইব্‌ন উমারের হাদীসে পূর্বেও বর্ণিত হইয়াছে যে, কিয়ামতের দিন আসমানসমূহ ও 
পৃথিবীকে হাতের মুঠায় ধারণ করিয়া আল্লাহ্‌ তা'আলা বলিবেন ঃ আমি বাদশাহ, আমি 
জব্বার, আমি মুতাকাব্বির। কোথায় পৃথিবীর বাদশাহ সকল? কোথায় পৃথিবীর 
পরাক্রমশালী ব্যক্তিরা? কোথায় পৃথিবীর অহংকারীরা ? 

সিঙ্গায় ফুৎকার সম্পর্কিত হাদীসে আসিয়াছে যে, যখন সৃষ্টিকুলের সকলের আত্মা 
কব্য করা সমাপ্ত হইবে এবং যখন একক আল্লাহ্‌ ব্যতীত আর কেহ জীবিত অবশিষ্ট 
থাকিবে না তখন আল্লাহ্‌ তা'আলা তিনবার বলিবেন ঃ আজ রাজত্‌ কাহার ? অত:পর 
আল্লাহ্‌ তাআলা নিজে জবাবে বলিবেন ঃ পরাক্রমশালী এক আল্লাহরই । অর্থৎ সেই 
সত্তা যিনি একক, তিনি সকল কিছুর উপর পরাক্রমশালী এবং তাহার কর্তৃত্‌ সর্বত্র। 

ইব্‌ন আবূ হাতিম (রে) ....ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, 
কিয়ামত সংঘটিত হওয়ার প্রাক্কালে একজন ঘোষক বলিবেন, হে লোক সকল! 
কিয়ামত সমুপস্থিত হইয়াছে । তখন জীবিত এবং মৃতরা সকলে উহা শুনিতে পাইবে । 

ইব্‌ন আব্বাস (রা) আরো বলেন ঃ এ দিন আল্লাহ্‌ তা'আলা পৃথিবীর আকাশে 
অবতরণ করিবেন এবং বলিবেন, আজ কর্তৃত্‌ কাহার ? এক পরাক্রমশালী আল্লাহরই । 
পরের আয়াতে বলা হইয়াছে যে, 
৯ ০১৮520191519171555 ৬4 ০১০০৪ এ৭ ৯5০ 

অর্থাৎ আজ প্রত্যেককে তাহার কৃতকর্মের ফল দেওয়া হইবে । আজ কাহারও প্রতি 
যুলুম করা হইবে না। আল্লাহ্‌ হিসাব গ্রহণে তৎপর । 

এই আয়াতে আল্লাহ্‌ তা“আলা সৃষ্টি সমূহের বিচারের সময় ন্যায়ের মানদণ্ডে বিচার 
নিষ্পত্তি করার অঙ্গীকার ব্যক্ত করিয়া বলেন, কাহারো উপর বিন্দু পরিমাণ অন্যায় করা 
হইবে না; বরং একেকটি পুণ্যের স্থানে দশটি পুণ্য গণনা করা হইবে এবং একটি 


Contents 


সূরা মু'মিন ৬৪৩ 


পাপকে একটিই হিসাব করা হইবে । তাই বলা হইয়াছে ৪ ১১+। 4&9 -আজ কাহারো 
প্রতি যুলুম করা হইবে না। 

সহীহ মুসলিমের মধ্যে আবূ যর (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) 
আল্লাহ্‌র বক্তব্য নকল করিয়া বলিয়াছেন যে, আল্লাহ্‌ তা'আলা বলেন, “হে আমার 
বান্দারা! আমি আমার প্রতি যুলুম করা হারাম করিয়া নিয়াছি এবং কাহারো প্রতি যুলুম 
করা তোমাদিগের জন্যও হারাম করিয়া দিয়াছি। অতএব তোমরা যুনুম করিও না ।” 

হাদীসটির শেষাংশে উল্লেখিত হইয়াছে যে, আল্লাহ্‌ তা'আলা বলেন, হে আমার 
বান্দারা! এই তোমাদিগের আমলনামা; যাহা আমি সংরক্ষণ করিয়া রাখিয়াছি এবং 
ইহার যথাযথ বদলা আমি তোমাদিগকে প্রদান করিব। যে উত্তম বিনিময় প্রাপ্ত হইবে 
সে যেন আল্লাহর প্রশংসা করে এবং যে ইহার বিপরীত মন্দ বিনিময় পাইবে সে যেন 
নিজেকে নিজে ভ€সনা করিতে থাকে । 

৯৯ ৮১১০৭ 401 ০| আল্লাহ্‌ হিসাব গ্রহণে ত্রিৎ ও তৎপর। অর্থাৎ সমস্ত 
মাখলুকের হিসাব গ্রহণ করা তাহার নিকট একটি লোকের হিসাব গ্রহণ করার সময়ের 
ব্যাপার মাত্র । 

যেমন অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ঃ ০১6৪ ২1৫5৮ WKS 
৪৯৯৮ অর্থাৎ তৌমাদিগের সকলকে সৃষ্টি করা এবং তোমাদিগের সকলকে মৃত্যুর পর 
জীবিত করা আমার নিকট একটি লোককে সৃষ্টি করা এবং পুনঃজীবিত করার সময়ের 
ব্যাপার মাত্র। 

আরো বলিয়াছেন £ 2০10 ৮8 10%1 ($০| £ আমার আদেশ তো 
একটি কথায় নিষ্পন্ন, চক্ষুর পলকের মত । 


১৫৯১১৯৩৫০৫৫ ৮%8 5 3, SNUG রত 
4৫82 HRT 

DU EE LG 9%591202৫ 0০) 
04553 45 ৫৮2৩৫ 02058459205 (০) 
6 Ignis % 20161548 


Contents 


৬৪৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


১৮. উহাদিগকে সতর্ক করিয়া দাও আসন্ন দিন সম্পর্কে, যখন দুঃখে-কষ্টে 
উহাদিগের প্রাণ কণ্ঠাগত হইবে । যালিমদিগের জন্য কোন অন্তরঙ্গ বন্ধু নাই, যাহার 
সুপারিশ গ্রাহ্য হইবে, এমন.কোন সুপারিশকারীও নাই । 

১৯, নিন বাগরানূহাহ ও আজে যাহ! নার আছে ছে বরকে বেন 
অবহিত । 

২০. আল্লাহ্‌ বিচার করেন সঠিকভাবে; আল্লাহ্র পরিবর্তে উহারা যাহাদিগকে 
ডাকে তাহারা বিচার করিতে অক্ষম । আল্লাহ্‌ সর্বশ্রোতা, সর্বন্রষ্টা | ' 

তাফসীর ৪ 42১১ কিয়ামত দিবসের একটি নাম। কিয়ামত দিবসকে £$)। বলা 
হয় উহা অত্যাসন্ন বলিয়া ভাই। যথা আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন £ 

Lali lll os he Uf =f -88)5 ০5$)। অর্থাৎ আসন্ন দিনটি অত্যাসন্ন, 
যাহা প্রকাশিত করার অধিকার আল্লাহ্‌ ব্যতীত অন্য কাহারো নাই। 

লা ত আয যায়ো বলয়া? 

aif 55015 25111 2 ১১৪ অর্থাৎ কিয়ামত নিকটতর হইয়াছে এবং চন্দ্র 
খণ্ডিত বিখণ্ডিত হইয়া গিয়াছে। ? 

অন্যত্র আরো বলিয়াছেন £ 

৫:৮৯ ০৮1] ৮৮৪৪ অর্থাৎ মানুষের হিসাবের সময় নিকটে আসিয়া 
পৌছিয়াছে | 

আরো বলিয়াছেন 

laid ll ১০] 51 অর্থাৎ আল্লাহ্‌র হুকুম আসিয়াছে, তোমরা এই 
ব্যাপারে তড়িঘড়ি করিও না। 

আরো বলিয়াছেন ঃ 

(৪১৪৫ ১২৭ ২১৯৩ ০০০7০881299 (15 অর্থাৎ যখন উহা নিকটে দেখিবে 
তখন কাফিরদিগের চেহারা কৃষ্ণবর্ণ হইয়া যাইবে । 

অত:পর আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 

Bl alii ed all 31 অর্থাৎ যখন দুঃখে-কষ্টে উহাদিগের প্রাণ 
কণ্ঠাগত হইবে। 

কাতাদাহ (র) বলেন, ভয়ে সকলের প্রাণ কণ্ঠাগত হইবে । অত:পর সেখান হইতে 
বাহিরও হইবে না, যথাস্থানে ফিরিয়াও যাইবে না। ইকরিমা ও সুদ্দী (র)ও এইরূপ 
ব্যাখ্যা করিয়াছেন । 


Contents 


সূরা মু'মিন ৬৪৫ 


০৮৫-এর অর্থ তাহারা নিশ্চুপ থাকিবে। সেদিন আল্লাহ্র অনুমতি ব্যতীত কেহ 
কোন কথা বলিতে পারিবে না। যেমন অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ঃ 


(90018১৮9151 0৩ ১০41 ৮45 ০4400801550 
অর্থাৎ সেইদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দীড়াইবে* দয়াময় যাহাকে 
অনুমতি দিবেন সে ব্যতীত অন্যেরা কথা বলিবে না এবং সে যথার্থ বলিবে। 
ইব্‌ন জুরাইজ (র) বলেন, ১১০৮ অর্থ ১৫. অর্থাৎ উহারা কাদিতে থাকিবে! 
১0৮5 £ (০8 33 ies ০০ ০০140, সীমা লংঘনকারীদিগের জন্য কোন 
অন্তরঙ্গ বন্ধু নাই: যাহার সুপারিশ গ্রাহ্য হইবে, এমন কোন সুপারিশকারীও নাই: 
অর্থাৎ যাহারা শিরক করার মাধ্যমে স্বীয় নফ্‌সের উপর যুলুম করে তাহাদিগের জন্য 
কোন বন্ধু থাকিবে না এবং থাকিবে না সুপারিশ করারও কেহ । উপরন্তু কল্যাণের সকল 
পথ তাহাদিগের জন্য বন্ধ থাকিবে । পরবর্তী আয়াতে বলা হইয়াছে 8 


203 


gia iL ১৯ ২১৮৯ ১1 অর্থাৎ সকল বিষয় সম্বন্ধে তিনি সম্যক 
অবগত । উচ্চ-তুচ্ছ, ছোট-বড় ও সৃক্ষ,-স্থল সকল বিষয়ে তাহার জ্ঞান রহিয়াছে 
যাহাতে মানুষ আল্লাহকে যথার্থ ভয় করে, সম্মান ও সলজ্জতায় তাহাকে স্বরণ করে: 
কেননা আল্লাহ্‌ তাআলা চক্ষুর অপব্যবহার সম্বন্ধে অবহিত রহিয়াছেন। যদি কেহ 
দৃশ্যত: চক্ষুর আমানত রক্ষার ভান দেখায় তবে তাহাও আল্লাহ্‌র দৃষ্টিতে ধরা পড়িয়া 
যায়। মোট কথা, আল্লাহ্র নিকট কোন গোপন গোপন থাকে না? হৃদয়ের গন্ভারে যে 
ভাবের জন্ম হয় এবং মনের মধ্যে যে কথা অতি গোপনে সৃষ্টি হয় সে সঘর্ধেও আল্লাহ্‌ 
সম্যক অবগত রহিয়াছেন। 

ইব্‌ন আব্বাস (রা) আলাচ্য আয়াত সম্বন্ধে বলেন, এই আয়াতের ব্যাখ্যায় এ 
ব্যক্তির উদাহরণ দেওয়া যায় যে, কোন ব্যক্তি কোন ঘরে প্রবেশ করিল এবং তথায় 
দেখিল এক সুন্দরী মহিলা অথবা ঘরে উপবিষ্ট লোকদের সম্মুখ দিয়া এক সুন্দরী মহিলা 
যাইতেছে। লোকজন অন্যমনঙ্ক হইলে সে এ মহিলাকে এক পলক দেখিয়া নেয়, আর 
কেহ দেখিতেছে মনে করিলে দৃষ্টি অন্যত্র সরাইয়া নেয়। লোকটি এইভাবে চোখের 
অপব্যবহার করিয়া মহিলাকে দেখিতে থাকে । আর সুযোগের অপেক্ষায় মহিলার গোপন 
অঙ্গ দেখিয়া লইবার যে আকাংখা তাহার মনে রহিয়াছে এই সপ্বন্ধেও আল্লাহ্‌র ইলম 
রহিয়াছে । ইবন আবূ হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। 

যাহ্হাক (র) বলেন, 529 {£55 -এর মর্মার্থ হইল অন্যায়ভাবে চোখে ইশারা 


করা ও না দেখা বিষয়কে দেখিয়াছে বলিয়া বলা এবং দেখা জিনিসকে দেখে নাই 
বলিয়া বিবৃতি প্রদান করা । 


Contents 


৬৪৬ তাফসীরে ইবৃন কাছীর 


ইব্‌ন আব্বাস (রা) বলেন, দৃষ্টি নিক্ষেপকারী কোন্‌ উদ্দেশ্য দৃষ্টি নিক্ষেপ করে 
__এই দৃষ্টির পিছনে তাহার মনে কি ভাব,রহিয়াছে, তাহা সম্বন্ধেও আল্লাহ্‌ সম্যক 
অবহিত । মুজাহিদ ও কাতাদাহ রে)ও এইরূপ মর্মীর্থ ব্যক্ত করিয়াছেন। 

ইব্‌ন আব্বাস (রা) 4৮,০11 * ৪১15) এই আয়াতাংশের ব্যাখ্যায় বলেন যে, দৃষ্টি 
ETE SOO PUTT TEATS হারার এই 
সম্বন্ধেও আল্লাহ্র জ্ঞান রহিয়াছে। 

সুদ্দী (র) বলেন, "১১০০! ৯১5. -এর অর্থ হইল, অন্তরে যে ওয়াসওয়াসা 
রহিয়াছে সে ব্যাপারে তাহার যথার্থ জ্ঞান রহিয়াছে । 

ইহার পর বলা হইয়াছে ঃ 3৯1) ৮১5৪: 2 অর্থাৎ আল্লাহ্‌ ইনসাফের সহিত 
সঠিকভাবে বিচার করেন । 

আ'মাশ সায়ীদ ইব্ন জুবাইর রে)-এর মাধ্যমে ইবৃন আব্বাস রো) হইতে বর্ণনা 
করেন যে, 310; ৮4১৪: 2 এই আয়াতাংশে বলা হইয়াছে যে, আল্লাহ্‌ তা'আলা 
পণ্যের জন্য উত্তম পুরষ্কার এবং পাপের জন্য নিকৃষ্ট প্রতিফল প্রদান করিতে সক্ষম। 

ইবন আব্বাস (রা) ০ ৬৯ 28 ৫ ৩! এই আয়াতের ব্যাখ্যা ৫১২ 
sa alr TL les eal (০3১41 এই আয়াত দ্বারা 
করিয়াছেন। অর্থাৎ তিনি পাপকারীদিগকে তাহাদিণের পাপের শাস্তি এবং 
পুণ্যকারীদিগকে তাহাদিগের পুণ্যের প্রতিদান প্রদান করিবেন। 


২৩৭ ১০ ০১553 ১-:১49 উহারা আল্লাহ্‌র পরিবের্ত যাহাদিগকে ডাকে । অর্থাৎ 
ভূত-প্রেত, মূর্তি-প্রতিমা ও আল্লাহ্‌র সহযোগী শক্তি নির্দিষ্ট করিয়া যাহাদিগকে ভাকে। . 


908 85555 আরা তাহার কোন ছিনিসের যাদিক এবং কাহারো বিচার 
করিতেও সক্ষম নয়। 


১০] ০৮০ 9৯400 ৩। আল্লাহ্‌ সর্বশ্রোতা ও সর্বদরষ্টা ৷ অর্থাৎ আল্লাহ্‌ স্বীয় 
সৃষ্টিকুর্লের কথা শুনিতে পান। তাহাদিগের সকল কর্মকাণ্ড দেখিতে পান। তিনি যাহাকে 
ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন এবং যাহাকে ইচ্ছা গুমরাহ করেন । এই ব্যাপারে তিনি. 
যথার্থভাবে ইনসাফ অবলম্বন করিয়া থাকেন । 

৫0 ৩0643028996 48328 (১) 
LANL CHE 282 7 (52158741555 


Pe 9 AL চি পা তে 


“0G Ss MESA ০৮ ৩2 এ, 2) 1 (৩ 


Contents 
সূরা মু'মিন | ৬৪৭ 


লগ ৬৯৬ ৪৮ 


EL HEL CAV OLS PIS EER BJS (YY) 


২১. ইহারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? করিলে দেখিত-_ ইহাদিগের 
পূর্ববর্তীদিগের পরিণাম কী হইয়াছিল । পৃথিবীতে উহারা ছিল ইহাদিগের অপেক্ষা 
শক্তিতে এবং কীর্তিতে প্রবলতর । অত:পর আল্লাহ্‌ উহাদিগকে শাস্তি দিয়াছিলেন 
উহাদিগের অপরাধের জন্য এবং আল্লাহ্র শাস্তি হইতে উহাদিগকে রক্ষা করিবার 
কেহ ছিল না। 

২২. ইহা এই জন্য যে, উহাদিগের নিকট উহাদিগের রাসূলগণ নিদর্শনসহ 
আসিলে উহারা তাহাদিগকে প্রত্যাখ্যান করিয়াছিল । ফলে, আল্লাহ্‌ উহাদিগকে 
শাস্তি দিলেন । তিনি তো শক্তিশালী, শাস্তিদানে কঠোর । 

তাফসীর $£ আল্লাহ্‌ তা'আলা বলেন, 1$১:-..: 11 অর্থাৎ হে মুহাম্মদ! তোমার 
রিসালাতকে যাহারা অস্বীকার করে তাহারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? 

১1:58 ১০ 49331 825৮5 908 25341395১25 ১5৪ ৬১ অর্থাৎ করিলে 
দেখিত, পূর্ববর্তী নবীগণকে যাহারা অস্বীকার করিয়াছে তাহাদিগের পরিণাম কি 
হইয়াছিল। অথচ তাহারা তোমাদিগের অপেক্ষা অধিকতর শক্তিশালী ও সামর্থবান 
ছিল। . 

52১91 :,5 15,5 অৰ্থাৎ যাহাদিগের ঘর-বাড়ী ও আলীশান সৌধগুলির কারুকাজ 
ও ভগ্নাংশ আজও অবশিষ্ট রহিয়াছে। 

যেমন অন্যত্র আল্লাহ্‌ তা“আলা বলিয়াছেন ঃ 

SLCHI ALS i 
অন্যত্র বলিয়াছেন $ 

(২১৯০ ৮০০০৪৫৮২০৯৩ ০০০৯ [?)819 অর্থাৎ তাহাদিগের কীর্তি ছিল স্মরণীয় 

বং তাহারা বয়সে ছিল দীর্ঘজীবি। কিন্তু পাপ ও রিসালাত অস্বীকার করার দরুন 
তাহাদিগকে কঠিন শান্তি দেওয়া হইয়াছিল 

3০০ ln: ০০144 549 অৰ্থাৎ উহাদিগের উপর উহাদিগের কুফরী ও পাপের 
দরুন যখন আযাব আপতিত হইয়াছিল তখন উহারা না পারিয়াছে এ শাস্তি হটাইয়া 
দিতে এবং না পারিয়াছে শাস্তির মুকাবিলা করিতে । আর না পারিয়াছে উহারা এ শাস্তি 
হইতে পরিত্রাণ পাইবার কোন পন্থা আবিষ্কার করিতে । 


Contents 


৬৪৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


অত:পর বলেন ৪ ০৮১1 +₹1- 76253 5০5৮4 444 45 অর্থাৎ ইহা 
এইজন্য যে, উহাদিগের নিকট উহাদিগের রাসূলগণ প্রকাশ্য দলীল, অকাট্য প্রমাণ ও 
নিদর্শনসহ আসিয়াছিলেন। 

2১১৫১ অর্থাৎ কিন্তু উহারা সমূহ দলীল ও ও নিদর্শনকে অস্বীকার করিয়াছিল । 

| ১১3 ফলে উহাদিগকে আল্লাহ্‌ তা“আলা ধ্বংস করিয়াছিলেন এবং অবশিষ্ট 
ও পরবর্তীকালের কাফিরদিগের জন্য উহাদিগকে শিক্ষার বিষয় স্বরূপ স্মরণীয় করিয়া 
রাখিলেন। 

২:০৭) 5০৮ ৫৯৪ | অর্থাৎ তিনি শক্তিশালী এবং শাস্তিদানে কঠোর । 

২০০। ০:৯৬ ৬৯১ অর্থাৎ তিনি মর্মবিদারক ও কঠিন শাস্তিদানে সক্ষম । 


Onell Gla CUI (YY) 
চি কি 628 ০৭৬০ ৫2৪৬৮ (৫) 
BE DRS ৫1 ৮6১৮১৯৩৮6৩৫ (০) 
4508 (0৩৫6১৮82496 
৫0/4/74450505508 ৮৪ 
এ 09135 Of ss ১০০৫৩ 
৩৪ 5288565056504550)44688 0) 
ola 2% 

২৩. আমি আমার নিদর্শন ও স্পষ্ট প্রমাণসহ মুসাকে প্রেরণ করিয়াছিলাম, 


২৪. ফিরাউন, হামান ও কারূনের নিকট, কিন্তু উহারা বলিয়াছিল, এতো এক 
জাদুকর, চরম মিথ্যাবাদী | 


ও 


Contents 


সূরা মু'মিন ৬৪৯ 


২৫. অত:পর মুসা আমার নিকট হইতে সত্য লইয়া উহাদিগের নিকট 
উপস্থিত হইলে উহারা বলিল, মূসার সহিত যাহারা ঈমান আনিয়াছে তাহাদিগের 
পুত্র সম্তানদিগকে হত্যা কর এবং তাহাদিগের নারীদিগকে জীবিত রাখ । কিন্তু 
কাফিরদিগের ষড়যন্ত্র ব্যর্থ হইবেই। 

২৬. ফিরাউন বলিল, আমাকে অনুমতি দাও আমি মুসাকে হত্যা করি এবং সে 
তাহার প্রতিপালকের শরণাপন্ন হউক । আমি আশংকা করি যে, সে তোমাদিগের 
দ্বীনের পরিবর্তন সাধন করিবে অথবা সে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিবে । 

২৭. মুসা বলিল, যাহারা বিচার দিবসে বিশ্বাস করে না সেই সকল উদ্ধত 
ব্যক্তি হইতে আমি আমার ও তোমাদিগের প্রতিপালকের শরণাপন্ন হইয়াছি। 

'তাফসীর ঃ রাসূলুল্লাহ্‌ (সা)-কে কাফিরদিগের অস্বীকৃতি জ্ঞাপন ও মিথ্যার প্রকোপে 
আল্লাহ্‌ তা'আলা তাহাকে সান্ত্বনা দিয়া বলেন, ইহকাল ও পরকালের বিজয় ও সুফল 
তোমাদিগের অনুকূলেই রহিয়াছে যেমন ছিল মুসা ইব্‌ন ইমরানের অনুকূলে । কেননা 
তাহাকে অকাট্য প্রমাণ ও স্পষ্ট নিদর্শনসহ প্রেরণ করা হইয়াছিল । 

তাই বলা হইয়াছে ৪ ০১০ (53৮58, আমি আমার নিদর্শন ও স্পষ্ট 
প্রমাণসহ (প্রেরণ করিয়াছিলাম)। ২.1. অর্থ প্রমাণ ও নিদৰ্শন । 


৬১১5৪ 4! অৰ্থাৎ ফিরাউনের নিকট যিনি কিবৃতীদিগের বাদশাহ এবং মিশরের 
অধিপতি ছিলেন । 5১2, এবং হামানের নিকট, যিনি ফিরাউনের সরকারের প্রধানমন্ত্রী 
ছিলেন। 24) এবং কারূনের নিকট, যিনি তৎকালে পৃথিবীর সেরা ধনবান ব্যক্তি 
ছিলেন। 

ভি ৯1: 12115$ উহারা বলিয়াছিল, এ তো এক মিথ্যুক জাদুকর ৷ অর্থাৎ 
উহারা তীহাকে মিথ্যাবাদী, পাগল ও জাদুকর বলিয়া হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা 
করিয়াছিল এবং তাহার নিকট আল্লাহ্‌ যাহা অবতীর্ণ করিয়াছিলেন তাহা তাহারা স্পষ্ট 

যেমন অন্যত্র আল্লাহ্‌ তা“আলা বলিয়াছেন ঃ 
১7:১:১০ 4৯৫ স5414:5১74125 ১5৮১৮ লগ 15 4458 

orl মি ১ 0২৭0০ 
অর্থাৎ এইভাবে ইহার পূর্বেও যত রাসূল আগমন করিয়াছিল সকলকে ইহারা 


জাদুকর না হয় পাগল বলিয়াছিল। উহাদিগের এই ব্যাপারে একমত্য কোন 
পরীক্ষা-নিরীক্ষা রহিয়াছে? না বরং উহারা সকলে উদ্ধত প্রকৃতির লোক । 


ইবন কাছীর--৮২ (৯ম) 


Contents 


৬৫০ তাফসীরে ইব্ন কাছীর 


(2১১০ ১০ 3৯10 ৮৯ ৮৪ অত:পর মুসা আমার নিকট হইতে সত্য লইয়া 
সাধারণ্যে উপস্থিত হইলে অর্থাৎ আল্লাহ্‌ তাহার নিকট যে সকল অকাট্য প্রমাণ ও 
নিদর্শন অবতীর্ণ করিয়াছিলেন তাহা লইয়া তিনি ফিরাউনের নিকট উপস্থিত হইলে__ 
১৮৮ ০০582 isl asic [১1551 1913 বলিল, মুসাসহ যাহারা 
ঈমান আনিয়াছে তাহাদিগের পুর সত্ানদিগকে হত্যা কর এবং তাহাদিগের নারীদিগকে 
জীবিত রাখ । 
নির্দেশ । ইহার পূর্বেও. একবার মুসা (আ) যাহাতে পৃথিবীতে আগমন করিতে না' পারে 
সেজন্য ছেলে-সন্তানদিগকে হত্যার হুকুম জারী করিয়াছিল । অথবা হত্যার পিছনে এই 
উদ্দেশ্যও থাকিতে পারে যে, যাহাতে বনী ইস্রাঈলের বংশবিস্তার না ঘটিতে পারে এবং 
যাহাতে তাহাদিগের জনবল বৃদ্ধি না পাইতে পারে । অথবা হয়ত এই উভয় উদ্দেশ্য 
হাসিল করার জন্য সে ছেলে-সন্তান হত্যার নির্দেশ প্রদান করিয়াছিল। অবশ্য দ্বিতীয় 
বারের উদ্দেশ্য ছিল, যাহাতে বনী ইস্রাঈলরা পরাজিত গোষ্ঠী হইয়া থাকে এবং যাহাতে 
তাহাদিগের জনবল বৃদ্ধি না পাইতে পারে । ফলে যেন তাহারা অধ:পতিত ও ছন্নছাড়া 
হইয়া ধ্বংসের গহীন গহ্বরে বিলুপ্ত হইয়া যায়। উপরন্তু বনী ইম্াঈলের যেন এই 
ধারণা জন্মে যে, আমাদিগের উপর এত মুসীবত ও প্রকোপ বর্ষণের কারণ মুসা । কিন্তু 
ফিরাউনের এই ষড়যন্ত্র ব্যর্থ হয়। বনী ইস্রাঈলরা তাহাকে বলিয়া দেয় যে, আপনার 
আগমনের পূর্বেও আমাদিগের উপর অত্যাচার চলিতেছিল এবং আপনি আগমন করার 
পরও আমাদিগের উপর সমানভাবে অত্যাচারের ধারা চলিয়া আসিতেছে! 

তাহারা বলিয়া দেয় $ 
ULE IG La ab Elle 

অর্থাৎ আমরা অত্যাচারিত হইয়াছি আপনি আগমন করার পূর্বেও এবং আপনি 
আগমন করার পরও আমরা অত্যাচারিত হইতেছি। জবাবে মূসা বলিলেন, তোমরা 
অস্থির হইও না; অতিনিকট ভবিষ্যতে আল্লাহ্‌ তোমাদিগের শক্রদিগকে ধ্বংস করিয়া 
দিবেন এবং পৃথিবীতে তোমাদিগকে তিনি তাহার খেলাফাতের দায়িত্‌ প্রদান করিবেন। 
অত:পর তিনি পর্যবেক্ষণ করিবেন যে, তোমরা কি ধরনের আমল কর। 

কাতাদাহ রে) বলেন, ফিরাউনের এই নির্দেশ ছিল দ্বিতীয় দফার নির্দেশ । 

ইহার পর বলিয়াছেন ৪,১১৯ ৪ ঠ| ০১১৪/৫1| ১৫ 15 কিন্তু সত্য 
: প্রত্যাখ্যানকারীদিগের ষড়যন্ত্র ব্যর্থ হইবেই। 


Contents 


সূরা মু’মিন ৬৫১ 


অর্থাৎ বনী ইত্রাইল যাহাতে জনশক্তিহীন হইয়া পড়ে যাহাতে ভবিষ্যতে বনী 
ইস্রাইল তাহার জন্য কোন হুমকির কারণ হইয়া না দাড়ায় সেই ষড়যন্ত্র সে করিয়াছিল। 
বস্তুত তাহা ছিল অবাস্তব ও অমূলক একটি প্োগরাম। 

DEL ৮০4৪ ৪১১ ১৬০১৪ 0088 অর্থাৎ ফিরাউন বলিল, আমাকে 
অনুমতি দাও আমি মুসাকে হত্যা করি এবং সে তাহার প্রতিপালকের শরণাপন্ন হউক । 
ফিরাউন মূসা (আ)-কে হত্যা করার প্রতিজ্ঞা করিয়া। তাহার কওমের নিকট 
বলিয়াছিল, আমাকে অনুমতি দাও আমি মৃসাকে হত্যা করিব । 44) ৫১7) অর্থাৎ সে 
তাহার প্রতিপালকের শরণাপন্ন হউক তাহাতে আমার কোন আশংকা ও ভীতির কারণ 
নাই। ফিরাউনের এই কথাটি চরম ধৃষ্টতা ও গোড়ামীপূর্ণ। 

অত:পর ফিরাউন বলিয়াছিল ঃ ৮১৮৫৮50565৮ 05291 ৮8 ৮ 
১0.) ১০০1 অর্থাৎ কিন্তু আমার আশংকা হইল যে, তাহাকে যদি জীবিত রাখা হয় 
তবে সে তোমাদিগের ধর্ম পরিবর্তিত করিবে এবং তোমাদিগের সমাজ ব্যবস্থা ও 
বস্কৃতির আমূল পরিবর্তন করিয়া ফেলিবে। আর পৃথিবীতে সে এক বিপর্যয় সৃষ্টি 
করিবে । 

ফিরাউনের এই কথাকে কেন্দ্র করিয়া একটি প্রবাদ বাক্য প্রসিদ্ধ আছে যে, 
S54 ১৯০৯৪ অর্থাৎ ফিরাউনও উপদেশদাতা হইয়া দাড়াইয়াছে। উল্লেখ্য যে, 
অধিকাংশ আলিম আলোচ্য আয়াতাংশটি al 3 the bl I Ss Ya 
)05,£1। এইরূপে পাঠ করিয়াছেন । আর যেই পাঠ করিয়াছেন- oli pis Ie 
Lil 2531০4 ১৫:2 এইরূপে অন্য একদল আলিম পাঠ করিয়াছেন- i rb 
Sil ০২১১ এইরূপে । অর্থাৎ ৮৫৮ এর , -এর উপর পেশ দিয়া তাহারা পাঠ 
করিয়াছেন। 

পরবর্তী আয়াতে বলা হইয়াছে যে, /৫ ১০155৩5০০৯০ ৮ ৮০৬০০০৪ 
০:০1 29 ১০৯8 ১১৫5০ অর্থাৎ মুসা (আ)- -এর নিকট যখন ফিরাউনের এই কথা 
পৌঁছিল তখন তিনি বলিলেন, £409 ০4১৫ 5১০ ৬ আমি আমার ও তোমাদিগের 
প্রতিপালকের শরণাপন্ন হইয়াছি- ৮৫০ ৫ ১, সেই সকল ব্যক্তি হইতে যাহারা 
উদ্ধত। আর যাহারা সত্যকে তাচ্ছিল্য ভরিয়া উপেক্ষা করে। ২. ১1 ১৫৫ 
যাহারা বিচার দিবসে বিশ্বাস করে না। 
আবু মুসা (র) হইতে এক হাদীসে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) কোন , 
কওমের ব্যাপারে আশংকাবোধ করিলে এই দু'আটি তিনি পাঠ করিতেন যে, 


০ জী 2৬ 2৩ $০ "০ aE 0 2০ 4৫ 515 5 এ 
-১:২১৬৯) ৪4 ০৬৯৩১৩০০42৯ Ul pl 


Contents 


৬৫২ তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থাৎ হে আল্লাহ্‌! আমরা তোমার নিকট উহাদিগের অকল্যাণ হইতে পানাহ 
সি তোমাকে অবতীর্ণ করিতে । 


রঃ Gg ৫ 
25121 (৮৫৫ 052$0) ০% | ত 5 Abs 45 05 (YA) 
Gs el ERA 803 ০৯৪ ও 42 ৫5৩61 


8০469৮4৮456 cs 
0 SNS Boh SEES iy Ys 
0 5০2৬1 07৮৮ EL) নিতে 
০৮68) 0645806676৩2%) ১৮4 We 
0 EN Tae ILL ন 


২৮. ফিরাউন বংশের এক ব্যক্তি যে মু'মিন ছিল এবং নিজ ঈমান গোপন 
রাখিত, বলিল, তোমরা কি এক ব্যক্তিকে এই জন্য হত্যা করিবে যে, সে বলে, 
আমার প্রতিপালক আল্লাহ্‌ । অথচ সে তোমাদিগের প্রতিপালকের নিকট হইতে 
সুস্পষ্ট প্রমাণসহ তোমাদিগের নিকট আসিয়াছে? সে মিথ্যাবাদী হইলে তাহার 
মিথ্যাবাদিতার জন্য সে দায়ী হইবে, আর যদি সে সত্যবাদী হয় সে তোমাদিগকে 
যে শাস্তির কথা বলে তাহার কিছু তো তোমাদিগের উপর আপতিত হইবেই। 
আল্লাহ্‌ সীমালংঘনকারী ও মিথ্যাবাদীকে সৎপথে পরিচালিত করেন না। 

২৯. হে আমার সম্প্রদায়! আজ করতৃতৃ তোমাদিগের, দেশে তোমরাই প্রবল; 
কিন্তু আমাদিগের উপর আল্লাহ্‌র শাস্তি আসিয়া পড়িলে কে আমাদিগকে সাহায্য 
করিবে? ফিরাউন বলিল, আমি যাহা বুঝি আমি তোমাদিগকে তাহাই বলিতেছি। 
আমি তোমাদিগকে কেবল সৎপথই দেখাইয়া থাকি । 

তাফসীর ঃ প্রসিদ্ধ অভিমত মতে এই লোকটি মু'মিন ছিল এবং আলে ফিরাউনের 
কিবৃতী বংশের লোক ছিল! | 
_ সুদ্দী (র) বলেন, এই লোকটি ছিল ফিরাউনের চাচাতো ভাই । আরো বলা হইয়াছে 
যে, এই লোকটি হযরত মুসা (আ)-এর সহিত নাজাত পাইয়াছিল। 

ইব্‌ন জারীরও এই মত পছন্দ করিয়াছেন । উপরন্তু তাহারা বলে যে, এই লোকটি 
ইস্্রাইলী ছিল। তাহাদিগের বিরোধীতা করিয়া তিনি যুক্তি প্রদর্শন করিয়াছেন যে, যদি 


Contents 


সূরা মু'মিন . ৬৫৩ 


সে ইস্রাইলী হইত তাহা হইলে ফিরাউন ধৈর্যের সহিত তাহার কথাগুলি শ্রবণ করিত না 
তব ক গা কা হও কর বর থাকত গাব কহ 
তাহাকে ভীষণ শাস্তি প্রদান করিত । 

ইব্‌ন জারীর ইব্ন আব্বাস (রা) হইতে বলেন যে, আলে ফিরাউনের মধ্য হইতে 
এ লোকটি ফিরাউনের স্ত্রী এবং যে ব্যক্তি আসিয়া মূসা (আ)-কে এই সং 
পৌঁছাইয়াছিল যে, উর্ধতন মহলে আপনাকে হত্যা করার জন্য স্থির সিদ্ধান্ত নেওয়া 
হইয়াছে সেই ব্যক্তি ব্যতীত চতুর্থ কোন ব্যক্তি ঈমান গ্রহণ করিয়াছিল না। ইব্‌ন আবু 
হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। ' 

উল্লেখ্য যে, এই লোকটি তাহার কিব্তী কওমের অন্যান্যদিগের হইতে নিজের 
ঈমান গ্রহণকে গোপন করিয়া রাখিয়াছিল। কিন্তু যে দিন ফিরাউন বলিল, আমাকে 
অনুমতি দাও আমি মুসাকে হত্যা করিব, সেদিন লোকটি তাহার ঈমান প্রকাশ করিয়া 
মুসা আ)-কে হত্যা করা হইতে ফিরাউনকে বিরত থাকার পরামর্শ দিয়াছিল। 

আর উত্তম জিহাদ হইল অত্যাচারী বাদশাহর নিকট সত্য কথা স্পষ্টভাষায় তুলিয়া 
ধরা,- ইহা হাদীসের মধ্যে বর্ণিত হইয়াছে। 

উল্লেখ্য যে, এ সময় ফিরাউনের নিকট এই কথা বলার চেয়ে বড় কথা আর কী 
হইতে পারে যে, 111 50 0585 91 920 09158 তোমরা কি এক ব্যক্তিকে এই 

জন্য হত্যা করিবে যে, সে বলে, আমার প্রতিপালক আল্লাহ্‌! ইমাম বুখারী (র) সহীহ্‌ 
গ্রন্থে বলেন, আলী ইবন আব্দুল্লাহ (র) ওরওয়া ইব্‌ন যুবইর (র) হইতে বর্ণিত । তিনি 
বলেন, আব্দুল্লাহ ইব্‌ন অমর ইব্‌ন আস (র)-কে জিজ্ঞাসা করিলাম যে, মুশরিকরা 
রাসূলুল্লাহ (সা)-কে সবচেয়ে বড় কষ্টটি কি দিয়াছিল? জবাবে তিনি বলেন, একদা 
রাসূলুল্লাহ সো) কাবা শরীফের পাশে দীড়াইয়া সালাত আদায় করিতেছিলেন । এমন 
সময় ওকবা ইব্‌ন আবূ মুআইত আসিয়া রাসূলুল্লাহ (সা)-এর উপর আক্রমণ করে এবং 
সে তাহার চাদর দ্বারা রাসূলুল্লাহ (সা)-এর গলায় ফাস দিয়া পূর্ণ শক্তিতে টানিতে 
থাকে । যাহার ফলে হুজুর (সা)-এর গলা সংকুচিত হইয়া শ্বাসরদ্ধ হইয়া যাওয়ার 
উপক্রম হইয়াছিল। এমন সময় হযরত আবূ বকর (রা) আসিয়া পড়েন এবং রাসূলুল্লাহ 
(সা)-কে তাহার আক্রমণ হইতে উদ্ধার করিয়া গলার ফাঁস ছাড়াইয়া দেন। অত:পর 
হযরত আবূ বকর (রা) তাহাকে লক্ষ্য করিয়া বলেন £ 


2১১০৪7১5১88 CL WE BSE BE 
অর্থাৎ তোমরা কি এক ব্যক্তিকে এই জন্য হত্যা করিবে যে, সে বলে, আমার 
প্রতিপালক আল্লাহ্‌ । যদিও সে তোমাদিগের প্রতিপালকের নিকট হইতে সুস্পষ্ট 
প্রমাণসহ তোমাদিগের নিকট আসিয়াছে? 


Contents 


৬৫৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


আওযায়ী (র)-এর হাদীসে একমাত্র ইমাম বুখারী (রে) ইহা বর্ণনা করিয়াছেন। 
মুহাম্মদ ইবৃন ইসহাক (র) ইবরাহীম ও তাহার পিতা সুত্রে অনুরূপ বর্ণনা করিয়াছেন 
ইবন আবূ হাতিম বলেন, হারুন ইব্‌ন ইসহাক হামদান (র).... হইতে বর্ণিত। জনৈক 
ব্যক্তি আমর ইব্‌ন “আস রে)-কে জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ (সা)- কুরাইশদিগের পক্ষ 
হইতে কোন্‌ ঘটনায় সর্বাপেক্ষা বেশী কষ্ট পাইয়াছিলেন? জবাবে আমর ইব্‌ন 'আস রে) 
বলেন যে, একদা রাসূলুল্লাহ সো) কুরাইশদিগের একটি মজমার নিকট দিয়া 
যাইতেছিলেন। তখন তাহারা রাসূলুল্লাহ (সা)-কে উদ্দেশ্য করিয়া বলে, তুমি না 
আমাদিগের বাপ-দাদাদিগের পুজ্য দেবতাদিগকে পূজা করা হইতে আমাদিগের 
লোকজনকে নিষেধ করিতেছে? রাসূলুল্লাহ (সা) বলেন, হ্যা, আমি (লোকদিগকে 
দেবতা পূজা করা হইতে বারণ করিয়া থাকি)। তিনি এই কথা বলিলে মজমার সকল 
লোক আসিয়া রাসূলুল্লাহ (সা)-এর উপর আক্রমণ করেন এবং তাহার পরিধেয় বস্তু 
ধরিয়া তাহাকে টানিতে থাকে। হযরত আবূ বকর (র) রাসুলুল্লাহ (সা)-এর এই অবস্থা 
দেখিতে পাইয়া উহাদিগের হাত হইতে রাসূলুল্লাহ (সা)-কে মুক্ত করেন এবং তিনি 
অশ্রু বিগলিত অত্যন্ত দুঃখ ও ক্ষোভে চিৎকার করিয়া উহাদিগকে বলিতে থাকেন ৪ 
7০১০০৫০78৮৯ ১৪640 ৮9 05850110015 অর্থাৎ হে আমার 
কওম! তোমরা কি এই লোকটিকে হত্যা করিতে চাও, যে বলে, আমার প্রতিপালক 
আল্লাহ্‌ এবং সে তোমাদিগের নিকট তোমাদিগের প্রতিপালকের পক্ষ হইতে স্পষ্ট প্রমাণ 
লইয়া আসিয়াছে? আব্দাহ রে)-এর হাদীসে নাসায়ীও এইরূপ বর্ণনা করিয়াছেন । 

5১ ১5531 51৯ 5৪৪ অর্থাৎ লোকটিকে কি এই অপরাধে হত্যা করিবে 
যে, সে বলে, আল্লাহ্‌ আমার প্রতিপালক এবং সে যে সত্যসহ আবির্ভূত হইয়াছে তাহার 
সপক্ষে স্পষ্ট প্রমাণ পেশ করার পরও? 

অত:পর লোকটি তাহাকে উদ্দেশ্য করিয়া আরো বলে যে, 

Mi HOA nas 08054 30922344255 034 520 

অর্থাৎ যদি ধরিয়া নেওয়া হয় যে, সে যাহা বলিতেছে তাহা মিথ্যা, তবে তাহার 
মিথ্যাভাষণের জন্য সে-ই শাস্তির যোগ্য বলিয়া বিবেচিত হইবে । আল্লাহ্‌ তা'আলা 
ইহার জন্য তাহাকে দুনিয়া ও আখেরাতে শাস্তি প্রদান করিবেন । আর যদি সে সত্যবাদী 
হয় তাহার কথা যদি সত্য হয় এবং এই সত্যবাদীকে যদি কষ্ট দাও তবে নিশ্চিত 
তোমাদিগের উপর আল্লাহ্র আযাব আপতিত হইবে । আর সে আমাদিগকে আযাবেরই 
ভীতি প্রদর্শন করিতেছে । অতএব বিবেকমত তোমার উচিত হইবে তাহাকে তাহার 
কাজে স্বাধীনতা প্রদান করা। তাহাকে যাহারা বিশ্বাস করে করুক, তোমরা তাহার 
বিরোধীতা না করা । তুমি কেন অযথা তাহার প্রতিপক্ষ হইয়া দাড়াইবে? উল্লেখ্য যে, 


Contents 


সূরা মুমিন ৬৫৫ 


মূসা (আ) ও ফিরাউন ও তাহার কওমের লোকদিগের পক্ষ হইতে এমনই একটি 
প্রতিশ্রুতি কামনা করিতেছিলেন। ্‌ 

যেমন যথা অন্যত্র বলা হইয়াছে যে, 
4111 5500 0521 EID AU SA A (25551 

%১- ১০১০৮: 14111 42 915595 রি ELE 

-০১1:০5 এ] (৮৬71 ১৩-০১৮৯৪ ol MI 22 ০১০ 

অর্থাৎ ইহার পূর্বে আমি কওমে ফিরাউনকে পরীক্ষা করিয়াছি এবং তাহাদিগের 
নিকট সম্মানিত রাসূল প্রেরণ করিয়াছি। সে বান্দাদিগকে আমার ইবাদাত করার প্রতি 
তোমরা আল্লাহ্‌ হইতে বিদ্রোহ করিও না, আমি তোমাদিগের নিকট স্পষ্ট প্রমাণসহ 
আসিয়াছি। তোমরা আমাকে পাথর নিক্ষেপ করিয়া হত্যা করার দুরভিসন্ধি করিলে 
তাহা হইতে আমি আমার ও তোমাদিগের প্রতিপালকের নিকট পানাহ প্রার্থনা করি। 
যদি তোমরা আমার প্রতি ঈমান গ্রহণ না কর তবে আমাকে আমার পথে চলার 
ব্যাপারে বাধার সৃষ্টি করিও না। 

অনুরূপভাবে রাসূলুল্লাহ্‌ (সা) ও কুরাইশদিগকে বলিয়াছিলেন যে, খোদার 
বান্দাদিগকে খোদার দিকে আহবান করার সুযোগ আমাকে দাও, আমাকে কষ্ট দেওয়া 
হইতে তোমরা বিরত থাক এবং আমার ও তোমাদিগের মধ্যে আত্মীয়তা সম্পর্কের 
প্রতি লক্ষ্য করিয়া হইলেও আমাকে তোমরা দুঃখ দিও না। 

যেমন এই ব্যাপারে আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন । ৯ 4০144 2 0৪ 
৬:১৪] 5 82০] অর্থাৎ বল, হে মুহাম্মদ! আমি তোমাদিগের নিকট কোন 
পারিশ্রমিক চাহিনা। কেবল এতটুকু তোমরা লক্ষ্য রাখ যে, আমি তোমাদিগের 
আতীয়। 

পা রা পা ৮ 2 2 
দেওয়া হইতে বিরত থাক। অতএব তোমরা আমাকে কষ্ট দিও না এবং আমাকে ও 
আমার নির্দেশনায় পরিচালিত লোকদিগকে চলার পথে বাধা প্রদান হইতে বিরত থাক। 
উল্লেখ্য যে, সোল্হে হুদাইবিয়া এই ধরনেরই একটি অনুরোধমাখা অংশীকার পত্র ছিল; 
যাহাকে স্পষ্ট বিজয় বলিয়া অভিহিত করা হইয়াছিল । 

অতএব আলোচ্য আয়াতটির শেষাংশে আন্মাহ্‌ তা'আলা বলিয়াছেন ঃ 210 51 
ভাটির ৪০৮০০ ৩৯ ১০ ৪49 আল্লাহ্‌ সীমালংঘনকারী ও মিথ্যাবাদীকে সৎপথে 
পরিচালিত করেন না। 


Contents 


৬৫৬ তাফসীরে ইবৃন কাছীর 


অর্থাৎ তোমাদিগের ধারণা মতে আল্লাহ্‌ তাআলা তাহাকে রাসূল হিসাবে প্রেরণ 
করেন নাই; সে মিথ্যাবাদী। যদি এই কথা সত্য হইত তাহা হইলে তাহার 
মিথ্যাবাদীতা তাহার কাজকর্মের মাধমে আমাদিগের নিকট ধরা পড়িয়া যাইত। সে যদি 
সীমা লংঘনকারী ও মিথ্যাবাদী হইত তাহা হইলে তাহার কথা ও কর্মের মধ্যে 
অসামঞ্জস্যতা ও স্ববিরোধীতা পরিলক্ষিত হইত । অথচ সে একজন তাহার কথার 
অনুরূপ কর্ম সম্পাদনকারী এবং নিজেন দাবীর উপর আপোষহীন ও অনড় অটল 

অত:পর সেই মু'মিন ব্যক্তি তাহার কওমকে সাবধানী বাক্য উচ্চারণ করিয়া বলেনঃ: 
০০২1 ০৪ ১১৯০৪ 52। এ111151185 হে আমার সম্প্রদায়! আজ তোমাদিগের 
দেশে তোমরাই প্রবল। 

অর্থাৎ আল্লাহ্‌ তোমাদিগকে এই দেশের বাদশাহী দান করিয়াছেন.। তোমাদিগের 
দেশে তোমাদিগের হুকুমই কার্ধকরী হইয়া থাকে। বহু সম্মান তিনি তোমাদিগকে 
দিয়াছেন। অতএব এতসব নিয়ামতের জন্য তোমরা আল্লাহ্‌র শুক্র কর এবং তাহার 
রাসূলকে সত্য বলিয়া বিশ্বাস কর। আর যদি তোমরা তাহার রাসূলকে নিথ্যাবাদী 
প্রতিপন্ন করার অপপ্রয়াসে ব্রতী হও তাহা হইলে আল্লাহ্‌র কঠিন শাস্তির জন্য অপেক্ষা 
কর। 

(202 all ১০ 1০1 955 অর্থাৎ আমাদিগের উপর যদি আল্লাহ্‌র 
শান্তি আসিয়া পড়ে তাহা হইলে কে তখন আমাদিগকে সাহায্য করিবে? এই সকল 
সৈন্য সামন্ত, জনশক্তি ও অর্থ-সম্পদ তখন কোন উপকারে আসিবে কি? 

১৬১ ৪ এই নেককার সত্যের পথিক বিচক্ষণ লোকটি যিনি ফিরাউনের চেয়ে 
বাদশাহীর জন্য অধিক উপযুক্ত তাহার উপরোক্ত উপদেশের প্রেক্ষিত জবাবে ফিরাউন 
বলিল, 4১1১ 31 ৫2১1৮ আমি যাহা বুঝি আমি তোমাদিগকে তাহাই বলিতেছি। 
অর্থাৎ সামার মন যাহা বলিতেছে এবং আমার বিবেকে যাহা উদ্গত হইতেছে, আমি 
তাহাই তোমাদিগের সামনে যাহির করিতেছি । অথচ ফিরাউন মুসা (আ)-এর 
সত্যবাদীতা সম্বন্ধে যথাযথ অবগত ছিল এবং তিনি যে সত্য রাসূল তাহা তাহার ভাল 
করিয়াই জানা ছিল । ফিরাউন নির্লজ্জ মিথ্যার আশ্রয় গ্রহণ করিয়াছিল । যেমন অন্যত্র 
বলা হইয়াছে ৪ 

১৪০: ০৯০3০০০৮০০। ৯০ 915১ 05:1 (০ ০-/2১81003 অৰ্থাৎ হযরত 
মূসা (আ) বলিয়াছিলেন, হে ফিরাউন! তুমি ভাল করিয়াই জান যে, এই সকল 
আশ্চর্যজনক জিনিস আকাশমন্ডলী ও পৃথিবীর প্রতিপালকের পক্ষ হইতে অবতীর্ণ 
হইয়াছে। 


Contents 


সূরা মুমিন ্‌ ৬৫৭ 
অন্যত্র আরো বলিয়াছেন, 


624 


les lk tii ($35$:5:40 0৮28 অৰ্থাৎ তাহারা কেবল ধারণা 
বশত যুলুম ও সীমা লংঘনপূর্বক তাহাকে অস্বীকার করিয়াছিল। 

49 (০ 51 (5591.5 অর্থাৎ ফিরাউন বলিয়াছিল,.আমি যাহা বুঝি তাই আমি 
তোমাদিগকে বলি। তাহার এই কথা ছিল মিথ্যা। এই কথা,বলিয়া সে আল্লাহ্‌ ও 
তাহার রাসূলের সত্যবাদীতা মিথ্যার প্রলেপে ঢাকার অপচেষ্টা করিয়াছে আর সে তাহার 
প্রজাদিগকে এই বলিয়া বিভ্রান্ত করার অপচেষ্টা করিয়াছে ।.উপরন্ত সে বলিয়াছিল £ 1২ 
১৩ 35 %1 42৮৮ আমি তোমদিগকে কেবল সৎপথই প্রদর্শন করাইয়া থাকি। 
অর্থাৎ আমি তোমাদিগকে কেবল হক, সত্য ও সৎপথ দেখাইয়া থাকি। এই কথাটিও 
ফিরাউন মিথ্যা বলিয়াছিল যাহাতে তাহার সম্প্রদায় তাহার অনুসরণ করে এবং যাহাতে 
তাহার প্রজা তাহার আয়ন্তের বাহিরে চলিয়া না যায়। 

যেমন এই প্রসংগে আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ৪ (১১০১৪ ১০ চিজ 
০১১ ১৮2৮৪ অর্থাৎ তাহারা ফিরাউনের নির্দেশের অনুসরণ করিল; কিন্তু ফিরাউন 
তাহাদিগকে কোন সৎপথ প্রদর্শন করিল না। ৰ 

অন্যত্র আরো বলিয়াছেন 8 ৪১১১ 4.৪ ৩১১৪ এ--১১ অর্থাৎ ফিরাউন তাহার 
কওমকে ভ্রান্তপথে পরিচালিত করিল এবংতাহাদিগকে কোন সৎপথে প্রদর্শন করিল না। 


পরিমল বসের মধ্যে আসিয়াছে যে,.“যে নেতা তাহার অনুসারীদিগকে ভ্রান্তপথে 

চ্রিবে সে মৃতু যর পরে বেহেশ্তের সুবাসও পাইবে না। অথচ বেহেশ্তের 
NL be বৎসর চলার দীর্ঘ পথ সমান দুর পর্যন্ত ছাড়াইয়া পড়ে।” আল্লাহ্‌ 
আমাদিগকে উহার সৌভাগ্য নছীব করুন। 


So Ves HAGEL 5)22) CATH OG; পা, ) ৰ 
টন 09 0015 258খু5$ 228 ০0080) 
০৯৩৮ 022 


EOLA CTE 185 (Y) 

55 pecs HOHE Tops LIE 24 Oo) 
তি Jw 5 2 

০4509 40৩৬ 2955 


ইবৃন কাছীর___৮৩ (৯ম) 


Contents 


৬৫৮ তাফসীরে ইবৃন কাছীর 


35 8৮450 58008089545449638 05) 


143 58 ৫ পচ FAIL AML Boss ION ৫, 
61] CRG US KH LEG 
bE Zsa 9 22টি 2৩29 


6৯505 52 05 2। 45 41-4০44 
A292 4 1 2 ৩) 1 ০৮৬ ৮5১৫ 
HIRES ০১০৫৪৪৫৪১৩৫ ৫21 0০) 
2 


Ll 


BSL ENA K NGI Le IMs CS 
০৫2 < 
Ff °°, 


৩০. মু’মিন ব্যক্তিটি বলিল, হে আমার সম্প্রদায়! আমি তোমাদিগের জন্য 
পূর্ববর্তী সম্পদায়সমূহের শাস্তির দিনের অনুরূপ দিনের আশংকা করি । 

৩১. যেমন খঘটিয়াছিল নূহ, আ‘দ, ছামূদ এবং তাহাদিগের পূর্ববর্তীদিগের 
ক্ষেত্রে । আল্লাহ্‌ তাহাদিগের প্রতি কোন যুলুম করিতে চাহেন না। 

৩২. হে আমার সম্প্রদায়! আমি তোমাদিগের জন্য আশংকা করি কিয়ামত 

. ৩৩. যেদিন তোমরা পশ্চাৎ ফিরিয়া পলায়ন করিতে চাহিবে । আল্লাহ্‌র শাস্তি 
হইতে তোমাদিগকে রক্ষা করিবার কে থাকিবে না। আল্লাহ্‌ যাহাকে পথ অই 
করেন তাহার জন্য কোন পথ প্রদর্শক নাই। 

৩৪. পূর্বেও তোমাদিগের নিকট ইউসুফ আসিয়াছিল স্পষ্ট নিদর্শনসহ + কিন্তু 
সে যাহা লইয়া আসিয়াছিল, তাহাতে তোমরা সন্দেহ পোষণ করিতে । পরিশেষে 
যখন ইউসুফের মৃত্যু হইল তখন তোমরা বলিয়াছিলে, তাহার পরে আল্লাহ্‌ আর 
কাহাকেও রাসূল করিয়া প্রেরণ করিবেন না। এইভাবে আল্লাহ্‌ বিভ্রান্ত করেন সীমা 
লংঘনকারী ও সংশয়বাদীগণকে-_ 

৩৫. যাহারা নিজদিগের নিকট কোন দলীল প্রমাণ না থাকিলেও আল্লাহ্‌র 
নিদর্শন সম্পর্কে বিতন্ডায় লিপ্ত হয়। তাহাদিগের এই কর্ম আল্লাহ এবং 
মু'মিনদিগের দৃষ্টিতে অতিশয় ঘৃণার্থ। এইভাবে আল্লাহ্‌ প্রত্যেক উদ্ধত ও স্বৈরাচারী 

ব্যক্তির হৃদয়কে মোহর করিয়া দেন। 


Contents 


সূরা মু'মিন . ৬৫৯ 


তাফসীর ঃ এখন আলে ফিরাউনের সেই মু'মিন নেককার ব্যক্তির বাকী কথা বিবৃত 
করিয়া আল্লাহ্‌ বলিতেছেন যে, সেই ব্যক্তি তাহার কওমকে দুনিয়া ও আখিরাতের 
আযাবের ভীতি প্রদর্শন করিয়া বলিয়াছিল £ 

lal ২১2৭, " €১- SUS ol ১১ ৪1অর্থাৎ পৃববর্তী যুগের লোকেরা 
তাহার্দিগের নবীগণকে অস্বীকার করিয়াছিল। ষণা কওমে নূহ, কওমে “আদ ও কওমে 
ছামুদের যাহারা তাহাদিগের নবীকে অস্বীকাম করিরাছিল, তাহাদিগের পরিণাম কি 
হইয়াছিল। কী ভয়ংকর আযাব তাহাদিগের উপর আপতিত হইয়াছিল। তখন তো এ 
আযাব হইতে তাহাদিগকে কেহ রক্ষা করিতে পারে নাই। কেহ তো উহার কাবিলা 
করার সাহসও পায় নাই। 

১011 151 ১5 41 0 আল্লাহ্‌ বান্দাদিগের প্রতি কোন যুলুম করিতে চাহেন 
না। অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে রাসূলকে অহ্বীকার ও মিথ্যা প্রতিপন্ন করার 
জন্যে এবং রাসূলের কঠোর বিরোধীতা করার অপরাধে ধ্বংস করিয়া দিয়াছেন । 

অত:পর বলা হইয়াছে ৪ ১7:11 7৬: 1-১০ ০৪৮১ ৮ 7২৪ 15 হে আমার 
সম্প্রদায়! আমি তোমাদিগের জন্য আশংকা করি কিয়ামত দিবসের | : 

অর্থাৎ এই স্থানে কিয়ামত দিবসকে ১:৫1 ২৪: বলা হইয়াছে। সিংগায় ফুৎকার 
সম্পৰ্কীয় হাদীসে উল্লেখিত হইয়াছে যে, যখন পৃথিবীতে কম্পন সৃষ্টি হইবে এবং মাটি 
ফাটিয়া খান খান হইয়া যাইবে তখন মানুষ আতংকে এই দিক সেই দিক ভাগিতে 
থাকিবে এবং পলায়নরত মানুষ একে অপরকে ডাকিতে থাকিবে । যাহ্হাক রে) প্রমুখ 
বলেন, এই আয়াতে সেই সময়ের কথা বলা হইয়াছে, যখন দোযখ সম্মুখে উপস্থিত 
করা হইবে এবং লোকৈরা উহার ভয়াবহতা প্রদর্শন করিয়া আতংকে এইদিক সেইদিক 
হাজির করিবেন। 

যেমন বলা হইয়াছে যে, (৮:০৯ ০০ 4:-6 অর্থাৎ ফেরেশতাগণ আকাশের 
প্রান্তদেশে অবস্থান করিবেন। 

অন্যত্র আরো বলা হইয়াছে £ 


০০০০ পার্ট টি পু উপ ৪ of 5 2০9৭০ 4% 9 € + 0 ০৫1৫ ৮. ০০১০০ শা 
গা রঙ ৪ ৪ eee dd 
e 604 £ রা চি 2 ore 9% 2 ৪৭ 
-০74775 | ০১93 & ১১১ Lili 


.. অর্থাৎ হে জিন ও মনুষ্য সম্প্রদায়! আকাশমগ্লী ও পৃথিবীর সীমা তোমরা যদি 
অতিক্রম করিতে পার অতিক্রম করিও; কিন্তু তোমরা তাহা পারিবে না শক্তি 
ব্যতিরেকে । ইব্‌ন আব্বাস (রা) এবং হাসান ও যাহ্হাক (র) হইতে বর্ণনা করা 


Contents 


৬৬০ | তাফসীরে ইবন কাছীর 


রি ET Ct 

বং “4 হইতে ইহার উৎপত্তি হইয়াছে। যথা উট যদি চলার সময় অবাধ্যতা প্রকাশ 
সবজী 

আর এক মতে বলা হইয়াছে যে, পাল্লায় যখন আমল মাপা হইবে তখন সেখানে 
একজন ফেরেশ্তা থাকিবে । পুণ্যের পান্না ভারী হইলে সে উচ্চ স্বরে বলিবে হে লোক 
সকল! অমুকের পুত্র অমুক ভাগ্যবান বলিয়া প্রতীয়মান হইয়াছে। আজ হইতে তাহার 
ভাগ্যে আর কখনো দুঃখ স্পর্শ করিবে না। আর যদি কাহারো পুণ্যের পাল্লা হালকা হয় 
তখন সে উচ্চস্বরে বলিবে, অমুকের পুত্র অমুক দুর্ভাগ্যবান বলিয়া প্রতীয়মান হইয়াছে। 

কাতাদাহ (র) বলেন, ১.$1| ১: বলার অর্থ হইল, প্রত্যেক সম্প্রদায় অন্য 
সম্প্রদায়কে ডাকিয়া তাহাদিগের আমলনামা সম্পর্কে অবহিত করিবে । অর্থাৎ একদল 
বেহেশ্তী অন্য একদল বেহেশ্ৃতীকে এবং একদল দোযখী অন্য একদল দোযখীকে 
ডাকিয়া তাহদিগের আমলনামা ও পরিণাম ফল জানাইয়া দিবে । 

আর এক দল বলেন, ১/1 ৩2 বলা হইয়াছে এই জন্য যে, কিয়ামত দিবসে 
বেহেশ্তবাসীরা দোযখবাসীদিগকে ডাকিয়া বলিবে ৪ &৯ 2১ 4:5১ 13:৪0 

i iss Ui স 0০৮2 85 অর্থাৎ আমাদিগের প্রভু আমাদিগের 
চিট কা যার রর টি পা 
তোমাদিগের নিকট তোমাদিগের প্রভু যাহা ওয়াদা করিয়াছিলেন তাহা কি তোমরা সত্য 
হিসাবে পাইয়াছ? বেহেশৃতবাসীরা জবাবে বলিবে হ্যা, আমরা আমাদিগের প্রভুর ওয়াদা 
সত্য হিসাবে পাইয়াছি। 

আর জাহান্নামবাসীরা জান্নাতবাসীদিগকে ডাকিয়া বলিবে ০৮ (৫১2 (৮--:% ১ 
০১১৪৫০০১৮৮১ 0101 01054102486 ৮5৩ (21 অর্থাৎ আমাদিগকে 
অল্প পরিমাণে পানি হইলেও পান করাও অথবা আল্লাহ্‌ তোমাদিগকে যে সকল খাদ্য 
দিয়াছেন উহা হইতে কিছু আমাদিগকে দান কর। বেহেশতবাসীরা জবাবে বলিবে, 
এখানের খাদ্য পানীয় আল্লাহ্‌ কাফিরদিগের জন্য হারাম করিয়াছেন। সূরা আ'রাফের 
মৃধ্যে উল্লেখিত হইয়াছে যে, এইভাবে কিয়ামতের দিন আ'রাফবাসীরা বেহেশৃতী ও 
দোযখীদিগকে ডাকিতে থাকিবে । 

বাগভী রে) প্রমুখ বলেন, উপরোক্ত প্রত্যেকটি ব্যাখ্যাই যথার্থ এবং ইহার 
সমষ্টিকেই ১৪৭| (53 বলিয়া প্রকাশ করা হইয়াছে। এই মন্তব্যটি চমৎকার হইয়াছে। 
ইহাতে সার্বিক মাধুর্যতা রক্ষা পাইয়াছে। আল্লাহই ভাল জানেন। 
১১১১০ 031৯8752 যেদিন তোমার পাশ্চাৎ ফিরিয়া পলায়ন করিবে। 


Contents 


সূরা মুমিন | | ৬৬১ 


RE ১5565 42 এ॥ 2 এ না, সেদিন কোন আশ্রয় নাই; (সেদিন 
তোমার প্রতিপালকের নিকট ঠাই হইবে। 

তাই বলা হইয়াছে $ ১১40 ১০410 3১ 78105 অর্থাৎ সেদিন তোমাদিগকে 
আল্লাহর শাস্তি হইতে রক্ষা করিবার কেহ থাকিবে না। 

45 25210555101 55 ১5 অর্থাৎ আল্লাহ্‌ যাহাকে পথভ্রষ্ট করেন তাহাকে 
অন্য কেহ হিদায়াত দান করিতে পারে না। অত:পর বলা হইয়াছে 8 ৫.২ ১4 
SLi 055 ১০ ৪৩ অর্থাৎ পূর্বেও তোমাদিগের নিকট ইউসুফ (আ) আসিয়া 
ছিলেন স্পষ্ট নিদর্শনসহ। অর্থাৎ মিশরে মুসা (আ)-এর পূর্বে আল্লাহ্‌ তা'আলা ইউসুফ 
(আ)-কে রাসূল হিসাবে প্রেরণ করিয়াছিলেন । ইউসুফ (আ) মিশরের আবীষ বা 
সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। রাসূল হিসাবে তিনি মানুষকে আল্লাহ্র প্রতি আহ্বান 
করিতেন; কিন্তু তাহারা তাহার আহ্বান-আদেশ মান্য করিত না। অবশ্য. যদিও সরকার 
প্রধান হিসাবে তাহার রাষ্ট্রীয় আদেশ নিষেধ মান্য করিতে তাহারা বাধ্য থাকিত । 

তাই বলা হইয়াছে ৪ 


SETAE TSE ESTE TEST ENSUES 
pon 
অর্থাৎ কিন্তু তিনি যাহা লইয়া আসিয়াছিলেন তোমরা তাহাতে সন্দেহ পোষণ 
করিতে । পরিশেষে যখন ইউসুফের মৃত্যু হইল তখন তোমরা বলিয়াছিলে, ইউসুফের 
পরে আল্লাহ্‌ আর কাহাকেও রাসুল করিয়া প্রেরণ করিবেন না। ৃ 

১০ ২% ১ 201 ৬৮১ ১৭ অর্থাৎ এই কথা তাহারা তাহার রিসালাতের 
অস্বীকার ও কুফ্রীমূলক বলিয়াছে। 

75 ০8১০০৮22245 4101 5 4154 এইভাবে আল্লাহ্‌ বিভ্রান্ত করেন 
সীমালংঘনকারী ও সংশয়বাদীগণকে। অর্থাৎ যাহারা কর্মের মধ্যে সীমালংঘন করে এবং 
মনের মধ্যে সংশয় পোষণ করে তাহাদিগের অবস্থা এইরূপই হইয়া থাকে । 

অত:পর আল্লাহ্‌ তা'আলা বলেন, ১1৮4... ১১০৭0 ০ bl sd 
(% তাহারা নিজদিগের নিকট কোন দলীল প্রমাণ না থাকিলেও আল্লাহ্র নিদর্শন 
সম্পর্কে বিতন্ডায় লিপ্ত হয়। অর্থাৎ যাহারা মিথ্যা দ্বারা সত্যকে আড়াল করিয়া রাখে 
এবং যুক্তি ছাড়া অন্যায়ভাবে মজবুত যুক্তিকে অস্বীকার করে তাহাদিগের ব্যাপারে 
আল্লাহ্‌ তা“আলা ভীষণ অসন্তুষ্ট হইয়া থাকেন। 

তাই বলা হইয়াছে ঃ ১:212251 2a cll 8০ (8০518 ভাহাদিগের এই 
করম আলা এবং বিশ্বাসীদের দৃ্টিতে অতিশয় অসতোষের বিষয় 


Contents 


৬৬২ তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থাৎ এই ধরনের বিশেষণে বিশিষ্ট ব্যক্তিরা এবং এহেন কর্মে লিপ্ত থাকে যাহারা 
তাহাদিগের ব্যাপারে আল্লাহ্‌ অসন্তুষ্ট থাকার জন্য মুমিনরাও তাহাদিগের উপর অসন্তুষ্ট 
থাকে। আর যুক্তিকে যুক্তিহীনভাবে অস্বীকার করার প্রবণতা যাহাদিগের মধ্যে থাকে 
তাহাদিগের নিকট ভাল জিনিস ভাল বলিয়া মালুম হয় না এবং মন্দ জিনিস মন্দ বলিয়া 
মালুম হয় না। b 

তাই আল্লাহ্‌ বলিয়াছেন ৪ UR ki oli Yk Je Ll Lb UE আল্লাহ্‌ 
প্রত্যেক উদ্ধত ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়কে মোহর করিয়া দেন। অর্থাৎ যাহাঁতে তাহারা 
সত্যকে অনুধাবন ও অনুসরণ না করিতে পারে। 

ইকরামা (র) হইতে ইব্‌ন আবু হাতিম (র) ও অন্য সূত্রে শা'বী (র) হইতে 
রেওয়ায়েত করা হইয়াছে ঃ ইহারা উভয়ে বলিয়াছেন, ততক্ষণ পর্যন্ত কোন লোক 
স্বৈরাচারী হিসাবে গণ্য হয় না যতক্ষণ না সে দুইটি লোককে অন্যায়ভাবে হত্যা করে । 

আবূ ইমরান জাওনী ও কাতাদাহ (র) বলেন যে, অন্যায়ভাবে কাহাকেও হত্যা করা 
হইল স্বৈরাচারীর পরিচয় । আল্লাহই ভাল জানেন। 


Hd 55 2 ool ৮০৩ ৫১৪৯৬৮ () 

& ০১51 

১6১64354005 4১4 ৯৫৫ 20) 
১৩৫ ৩০০৬০ ৩০54 ১99 ৬৫ 


৩৬. ফিরাউন বলিল, হে হামান (কক এ 
প্রাসাদ, যাহাতে আমি পাইব অবলম্বন 

৩৭. আসমানে আরোহণের অবলম্বন, যেন দেখিতে পাই মুসার ইলাহকে; তবে 
আমি তো উহাকে মিথ্যাবাদীই মনে করি। এইভাবেই ফিরাউনের নিকট শোভনীয় 
করা হইয়াছিল তাহার মন্দ কর্মকে এবং তাহাকে নিবৃত্ত করা হইয়াছিল সরল পথ 
হইতে এবং ফিরাউনের ষড়যন্ত্র ব্যর্থ হইয়াছিল সম্পূর্ণরূপে । 

তাফসীর $ মূসা (আ)-এর নবৃয়্যাতের অস্বীকারকারী ও মুসা (আ)-এর প্রতি 
অপবাদ প্রদানকারী ফিরাউন সম্বন্ধে আল্লাহ্‌ তা'আলা বলেন যে, সে তাহার প্রধানমন্ত্রী 


Contents 


সুরা মু'মিন oo ৬৬৩ 


হামানকে তাহার জন্য একটি উঁচু প্রাসাদ নির্মাণ করার নির্দেশ দিয়াছিল, যে প্রাসাদের 
গাথুনী হইবে ইট ও চুনার। 

যেমন অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন $ 

Ee dL ob SE SLU od 

অর্থাৎ হে হামান! মাটি পুড়িয়া পাকা ইট দিয়া আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ 
কর। 
এই জন্য ইবরাহীম নখই (র) প্রমুখ বুযুর্গানে দ্বীন, কবর পাকা করা এবং উহাতে 
চুনা রং করা মাকরূহ বলিয়া মনে করেন। ইব্‌ন আবু হাতিম ইহা বর্ণনা করিয়াছেন । 

19৮11 ০৮০৭ ০1১1 ৮121 2154 অৰ্থাৎ যাহাতে আমি পাইব অবলম্বন 

আসমানে আরোহণের | 

সাঈদ ইব্‌ন জুবাইর ও আবু সালিহ্‌ রে) বলেন, ০9৮11 €,4 অর্থ আকাশের 
দরওয়াজা সমূহ । আর কেহ বলিয়াছেন ৪ ০//..|| ০.4 অর্থ আকাশে আরোহণের ' 
পথসমূহ! USL EY iL rn < ball LLU অৰ্থাৎ এবং যাহাতে দেখিতে পাই. 
মূসার ইলাহকে; তবে আমি তো উহাকে মিথ্যাবাদীই মনে করি। 

অর্থাৎ মূসা (আ) যে আল্লাহ্র রাসূল তাহা সে অস্বীকার করিত.। আর ইহাও তাহার 
একটি কুফ্রী। 4:৮1 ১ ১০১ (1--5৭৯৮০ ০১৪৮] ০৪১ এ১৫৪ এইভাবেই 
ফিরাউনের নিকট শোভন প্রতীয়মান করা হইয়াছিল তাহার মন্দ কর্মকে ও সরল গ্গ 
হইতে তাহাকে নিবৃত্ত করা হইয়াছিল । 

অর্থাৎ এই ধরনের কাজ করিয়া ফিরাউন জনগণকে বুঝাইতে চাহিয়াছিল যে, দেখ, 
আমি এমন একটি কর্মসূচী হাতে নিয়াছি যাহাদ্ধারা মূসার মিথ্যাবাদীতার পর্দী খুলিয়া 
যাইবে । আর আমার মত তোমাদিগেরও দৃঢ় বিশ্বাস জনমিবে যে, মুসা মিথ্যাবাদী ও 
মিথ্যা অপবাদ প্রদানকারী । 

ফিরাউনের এই কথার প্রেক্ষিতে আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন £ ০১:১৪ ১৫ 
০5 4% ফিরাউনের ষড়যন্ত্র ব্যর্থ হইয়াছিল সম্পূর্ণরূপে । ইবৃন আব্বাস ও মুজাহিদ 
রর) বলেন ৪ ০45 3 ঠ। অর্থ 24.5 ১3 3 অর্থাৎ ফিরাউন ধ্বংসের মধ্যে িক্ষও 
হইয়াছে। 


৩৯৫ HAH bs Sal EIN OG (TA) 


Contents 


৬৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর 
শি 
STARE 9 2 SAR, ১1৮2 221 
& 551 8556 ৬৩ 1৮০১৩০১৪১৪৭) 


৮ 
12050554475) 3৪ %8৫4%62 (৫.) 


High CAEL ৫5 6%৫ ৪ ৬25 85৫5 
রি তেরি ০5? 


০৪১৮ 9, ৩৪৯ ৫55 


৩৮. মু'মিন ব্যক্তিটি বলিল, হে আমার সম্প্রদায়! তোমরা আমার অনুসরণ 
কর, আমি তোমাদিগকে সঠিক পথে পরিচালিত করিব । 

৩৯. হে আমার সম্প্রদায়! এই পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু এবং 
আখিরাতই হইতেছে চিরস্থায়ী আবাস। 

৪০. কেহ মন্দ কর্ম করিলে সে কেবল তাহার কর্মের অনুরূপ শাস্তি পাইবে এবং 
স্ত্রী কিংবা পুরুষের মধ্যে যাহারা মু"মিন হইয়া সৎকর্ম করে তাহারা দাখিল হইবে 
জান্নাতে, যেথায় তাহাদিগকে দেওয়া হইবে অপরিমিত জীবনোপকরণ ৷ 

তাফসীর £ আলে ফিরাউনের কিব্তী সেই মু'মিন ব্যক্তি তাহার কওমের উদ্ধত, 
আত্মশ্নাঘা ও স্বৈরাচারী এবং যাহারা মহাশক্তিমত্তার অধিকারী আনল্লাহ্‌কে ভুলিয়া পার্থিব 
বলেন £ 

Sat Jw pl ১৬৯১) ১৪5. অর্থাৎ হে আমার সম্প্রদায়! তোমরা 
আমার অনুসরণ কর। আমি তোমাদিগকে সঠিক পথে পরিচালিত করিব! 

অর্থাৎ ফিরাউন মিথ্যার আশ্রয় লইয়া যেভাবে বলিয়াছিল ৪ ৪ 2১-1152551109 
১৮5। আমি তোমাদিগকে সৎপথে পরিচালিত করিব। এই লোকটির আহবান 
ফিরাউনের মত মিথ্যামিশ্রিত ছিল না। 

অত:পর সেই লোকটি মূসা (আ)-এর রিসালাতের স্বীকৃতি প্রদানপূর্বক সকলকে 
দুনিয়ার জীবনের প্রতি নিশ্পৃহা সৃষ্টির এবং আখেরাতের জীবনের প্রতি প্রবল আকর্ষণ ও 

আকাংথা সৃষ্টির আহ্বান জানাইয়া বলেন ৪ £152 (21511 £1৯১21। 1০91 (১৪05 হে 
আমার সম্প্রদায়! এই পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু ৷ অর্থাৎ পার্থিব জীবন 
তো বিলুপ্তির পথে অগ্রসরমান ছায়ার মত এবং যাহা ভবিষ্যতে ধ্বংস হইয়া যাইবে । 
ইহার স্থায়ীত্রে.মেয়াদ খুবই স্বল্প দিনের | 


Contents 


সূরা মু'মিন | ৬৬৫ 


আর ১০-1 ১১ ৮৯ ৪৯৯ ১9 পরকাল হইতেছে চিরস্থায়ী আবাস। অর্থাৎ 
পরকাল বা আখেরাত এমন একটি জায়গা, যাহার কোন বিলুপ্তি নাই এবং যাহার 
সময়ের কোন সীমা নাই । আর যে স্থানে আল্লাহ্র রহমত সর্বক্ষণের জন্য বর্তমান 
থাকে | 


অত:পর বলিয়াছেন ঃ (415, %1 4১২ 9 4555 0০5 ১০ অর্থাৎ কেহ মন্দ কর্ম 
করিলে সে কেবল তাহার মন্দের অনুরূপ শাস্তি পাইবে । | 


আর ২১৯০১1৯০১১০ 3 ১৫১০ Las Jae 3 
০8 (53 0১80 সতী কিংবা পুরুষের মধ্যে যাহারা বিশ্বাসী হইয়া সৎকর্ম 
করে, তাহারা দাখিল হইবে বেহেশৃতে, সেথায় তাহাদিগকে দেওয়া হইবে অপরিমিত 
জীবনোপকরণ। 


অর্থাৎ নেকীর ছাওয়াব আল্লাহ্‌ তা'আলা মুক্ত হস্তে দান করিবেন, যাহার নির্ধারিত 
কোন সীমা বা গুনতি নাই । আল্লাহই ভাল জানেন। 


8614 GEOG SEAN $,৫০5188505)) 
58580454৮৮6 9525 05৫6 6) 
০3 ১৮০1 ১5 
৮82540522১6 ডে €ো) 
12222065584, 62 66 851 ঠ 4 
0১908। 

81 615১14১9৮4৮ এ HEELS (29 
০৯১%৬০০% 

০ ০6৩ 1652 0,915 281 4 28 (৫০) 
৪1641 


৮5২ 


be 


Xe 


$2 


৩৪৯ 


ইব্‌ন ক্ইীর_-৮৪ (৯ম) 


Contents 
৬৬৬ তাফসীরে ইব্ন কাছীর 


34 & 292 0d 7 29/23 
590059255৬৬ us il ৫৮১৫ (69) 
নি 


ow! 1৫৫1 6 (68&1 (0৯2): ১5018৯% 


৪১. হে আমার সম্প্রদায়! কি আশ্চর্য! আমি তোমাদিগকে আহ্বান করিতেছি 
মুক্তির দিকে আর তোমরা আমাকে ডাকিতেছে জাহান্নামের দিকে । 

৪২. তোমরা আমাকে বলিতেছ আল্লাহকে অস্বীকার করিতে এবং তাহার 
সমকক্ষ দাড় করাইতে যাহার সমর্থনে আমার নিকট কোন দলীল নাই । পক্ষান্তরে 
আমি তোমাদিগকে আহ্বান করিতেছি পরাক্রমশালী ক্ষমাশীল আল্লাহ্‌র দিকে । 

৪৩. নিশ্চয়ই তোমরা আমাকে আহ্বান করিতেছ এমন একজনের দিকে যে 
দুনিয়া ও আখিরাতে কোথাও আহ্বানযোগ্য নহে । বস্তুত আমাদিগের প্রত্যাবর্তন 
তো আল্লাহ্‌র নিকট এবং সীমালংনকারীরাই জাহান্নামের অধিবাসী । 

৪৪. আমি তোমাদিগকে যাহা বলিতেছি তোমরা তাহা অচিরেই স্মরণ করিবে 
এবং আমি আমার ব্যাপার আল্লাহৃতে অর্পণ করেতেছি; আল্লাহ্‌ তীহার বান্দাদিগের 
প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন। ৰ 

৪৫. অত:পর আল্লাহ্‌ তাহাকে উহাদিগের ষড়যন্ত্রের অনিষ্ট হইতে রক্ষা 
করিলেন এবং কঠিন শাস্তি পরিবেষ্টন করিল ফিরাউন সম্প্রদায়কে । 

৪৬. সকাল-সন্ধ্যায় উহাদিগকে উপস্থিত করা হয় আগুনের সম্মুখে এবং যেদিন 
কিয়ামত ঘটিবে সেদিন বলা হইবে, ফিরাউন সম্প্রদায়কে নিক্ষেপ কর কঠিন 
শান্তিতে । 

তাফসীর ঃ রা রর কি 
আশ্র্য! আমি তোমাদিগকে মুক্তির পথে আহ্বান করিতেছি অর্থাৎ আল্লাহ্‌র ইবাদত 
করা, আল্লাহ্‌র একতৃবাদ স্বীকার করা ও তাহার প্রেরিত রাসূলের উপর বিশ্বাস স্থাপনের 
দিকে ডাকিতেছি ০২10৮154১1৩ 410 ০8২5 ies - SU ০] ০০৬ 
১1০5 | আর তোমরা আমাকে ডাকিতেছ জাহান্নামের দিকে। তোমরা আমাকে 
বর্সিতেছ আন্লাহ্কে অস্বীকার করিতে এবং হার সমকক্ষ দীড় করাইতে, যাহার 
সমর্থনে আমার নিকট কোন দলীল নাই। ৃ 


১০৪1 yall | 5১০১1 15 ও পক্ষান্তরে আমি তোমাদিগকে আহ্বান 
করিতেছি পরাক্রমশালী ক্ষমাশীল আল্লাহ্‌র দিকে। অর্থাৎ তিনি তীহার ইয্যাত ও 
বড়ত্রে গুণে তাহার নিকট যে তাওবা করে তাহাকে ক্ষমা করিয়া দেন। | 


Contents 


সূরা মুমিন | ৬৬৭ 


43101 ১১৮০৪ ৮৮1 7১২৪ অর্থাৎ, তোমরা আমাকে আহ্বান করিতেছ তাহার : 
দিকে, যে ইহার যোগ্য নহে। অর্থাৎ সেই মু'মিন লোকটি তাহাদিগকে জিজ্ঞাসা 
করিয়াছিল, বল, সেকি ইহার যোগ্য? 

সুদ্দী ও ইব্‌ন জারীর রে) বলেন 2১ অর্থ হক বা সত্য অর্থাৎ আল্লাহকে বাদ 
দিয়া তোমরা আমাকে কাহার ইবাদত করার জন্য আহ্বান করিতেছ ? সেকি 
ইবাদতের যোগ্য এবং মাবুদ হিসাবে কি সে সত্য? যাহ্হাক (র) বলেন, *১% এর 
মমার্থ হইল মিথ্যা বা ভ্রান্ত। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন আবু তালহা (র) ১১৯১ এর ব্যাখ্যায় 
বলেন,আশ্চর্য! তোমরা আমাকে এমন এমনসব দেব-দেবীর ইবাদতের জন্য আহ্বান 
করিতেছ ৪১৯% ৮৪ 991301০8555 410481 যাহারা ইলোক পরলোকে কোথাও 
ইহার যোগ্য নহে। 

মুজাহিদ রে) বলেন, দেব-দেবতা এমন সব সত্ত্বা, যাহারা ব্যক্তিগতভাবে কোন 
বিশেষ শক্তির অধিকারী নয় এবং ইখতিয়ারী শক্তিও তাহাদিগের নাই। 

কাতাদাহ রে) বলেন, দেব-দেবতারা না পারে কোন উপকার করিতে এবং না 
পারে কাহারো কোন ক্ষতি সাধন করিতে । 

সুদ্দী রে) বলেন, দেব-দেতবতার নিকট যাহারা প্রার্থনা করে, সেই প্রার্থনা পূরণ 
করিতে ইহলোক ও পরলোকে তাহারা অক্ষম । 


যেমন অন্যত্র আল্লাহ্‌ তা“আলা বলিয়াছেন ঃ 
be LIN ULL Ee Mp bat bt LS 

Lk esl LR elif pd 54 ০০০০। ১৮৮৮ 109-515 ৮9058 

অর্থাৎ উহার চেয়ে বড় ভ্রষ্ট কে, যে আল্লাহ্‌ ব্যতীত অন্যান্য দিগের প্রার্থনা করে 
যাহরা কিয়ামতের দিন পর্য্ত প্রার্থনা শুনার মত ক্ষমতা রাখেনা এবং যাহাদিগের এই 
খবরই নাই যে, কে তাহাদিগকে ডাকিতেছে। আর যাহারা কিয়ামতের দিন তাহাদিগের 
প্রার্থনাকারীদিগের শত্রু হিসাবে প্রকাশিত হইবে এবং এ দিন তাহারা তাহাদিগের 
ইবাদাত করার বিষয়টা সম্পূর্ণ অস্বীকার করিবে । 

অন্য আর একটি আয়াতে আসিয়াছে যে ১1২95, (০০ ess ol 
১৫] 14.250, 1১৯০, অৰ্থাৎ যদি তোমরা উহাদিগকে ডাক উহারা সেই ডাক 
শুনেনা । আর যদি শুনেও তবে উহার জবাব দিতে তাহারা অক্ষম । 


all গো) (১১১ 00 বস্তুত আমাদিগের প্রত্যাবর্তন তো আল্লাহ্‌র নিকট ৷ অর্থাৎ 
আমরা পরলোকে প্রত্যাবর্তিত হইব । তথায় আমলের প্রতিদান প্রদান করা হইবে । 


Contents 


৬৬৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাই বলা হইয়াছে ৪১01 ৮:০1 ২ ০১২১:০৮। 00 সীমালংঘনকারীরাই 
জাহান্নামের অধিবাসী হইবে। অর্থাৎ সীমালংঘন করার কারণে উহারা জাহান্নামী 
হইবে । আর আল্লাহ্র একত্ৃতার মধ্যে শিরক প্রতিপন্ন করার অর্থ হইল সীমালত্ঘন 
করা। 

৫1 081 ৮০ ০৪৮১৪ আমি তোমাদিগকে যাহা বলিতেছি তোমরা তাহা 
ভবিষ্যতে স্মরণ করিবে । অর্থাৎ আমি যে সকল আদেশ-নিষেধ তোমাদিগকে 
করিয়াছিলাম এবং যে সকল উপদেশ তোমাদিগকে দান করিয়াছিলাম তাহা অদূর 
ভবিষ্যতে তোমরা স্মরণ করিবে । তখন তোমরা অনুশোচনা করিবে; কিন্তু তখন তাহার 
আর কোন মূল্য হইবে না। 

4111 50 :5১51 286 অর্থাৎ আমি একমাত্র আল্লাহ্‌র উপর তাওয়াক্কুল করি, 
তাহারই নিকট সাহায্য চাহি, তোমার নিকট আমার প্রয়োজনের প্রার্থনায় কোন মাধ্যমে 
আমি বিশ্বাস করি না এবং আমি একমাত্র তোমারই ইবাদাত করি । 

১০511052101 2। অর্থাৎ পবিত্র আল্লাহ্‌ তাহার বান্দাদিণের প্রতি সবিশেষ 
দৃষ্টি রাখেন। তিনি যাহাকে ইচ্ছা করেন হিদায়াত দান করেন এবং যে গোমরাহীর 
উপযুক্ত তাহাকে গোমরাহীর পথে পরিচালিত করেন । তাহার প্রত্যেকটি কাজ যুক্তিযুক্ত 
এবং প্রত্যেকটি কাজ তিনি বিচক্ষণতার সহিত সম্পাদন করেন। 

অত:পর বলা হইয়াছে যে 12১৫. ০: 201 5058 অর্থাৎ অত:পর আল্লাহ্‌ 
তা'আলা তাহাকে উহাদিগের ইহলোকিক ও পরলৌকিক অনিষ্ট হইতে রক্ষা করিলেন। 
আন্মাহ্‌ তা'আলা তাহাকে পার্থিব শাস্তি হইতে মুসা (আ)-এর সহিত নাজাত দান 
পিসি কার গাল রান্না COAT র 

oli ny 39৮১৪ 8১ ঠে৮০ এবং কঠিন শাততি খাস করিল ফিরাউন 
সম্প্রদায়কে । অর্থাৎ উহাদিগকে সাগরে ডুবাইয়া ধ্বংস করা হইয়াছে। পরে উহাদিগের 
সহিত জাহান্নামের সংযোগ সৃষ্টি করিয়া দেওয়া হইয়াছে। প্রত্যেক সকাল ও সন্ধায় 
উহাদিগকে জাহান্নামের নিকট উপস্থাপিত করা হ্য়। এইভাবে বিচার দিবস পর্যন্ত 
উহাদিগকে শাস্তি দেওয়া হইবে। অতঃপর কিয়ামতের দিন সশরীরে উহাদিগকে 
জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইবে । 

তাই বলা হইয়াছে যে, 13511 55 পি lai LLL aE 
অর্থাৎ যেদিন কিয়ামত সংটিত হইবে সেদিন ফিরিশতাদিগকে বলা হইবে, ফিরাউন 
সম্প্রদায়কে মর্মবিদারক কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ কর। 


উন্লেখ্য যে, আলমে বরঘখ বা কবরের মধ্যে রুহের উপর শাস্তি হইবে বলিয়া মত 
পোষণকারী আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বপক্ষে এই আয়াতটি একটি ময্বৃত 


Contents 


পুর মু'মিন ৬৬৯ 


দলীল। আর আয়াতটির বিশেষ অংশটুকু এই Le 792 1615 2১595 5901 
অর্থাৎ সকাল ও সন্ধ্যায় উহাদিগকে উপস্থিত করা হইবে জাহান্নামের সম্মুখে । | 
অবশ্য স্মরণ রাখিতে হইবে যে, আলোচ্য এই আয়াতটি মক্কী, আর এই আয়াতটি 
কিভাবে আলমে বরযখে রূহ অবস্থান কালীন সময়ে উহাদিগের উপর আযাব হওয়ার 
ব্যাপারে দলীল হিসাবে গ্রহণ করা যাইতে পারে? কেননা মক্কী জীবনে হুযূর (সা) 
জানিতেন না যে, কবরে আযাব হবে । এ সম্পর্কে কোন ইলম ছিল না। 
ইমাম আহমদ (র) বলেন, হাশিম আবুন নযব (র) .....আয়িশা (রা) হইতে 
বর্ণিত। আয়িশা রো) বলেন যে, তার খিদমাতের উদ্দেশ্যে প্রায়ই একজন ইয়াহুদী 
মহিলা তাহার নিকট আসিত। আয়িশা (রা) সেই মহিলাটির উপর করুণা করিলে সে 
তাহাকে এই দু'আ করিত যে, আল্লাহ্‌ তোমাকে কবরের আযাব হইতে রক্ষা করুন। 
অত:পর তিনি একদিন রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করেন যে, হে আল্লাহ্‌র রাসূল! 
কিয়ামতের পূর্বে কবরেও কি আযাব হইবে? রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, না, তোমাকে 
ইহা কে বলিয়াছে? তখন তিনি তাহাকে ইয়াহুদী মহিলার ঘটনা বিবৃত করেন এবং 
বলেন, আমি তাহাকে সামান্য কোন উপকার করিলেই সে আমাকে দু'আ করে যে, 
আল্লাহ্‌ তোমাকে কবরের আযাব হইতে রক্ষা করুন। পরিশেষে রাসূলুল্লাহ্‌ সো) 
বলিলেন, ইয়াহুদীরা মিথ্যা বলে, তাহারা আল্লাহ্‌র উপরও মিথ্যা অপবাদ প্রদান করে । 
মূলত কিয়ামত দিবসের পূর্বে কোন আযাব দেওয়া হইবে না। ্‌ 

অত:পর একদিন দুপুরের সময় রাসূলুল্লাহ্‌ (সা) কাপড় মাটিতে টানিতে টানিতে 
এক অস্বাভাবিক অবস্থায় উপস্থিত হন। তখন তাহার চোখ দুইটিও ছিল লাল। এই 
অবস্থায় তিনি উচ্চস্বরে ঘোষণা করিয়া বলিতেছিলেন £ “ হে লোক সকল! কবর একটি 
নিশ্ছিদ্র অন্ধকারের টুকরা । তোমরা যদি কবরের কঠিন পরিস্থিতির কথা জানিতে তাহা 
হইলে তোমরা বেশি করিয়া কাদিতে এবং খুব অল্পই হাসিতে । হে লোক সকল! 
তোমরা আল্লাহ্‌র নিকট কবরের আযাব হইতে পরিত্রাণের প্রার্থনা কর । কেননা কবর 
' আযাব সত্য ।” 
. আলোচ্য হাদীসটির সনদ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলিয়া সাব্যস্ত । তবে 
সহীহদ্বয় এই হাদীসটি বর্ণনা করেন নাই। 

আহমদ ও মুসলিম (র) ইয়াধীদ (র) ..... আয়িশা (রা) হইতে বর্ণনা করেন। 
তাহাকে ভিক্ষা দেন। ফলে ইয়াহুদী মহিলা তাহাকে দু'আ করেন যে, আল্লাহ্‌ তোমাকে 
কবরের আযাব হইতে রক্ষা করুন। কিন্তু আয়িশা (রা) মহিলার এই দু'আ প্রত্যাখ্যান 
করেন এবং হুযূর (সা)-এর সহিত সাক্ষাৎ হইলে তিনি তাহাকে এই বিষয়ে জিজ্ঞাসা 


টি 


Contents 


৬৭০ তাফসীরে ইব্ন কাছীর 


করিলে বলেন, না, (কবরে কোন আযাব হইবে না)। ইহার পর একদিন রাসূলুল্লাহ্‌ 
(সা) আমাদিগকে বলেন, “আমার নিকট ওহী হইয়াছে যে, তোমাদিগকে কবরে কঠিন 
পরীক্ষার সম্মুখীন হইতে হইবে ।” এই হাদীসটিও বুখারী মুসলিমের শর্তে সহীহ্‌ । 

এখন বলা যাইতে পারে যে, উপরোক্ত হাদীস এবং আলোচ্য আয়াতটির মধ্যে 
সামঞ্জস্য বিধান কিভাবে কায়িম করা যাইতে পারে? ইহার দ্বারা কি এই কথা প্রমাণিত 
হয় যে, আলমে বরযখে সশরীরে মানুষের উপর শাস্তি হইবে? 

উত্তর ঃ আলোচ্য আয়াতটির দ্বারা এই কথা স্পষ্টভাবে বুঝা যায় যে, বরযখে 
রূহসমুহকে সকাল সন্ধ্যায় জাহান্নামের নিকট উপস্থিত করা হইবে। 

তবে এই আযাব কি সশরীরে আত্মার উপর হইবে কিনা ইহা বুঝা যায় না। 
কেননা আয়াতে ইহাকে আত্মার সহিত সংশ্লিষ্ট করিয়া বলা হইয়াছে। সুতরাং সশরীরে 
আযাব হওয়ার ব্যাপারটি কেবল মাত্র হাদীস দ্বারাই প্রমাণিত, যাহা পরবর্তীতে উল্লেখ 
করা হইবে। 

আর এই উত্তরও দেওয়া যাইতে পারে যে, আয়াত প্রমাণ করে যে, কবরে আযাব 
হইবে কাফিরদের জন্য ৷ এবং মু'মিনদিগকে তাহাদের পাপের জন্য কোন আযাব হইবে 
প্রমাণ করে না। ইহার উপর প্রমাণস্বরূপ এখন আরো বিস্তারিত আলোচনা করিব। 

ইমাম আহমদ রে) বলেন, উসমান ইবৃন উমর (র) ..... আয়েশা হইতে বর্ণিত। 
আয়িশা (রা) বলেন ৪ একদা জনৈকা ইয়াহুদী মহিলা তাহার নিকট বসা ছিল। এমন 
সময় রাসলুল্লাহ্‌ (সা)ও আসিয়া তাহার ঘরে প্রবেশ করেন। তখন ইয়াহুদী মহিলা 
আয়িশা (রা)-কে উদ্দেশ্য করিয়া বলে, কবরে যে তোমরা পরীক্ষিত হইবে তাহা তুমি 
জান কি? এই কথা শুনিয়া রাসূলুল্লাহ্‌ সো) কীপিয়া উঠেন এবং বলেন, কবরে কেবল 
ইয়াহুদীরাই পরীক্ষার সম্মুখীন হইবে । অত:পর আয়িশা (রা) বলেন, ইহার কিছুদিন 
পর রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, “শুনিয়া রাখ, তোমরা কবরে এক কঠিন পরীক্ষার সম্মুখীন 
হইবে ।” আয়িশা রো) বলেন, ইহার পর হইতে রাসূলুল্লাহ্‌ (সা) কবর আযাব হইতে 
পানাহ চাইতেন। 

মুসলিম রে) হারুন ইবন সায়ীদ ও হারমালা রে) ..... যুহরী হইতে এই হাদীসটি 
বর্ণনা করিয়াছেন। আর ইহাও বলা হইয়াছে যে, আলোচ্য মন্ধী আয়াতর্টি দ্বারা কেবল 
এই কথাই প্রমাণিত হয় যে, আলমে বরযখে কেবল রূহ এর উপর শাস্তি হয়। ইহার 
দ্বারা বুঝা যায় না যে, আলমে বরযখ বা কবরে রূহসহ শরীরের উপরও আযাব হয়। 
তাহার পর যখন বিশেভাবে সশরীরের কবরে আযাব সম্পর্কে ওহী অবতীর্ণ হইল তখন 
হইতে নবী (সা) কবর আযাব হইতে পানাহ চাইতে লাগিলেন । 


Contents 


সূরা মুমিন ৬৭১ 


ইমাম বুখারী (র) শু“বা রে) এর হাদীস ইবন আবূ শাছা: রে) .....আয়িশা রো) 
হইতে বর্ণনা করেন। আয়িশা (রা) বলেন, একদা এক ইয়াহুদী মহিলা আমার ঘরে 
বসিয়া বলে, আমি আল্লাহ্‌র নিকট কবরের আযাব হইতে পানাহ চাই। অত:পর 
আয়িশা (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-কে কবরের আযাব সম্বন্ধে জিজ্ঞাসা করিলে তিনি 
বলেনঃ “হ্যা, কবর আযাব সত্য ।” আয়িশা (রা) বলেন ইহার.পর আমি এমন দেখি 
নাই যে, রাসূলুল্লাহ্‌ (সা) প্রত্যেক সালাতের পর কবর আযাব হইতে আল্লাহ্র নিকট 
পানাহ না চাহিয়াছেন। 

অতএব এই হাদীসটি দ্বারা এই কথা বুঝা যায় যে, উপরোক্ত ওহী অবতীর্ণ হওয়ার 
প্রেক্ষিতে পরবর্তী সময়ে তিনি ইয়াহুদী মহিলার সংবাদের সত্যতা স্বীকার করিয়া 
নিয়াছেন। কেননা পূর্ববর্তী সময়ে রাসূলুল্লাহ (সা) কেবল এই কথা জানিতেন যে, 
কবরে কাফিরদিগেরই কেবল শাস্তি হইবে। উন্েখ্য যে, কবর আযাব সম্পর্কে বহু 
হাদীস রহিয়াছে। তাহা দ্বারা এই কথা স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত যে, কবরে সশরীরে 
শাস্তি প্রদান করা হইবে । 

কাতাদাহ (রা) € ২43 ৬১ এর ব্যাখ্যায় বলেন যে, পৃথিবী ধ্বংস হইয়া না যাওয়া 
পর্যন্ত প্রত্যেক দিন সকাল-সন্ধায় আলে ফিরাউনকে জাহান্নামের পাশে দীড় করান হইবে 
এবং তাহাদিগকে বলা হইবে, পাপিষ্ঠরা! তোমাদিগের আসল আবাসস্থল এই। 
অনন্তকাল তোমরা এই স্থানে থাকিবে। ইহাতে উহাদিগের দুঃখ ও বেদনা বাড়িয়া 
যাইবে । আর ইহাতে তাহারা ভীষণ অপমান বোধ করিবে । 

ইব্‌ন যায়দ (রা) বলেন, প্রত্যেক দিন সকাল বিকাল উহাদিগের সহিত এমন 
ব্যবহার করা হইবে এবং কিয়ামত দিবস পর্যন্ত এই ধারা চালু থাকিবে । 

ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আবু সায়ীদ (রো) ..... আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ 
হইতে বর্ণিত। তিনি বলেন, শহীদদিগের আত্মাসমূহ সবুজ রং এর পাখীর রূপে 
জান্নাতে অবস্থান করিবে । তাহারা জান্নাতের যথায় ইচ্ছা তথায় উড়িয়া বেড়াইবে। 
মু'মিনদিগের মৃত বাচ্চাদিগের আতমাসমূহ চড়ুই পাখীরূপে বেহেশতে অবস্থান করিবে । 
তাহারা বেহেশতের যথায় ইচ্ছা তথায় উড়িয়া বেড়াইবে এবং তাহারা যাইয়া আরশের 
নিচে ঝুলানো প্রদীপের ছায়ায় বিশ্রাম নিবে। আর আলে ফিরাউনের আত্মাসমূহ কাল 
পাখীরূপে থাকিবে । প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় তাহারা জাহান্নামের নিকট যাইতে বাধ্য 
হইবে। 

সাওরী রে) আব্‌ কায়স রর) সূত্রে আলে ফিরআউন সম্পর্কে উল্লেখিত উক্তিটি 
আবুল হুযাইল (র)ও নিজস্ব উক্তি বলিয়া বর্ণনা করিয়াছেন এবং আবু হারুন আল আব্দী 
মেরাজের হাদীসে আবূ সাঈদ খুদরী হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ সো) 


Contents 


৬৭২ তাফসীরে ইব্‌ন কাছীর 


বলিয়াছেন ঃ “অত:পর আমাকে নিয়া একদল লোকের সামনে হাজির করা হইল, 
যাহাদিগের প্রত্যেকের পেট ঘরের মত বিশাল আকারের ছিল । উহারা আলে-ফিরাউনের 
পাশে বন্দি অবস্থায় ছিল। আর আলে-ফিরাউনকে প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় 
জাহান্নামের পাশে উপস্থিত করা হয়। অত:পর তিনি পাঠ করেন £ 2১০১৪ 0। 151১1 
151 5:81 অর্থাৎ যেদিন কিয়ামত সংঘটিত হইবে সেদিন ফেরেশতাদিগকে বলা 
হইবে ফিরাউন সম্প্রদায়কে নিক্ষেপ কর কঠিন শাস্তিতে ।) তথায় আলে-ফিরাউন 
লাগাম বাধা উটের ন্যায়। গাছ ও পাথরের উপর মুখ থুবড়াইতে থাকিবে এবং তাহারা 
কিছুই বুঝিবেনা । 

ইবন আবু হাতিম (র) বলেন, আলী ইবন হুসাইন (রা) ..... ইব্‌ন মাসউদ হইতে 
বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন ৪ মুসলমান অথবা কাফিরের মধ্যে যে 
কোন ইহসান করিবে সে-ই আল্লাহ্র নিকট উহার প্রতিদান পাইবে। 

ইব্‌ন মাসউদ (রা) বলেন, এই কথা শুনিয়া আমরা তাহাকে জিজ্ঞাসা করিলাম, হে 
আল্লাহ্‌র রাসূল! কাফিরদিগকে কি প্রতিদান দেওয়া হইবে? তিনি বলিলেন ঃ “যদি 
কোন কাফির কাহারো উপর করুণা করে অথবা কাহাকেও যদি দান করে অথবা যদি 
কোন ভাল কাজ করে তাহা হইলে তাহাকে অর্থ সম্পদে, সন্তান-সন্ততিতে ও স্বাস্থ্য 
ইত্যাদিতে প্রভূত কল্যাণ ও উন্নতি দান করিবেন ।” | 

আমরা আবার জিজ্ঞাসা করিলাম, পরকালে তাহাকে কি দেওয়া হইবে? তিনি 
বলিলেন ৪ “কঠিন আযাব না দিয়া অপেক্ষাকৃত হালকা আযাব তাহাকে প্রদান করা 
হইবে।” পরিশেষে তিনি পাঠ করেন 8 ২3211 551 0৮০১৪ 01 1511 অর্থাৎ 
ফিরাউন সম্প্রদায়কে নিক্ষেপ কর কঠিন শাস্তিতে ৷ ইহাকে বায্যার রে) তাহার মুসনাদে 
যায়দ ইব্‌ন আখরাম হইতে বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন জারীর (র) ..... হাম্মাদ ইব্‌ন মুহান্মদ ফাযারী বল্থী হইতে বর্ণিত। তিনি 
বলেন, আমি আওষায়ী (র)-এর নিকট শুনিয়াছি যে, এক ব্যক্তি তাহাকে জিজ্ঞাসা 
করিয়া বলিয়াছিল যে, আমাকে ইহার মর্ম বুঝাইয়া দাও। আমি প্রত্যেকদিন সকালে 
ঝাকে ঝাকে সাদা পাখী সাগরবক্ষ হইতে বাহির হইয়া পশ্চিম দিকে উড়িয়া যাইতে 
দেখি । পাখীর সংখ্যা এত অধিক যে, উহা গণনা করা সাধ্যের বাহিরে । সন্ধ্যায় আবার 
উহারা রানা রানার রাস রানার 
কাল দেখা যায়। 

তিনি বলিলেন, তুমি ভাল করিয়া দেখিয়াছ? এ পাখীগুলির শরীরের মধ্যে ফিরাউন 
রা 


Contents 


সুরা মু'মিন | ৬৭৩ 


করা হয়। পরে তাহারা আবার নীড়ের দিকে উড়িয়া যায়। উহাদিগকে দোযখের নিকট 
উপস্থিত করার কারণে উহাদিগের শুভ্র পালক পুড়িয়া কৃষ্ণ বর্ণের হইয়া যায়। কিন্তু 
রাতের মধ্যে উহাদিগের পোড়া কাল পালক সাদা হইয়া যায় এবং সকালে আবার 
উহারা উড়িয়া যাইয়া দোযখের সম্মুখে উপস্থিত হয়। পৃথিবী যতদিন? অবশিষ্ট থাকিবে 
ততদিন উহাদিগের উপর এই আযাব চলিতে থাকিবে । অত:পর কিয়ামত দিবসে 
উহাদিগকে বলা হইবে 8 5351 451 3৮5১5011911 অর্থাৎ ফিরাউন সম্প্রদায়কে 
নিক্ষেপ কর কঠিন শান্তিতে)। বলা হয় যে, পাখীর সংখ্যা ছিল ফিরাউনের সৈন্য 
সংখ্যার সমান ছয় লক্ষ । 

ইমাম আহমদ রে) বলেন, ইসহাক (র) ..... ইবুন উমর রো) হইতে বর্ণিত। 
তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ বলিয়াছেন £ “কেহ যদি মৃত্যুবরণ করে তাহা হইলে সকাল 
সন্ধ্যা তাহার সম্মুখে তাহার নির্ধারিত স্থান উপস্থিত করা হয়। 'যদি সে বেহেশতী হয় 
তাহা হইলে বেহেশতের স্থান তাহার সম্মুখে উপস্থিত করা হয় এবং যদি দোযখী হয় 
তাহা হইলে তাহার সম্মুখে দোযখের স্থান উপস্থিত করা হয়। আর বলা হয়, ইহা 
তোমার পরকালীন আবাসস্থল-_-পরকালের এই স্থানে তোমাকে প্রেরণ করা হইবে।” 
বুখারী ও মুসলিম শরীফে ইমাম মালিক রে) হইতে উক্ত সনদে বর্ণিত হইয়াছ। 


1 AW রা 9 ক ww 9 ৬ ৬৬ ্ 

2651 0294) 1855891022৫ ০৫৬ ২ 265 
MRE AEE BILGE LEY ৬ 
MT ১৮০/৯৯০ রর ৩ 


০ 
4,৫01 29551 ০ ISIC 
০০/4৫) ০5৬৬ 

196,5286,552824 FEE BF IAHBE (০০) 
৩০০১৫ 67018. 5128 

ইব্‌ন কাছীর-_৮৫ (৯ম) | 


Contents 


৬৭৪ তাফসীরে ইব্ন কাছীর 


8৪৭. যখন উহারা জাহান্নামে পরস্পরে বিতর্কে লিপ্ত হইবে তখন দুর্বলেরা 
দান্তিকদিগকে বলিবে, আমরা তো তোমাদিগেরই অনুসারী ছিলাম । এখন কি 
তোমরা আমাদিগের হইতে জাহান্নামের আগুনের কিয়দংশ নিবারণ করিবে? 

৪৮. দা্তিকেরা বলিবে, আমরা সকলেই তো জাহান্নামে আছি; আর আল্লাহ্‌ 

৪৯. জাহান্নামীরা উহার প্রহরীদিগকে বলিবে, তোমাদিগের প্রতিপালকের 
নিকট প্রার্থনা কর, তিনি যেন আমাদিগ হইতে লাঘব করেন শাস্তি একদিনের ৷ 

৫০. তাহারা বলিবে, তোমাদিগের নিকট কি স্পষ্ট নিদর্শনসহ তোমাদিগের 
রাসূলগণ আসেন নাই? জাহান্নামীরা বলিবে, অবশ্যই আসিয়াছিল। প্রহরীরা 
বলিবে, তবে তোমরাই প্রার্থনা কর আর কাফিরদের প্রার্থনা ব্যর্থই হয় । 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা বলেন যে, জাহান্নামীরা পরস্পর পরস্পরে ঝগড়া 
করিবে । ফিরাউনের সহিত তাহার কওমের লোকেরাও ঝগড়া করিবে । অর্থাৎ দুর্বল বা 
অনুসারীরা তাহাদিগের নেতা ও অনুসরণীয়দিগের সহিত তুমুল বাক-বিতগ্তায় লিপ্ত 
হইবে । তাহারা বলিবে ৪ 125 4 (৫ 121 অর্থাৎ আমরা তো তোমাদিগেরই 
অনুসারী ছিলাম । দুনিয়ায় বসিয়া তোমরা আমাদগিকে কুফর ও ভ্রান্তির দিকে আহ্বান 
করিয়াছিলে ঃ 


Ss 050১5১55581 | +$ অর্থাৎ এখন কি তোমরা আমাদিগ 
হইতে জাহান্নামের আগুনের কিয়দংশ নিবারণ করিবে? আমাদিগের আযাবের 
CT! 


"ow ee 


পা a ঠা পা গা আর 
অপরাগ। কেননা মোতাদিগের মত আমরাও জাহান্নামে আছি। জাহান্নামের কঠিন শাস্তি 
আমরা পোহাঁইতেছি। 

১০৭ ১১০৫৭ ১৪ 20 0 অর্থাৎ নেতারা বলিবে, আল্লাহ্‌ তাহার বিচারকার্য 
সমাপ্ত করিয়া ফেলিয়াছেন। বদ আমল অনুপাতে যে যতটুকু শাস্তির উপযুক্ত তাকে 
ততটুকু শাস্তি প্রদানের তিনি হকুম জারী করিয়াছেন। এখন এই শাস্তি রহিত করা বা 
যারা নানার রা 


550৬ 


অর্থৎ প্রত্যেকের আযাব বৃদ্ধি করিয়া দেওয়া হইবে, কিন্তু তোমরা উহা জাননা । 
অত:পর জাহান্নামীবাসীরা দোযখের প্রহরীদিগের নিকট বলিবে যে, তোমরা আল্লাহ্‌র 


Contents 


সূরা মু'মিন | ৬৭৫ 


নিকট আমাদিগের আযাব একদিনের জন্য হইলেও লাঘব করার জন্য একটু প্রার্থনা 
কর। তাহারা বলিবে যে, তাহাদের কোন প্রার্থনা গ্রহণ করা হইবে না। বরং বলা 
হইবে যে ০১1৫5) [433 1১:১1 অর্থাৎ প্রহরীরা তখন তাহাদিগকে বলিবে, 
তোমরা লাঞ্ছিত হইয়া জাহান্নামে থাক, আমাদিগের সহিত কোন কথা বলিও না। 

জাহান্নামের প্রহরীদিগের মেজায থাকিবে জেলখানার রক্ষীদিগের মৃত । 
জাহান্নামবাসীরা যখন তাহাদিগকে তাহাদিগের আযাব ও শাস্তি একদিনের জন্য হইলেও 
স্থগিত রাখার অনুরোধ করিবে তখন তাহারা তাহাদিগের আবেদন নাচক করিয়া দিয়া 
বলিবে ০:54১1-51-.১ ১:15 451 অর্থাৎ তোমদিগের নিকট কি তোমাদিগের 
উরে! কাদে সাবান নী গ্রে রানার উর যার নর 
পথে চলার জন্য দলীলসহ আহ্বান জানান নাই? 

[5০413154108 ১ 1518 অর্থাৎ জাহান্নামীরা বলিবে, অবশ্যই আসিয়াছিলেন। 
প্রহরীরা বলিবে, তবে তোমরাই আহ্বান কর । আমরা তোমাদিগের পক্ষ হইতে তাহার 
নিকট কোন অনুরোধ করিতে পারিব না। তোমাদিগের কোন কথা শুনার মত 
মানসিকতাও আমাদিগের নাই । উপরত্ধু আমরা তোমাদের মুক্তিও: চাই না। আমরা 
: তোমাদের হইতে দায়িতৃমুক্ত। অত:পর আমরা তোমাদিগকে বলিয়াছি, তোমরা 
আহ্বান কর আর নাই কর, তোমাদের আহ্বান গ্রহণ করা হইবে না। এবং তোমাদের 
আযাব লাঘব করা.হইবে না। এই জন্যই বলা হইয়াছে যে, Yl call (504 Lo 
Ee RRC HOES CE EF NOAA OE Os Ie 
গ্রহণ করা হইবে না। 


এ ৩ 8823 4 5০ ৩৫০০০:৫৬। ( (০)) 
SIE 258 

25221 56201285550542 459825842% (০০) 
০4৩) 

0৮ ভগ 5৬৬4 জা এ (গা) 
৮০০] 


Contents 


৬৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


০430১) 4-5) 553 ৫ ৫৩ (০6) 


Ay ELT DGD BAM GL AN IF EL (°°) 

O02 Gi Stal BSS 
15095 24901 eG HRS CHE 
ph TE wn LS ne 89 


রা 
পার্থিব জীবনে এবং যেদিন সাক্ষীগণ দণ্ডায়মান হইবে । 

৫২. যেদিন যালিমদিগের ওযর-আপনত্তি কোন কাজে আসিবে না। উহাদিগের 
জন্য রহিয়াছে লা'নত এবং উহাদিগের জন্য রহিয়াছে নিকৃষ্ট আবাস। 

৫৩. আমি অবশ্যই মৃূসাকে দান করিয়াছিলাম পথনির্দেশ এবং বনী 

৫৪. পথ নির্দেশ ও উপদেশ স্বরূপ, বোধশক্তিসম্পন্ন লোকদিগের জন্য । 

৫৫. অতএব তুমি ধৈর্যধারণ কর; নিশ্চয়ই আল্লাহ্র প্রতিশ্রুতি সত্য, তুমি 
তোমার ক্রটির জন্য ক্ষমা প্রার্থনা কর এবং সকাল-সন্ধ্যায় তোমার প্রতিপালকের 
সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা কর। 

৫৬. যাহারা নিজদিগের নিকট কোন দলীল না থাকিলেও আল্লাহ্র নিদর্শন 
সম্পর্কে বিতর্কে লিপ্ত হয় উহাদিগের অন্তরে আছে কেবল অহংকার, যাহা সফল 
হইবার নহে । অতএব আল্লাহ্র শরণাপন্ন হও, তিনি তো সর্বশ্রোতা, সর্বন্রষ্টা ৷ 

তাফসীর ঃ আবূ জা'ফর ইব্‌ন জারীর (র) এই(৮১০1 ০331311০০০১ Ll 
(22411 52৯11 (৪ আয়াতটির উপর প্রশ্ন উত্থাপন করিয়া বলেন, এই কথা জানা আছে 
কিছু সংখ্যক নবীকে তাহার কওমের লোকেরা হত্যা করিয়াছে। যেমন হযরত ইয়াহিয়া 
(আ) হযরত যাকারিয়া (আ) ও হযরত শুয়াইব (আ) প্রমুখ । আর স্বীয় মাতৃভূমি ত্যাগ 
করিয়া হিজরাত করিতে বাধ্য হইয়াছিলেন যেমন হযরত ইবরাহীম (আ) এবং হযরত 


Contents 


সূরা মু'মিন ৬৭৭ 


ঈসা (আ) কে উর্্বলোকে তুলিয়া নিয়াছিলেন। অতএব আন্মাহ্‌ যে তাহার রাসূল ও 
বিশ্বাসীদিগকে পার্থিব জীবনে সাহায্য করার ওয়াদা করিয়াছেন, তাহা পূর্ণ হইয়াছে 
কিরূপে ? 


অত:পর তিনি এই প্রশ্নটির দুইটি জবাব উল্লেখ করিয়াছেন ৪ এক, এই স্থানে 
আলোচনার মধ্যে যদিও সামগ্রিকতা রহিয়াছে বটে, কিন্তু ইহা দ্বারা কতিপয়কে 
উদ্দেশ্য নেওয়া হইয়াছে । আর ভাষা শাস্ত্রে শব্দ ব্যবহারের ক্ষেত্রে ইহার প্রচুর প্রচলন 
রহিয়াছে যে, কখনো কখনো সামগ্রিকতা বলিয়া কতিপয় :ও আংশিকতা উদ্দেশ্য 
নেওয়া হইয়া থাকে৷ 

দুই, গা গস 
গ্রহণ করা। যাতে তাহাদের উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে অথবা তাহাদের মৃত্যুর 
পরে যে প্রকারেই হউক প্রতিশোধ নেওয়া । তাই দেখা যায় যে, হযরত ইয়াহিয়া (আ), 
হযরত যাকারিয়া (আ) ও হযরত শুআইব (আ)-এর হত্যকারীদিগের প্রতি তাহাদিগের 
শক্রদিগকে বিজয়ী করিয়া দেওয়া হইয়াছে। শক্রবাহিনী তাহাদিগের লাঞ্চিত করিয়াছে 
এবং হত্যা করিয়াছে । আর এও উন্লেখ আছে যে, পরাক্রমশালী ক্ষমতাবান আল্লাহ্‌ 
কিরূপে তাহাকে ধ্বংস করিয়াছেন। আর হযরত ঈসা (আ)-কে যে সকল ইয়াহুদীরা 
ক্রশবিদ্ধ করার অপবাদ দিয়াছিল তাহাদিগের উপর আল্লাহ্‌ তা'আলা রূম সম্বাটকে 
বিজয়ী করিয়া কত অপমান ও লঙ্জাকর পরিণতির সম্মুখীন তাহাদিগকে করিয়াছিলেন! 
অত:পর কিয়ামতের পূর্বে হযরত ঈসা ইব্‌ন মারইয়াম (আ). একজন ন্যায়পরায়ণ 
বাদশাহ হিসাবে আবার আবির্ভূত হইবেন । তখন তিনি দাজ্জালসহ উহার সহযোগী 
ইয়াহুদীদিগকে এবং শুকরগুলোকে হত্যা করিয়া শেষ করিয়া দিবেন । ক্রশ ভাংগিয়া 
মিসমার করিয়া ৫ফলিবেন। তিনি জিযিয়া কর বাতিল করিয়া দিবেন। অত:পর 
ইসলাম গ্রহণ করা ব্যতীত কাহারো বাচিয়া থাকার অন্য কোন পথ থাকিবে না। ইহা 
আল্লাহ্‌র বৃহত্তম সাহায্য । পুরাকাল হইতে এই ধারায় আল্লাহ্‌ তা'আলা স্বীয় 
বান্দাদিগকে সাহায্য করিয়া আসিয়াছেন। তিনি বলিয়াছেন, তিনি তাহার মু'মিন 
বান্দাদিগকে পার্থিব জীবনে সাহায্য করেন এবং স্বয়ং তিনি তাহাদিগের শক্রদের 
নানার রর রর রানা রান হা রা এস রান লাগান 
করেন। 

eI ST EE CEC CEI নাল রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিয়াছেন £ “আল্লাহ্‌ তা'আলা বলেন, যে ব্যক্তি আমার প্রিয়জনদিগের সহিত শত্রুতা 
করে সে আমাকে তাহাদিগের সহিত যুদ্ধ করিতে আহ্বান করে।” 

অন্য একটি হাদীছে আসিয়াছে ষে, আল্লাহ্‌ তা'আলা বলেন, “আমি আমার 
প্রিরজনদিগের পক্ষ হইতে অবশ্যই প্রতিশোধ গ্রহণ করিয়া থাকি, যেমন সিংহ 
প্রতিশোধ লইয়া থাকে । | 


Contents 


৬৭৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাই দেখা যায় যে, আল্লাহ্‌ তাআলা কওমে নূহ, “আদ, ছামুদ, আসহাবুর রাস, 
কওমে লৃত ও আহলে মাদাইন প্রভৃতি জনগোষ্ঠীকে তিনি ধ্বংস করিয়া দিয়াছেন। 
যাহারাই এইভাবে তাহার রাসূলদিগকে অস্বীকার করিয়াছিল এবং তাহাদিগের 
বিরুদ্ধচারণ করিয়াছিল তাহাদিগকে তিনি সমূলে ধ্বংস করিয়া দিয়াছেন। কিন্তু এ 
সকল জনগোষ্ঠীর মধ্যে যাহারা ঈমানদার ছিলেন তাহাদিগকে তিনি আযাব হইতে 
বাচাইয়া রাখিয়াছেন। তাহাদের একজনও ধ্বংস হন নাই এবং কাফির কওমদিগকে 
এমনভাবে আযাব দিয়াছেন যে, তাহাদের কেহই রক্ষা পায় নাই। 

সুদ্দী (র) বলেন, যখনই কোন নবী অথবা মু'মিন আল্লাহ্‌র পয়গাম লইয়া নিজ 
সম্প্রদায়ের নিকট উপস্থিত হইয়াছেন এবং তাহারা উহাদিগগের পয়গাম গ্রহণ না করিয়া 
যখনই উহাদিগকে অসম্মানিত করিয়াছে বা হত্যা করিয়াছে, বিলম্বিত না হইয়া তখনই 
তাহাদিগের উপর আযাব আপতিত হইয়াছে। তাহাদিগের অসম্মান ও হত্যাকারীদিগের 
বিরুদ্ধে তখনই একটি দল সুকাবিলার জন্য তৈরি হইয়া গিয়াছে । তাহারা উহাদিগের 
হইতে খুনের প্রতিশোধ এই পার্থিব জগতে লইয়াছে। অতএব নবী ও মুমিনগণ 
দুনিয়াতেই শক্রদিগ হইতে প্রতিশোধ লইয়া সাহায্য করিয়াণহন। ' 

এইস্থানে উন্মেখ্য যে, মুহাম্মদ (সা) ও তীহার সাহাবীগণকে যাহারা অস্বীকার 
করিয়াছিল, বিরোধিতা করিয়াছিল এবং শত্রুতা করিয়াছিল, আল্লাহ্‌ তা'আলা তাহাদের 
বিরুদ্ধে সাহায্য করিয়াছেন, সকল ধর্মের উপর তাহার ধর্মকে বিজয়ী করিয়াছেন এবং 
দ্বীনের বাণীকে উচ্চ মর্যাদা দান করিয়াছেন। তাহার সম্প্রদায়ের উপস্থৃতিতেই মদীনায় 
হিজরত করার নির্দেশ দিলেন; অত:পর সেখানে বহু সাহায্যকারী ও অকৃত্রিম বন্ধু 
বানাইয়া দিলেন। অত:পর বদর যুদ্ধে মুশরিকদের বড় বড় সর্দারকে বন্দীরূপে তাহার 
কাছে আবদ্ধ করাইলেন এবং কাফিরদের বহু সর্দারকে হত্যা করিলেন ও বন্দীদিগকে 
শিকল দ্বারা বাধিয়া আবদ্ধ করা হয়। অতঃপর তাহাদের উপর মুক্তিপণ গ্রহণ করিয়া 
দয়া প্রদর্শন করা হয়। ইহার কিছু দিন পরই মক্কা বিজয় সংঘটিত হয়। ইহাতে তাহার 
চক্ষু শীতল হয়, কেননা তিনি পবিত্র ও সম্মানিত হারাম শরীফে অবস্থান করিতেছেন । 
অত:পর তাহার দ্বারা আল্লাহ্‌ তা'আলা পবিত্র হারামকে কুফর ও শিরক হইতে মুক্ত 
করিলেন। অত:পর তাহার জন্য ইয়ামন দেশ বিজিত হয় । সমস্ত আরব উপদ্বীপ তাহার 
বাধ্য ও অধীনস্থ হয় এবং মানুষ দলে দলে দ্বীন ইসলামে দীক্ষিত হইতে শুরু করে। 
অত:পর তাহার রাসূলকে মহাসম্মানের সহিত দুনিয়া হইতে তুলিয়া নিলেন এবং তাহার 
স্থলাভিষিক্ত করিলেন তাহার সাহাবীগণকে । তাহারা খিলাফতের দায়িত্‌ পালন 
করিলেন, আল্লাহ্‌র দ্বীনের প্রচার ও প্রসার করিলেন । আল্লাহ্‌র বান্দাদিগকে আল্লাহ্‌র 
প্রতি আহ্বান করিলেন । ইহাতে শহর নগর দেশ মহাদেশ জয় করিতে লাগিলেন । ফলে 
দাওয়াতে মুহাম্মদিয়া পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্তে সর্বত্র ছড়াইয়া পড়িল। এইভাবেই 
কিয়ামত পর্যন্ত আল্লাহ্‌ এই দ্বীনকে বাহ্যত সাহায্য করিয়াছেন। 


Contents ? 


সূরা মু'মিন ্‌ ৬৭৯ 


টানার কারা 


অর্থাৎ নিশ্চয়ই আমি আমার নাতি নী ৩ করিব পার্থিব 
জীবনে ও কিয়ামত দিবসে (কিয়ামত দিবসে তাহাদিগকে বিশেষভাবে ও আরো বেশী 
করিয়া সাহায্য করা হইবে) । 


মুজাহিদ (রা) বলেন ১4-531 অর্থ কিয়ামত দিবসে ফিরিশতাদিগের সাহায্য করা । 

ইহার পর বলা হইয়াছে যে ০111 ৮8 ১2% ০ অর্থাৎ যেদিন 
সীমালংঘকারীদিগের ওযর-আপত্তি কোন কাজে আসিবে না এই আয়াতাংশটি উপরের 
38591 52155 হইতে বদল হইয়াছে। 

কহ ক পেশ ারা পাঠ করিয়াছেন যাহাতে বি য়া এম আয়াতের 
শেষাংশের ব্যাখ্যা হয়। অর্থাৎ : tk ৮৬১29 SS UUEYI 2985 2 অর্থাৎ 
কিয়ামত দিবসে সাহায্য করিব যেদিন সীমালংঘকারী মুশরিকদিগের ওযর-আপত্ত 
কোন কাজে আসিবে না। 

16৮৭ অর্থাৎ তাহাদিগের কোন ওযর-আপত্তি_ও মুক্তিপণ গ্রহণ করা হইবে 
না। 8১১11 +$ অর্থাৎ ইহারা আল্লাহ্‌র রহমত হইতে বহু দূরে থাকিবে এবং 
উহাদিগের জন্য রহিয়াছে অভিশাপ। ১৫] £১:. (4 অর্থাৎ উহাদিগের জন্য রহিয়াছে 
অগ্নিআবাস। সুদ্দী (রা) বলেন ১1৮০ অর্থ নিকৃষ্টতম আবাস বা ঠিকানা । 

আলী ইব্‌ন আবু তালহা ইব্ন কাহীর (রে) হইতে বলেন ):41 rw rE 
PEED RUT 

41 ০০০১০ (5 ১41, অৰ্থাৎ আমি অবশ্যই মুসাকে দান করিয়াছিলাম 
হেদায়াত ও নূর, যাহা আল্লাহ্‌ তা'আলা তাহার উপর নাযিল করিয়াছিলেন। 

LLIN; 55050 অর্থাৎ আমি বনী ইসরাঈলের পরিণাম ফল উত্তম 
করিয়াছি:তাহাদিগকে দান করিয়াছি ফিরাউনের শহর ও উহার সম্পদরাজি এবং 
ফিরাউনের সার্বভৌম অধিকার তোমাদিগের হাতে ন্যস্ত করিয়াছি। কেননা ইহারা শত 
বিরোধীতার পরও দৃঢ়পদে উহাদিগের রাসূল মূসা আ)-এর অনুসরণ করিয়াছে এবং 
তাওরাতকে আল্লাহ্‌ প্রেরিত কিতাবরূপে গ্রহণ করিয়াছে । অর্থাৎ তাহাদিগকে এ" 
কিতাবের উত্তরাধিকার করা হইয়াছিল তাহা হইল তাওরাত । 

2০218 519 এ১৪৩৩ ৪৬৯ অর্থাৎ রোধশক্তি সম্প্রন লোরুদিগের জন্য পথ নির্দেশক 
ও উপদেশস্বরূপ । 

উহার পর বলা হইয়াছে যে, ৮০:০৪ অর্থাৎ হে মুহাম্মদ! তুমি ধৈর্য ধারণ কর। ০) 
৯৯: 29 আল্লাহ্‌র প্রতিশ্রুতি সত্য । অর্থাৎ তিনি তোমাকে তোমার দাওয়াত বুলন্দ 


Contents 


৬৮০ তাফসীরে ইব্‌ন কাছীর 


ও বিশ্ববাসীর নিকট পৌছাইয়া দেওয়ার অংগীকার করিয়াছেন তোমার পরিণাম উৎকৃষ্ট 
হওয়ার এবং যাহারা তোমার অনুসরণ করিবে তাহাদিগের পরিণাম উৎকৃষ্ট হওয়ার 
প্রতিশ্রুত দিয়াছেন- যাহা সত্য । আল্লাহ কখনো অংগীকার ভঙ্গ করেন না। আল্লাহ্‌ যে 
সকল ব্যাপারে তোমাকে প্রতিশ্রুতি দিয়াছেন তাহা সন্দেহাতীতভাবে সত্য ৷ উহার মধ্যে 
সংশয়ের বিন্দুমাত্র অবকাশ নাই। 

এ 49] ১৪১৯৩-০ অর্থাৎ তুমি তোমার অনুষ্ঠিত কাজের জন্য ক্ষমা প্রার্থনা কর। 
অবশ্য নবী (সা)-কে এই কথা বলার অর্থ হইল উম্মকে ক্ষমা প্রর্থনার জন্য উৎসাহিত 
করা । ২০৮10 এ৪০ ৬৮৯১ দে দিনের শেষভাগে এবং রাত্রের প্রথমভাগ তুমি 
তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ঘোষণা কর। 8586 অর্থ দিনের প্রথমভাগ 
এবং রাতের শেষভাগ । 

অত:পর বলা হইয়াছে যে, 4 SL LL ১১ ৭]| ৬০। ৮৪ 0১1১৮৯29511 
অর্থাৎ যাহারা মিথ্যাদ্বারা সত্যকে প্রদমিত করে এবং যুক্তিহীন দলীল দ্বারা আল্লাহ্‌র 
নিদর্শন সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়। 


+১-511 015১5 ধি। ১০০ '৬৪ ৩1 অর্থাৎ,সত্য গ্রহণ করার প্রশ্নে 
উহাদিগের মধ্যে রহিয়াছে কেবল অহংকার, সবকিছুকেই উহারা তুচ্ছ করিয়া দেখে। 
অথচ উহাদিগের আত্মন্তরিতা ও প্রগলভতার জয় কখনো হইবে না। উহাদিগের 
উদ্দেশ্যই খারাপ । তাই উহাদের বিজয়ের আশা দুরাশা মাত্র। 
4110 ১545 অর্থাৎ অতএব এমন মনোভাব হইতে আল্লাহ্র নিকট তওবা কর। 
2 ০১০০। 25 2 অর্থাৎ তিনি তো সর্বশ্রোতা, সব্ধদ্রষ্টা। অথবা ইহার অর্থ এই 
হইতে পারে যে, যুক্তিহীনভাবে আল্লাহ্‌র নিদর্শন সম্বন্ধে যাহারা জঘন্যতম বিতর্কে লিপ্ত 
হয় তাহাদিগের সবকিছুই আল্লাহ্‌ দেখেন এবং তাহাদিগের সব কথাই আল্লাহ্‌ শুনেন। 
ইব্‌ন জারীর এই ব্যাখ্যা করিয়াছেন । 
এস নি রিনি নি NUE VOTE UCT নিসার 

এ] 

আবৃল আলিয়া (র) আরো বলেন যে, ইয়াহুদীদিগের মধ্য হইতে দাজ্জালের 
আবির্ভাব ঘটিবে। তখন উহাদিগের কেহ রাজতৃ করিবে । তাই আল্লাহ্‌ তাআলা স্বীয় 
থিয় নবীকে দাজ্জালের ফিতনা হইতে পানাহ চাওয়ার জন্য আদেশ করিয়াছেন। 

তাই বলা হইয়ছে ১:০2 ₹:-০-এ| ৬ 48 4110 ১৯১০5 অৰ্থাৎ অতএব 
আল্লাহ্‌র শরণাপন্ন হও । তিনি তো সর্বশ্বোতা সর্বদৃষ্টা। 


এই ব্যাখাটি দুর্বল ৷ ইহার সিদ্ধতার ব্যাপারে প্রবল সন্দেহ রহিয়াছে। যদিও ইব্ন 
আবু হাতিম স্বীয় কিতাবে ইহা উদ্ধৃত করিয়াছেন। আল্লাহ্‌ই ভাল জানেন। 


Contents 
সূরা মু'মিন : ৬৮১ 


6565 ০১৬ সে ০গ্দি 92915%৫164 (ov) 
০৫১৫%১৬ ০৫ 

91525122 ৮:51 A 471 oY 5402 (০/) 
০০৮০৫ ৬ 3185 ৯৯০ 


হু 


Lt Es < 548 853৪ ৫১0০) 
2525 তর 
০ ০৯৯, 4 


৫৭. মানব সৃজন অপেক্ষা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি তো কঠিনতর, কিন্তু 
অধিকাংশ মানুষ ইহা জানে না। 

৫৮. সমান নহে অন্ধ ও চক্ষুম্মান এবং যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে 
এবং যাহারা দু্কৃতিপরায়ণ ৷ তোমরা অল্পই উপদেশ গ্রহণ করিয়া থাক। 

৫৯. কিয়ামত অবশ্যভ্তাবী, ইহাতে কোন সন্দেহ নাই । কিন্তু অধিকাংশ লোক 
বিশ্বাস করে না। ৰ 

তাফসীর $ মানব জাতিকে আল্লাহ্‌ তা'অলা অবগত করাইয়া বলেন, তিনি 
কিয়ামতের দিন তাহার সৃষ্টিকে পুনঃ সৃষ্টি করিবেন। আর ইহা তাহার পক্ষে খুবই 
সহজ । কেননা তিনি পৃথিবী ও আকাশমণ্ডলীর মত বিশাল বস্তু সৃষ্টি করিয়াছেন, তাহার 
পক্ষে মানুষকে নতুন করিয়া অথবা পুনর্বার সৃষ্টি করা মোটেই অসম্ভব নহে। 

যেমন অন্যত্র তিনি বলিয়াছেন ঃ 
Sls bil CHS GE cd LO Ll 

অর্থাৎ উহারা কি অনুধাবন করেনা যে, আল্লাহ্‌ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি : 
করিয়াছেন এবং এই সকলর সৃষ্টিতে কোন ক্লান্তি বোধ করেন নাই, তিনি মৃতের জীবন 
দান করিতেও সক্ষম । বস্তুত তিনি সব বিষয়ে সর্বশক্তিমান । 

আর এই স্থানে বলা হইয়াছে যে, 

SLY ALE < lilt SE ba kl abba 9191 


ইব্‌ন কাছীর-_৮৬ (৯ম) 


Contents 


৬৮২ তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থাৎ মানব সৃজন অপেক্ষা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি তো কঠিনতর; কিন্তু 
অধিকাংশ মানুষ ইহা জানে না। অর্থাৎ এই নিদর্শন সম্বন্ধে মানুষ চিন্তা-গবেষণা করে 
না। যেমন, আরবের অধিকাংশ লোক জানতো যে, পৃথিবী ও আকাশ সমূহের সৃষ্টিকর্তা 
আল্লাহ্‌ ৷ কিন্তু কুফরী ও গৌড়ামী বশত: উহারা ইহা স্বীকার করিত না. তাহারা যে 
বিষয় অস্বীকার করে ইহার চাইতে জটিলতর বিষয় আকাশ ও পৃথিবী সৃষ্টিকে স্বীকার 
করিতেছে। 

অত:পর বলা হইয়াছে ঃ 
১.০] 2১৩৭১1০১125 65520105১210০555 5504 

অর্থাৎ যাহারা চক্ষুম্মান দূর দৃষ্টিসম্পন্ন তাহারা কখনো অন্ধ__ যাহারা দৃষ্টিহীন 
তাহারা কখনো সমান নহে । বরং ইহাদিগের মধ্যে রহিয়াছে অসামান্য ব্যবধান । অনুরূপ 
ব্যবধান রহিয়াছে নেককর্মশীল মু'মিন ও পাপিষ্ঠ কাফিরের মধ্যে । 

34১45 55 05 ১১5 অর্থাৎ মানুষদিগের মধ্যে অল্প সংখ্যক লোকই উপদেশ গ্রহণ 
করিয়া থাকে । 

অত:পর বলা হইয়াছে 2538 2211 ol অর্থাৎ কিয়ামত অবশ্যই সংঘটিত হইবে 
০৬১২2৪০০০০৪ ০৫131488552 % অর্থাৎ ইহাতে কোন সন্দেহ নাই, কিন্তু 
অধিকাংশ লোক ইহা বিশ্বাস করে না; বরং ইহার সত্যতা সম্পূর্ণভাবে অস্বীকার করে। 

ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ ইবৃন আব্দুল হাকাম (র) 
সূত্রে মালিক হইতে বর্ণিত। তিনি বলেন, ইয়ামনবাসী বয়ফ এক শায়খ বলেন, আমি 
শুনিয়াছি যে, কিয়ামত অত্যাসন্ন হইলে বিপদ-আপদ বৃদ্ধি পাইবে এবং বৃদ্ধি পাইবে. 
সুর্যের উত্তাপও । আল্লাহই ভাল জানেন । 


পর গর্ত পর ২4৫1 ঠর্রোে 2৫ গর্হিত 25 5 2৮ ৫12 
CES C2901 6) হা ৯৮১ ৰ ১) 820.) 
্‌ 2:50 কলেরা পাট 2 গপার্তাত ক্র টি 
হে ৯৯৯৫৯০১৯৩৪৭ ১০৩ ৬৮ 
৬০. তোমাদিগের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাক, আমি 
তোমাদিগের ডাকে সাড়া দিব । যাহারা অহংকারে আমার ইবাদতে বিমুখ, উহারা 
জাহান্নামে প্রবেশ করিবে লাঞ্কিত হইয়া । 


তাফসীর ঃ ইহা আল্লাহ্‌ তা'আলার ফযল ও করম যে, তিনি তাহার বান্দাদিগকে 
দু'আ করার জন্য উৎসাহি করিয়াছেন এবং উহা কবুল করার প্রতিশ্রুতি দিয়াছেন । 


Contents 


সূরা মু'মিন ্‌ ৬৮৩ . 


সুফিয়ান ছাওরী (র) স্বীয় দু'আর মধ্যে এইভাবে বলিতেন যে, আল্লাহ্‌ তা'আলার 
নিকট তাহার বান্দাগণের মধ্যে এ ব্যক্তি সর্বাপেক্ষা পছন্দনীয়, যে বেশী বেশী দু'আ 
প্রার্থনা করে। আল্লাহ্‌ তা'আলার নিকট তাহার বান্দাগণের মধ্য হইতে এ ব্যক্তিই 
সর্বাপেক্ষা অপছন্দনীয়, যে তাহার নিকট প্রার্থনা করে না। হে রব! তুমি ব্যতীত আর 
কেহ এইরূপ নহে। ইব্‌ন আবু হাতিম ইহা বর্ণনা করিয়াছেন । 

RT OUR 


রা ভাতার রান পা 2 PE সে তাহাকে 
ভালবাসে আর মানুষের স্বভাব হইল, যে তাহার নিকট প্রার্থনা করে সে তাহার প্রতি 
ব্রদ্ধাতা প্রকাশ করে|: 


কাতাদাহ বলেন, কা'আব আহবার রো) বলিয়াছেন যে, এই উন্মংকে এমন তিনটি 
বিশেষত্ব দেওয়া হইয়াছে, যাহা পূর্বের কোন উন্মৎকে 'নবী ব্যতীত দেওয়া হয় নাই । 
পূর্বের প্রত্যেক নবীকে প্রেরণ পূর্বক আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে বলিতেন, আপনি 
আপনার উম্মতের উপর সাক্ষী স্বরূপ থাকিবেন। আর আল্লাহ্‌ তা'আলা তোমাদিগকে 
সকল মানুষের উপর সাক্ষীস্বরূপ জানাইয়াছেন। পূর্বের প্রত্যেক নবীকে এই কথা বলিয়া 
দেওয়া হইত যে, তোমার জন্য কঠিন কোন বিধান দেওয়া হয় নাই তোমার দ্বীনের 
মধ্যে । আর এই উম্মথকে উদ্দেশ্য করিয়া আল্লাহ্‌ তাআলা বলিয়াছেন ৪ তিনি 
তোমাদিগের জন্য কঠিন কোন বিধান দেন নাই তোমাদিগের দ্বীনে; পূর্বের প্রত্যেক 
নবীকে বলা হইয়াছিল যে, তুমি আমাকে ডাক, আমি তোমার ডাকে সাড়া দিব। 
পক্ষান্তরে এই উম্মতকে বলা হইয়াছে যে, তোমরা আমাকে ডাক আমি তোমাদিগের 
ডাকে সাড়া দিব। ইব্‌ন আবু হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। 


ইবন আবূ হাতিম (র) ..... আনাস ইব্‌ন মালিক হইতে টিকার 
(সা) আল্লাহ্‌ তা'আলার পক্ষ হইতে বলিয়াছেন যে, আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ “বিশেষ 
চারটি বিষয় এমন রহিয়াছে যাহার একটি একমাত্র আমার জন্য নিদিষ্ট, একটি আপনার 
জন্য, একটি আপনার এবং আমার জন্য, আর একটি আপনার এবং আমার বান্দাগণের 
জন্য । যেইটি একমাত্র আমার জন্য নির্দিষ্ট সেইটি হইল, আমার সহিত কাউকে শরীক 
করিবেন না । আপনার প্রতি আমার কর্তব্য হইল আপনার পুণ্যের যথাযথ পুরস্কার দান 
করিব। আপনার এবং আমার মধ্যে যেইটি সেইটি হইল আপনি আমার নিকট দু'আ 
করিলে তাহা আমার কবুল করা । আর আপনার এবং আমার বান্দাদিগের মধ্যে যেইটি 
সেইটি হইল আপনি তাহাদিগরে জন্য এমন জিনিস পছন্দ করিবেন যাহা আপনি নিজের 
জন্য পছন্দ করেন। 


Contents 


৬৮৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইমাম আহমদ (র) বলেন, আবু মুআবিয়া (র) ..... নুমান ইব্‌ন বশীর (র) হইতে 
বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন $ দুআ ইবাদতই । অত:পর তিনি 
পাঠ করেন ৪ 
wll ie ti il esl 

-১১৯1১১৫৯ 

অর্থাৎ তোমরা আমার নিকট দু'আ কর আমি তোমাদিগের দু'আ কবুল করিব। 
যাহারা অহংকার করিয়া আমার ইবাদতে বিমুখ হইবে উহারা জাহান্নামে প্রবেশ করিবে 
লাঞ্চিত হইয়া ৷ 
(র) প্রমুখও তাহাদের হাদীসে ইহা বর্ণনা করিয়াছেন। তিরমিযী বলিয়াছেন, হাদীসটি 
সহীহ, উত্তম । 

শু"বার হাদীসে আ'মাশ (র) সূত্রে যর্‌ (র) হইতে ইব্‌ন জারীর, নাসায়ী, তিরমিযী 
ও আবূ দাউদ বর্ণনা করিয়াছেন । অনুরূপভাবে ইবৃন ইউনুস (রো) ..... যরু (র) হইতে 
উক্ত সনদে বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন হাব্বান ও হাতিম (র) স্বীয় সহীহ গ্রন্থে ইহা বর্ণনা করিয়ছেন এবং হাতিম 
বলেন, এই হাদীসটির সনদ বিশুদ্ধ । 

ইমাম আহমদ (র) বলেন অকী“ (র) ..... আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। 
তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন £ “যে ব্যক্তি আল্লাহ্‌র নিকট দু'আ করে না 
আল্লাহ্‌ তাহার প্রতি অসন্তুষ্ট হন।” কাহ হা বলাতে 
এই হাদীসটির সনদের মধ্যে কোন রকমের দুর্বলতা নাই। 

ইমাম আহমদ রে) ....আবু হুরায়য়া হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিয়াছে £ যে ব্যক্তি আল্লাহ্‌র নিকট প্রার্থনা করে না তাহার প্রতি আল্লাহ্‌ অসস্তুষ্ 
হন।" 

উল্লেখ্য যে, আবুল মালিহ নামক রাবীর আসল নাম হইল ছুবাইহ এবং আবু 
সালিহ-এর লকব হইল খাওজী। কেননা তিনি বসবাস করিতেন খাওজ নামক 
গিরিপথে। তাই তাহার নাম হইয়াছে আবূ সালিহ খাওজী। বাযযার স্বীয় মুসনাদের 
মধ্যে ইহা বলিয়াছেন। 

অনুরূপ একটি বর্ণনায় উল্লেখ আছে যে, আবুল মালিহ ফারেসী আবু সালিহ খাওজী 
(র) সূত্রে আবু হুরায়রা (রা) বর্ণনা করেন । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন: 
“যে আল্লাহ্‌র নিকট প্রার্থনা করে না তাহার প্রতি আল্লাহ্‌ অসন্তুষ্ট হন! 


Contents 


সূরা মু'মিন ৬৮৫ 


হাফিজ আবু মুহাম্মদ হাসান ইবন আব্দুর রহমান রামহুরমযী ..... মুহাম্মদ ইব্‌ন 
মুসলিমা আনসারী (র) মৃত্যুবরণ করার পর তাহার তরবারীর কোন্‌ হইতে এক টুকরা 
লেখা কাগজ উদ্ধার করা হয় । যাহাতে লেখা ছিল যে, বিস্মিল্লাহির রাহমানির রাহীম- 
পরম করুণাময় দয়ালু আনল্মাহ্‌র নামে । রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আমি শুনিয়াছি, 
তিনি বলিয়াছেন £ “তোমার প্রভুর করুণাসিক্ত মুহুর্তগুলি' সন্ধান করিতে থাক । হয়ত 
তুমি এমন একটি সময়ে প্রার্থনা করিয়া বসিবে, যখন প্রভু স্বীয় করুণায় তাহা কবুল 
করিয়া থাকিবেন। তখন ভুমি এমন সৌভাগ্যের অধিকারী হইবে যাহার পরে কখনো 
আর তোমাকে দুঃখ ও আফসোস করিতে হইবে না।” 

আলোচ্য আয়াতটির দ্বিতীয় অংশে বলা হইয়াছে যে, ০০ 02৮25 2৯ ul 
"০534 যাহারা অহংকার করিয়া আমার ইবাদত হইতে বিমুখ হইবে। অর্থাৎ মহংকার 
বশত আমার নিকট দু'আ 'করা হইতে এবং আমর একতৃবাদীতা স্বীকার করিতে বিমুখ 
হইবে, তাহারা অতিসত্ব্র চরম লাঞ্ছিত হইয়া জাহান্নামে প্রবেশ ক্রিবে। 

যেমন ইমাম আহমদ (র) ..... শুআ“ইবের পিতা সূত্রে নবী (সা) হইতে বর্ণিত 
যে, তিনি বলেন, কিয়ামতের দিন অহংকারীরা পিঁপড়ার আকারে উঠিবে, ক্ষুদ্র হওয়ায় 
কারণে সবকিছুই তাহাদেরকে পদদলিত করিবে । অবশেষে জাহান্নামের 'বুলাস' নামক 
জেলখানায় উহাদিগকে নিক্ষেপ করা হইবে । আগুনের ক্ষিপ্র লেলিহান শিখা উহাদিগের 
মাথার উপরে দাউ দাউ করিতে থাকিবে । জাহান্নামীদের রক্ত, পুঁজ পায়খানা ও পেশাব 
উহাদিগকে পান করিতে দেওয়া হইবে । 

ইবন আবূ হাতিম (র)..... জনৈক ব্যক্তি হইতে বর্ণনা করেন। তিনি বলেন, 
একবার আমি রোমে কাফিরদিগের হাতে বন্দী হইয়াছিলাম। বন্দী অবস্থায় একদিন 
আমি শুনিতে পাই, অদৃশ্য হইতে কে যেন উচ্চস্বরে বলিতেছে ঃ হে প্রভু! আমি বিস্ময় 
বোধ করিতেছি এ ব্যক্তির ব্যাপারে, যে তোমাকে চিনিয়াও অন্য কোন সত্তার নিকট 
সাহায্য কামনা করে। হে প্রভু! আমি বিশ্ময়বোধ করিতেছি এ ব্যক্তির ব্যাপারে, যে 
তোমাকে চিনিয়াও অন্য কোন সত্তার নিকট স্বীয় অভাব পুরণের জন্য আবেদন পেশ 
করে। অত:পর অল্প বিরতির পর আরো উচ্চ স্বরে বলিতে থাকে, আমি অতি 
বিম্ময়বোধ করিতেছি এ ব্যক্তির ব্যাপারে, যে ব্যক্তি তোমাকে চিনিয়াও অন্যের সন্তুষ্টি 
লাভের জন্য এমন কার্য সম্পাদন করে, যাহাতে তুমি অসন্তুষ্ট হইয়া থাক। এই 
কথাগুলি শুনিয়া আমি দরাজগলায় তাহাকে জিজ্ঞাসা করিলাম, তুমি জিন, না মানুষ? 
উত্তরে বলা হইল, মানুষ ৷ তুমি এ সব বিষয়ে চিন্তা বাদ দিয়া যাহা সত্যিকার অর্থে 
তোমার উপকারে আসিবে না কেবল এ সকল কর্মে তুমি মশগুল থাক, যাহা সত্যিকার 
অর্থে তোমার উপকারে আসিবে । 


Contents 


৬৮৬ | তাফসীরে ইব্ন কাছীর 


Mah 0৩015 43 CII 2৫ (6428801440১) 
রি ni 55 69৮ (১, & & ১১৩ ME) 
5 IIB Zoho BULLE Hee (চা) 


পল 


৩ 
৫১৫০ 9985৬ 050 484 BUSY) 


ove 


3584 3 FEC 505 HIE GAO 
se ECT 223 ১০১,414 | 08 ৫6121 ৫৮9 2 


/ vy 
oa ০ 2750 
/044545554%812 0০ 


০ 
০০৫০ 

৬১. আল্লাহই তোমাদিগের বিশ্রামের জন্য সৃষ্টি করিয়াছেন রাত্রি ত্র এবং দিবসকে 
করিয়াছেন অলোকোজ্জল। আল্লাহ্‌ তো মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ 
মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। 

৬২. এই তো আল্লাহ্‌, তোমাদিগগের প্রতিপালক, সব কিছুর স্রষ্টা, তিনি 
ব্যতীত কোন ইলাহ নাই । সুতরাং তোমরা কিভাবে বিপথগামী হইতেছ? 

৬৩. এইভাবেই বিপথগামী হয় তাহারা, যাহারা আল্লাহ্‌র নিদর্শনাবলীকে 
অস্বীকার করে। 

৬৪. আল্লাহ তোমাদিগের জন্য পৃথিবীকে করিয়াছেন বাসোপযোগী এবং 
আকাশকে করিয়াছেন ছাদ এবং তিনি তোমাদিগের আকৃতি গঠন করিয়াছেন এবং 
তোমাদিগের আকৃতি করিয়াছেন উৎকৃষ্ট এবং তোমাদিগকে দান করিয়াছেন উৎকৃষ্ট 
রিষ্ক। এই তো আল্লাহ্‌, তোমাদিগের প্রতিপালক । কত মহান জগতসমূহের 
প্রতিপালক আল্লাহ্‌ ৷ 


Contents 


সুরা মু'মিন ৬৮৭ . 


৬৫. তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোন ইলাহ নাই। সুতরাং তাঁহাকেই ডাক 
তাহার আনুগত্যে একনিষ্ঠ হইয়া। প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহরই 
প্রাপ্য। 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা মাধূনুকের উপর তাহার অনুথহের কথা বিবৃত করিয়া 
বলেন, তিনি রাত্রকে প্রশান্তি ও আরাম গ্রহণের জন্য সৃষ্টি করিয়াছেন, যাহাতে 
পরিশ্রান্ত মানুষ দিনভর শ্রম দানের পর রাতের নিঝবুম জীধারে গভীর ঘুমের মাধ্যমে 
দিনের সকল শ্রান্তি ও ক্লান্তি দুর করিতে পারে। আর দিবসকে করিয়াছেন উজ্জ্বল, 
করিতে পারে। দিবসেই মানুষ অর্থ সঞ্চয়ের জন্য কাজ কর্ম করিয়া থাকে। 

১৮৮ বিন ১০০ ৮5হ1 9495৭1154558 2 201 9 অর্থাৎ আল্লাহ্‌ 
মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহ্‌র নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ 
করে না। 

অত:পর আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ৪ 


2 


MAINT Ss YSIS KD tin অর্থাৎ এই: সকল জিনিস যিনি 
সৃষ্টি করিয়াছেন এবং যিনি এই সকল পরিচালিত করেন' তিনিই আল্লাহ্‌, 
একক-অদ্বিতীয় । তিনি ব্যতীত কোন ইলাহ নাই এবং তিনি ব্যতীত অন্য কোন 
TT 

PEE 4 অৰ্থাৎ সুতরাং তোমরা তাঁহাকে ত্যাগ করিয়া কিভাবে 
দেব-দেবীদিগকে পূজা করিতেছ? যাহারা কোন জিনিস সৃষ্টি করিতে পারে না; বরং 
উহারা সকলে তাহারই মাখলুক। ইহার পর বলা হইয়াছে $ : 

১ 2৭১5 411) ০101551495৮ 885 ৫1154 অর্থাৎ ইহারা যেইভাবে 
গাইরুল্লাহ-কে উপাসনা করে ইহাদিগের পূর্বেও লোকেরা এইভাবে গাইরুল্মাহ-এর 
উপাসনা করিত । উহাদিগের নিকট কোন দলীল ছিল না; বরং অজ্ঞতা ও গৌড়ামী বশত 
তাহারা গাইরুল্লাহ-এর উপাসনা করিত। আল্লাহ্‌র নিদর্শনসমূহ তাহারা অযৌক্তিক 
দলীল ও তর্কের মাধ্যমে উপেক্ষা করিয়া চলিত। 

পরবর্তী আয়াতে বলা হইয়াছে যে, [05 ০১১9 ৮২10৯ ৬1 110 অর্থাৎ 
পৃথিবীকে তিনি স্থির, সমতল ও দৃঢ় করিয়া তৈরি করিয়াছেন যাহাতে ইহা 
বাসোপযোগী ও চলাফেরার উপযুক্ত হয়। তিনি পৃথিবীর বুকে পর্বতমালাকে পেরাগরূপে 
গাড়িয়া দিয়াছেন- যাহাতে পৃথিবী না হেলে না দোলে । 


£4, 5) অৰ্থাৎ আর আকাশকে পৃথিবী রক্ষার্থে ছাদরূপে সৃষ্টি করিয়াছেন। 
২১৬-০ ১৮৯৪ ৮4৬০০ অর্থাৎ আর তিনি তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন উত্তম 


Contents 


৬৮৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


আকৃতিতে । এমন আকৃতি ও অবয়বে তিনি তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন, যাহা নিখুঁত 
রিনা 
(১৮11 ১৩ (43999 অর্থাৎ এবং তিনি তোমাদিগের জীবনোপকরণ হিসাবে 
তোমাক গান কয়াছেন উট খা ও াী় ডিনিই ভোাদিগের বাসস্থন ও 
খাদ্যের সংস্থান করেন। অতএব তিনি সৃষ্টিকর্তা ও রিষিকদাতা । 
যেমন সূরা বাকারার মধ্যে আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন 


EE of 56972 
পি হকি 


চি COACH CT Et Gal ml (৫, 
04১28592840 ns হু EY 1 

অর্থাৎ হে মানুষ! তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত কর যিনি 
তোমাদিগকে ও তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করিয়াছেন যাহাতে তোমারা মুত্তাকী 
হইতে পার। তিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করিয়াছেন। 
আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তদ্দারা তোমাদের জীবিকার জন্য ফল-মূল উৎপাদন 
করেন । সুতরাং জানিয়া শুনিয়া কাহাকেও আল্লাহ্র সমকক্ষ দীড় করাইও না । 

আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা স্বীয় সৃষ্টির কথা বর্ণনাপূর্বক বলেন, 01২1১ 
০৮০05 5০ 1) 4958 ২) অর্থাৎ এই তো আল্লাহ্‌, তোমাদিগের প্রতিপালক, 
যিনি কত মহান, কত পবিত্র। তিনি মহাবিশ্বের সবকিছুর প্রতিপালক । 

অত:পর বলা হইয়াছে £ 2 41 511 % ০২119 অর্থাৎ তিনি চিরঞ্জীব পূর্বেও 
ছিলেন পরেও থাকিবেন, তিনি কখনো তিরোহিত হইবেন না এবং কেহ তাহাকে 
তিরোহিত করানোর শক্তিও রাখে না । শুরু, শেষ প্রকাশ্য ও গোপন সর্বত্র তিনি । 

$- 31 44 % অর্থাৎ তার কোন উপমা উদাহরণ নাই । 41 2.1 55202 
১১1 অর্থাৎ সুতরাং তাহার একতৃবাদীতা স্বীকার করত তাহার নৈকট্য অর্জন কর। 
তিনি ব্যতীত কোন ইলাহ নাই, বিশ্বজগতের প্রতিপালক তিনিই-_সকল প্রশংসা 
একমাত্র প্রাপ্য তাহার । 

ইব্‌ন জারীর (র) বলেন, আলিমগণের একটি দল আদেশ করিয়াছেন যে, যে 211 4 
£॥ %। বলিবে সে সাথে সাথে ইহাও বলিবে যে ১১ 5 ১১০1 ইহাতে এই 
আয়াতের উপর আমলও হইয়া যাইবে। অতপর তিনি মুহাম্মদ ইব্‌ন আলী (র) ১১১০, 
ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, যে ব্যক্তি 4] 21 5 2 বলিবে 
সে যেন ইহার পর বলে ১:--17| 5) 11 ৮১:71 আর উপরোক্ত আয়াতের মধ্যে 
ইহার প্রতি ইংগিত করা হইয়াছে? আবু ওসামা রর) প্রুখ Le সায়ীদ ইবৃন জুবাইর 


Contents 


সূরা মু'মিন ৬৮৯ 


(র) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, যখন তুমি 2৮১11 41 ১1০15 255১3 পাঠ 
করিবে তখন বলিবে £1 41 211 9 এবং তাহার পরে বলিবে ১০০11541177 
অতঃপর তিনি উপরোক্ত আয়াত তিলাওয়াত করেন৷ 
ইমাম আহমদ (র) বলেন, ইব্‌ন নুসাইর রে) ...... আবৃয যুবাইর মুহাম্মদ ইব্‌ন 
মুসলিম ইব্ন বাদর মক্কী রো) হইতে বর্ণিত । তিনি বলেন, হযরত আব্দুল্লা ইব্‌ন 
যুবাইর (রা) প্রত্যেক (ফরয) সালাতের শেষে সালাম ফিরানোর পর এই দু'আটি 


০১১৪] 1৯০৪৪০৬৯৩৮৯] ESSE MAL ১1113 
DLE. HUY LY 
০৬১৪1 ০41212421৯5 20181 এ] য- "০৯11 55&। এবং বলিতেন 
যে, রাসূলুল্লাহ্‌ সো)-ও প্রত্যেক (ফরয) সালাতের পর এই দু'আটি পাঠ করিতেন। 
মুসলিম, আবু দাউদ ও নাসায়ী .... আবদুল্লাহ ইব্ন যুবাইর হইতে বর্ণনা করেন। তিনি 


বলেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) প্রত্যেক ফের) সালাতের পর. এই দু'আটি 411 : 1411 % 
:14১১:53052 শেষ পর্যন্ত পাঠ করিতেন। 


[6691 352 ৩8 সি 23 ৫৮৩ এ Slob) (৬) 
OOM ol Aol EIEIO ENGI 


BCs I EE EH 2 (৮ 
525 ১ ES pS Lio ১:4৬ 45 
(2 


AS 


EA Af Z ০ পপ রঙ € রে 
০৫20 se ELIS 1S 63 


ESL 1৩৮ এ (০ 4481 ০০) 
€ 2%৫ ৫ 
৬1৩ 


৩ RE tnt teed EE Hd ork 


ইব্‌ন কাছীর_-৮৭ (৯ম): 


Contents 


৬৯০ তাফসীরে ইব্ন কাছীর 


আমাকে নিষেধ করা হইয়াছে এবং আমি আদিষ্ট হইয়াছি জগতসমূহের 
প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করিতে । 

৬৭. তিনি তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন মৃত্তিকা হইতে, পরে শুক্রবিন্দু হইতে, 
তারপর আলাকা হইতে, তারপর তোমাদিগকে বাহির করেন শিশুরূপে, অতঃপর 
যেন তোমরা উপনীত হও যৌবনে, তারপর হও বৃদ্ধ । তোমাদিগের মধ্যে কাহারও 
ইহার পূর্বেই মৃত্যু ঘটে এবং ইহা এইজন্য যে, তোমরা নির্ধারিত কালপ্রাপ্ত হও 
এবং যাহাতে তোমরা অনুধাবন করিতে পার। 

৬৮. তিনিই জীবন দান করেন ও মৃত্যু ঘটান এবং যখন তিনি কিছু করা স্থির 
করেন তখন তিনি বলেন, ‘হও’ এবং উহা হইয়া যায়। 

তাফসীর ৪ আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন যে, হে মুহাম্মদ (সা)! তুমি এই সকল 
মুশরিকদিগকে বল, আল্লাহ্‌ তা'আলা তাহাকে ব্যতীত যে কোন দেব-দেবী ও প্রতীমা- 
প্রতিকৃতির উপাসনা করিতে বারণ করিয়াছেন। কেননা তিনি ব্যতীত অন্য কেহ 
উপাসনার উপযুক্ত নহে। 

অত:পর আল্লাহ্‌ তা'আলা স্বীয় আদেশের স্বপক্ষে যুক্তি প্রদানপূর্বক বলেন ঃ 


১১১০০৯৮৯৪৭১২৪০১০১০৮৮১৯০১৮০১৮৪৫১ ৬০৭ 
| -৮৯১৪ 1৮১৫৪] 7 8555 1 (৯1287 
অর্থাৎ তিনি তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন মৃত্তিকা হইতে, পরে শুক্রবিন্দু হইতে, 
পরে জমাট রক্ত হইতে, তারপর তোমাদিগকে বাহির করেন শিশুরূপে, তারপর 
তোমরা হও যৌবনপ্রাপ্ত, তারপর উপনীত হও.বার্ধক্যে। এইভাবে তিনি রূপাত্তরপূর্বক 
মানুষকে সৃষ্টি করিয়া থাকেন। ইহা তাহার তদবীর ও কুদ্রতের মাধ্যমে সম্পন্ন হইয়া 
থাকে। 

5 ১5:4%$ 583 অর্থাৎ তোমাদিগের মধ্যে কেহ অকালে গর্ভপাত 
হইয়া মারা যায়, কেহ ভূমিষ্ট হওয়ার পর মারা যায়। কাহারো জীবন অকালে ঝরিয়া 
যায়। অর্থাৎ কেহ শিশুকালে, কেহ কিশোর বয়সে এবং কেহ যৌবনে পূর্ণ বয় প্রাপ্তির 
পূর্বে ইহধাম ত্যাগ করিয়া পরপারে পাড়ি জমায়। তথা অন্যত্র আল্লাহ্‌ তা'আলা 
বলিয়াছেন ঃ ০ 

es Jl LUIS LO G1 অর্থাৎ আমি 
তোমাদিগকে তোমাদিগের মা‘দিগের উদরে বেশ কিছু দিন অতিবাহিত করাই যাহাতে 
তোমরা ভূমিষ্ট হওয়ার নির্ধারিত কাল প্রাপ্ত হও। আর আলোচ্য আয়াতে তিনি 
বলিয়াছেন ৪ 


Contents 


সূরা মু'মিন ৬৯১ 


05155184120 তত 421 (১1:51 অর্থাৎ যাহাতে তোমরা তোমাদিগের 
নির্ধারিত কাল প্রাপ্ত হও এবং যহাতে তোমরা অনুধাবন করিতে পার. 

ইব্‌ন জারীর (র) বলেন ০১13৯ অর্থ যাহাতে তোমরা তোমাদিগের সৃষ্টি ও ভূমিষ্ট 
হওয়ার বিষয়ে গভীর চিন্তা কর। 

অতঃপর বলিয়াছেন £ ০:49 21531 55 অর্থাৎ তিনিই জীবন দান করেন 
এবং মৃত্যু ঘটান। এই কাজে একমাত্র তিনিই সক্ষম । তিনি ব্যতীত এই কাজ সম্পাদন 
করার শক্তি আর কাহারো নাই। 


24289 


১৬৭৪ 0৪ 41০58217805 1৮5৮581505 অৰ্থাৎ, যখন তিনি কিছু করার 
স্থির করেন তখন তিনি বলেন, হও এবং উহা হইয়া যায়। তাহার আদেশ অমান্য করা 
বা উহা প্রতিরোধ করার শক্তি কাহারো নাই এবং তাহার জন্য কোন কিছুই অসম্ভব নয় । 


& 02218 ১5898% 4৫4৯৩ ৫90 248 (OO) 


$8% ১৫208 65601586425 ৮) 
YY 22451 
০৬ 


05521200152 059) (৬০) 

3 3৫০9 ০5: £ 15 (4) 
১৩১১৪৫৩৩489 ০) 

2 1১৬ ৮6 ০ 55৬৮ BE ys ১25 (15) 
9৫:01 2 05 ১46 

5৬৮1 ৮৫ 54 ৪৫ A BY Us 


তত ৮৪০১ ০৮০৫৫ 200 24% 


O (D2 
087 088৩2, ৫ ৫2 Pee (4) 


কর্টিরটি টি 
ঙ ৫৮৫৭ CA 
৬৮ ৪৬ 


Contents 


৬৯২ তাফসীরে ইব্‌ন কাছীর 


৬৯. তুমি কি লক্ষ্য কর না উহাদিগকে যাহারা আল্লাহ্‌র নিদর্শন সম্পর্কে বিতর্ক 
করে? কিভাবে উহাদিগকে বিপথগামী করা হইতেছে? 

৭০. উহারা অস্বীকার করে কিতাব ও যাহাসহ আমার রাসূলগণকে প্রেরণ 
করিয়াছিলাম তাহা; শীঘ্রই উহারা জানিতে পারিবে-_ 

' ৭১. যখন উহাদিগের গলদেশে বেড়ি ও শৃংখল থাকিবে, উহাদিগকে টানিয়া 
লইয়া যাওয়া হইবে 

৭২. ফুটন্ত পানিতে, অত:পর উহাদিগকে দগ্ধ করা হইবে অগ্নিতে; 

৭৩. পরে উহাদিগকে বলা হইবে, কোথায় তাহারা যাহাদিগকে তোমরা শরীক 
করিতে, 

৭৪. আল্লাহ্‌ ব্যতীত? উহারা বলিবে, উহারা তো আমাদিগের নিকট হইতে 
অদৃশ্য হইয়াছে; বস্তুত পূর্বে আমরা এমন কিছুকেই আহ্বান করি নাই । এইভাবে 
আল্লাহ্‌ কাফিরদিগকে বিভ্রান্ত করেন। 

৭৫. ইহা এই কারণে যে, তোমরা পৃথিবীতে অযথা উল্লাস করিতে 'এবং 
এইজন্য যে, তোমরা দম্ভ করিতে; 

৭৬. তোমরা জাহান্নামে প্রবেশ কর উহাতে স্থায়ীভাবে অবস্থিতির জন্য, আর 
কতই না নিকৃষ্ট উদ্ধতদিগের আবাসস্থল! 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন, হে মুহাম্মদ! যাহারা আল্লাহ্‌র নিদর্শনাবলী 
অস্বীকার করে এবং যাহারা সত্যের ব্যাপারে মিথ্যা কুটতর্কে লিপ্ত হইয়া থাকে তাহারা 
কিভাবে নিজেদের মেধা হিদায়াতের পথ হইতে ভ্রান্তির দিকে পরিচালিত করিতেছে। 

১14) 4১ 0১151139 5১24102 15554 5224 অর্থাৎ উহারা অস্বীকার করে 
কিতাবকে এবং আমার রাসুলগণকে আমি যে হিদায়াত ও দলীলসহ প্রেরণ 
করিয়াছিলাম তাহা । 

০১15 5১% ইহা সাবধানবাণীস্বরূপ বলা হইয়াছে যে, উহাদিগের এই 
ত কা গা থা গাদহাযোডারপাগরাজার নিন রাহাত রির 
অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ঃ 

১7১৫] ১4, 32 42 অর্থাৎ অস্বীকারকারীদিগের জন্য রহিয়াছে আল্লাহ্র 
অভিশাপ। 

অত:পর আল্লাহ্‌ তা'আলা বলেন 4-..-.1/9 18521 3 5.891 51 অর্থাৎ যখন 
উহাদিগের গলদেশে বেড়ি ও শৃংখল থাকিবে এবং যখন জাহান্নামের দারোগা 
উহাদিগকে একবার টানিয়া নিয়া ফুটন্ত পানির মধ্যে নিক্ষেপ করিবে এবং আর একবার 
নিয়া জুল অগ্লির মধ্যে নিক্ষেপ করিবে- তাই বলা হইয়াছে +2.]| ৬১ 2১. 


Contents 


সূরা মু'মিন ৬৯৩ 


০১৮৫-০ 21 ০৪ 4 উহাদিগকে টানিয়া নিয়া যাওয়া হইবে ফুটন্ত পানিতে । অত: ত:পর 
উহাদিগকে দ্ধ করা হইবে অগ্নিতে। যেমন কুরআনের অন্যত্র বলা হইয়াছে ৪ 
১৮৯02165255: Ue SECs ২১, 
অর্থাৎ ইহাই সেই জাহান্নাম, যাহা অপরাধীরা অবিশ্বাস করিত;- উহারা জাহান্নামের 
আগ্নি ও ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করিবে। 
আল্লাহ্‌ তা'আলা উহাদিগের যান্ধুম ভক্ষণ ও তপ্ত পানি পান করার কথা বলিয়া 
বলেন যে, 1৯]| 41914৮৯০৩1১ অর্থাৎ পরে উহাদিগেকে লইয়া যাওয়া 
হইবে জাহান্নামে ৷ অন্যত্র আল্লাহ্‌ তা'আলা আরো বালিয়াছেন যে, 


of soe ww 


M3 PRG pe id Jail ৮7১০1 LJ oll, 


apt br SY td cial 16:1-4174 পর 24558 
spd pbs SP PUSS Syl Ue Bi Ld ps 
onl lS lin ৮:11 
অর্থাৎ উহারা থাকিবে জাহান্নামে, যেখানে থাকিবে অত্যুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানি, 
কৃষ্ণবৰ্ণ ধুম্রের ছায়া, যাহা শীতল নয়, আরামদায়কও নয় । পার্থিব জীবনে উহারা মগ্ন 
ছিল বিলাসিতায় এবং অনমনীয়ভাবে লিপ্ত ছিল ঘোরতর পাপকর্মে। উহারা বলিত, 
আমরা মরিয়া অস্থি ও মৃত্তিকায় পরিণত হইলেও কি পুনরুখিত হইব? এবং 
আমাদিগের পূর্বপুরুষগণও? বল, পূর্ববর্তীগণ ও পরবর্তীগণ সকলকে একত্রিত করা 
হইবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে; অত:পর হে বিভ্রান্ত মিথ্যা আরোপকারীগণ! 
তোমরা অবশ্যই আহার করিবে যাক্ুম বৃক্ষ হইতে এবং উহা দ্বারা তোমরা উদর পূর্ণ 
করিবে । তারপর তোমরা পান করিবে অত্যুষ্ণ পানি- পান করিবে তৃষ্ণার্ত উদ্ের ন্যায় । 
কিয়ামতের দিন ইহাই হইবে উহাদিগের আপ্যায়ন। 


অন্যত্র আরো বলিয়াছেন যে, 
2৯1151540৮৮ Ld Li EE pli pL Eas 
3১৯/১৮০০১৮৪৭০৬৪ ০২৭১ হি? ely ২৬1০০০১5১১৯ 
র ও ০১:৮৪/1০ 3১০|- ১৫155০0০848 
অর্থাৎ যাক্ধুম বৃক্ষ হইবে পাপীর খাদ; গলিত তাম্ের মত, উহা: উহার উদরে 
ফুটিতে থাকিবে ফুটন্ত পানির মত ৷ আমি বলিব, উহাকে ধর এবং ধরিয়া, টানিয়া লইয়া 
যাও জাহান্নামের মধ্যে । অত:পর উহার মস্তকে ফুটন্ত পানি ঢালিয়া দিয়া শাস্তি দাও 


এবং বল, আস্বাদ গ্রহণ কর, তুমি তো ছিলে সম্মানিত, অভিজাত । তোমরা তো এ 
শাস্তি সম্পর্কে সন্দিহান ছিলে । 


Contents 


৬৯৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইহা উহাদিগকে অসম্মান, অপমান, তুচ্ছ-তাচ্ছিল্য করিয়া বলা হইয়াছে । ইব্‌ন আবু 
হাতিম (র) ..... ই'য়ালা ইব্‌ন মুনাববাহ হইতে একটি মারফু হাদীস বর্ণনা করেন। 
তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ আন্মাহ্‌ তা'আলা জাহান্নামীদিগের জন্য এক 
প্রান্ত হইতে কাল এক ফালি মেঘ প্রকাশ করিবেন। অত:পর তাহাদিগকে জিজ্ঞাসা করা 
হইবে, হে জাহান্নামীরা! এই মুহূর্তে তোমরা কি চাও? তাহারা মেঘ দেখিয়া দুনিয়ার 
জীবনের মত ভাবিয়া বলিবে, আমরা চাই মেঘের বর্ষিত পানীয় । অত:পর তৎক্ষণাৎ 
তাহাদিগের উপর বেড়ি ও শৃংখল বর্ষিত হইতে থাকিবে; যাহা উহাদিগের বেড়ি ও 
শৃংখলসমূহের সহিত সংযোজিত হইবে । আর ইহার সাথে সাথে অগ্নি পাথর বর্ষিত 
হইতে থাকিবে । এই হাদীসটি দুর্বল । 

এ ১৩১১০ ০৮৯ ০১১৫ 0৮51751055 1 * $ অর্থাৎ অত:পর উহাদিগকে বলা 
রর CEC আন্লাহ্‌কে রাখিয়া তাহাদিগকে 
তোমরা উপাসনা করিতে? কেন আজ উহারা তোমাদিগের সাহায্য করিতেছে না? 

(%2 1১15 1215 অর্থাৎ উহারা বলিবে, উহারা তো আমাদিগের নিকট হইতে 
অদৃশ্য হইয়াছে। উহারা আমাদিগের সাহায্যে আগাইয়া আসিতেছে না। 

(২১ ৩৪ ১০ (০৬১ <5 4 5 অৰ্থাৎ বস্তুত পূৰ্বে আমরা এমন কিছুকে 
আহ্বান করি নাই, যাহার কোন সত্তা ছিল। যেমন- অন্যত্র বলা হইয়াছে যে, 

AS BEL LT ll LUG ie 4445545 5 অৰ্থাৎ তাহারা 
বলিবে, TG না 

তাই বলা হইয়াছে যে, ১১4040] 01 4২ ৫1১৫ অর্থাৎ এইভাবে আল্লাহ্‌ 
তা'আলা সত্য প্রত্যাখ্যানকারীদিগকে বিভ্রান্ত করেন। 

-১১৯৯০১১৫ ০৯৩৩৯৭1১৪৯৯০ট ০৪১৯১৯৪১৪৪৪ 
অর্থাৎ ফেরেশতারা তাহাদিগকে বলিবে, এই পরিণাম তোমাদিগের এই জন্য যে 
তোমরা পৃথিবীতে অযথা আনন্দ করিতে ও দম্ভ করিতে, 
| -0১১৫৫শ। ৪১১০ ০০৪ (625 ১8৮৯৯০০2৮1৯ 
অর্থাৎ উহাদিগকে বলা হইবে, জাহান্নামে প্রবেশ কর, উহাতে স্বায়ীভাবে অবস্থিতির 
জন্য। অতএব যাহারা আল্লাহ্র আয়াতসমূহ অস্বীকার করে এবং নিজস্ব যুক্তি ও দর্শন 
মাফিক জীবন পরিচালিত করে তাহাদিগের আবাসস্থল কত নিকৃষ্ট এবং কত কঠিন 
নীরা সিনা 


রন 2৮5 (1৫62 bide 
চি 495৬৬ ৬ ss সপ eS (VV) 
O ne 


৫) 55 2218৫ ৫ 


Contents 


সূরা মু’মিন ৬৯৫ 
4405525 ৫ 222 Ns ALS 3 (40৫ £ (VA) 
42250660455 ০৮458 AS Sars Br Fels 
36501405555 EAL CES ZHI Sy Gy 


৭৭. সুতরাং তুমি ধের্য ধারণ কর আল্লাহ্র প্রতিশ্রুতি সত্য । আমি উহাদিগকে 
যে প্রতিশ্রুতি প্রদান করি তাহার কিছু যদি তোমাকে দেখাইয়া দেই অথবা তোমার 
মৃত্যু ঘটাই- উহাদিগের প্রত্যাবর্তন তো আমারই নিকট । 

৭৮. আমি তো তোমার পূর্বে অনেক রাসূল প্রেরণ করিয়াছিলাম; তাহাদিগের 
কাহারও কাহারও কথা তোমার নিকট বিবৃত করিয়াছি এবং কাহারও কাহারও 
কথা তোমার নিকট বিবৃত করি নাই ৷ আল্লাহ্র অনুমতি ব্যতীত কোন নিদর্শন 
উপস্থিত করা কোন রাসূলের কাজ নহে । আল্লাহ্র ; আদেশ আসিলে 
ন্যায়সংগতভাবে ফয়সালা হইয়া যাইবে । তখন মিথ্যাশ্রয়ীরা ক্ষতিগ্রস্ত হইবে । 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা স্বীয় রাসূলকে তাহার কওমের তাহার রিসালাতের 
অস্বীকার ব্যাপারে ধৈর্য ধারণের নির্দেশ দান করত বলেন, নিশ্চয় আল্লাহ্‌ তাআলা স্বীয় 
প্রতিশ্রুতি মত তোমাকে সাহায্য করিবেন এবং বিজয় দান করিবেন এবং উত্তম পরিণাম 
সিএ হজদোয়ররা জানার অর কারযাছে তত রা!" হরে 

১১৪ 5511 ০৯৮ এ-১০০ ৮০0৪ অর্থাৎ আমি উহাদিগকে যে শাস্তির কথা 
বলিয়াছি তাহার কিছু যদি আমি তোমাকে দুনিয়ায় প্রদর্শন করাই । যথা বদরের দিন 
কাফিরদিগের বড় বড় নেতা ও যোদ্ধা মুসলিম বাহিনীর হাতে নিহত হইয়াছিল এবং 
বন্দী হইয়াছিল । কাফির বাহিনী এ দিন এক চরম লজ্জীঙ্কর'পরাজয় বরণ করিয়াছিল । 
ধারাবাহিকভাবে একদিন মুসলমানরা মক্কা নিজয় করে এবং বিজয়ের অপ্রতিরোধ্য 
ধারায় সমগ্র আরব রাসূলুল্লাহ্‌ (সা)-এর জীবিতাবস্থায়ই তাহার শাসনাধিকারে চলিয়া 
আসে। 

১৮০৯৪155105 555 ৬531 অর্থাৎ তাহার পূর্বে যদি মৃত্যু ঘটাই-_- উহাদিগের 
প্রত্যাবর্তন তো আমারই নিকট। অতএব আখিরাতে তাহারা মর্মস্তুদ শাস্তি ভোগ 
করিবে । 

ইহার পর আল্লাহ্‌ তাআলা রাসূলুল্লাহ্‌ সো)-কে সান্তনা সূচক বলেন (21:১1 ১819 
১1০ ৮১০৪ ০০ শি ULL ০০ ১০ অর্থাৎ আমি তো তোমার পূর্বে অনেক 
রাসূল প্রেরণ করিয়াছিলাম। তাহাদিগের কাহারও কাহারও কথা তোমার নিকট বিবৃত 


Contents 


৬৯৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


করিয়াছি। যথা সুরা নিসার মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হইয়াছে। 
উহাতে যাহাদিগের কথা আলোচিত হইয়াছে তাহাদিগের জীবনের প্রতি লক্ষ্য কর যে, 
উহাদিগের কওম উহাদিগের বিরুদ্ধে কত ধরনের ষড়যন্ত্র করিয়াছে এবং কত ধরনের 
ভোগান্তি উহাদিগকে পৌহাইতে হইয়াছে । তবে আল্লাহ্র নুসবত উহাদিগের উপর 
সর্বদা ছায়া হইয়া থাকিত। আর পরকালের উত্তম পরিণাম উহাদিগের জন্য তো 
আছেই। 

এ ৭৯১ ১৭৫৯০ অর্থাৎ যে সকল নবীগণের ব্যাপারে আপনাকে বলা 
হইয়াছে তাহাদিগের অপেক্ষায় যাহাদিগের ব্যাপারে আপনাকে বলা হয় নাই তাহাদিগের 

খ্যা বহুগুণে বেশী । সুরা নিসার ব্যাখ্যায়ও এই বিষয় ব্যাপক আলোচনা করা 
হইয়াছে। সমন (প্রশংসা ও কৃতজ্রতা আল্লাহর!) 

451 ০30 81 2203. 5 ৬ ১০১৭ ১২ 55 অর্থাৎ কোন নবীর পক্ষে আল্লাহ্‌র 
অনুষতি ববাীত কোন গুদজিয। উপক্থির্ত বা প্রকাশ বরা সব নহে। যাহা হার 
নবুয়তের সত্যতার ব্যাপারে দলীলম্বরূপ প্রতীয়মান হয় । 

|| 7205 150 অৰ্থাৎ যখন আল্লাহ্র আযাব আসিয়া মিথ্যাবাদীদিগকে ঘিরিয়া 
ধরে তখন 310 ০: কেবল মু'মিনরা বীচিয়া যায় এবং ₹সে নিপতিত হয় 
কাফিরেরা। 

তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন ১১৮১ ৷ ১১১১৩ অর্থাৎ তখন 
মিথ্যাশ্রয়ীরা ক্ষতিগ্রস্ত হয়। CY 


৩ ৬ 9654 4৩৪৫৫ ০৬৮৫ (০) 
SOA AE 

৮9১৬০ HLL (61805052৫৩৫ (১) 
সিন না Es GS 

00 %-981 9৫1 5. 29। 5745 A\) 


৭৯. আল্লাহই তোমাদিগের জন্য আন “আম সৃষ্টি করিয়াছেন, কতক আরোহণ 
করিবার জন্য এবং কতক তোমরা আহারও করিয়া থাক। 


Contents 


ল যে ৬০৯৭ 


৮০. ইহাতে তোমাদিগের জন্য রহিয়াছে প্রচুর উপকার, তোমরা যাহা 
প্রয়োজন বোধ কর, ইহা দ্বারা তাহা পূর্ণ করিয়া থাক এবং ইহাদের উপর ও 
নৌযানের উপর তোমাদিগকে বহন করা হয়। 

৮১. তিনি তোমাদিগকে তাহার নিদর্শনাবলী দেখাইয়া থাকেন । সুতরাং তোমরা 
আল্লাহ্র কোন্‌ নিদর্শনকে অস্বীকার করিবে? 

তাফসীর $ আল্লাহ্‌ তাআলা তাহার বান্দাদিগকে কৃতজ্ঞতা আদায়ের জন্য বলেন 
যে, তিনি তোমাদিগের জন্য আন“আম সৃষ্টি করিয়াছেন । আন'আম অর্থ উট, গরু ও 
ছাগল । যাহা সওয়ারী ও খাদ্যরূপে ব্যবহৃত হয় । উটের উপর সওয়ার হয়, উহার গোস্ত 
ভক্ষণ করা হয়, উহার দুধ দোহাইয়া পান করা হয় এবং অতি আরামে ও ক্ষিপ্রতায় দীর্ঘ 
সফরে উহার পিঠে ভারি বোঝা লইয়া সওয়ার হওয়া যায়। অর্থাৎ বোঝা ও মাল 
পরিবহণ হিসাবে উহা ব্যবহৃত হয়। 

আর গরুর গোস্ত খাওয়া হয়, উহার দুধ পান করা হয় এবং যমীন চাষ করিতে উহা 
হালে জোড়া হয়। এইভাবে ছাগলের গোস্ত খাওয়া হয় এবং উহার দুধ পান করা হয়। 
আবার প্রত্যেকটির পশম দ্বারা বন্ত্র ও অন্যান্য জিনিস তৈরী করা হয়। যথা এই বিষয়ে 
সুরা আন“আম ও সুরা নহলের মধ্যে বিস্তারিত আলোচনা করা হইয়াছে। 

তাই আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ঃ 

LSS SLi Use 

অর্থাৎ কতক আরোহণ করিবার জন্য ও কতক আহার করিবার জন্য । ইহাতে 

তোমাদিগের জন্য রহিয়াছে প্রচুর উপকার, তোমরা যাহা প্রয়োজন বোধ কর ইহাদিগের 
দ্বারা তাহা পূর্ণ করিয়া থাক । ঃ 

45021 ৫5,7, অৰ্থাৎ উহার অস্তিত্বের নিদর্শন মর্তলোক ও উর্ধ্বলোকের প্রতি 
বিন্দুতে মূর্ত হইয়া রহিয়াছে। 

2১৫55 ৷ ০1 অর্থাৎ উদ্ধত্য ও অহংকার প্রদর্শন ব্যতীত যুক্তির বিচারে 
আল্লাহ্র কোন্‌ কুদরত ও নিদর্শন তোমরা অস্বীকার করিবে? 


fe চট 5৫ 9 2৮ ত f ১ 4 a 
১8665 86 LES ie BL ras 530 
O OHS [ও রি এ EZ 


ইব্‌ন কাছীর__৮৮ (৯ম) 


Contents 


হা তাফসীরে ইব্ন কাছীর 
OB ANE UNS AIG FELD DEIUCG (AY) 


96527864126 EL 5) 
RE CSG 005 fl CADE CL SY UG 0) 


‘2022 
০৫৮১2 

ৰে 6 lL? ৫555 ৮55 5 ইত 80৫ 2৫ 
(1285 সভা) ৮6 ৬৮৮৪৮৬১৩৪০৬ ৫০) 
? y শে 28 24% 92 
ও ০৮3০04)৬7৮৮5০৯৩১৮৩, 


রি 

৮২. উহারা কি পৃথিবীতে ভ্রমণ করে নাই ও দেখে নাই উহাদিগের 
পূর্ববর্তীদিগের কী পরিণাম হইয়াছিল? পৃথিবীতে তাহারা ছিল উহাদিগের অপেক্ষা 
সংখ্যায় অধিক এবং শক্তিতে ও কীর্তিতে অধিক প্রবল ৷ তাহারা যাহা করিত তাহা 
তাহাদিগের কোন কাজে আসে নাই । 

৮৩. উহাদিগের নিকট যখন স্পষ্ট নিদর্শনসহ উহাদিগের রাসূল আসিত তখন 
উহারা নিজদিগের জ্ঞানের দম্ত করিত । উহারা যাহা লইয়া ঠাট্টা-বিদ্রূপ করিত 
তাহাই উহাদিগকে বেষ্টন করিল। 

৮৪. অত:পর উহারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করিল তখন বলিল, আমরা 
এক আল্লাহতেই ঈমান আনিলাম এবং আমরা তাহার সহিত যাহাদিগকে শরীক 
করিতাম তাহাদিগকে প্রত্যাখ্যান করিলাম । 

৮৫. উহারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করিল তখন উহাদিগের ঈমান 
উহাদিগের কোন উপকারে আসিল না। আল্লাহ্‌র এই বিধান পূর্ব হইতে তাহার 
বান্দাদিগের মধ্যে চলিয়া আসিতেছে এবং সেইক্ষেত্রে কাফিররা ক্ষতিগ্রস্ত হয় । 


তাফসীর ঃ এইস্থানে আল্লাহ্‌ তা'আলা এ সকল লোকদিগের সম্বন্ধে আলোচনা 
করিয়াছেন যাহারা পূর্বকালে তাহাদিগের নবীগণকে অস্বীকার করিয়াছিল। অত:পর 
বলেন, তবে তাহারা কি তাহাদিগের অস্বীকার করণ ও মিথ্যাবাদীতার জন্য কম 
ভোগান্তি পৌহাইয়াছে? অথচ তাহারা সংখ্যায় ছিল অধিক, সম্পদে ছিল প্রাচুর্যের 
অধিকারী এবং শক্তিতে ছিল প্রবল। এই সকল জিনিস উহাদিগকে আল্লাহ্র আযাব 
হইতে রক্ষা করিতে পারে নাই। এই সকল জিনিস উহাদিগের কোন উপকারেই আসে 
নাই। মূলত এই সকলকে ধ্বংস করিয়া দেওয়াই যুক্তিযুক্ত ছিল। কেননা যখন 


Contents 


সূরা মুমিন ৬৯৯ 


তাহাদিগের নিকট আল্লাহ্‌ তা'আলার কোন রাসূল বা প্রতিনিধি তাহার সত্যতার 
প্রমাণে স্পষ্ট দলীল ও অকাট্য প্রমাণসহ আবির্ভত হইতেন তখন তাহারা তাঁহাকে অবজ্ঞা 
ও তুচ্ছ জ্ঞান করিত। উপরন্তু তাহারা নিজেদের জ্ঞানের গরিমায়'নবী পয়গামকে 
এতটুকু শ্রদ্ধার নযরে দেখার সৌজন্যতাটুকু প্রদর্শন করিত না। 

মুজাহিদ রো) বলেন, তাহারা বলিত যে, আমরা মহাজ্ঞানী, পরকালে পুণ্যের 
পুরস্কার ও শাস্তির কথা আমরা বিশ্বাস করি না। 

সুদ্দী (রা) বলেন, তাহারা তাহাদিগের জ্ঞানের গরিমায় আত্মহারা হইয়াছিল । অথচ 
অজ্ঞতার চরমে তাহারা পৌঁছিল। অত:পর তাহাদিগের উপর এমন শাস্তি আপতিত করা 
হয় যাহার স্বাদ ইহার পূর্বে আর অন্য কোন জাতি গ্রহণ করে নাই। 

+$ 9.৩ অর্থাৎ উহাই তাহাদিগকে বেষ্টন করিল ১৮১৫১ ০; 5 
লইয়া তাহারা ঠাট্টা-বিদ্বপ করিত । 

1 9 (-[$ অর্থাৎ অত:পর উহারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করিল 1213 
০১৫১০ li 0০5 (2) 2০৯০ 41165 0০ অর্থাৎ তখন বলিত, আমরা এক 
আল্লাহৃতে বিশ্বাস করিলাম এবং আমরা তাহার সহিত যাহাদিগকে শরীক করিতাম 
তাহাদিগকে প্রত্যাখ্যান করিলাম । অথচ সেই সময় আর তাহাদিগের অনুশোচনা ও 
অনুনয়-আবেদন কোন কাজে আসিবে না। 

যথা ফিরাউন ডুবিয়া মৃত্যুবরণ করার প্রাক্কালে বলিয়াছিল ঃ 


পদ ক 9 £& ঠিতা ঠা 


ald ta Gl Lal ১:5৭ ৬৮ সি 01 4 281১৭ অৰ্থাৎ 
আমি বিশ্বাস করিলাম যে, বনী ইস্রাইল যাহাতে বিশ্বাস করে তিনি ব্যতীত অন্য কোন 
ইলাহ নাই এবং আমি আত্মসমর্পণকারীদিগের অন্তর্ভুক্ত ৷ 

পরবর্তী আয়াতে আরো বলা হইয়াছে যে, 2, ১:২9 25$ ০১:০2 ৪051 
*,.,.১%1| এখন? ইতিপূর্বে তো তুমি অমান্য করিয়াছ এবং তুমি অশান্তি 
সৃষ্টিকারীদিগের অন্তর্ভুক্ত ছিলে। অর্থাৎ তাহার দুআ আল্লাহ্‌ কবুল করিয়াছিলেন না৷ 
কেননা মুসা (আ) তাহার অত্যাচারে অতিষ্ঠ হইয়া আল্লাহ্‌র নিকট বলিয়াছিলেন ঃ 

091 ডিএ 19১2০: (৮9516051815 ১559 অর্থাৎ উহাদিগের হৃদয় 
মোহর করিয়া দাও, উহারা তো মর্মস্ত্দ শাস্তি প্রত্যক্ষ না করা পর্যন্ত বিশ্বাস করিবে না। 

অনুরূপভাবে এই স্থানেও বলা হইয়াছে যে, 

০১০15০8৮214505-55150156501558501555158578 
১.:০ অর্থাৎ উহারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করিল তখন উহাদিগের বিশ্বাস: 


Contents 


৭০০ তাফসীরে ইব্‌ন কাছীর 


. উহাদিগের কোন উপকারে আসিল না। আল্লাহ্‌র এই বিধানই পূর্ব হইতে তাহার 
বান্দাদিগের মধ্যে অনুসৃত হইয়া আসিয়াছে । অর্থাৎ শাস্তি উপস্থিত হইয়া যাওয়ার পর 
শাস্তিতে পরিবেষ্টিত প্রত্যেকের জন্য এই বিধান কার্যকরী হইয়া থাকে । অতএব আল্লাহ্‌ 
তাহার বিধান মাফিক সেই সময় উহাদিগের তাওবা কবুল করেন না । যেমন হাদীসের 
মধ্যে আসিয়াছে যে, “আল্লাহ্‌ তা'আলা মৃত্যু উপস্থিত প্রত্যেক ব্যক্তির তাওবা গরগরার 
পূর্ব সময় পর্যন্ত কবুল করিয়া থাকেন।” 

অর্থাৎ যখন গরগরা শুরু হইয়া যায়, রূহ হলকুম পর্যন্ত পৌঁছিয়া যায় এবং যখন সে 
স্বচক্ষে রূহ কব্যাকারী ফেরেশ্তাকে দেখিতে থাকে, তখন আর তাওবা কবুল করা হয় 
না। 

তাই আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন £ ৫3১3411105১ ১... 

অর্থাৎ তখন সত্য প্রত্যাখ্যানকারীরা ক্ষতিগ্রস্ত হয় । 


॥ সূরা মু'মিন সমাপ্ত ॥ 


Contents 


সূরা হা-মীম আস্সাজুদাো 
৫৪ আয়াত, ৬ রুকু, মক্কী 
(9195551440৮ 


হি me | 


০1৯ (১) 
622 9১29 00576 0 


০২০% 52565 61 42৫ ৪ €) 
| ০৫১৫৫ ৮ SSCS EGS €) 
৩594. £ 2৬ Mele R EH; (°) 
০৫৯৯৮ ৪১4১6 এ ৬ & Ls CS Cs 


১. হা-মীম, 

২. ইহা দয়াময়, পরম দয়ালুর নিকট হইতে অবতীর্ণ । 

৩. ইহা এক কিতাব, বিশেষভাবে বিবৃত হইয়াছে ইহার আয়াতসমূহ, আরবী 
ভাষায় কুরআনরূপে জ্ঞানী সম্প্রদায়ের জন্য 

৪. সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে, কিন্তু উহাদিগের অধিকাংশই বিমুখ 
হইয়াছে । সুতরাং উহারা শুনিবে না। 

৫. উহারা বলে, মি সাহার ভতডি আমারি কে হানি রিতেছ তে দিবার 
আমাদিগের অস্তর আবরণ-আচ্ছাদিত, কর্ণে আছে বধিরতা এবং তোমার ও 


‘ 


Contents 


৭০২ . তাফসীরে ইব্‌ন কাছীর 


আমাদিগের মধ্যে আছে অন্তরাল; সুতরাং তুমি তোমার কাজ কর এবং আমরা 
আমাদিগের কাজ করি । 

তাফসীর ঃ আল্লাহ তা'আলা বলেন ++৯৮॥| ১৮১ 32 0:55 72 অর্থাৎ 
কুরআন দয়াময়, পরমদয়ালুর নিকট হইতে অবতীর্ণ হইয়াছে। যেমন অন্যত্র বলা 
হইয়াছে ঃ ০10 4১ ০০ ০০5৪] 03০ 40 ৩৪ অর্থাৎ বল, তোমার প্রতিপালকের 
নিকট হইতে জিবরাঈল সত্যসহ কুরআন অবতীর্ণ করিয়াছেন। 

7 


59১8০ 
অর্থাৎ আল কুরআন তো বিশ্বপ্রতিপালকের পক্ষ হইতে নাধিল হইয়াছে । জিবরাইল 
ইহা অবতীর্ণ কারিয়াছেন.তোমার হৃদয়ে, যাহাতে তুমি সতর্ককারী হইতে পার। 

4031 ০১ 55 অর্থাৎ ইহার বিষয় ও বিধানসমূহ বিশদভাবে বিবৃত হইয়াছে 
(:১০ (%1$ অর্থাৎ কুরআনের ভাষা আরবী উহার শব্দের গাথুনী মযবৃত এবং উহার 
ভাব স্পষ্ট ও সাবলীল । যেমন কুরআনের অন্যত্র বলা হইয়াছে £ 

৮৯/৯০১৬এ SLi অপ 
অর্থাৎ যিনি প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ, এই কিতাব তাহার নিকট হইতে; ইহার 


আয়াতসমূহ সুস্পষ্ট সুবিন্যস্ত করা হইয়াছে ও পরে বিশদভাবে বলা হইয়াছে । এক 
কথায় উহা শব্দ ও অর্থের দিক দিয়া জীবন্ত একটি ম্জিযাস্বরূপ ৷ 


আরো বলা হইয়াছে যে, 
অর্থাৎ পূর্ববর্তী অথবা পরবর্তী কোন মিথ্যা হইতে প্রক্ষিপ্ত হইবে না। ইহা প্রজ্ঞাময় 
প্রশংসার আল্লাহর নিকট হইতে অবতীর্ণ । 


৩১৯; 7$8] অর্থাৎ যাহাতে বিজ্ঞ আলিম-বা জ্ঞানী সম্প্রদায় ইহার অর্থ ও 
ভাব-বিষয় সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করিতে পারে । 


(১:২১ 1১:৬4 অর্থাৎ ইহা কখনো সুসংবাদ দান করে মূমিনদিগকে এবং আবার 
কখনো ভীতি প্রদর্শন ও সতর্কবাণী উচ্চারণ করে কাফিরদিগের উদ্দেশ্যে। 

০৬০৮১ 2৫ ০১১৪৫ ০০০5৪ অর্থাৎ কিন্তু কুরাইশদিগের অধিকাংশ ইহার 
ভাব ও বিষয় বুঝার চেষ্টা করে না। 


Contents 


সূরা হা-মীম আস্সাজ্দা | ৭০৩ 


যা ভে | + ২915 LE ete ot Hee wae el edn 

আতিশয্যে আবরণ আচ্ছাদিত", $, (5151 ৪ 9 4:11 12253 ৮০০ উহারা বলিল 
তুমি যাহার প্রতি আমাদিগেকে আহ্বান করিতেছ সে বিষয়ে আমাদিগের কর্ণে আছে 
বধিরতা। 

৮2০ 455 850 9.3 এবং তোমার এ আমাদিগের মধ্যে অন্তরাল থাকার 
কারণে তোমার আহ্বান আমাদিগের পর্যন্ত পৌছায় না। 31-25%1 --:1$ সুতরাং 
তুমি তোমার পথে চল এবং আমরা আমাদিগের পথে চলি- তোমার আনুসরণ করার 
কোন ইচ্ছা আমাদিগের নাই। 

আবদ ইব্‌ন হুমাইদ (র) তাহার মুসনাদ গ্রন্থে বলেন, ইবন আর শাইঘাহ রে) ১.১, 
জাবির ইব্‌ন আব্দুল্লাহ্‌ হইতে বর্ণিত । তিনি বলেন, একদিন কুরাইশরা এরুত্রিত হইয়া 
পরামর্শ করে যে,আমাদিগের মধ্যে কবিতা আবৃত্তি ও রচনায় এবং যাদু ও ভবিষ্যৎ 
বলায় যে ব্যক্তি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও অভিজ্ঞ তাহাকে লইয়া আমরা তাহার (মুহাম্মদ (সা) 
এর নিকট যাইব । যে ব্যক্তি আমাদিগের এক্যের মধ্যে ফাটল ও আমাদিগের সংহতির 
পথে বাধা সৃষ্টি করিয়াছে আর আমাদিগের ধর্মের মধ্যে দোষ-ক্রুটি অন্বেষণ করিতেছে, 
সে তাহার সহিত তর্ক করিয়া তাহাকে হারাইয়া দিবে । সকলে একবাকে্$ বলিল যে, 
আমাদিগের এমন যোগ্যতর ব্যক্তি উত্বাহ ইব্‌ন রবিআ ব্যতীত অন্য কেহ নাই। 
অত:পর সকলে মিলিয়া উত্বাহ এর নিকট আসিয়া তাহাদিগের প্রোগ্রামের কথা 
তাহাকে জানায় এবং সে সকলের আর্জির মুখে তাহাদিগের কথা রাখিতে বাধ্য হয। 
এক পর্যায়ে সে প্রস্তুতি নিয়া এই উদ্দেশ্যে রাসূলুল্লাহ (সা) নিকট আসিয়া উপস্থিত হয়। 
সে রাসূলুল্লাহ সো)-কে বলে যে, হে মুহাম্মদ! বল, তুমি.ভাল না (তোমার পিতা) 
আব্দুল্লাহ ভাল? তিনি কোন উত্তর না দিয়া নিশ্চুপ থাকেন। সে আবার জিজ্ঞাসা করে 
যে, আচ্ছা বল, তুমি ভাল না (তোমার দাদা) আব্দুল মুত্তালিব ভাল? এইবারও 
রাসূলুল্লাহ (সা) কোন উত্তর না দিয়া নীরবতা অবলম্বন করেন। ্‌ 

অত:পর সে বলিতে থাকে যে, তুমি যদি তোমার পিতা ও দাদাকে তোমা অপেক্ষা 
ভাল মনে করিয়া থাক তাহা হইলে তুমি ভাল করিয়াই জান যে, তাহারা যে সকল 
উপাস্যকে পূজা করিত আমরাও তাহাদিগকেই পূজা করিয়া থাকি; অথচ তুমি এ সকল 
উপাস্যদিগের ক্রটি অন্বেষণে তৎপর রহিয়াছ। আর যদি তুমি উহাদিগের অপেক্ষা 
নিজেকে ভাল মনে করিয়া থাক তবে তাহাও আমাদিগকে বল, আমরা তোমার কথা 
শোনার জন্য প্রস্তুত রহিয়াছি। খোদার কসম! পৃথিবীর কোন লোক তোমার চাইতে 
নিজ কওমের এত বেশী ক্ষতি আর করে নাই। তুমি আমাদিগের এক্যের মধ্যে বিশাল 
ফাটল সৃষ্টি করিয়াছ __তুমি আমাদিগের এঁক্যের সূত্র ছিন্ন করিয়াছ। তুমি আমাদিগের 
ধর্মের দোষ অন্বেষণ করিতেছ। তুমি সমগ্র আরবে আমাদিগের নামে বদনাম ছড়াইয়া 
দিয়াছ। তোমার জন্য আরব ব্যাপিয়া এই কথা ছড়াইয়া পড়িয়াছে যে, কুরাইশ বং্‌ 


Contents 


৭০৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


মধ্যে একজন যাদুকরের এবং ভবিষ্যৎ বক্তার আবির্ভাব ঘটিয়াছে। এখন আমরা 
পৌছিয়াছি। তুমি আমাদিগকে ধ্বংস করিয়া দেওয়ার দূরভিসন্ধিতে লিপ্ত রহিয়াছ। 

শোন! (এইসব হইতে তুমি বিরত থাক ।) তোমার যদি অঢেল সম্পদের লালসা 
থাকে তবে বল, আমরা সকলে মিলিয়া তোমাকে এই পরিমাণ সম্পদ সংগ্রহ করিয়া 
তোমার স্ত্রী-সন্তোগের বাসনা থাকে তবে বল, আরবের সুন্দরী যে মেয়েটি তোমার 
পসন্দ হয় সেইটি তোমাকে বিবাহ করাইয়া দিব। এমনি সর্বাপেক্ষা দশটি সুন্দরী মেয়ে 
তোমাকে বিবাহ করাইয়া দিব। 

এই দীর্ঘ ভাষণের পর তিনি ক্লান্তির নিশ্বাস লইলে রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে 
বলিলেন, আপনার কথা শেষ? সে বলিল, হা। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, এখন আমার 
কথা শুনুন। অত:পর তিনি পাঠ করিতে থাকেন ৪ 
হইতে ২১০5১১০০৪০০ 59 48০০০ ১২059 485 1৮-০৭। 9৪ এই পর্যন্ত । 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, ‘না !' 
সকলে বলিল, বল, কি কথা হইয়াছে? সে বলিল, তোমরা সকলে যাহা বলিতে আমি 
একাই তাহা তাহাকে বলিয়াছি। সকলে বলিল, সে কি উত্তর দিয়াছে ? সে বলিল, হা, 
উত্তর দিয়াছে বটে, কিন্তু আমি তাহার একটি শব্দও বুঝি নাই। তবে এতটুকু বুঝিয়াছি 
যে, সে আমাদিগকে আসমানী আযাবের ভীতি প্রদর্শন করিয়াছে, যাহা পূর্ববর্তী কওমে 
'আদ ও কওমে সামুদের উপর আপতিত হইয়াছিল। সকলে বলিল, তোমার অকল্যাণ 
হউক, এক ব্যক্তি আরবী যবান- তোমার মাতৃভাষায় কথা বলিয়াছে আর বলিতেছ, 
তুমি তাহার কিছই বুঝ নাই? উতবাহ বলিল, আমি সত্য বলিয়াছি, আযাব সম্বন্ধীয় 
ভীতি প্রদর্শন ব্যতীত আমি তাহার কোন কথাই বুঝি নাই । হাফিয আবু ইয়া“লা মুসিলী 
স্বীয় মুসনাদের মধ্যেও আবূ বকর ইব্‌ন আবু শাইবার সনদে এইরূপ বর্ণনা করিয়াছেন । 
বাগভী রে) স্বীয় তাফসীর গ্রন্থে মুহাম্মদ ইবৃন ফুযাইল (র) এর সনদে রেওয়ায়েতটির 

আংশিক দুর্বলরূপ জাবির ইব্‌ন আব্দুল্লাহ্‌ হইতে বর্ণনা করিযাছেন যে, যখন রাসূলুল্লাহ্‌ 
(সা) আয়াতটি পাঠ করিয়া ১০ 2৯০৮০ 444 4৪০৮০144১১1 453 2 ul 
, ১5% এই পৰ্যন্ত পৌছেন তখন উতবাহ রাসূলুল্লাহ্‌ (সা)-এর মুখ তাহার হাত দ্বারা 
চাপিয়া ধরেন এবং আর অগ্রসর না হওয়ার জন্য কসম দিতে থাকেন এবং তাহার 


Contents 


সূরা হা-মীম আস্সাজ্দা ৭০৫ 


সহিত যে উতবাহ-এর আত্মীয় সম্পর্ক রহিয়াছে তাহা তাহাকে স্মরণ করাইতে থাকে । 
সে রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট হইতে উঠিয়া যাইয়া সোজা স্বীয় ঘরে চলিয়া যায়। আর 
কুরাইশদিগের সভা ও আলোচনায় অংশগ্রহণ করা হইতে বিরত থাকে । ইহার প্রেক্মিতে 
আবু জাহিল কুরাইশদিগকে বলিল, আমার আশংকা হইতেছে যে; উতবাহ মুহাম্মাৰের 
দিকে ঝুঁকিয়া পড়িয়াছে। সেখানের খাওয়া-দাওয়ায় তাহার লোভ ধরিয়া গিয়াছে । আর 
সে তো অভাবী । আচ্ছা, তোমরা আমার সাথে আস। 

অত:পর তাহার নিকট গিয়া আবূ জাহিল বলিল, উতবাহ! তুমি কি আমাদিগের 
নিকট আসা যাওয়া ছাড়িয়া দিয়াছ। তাহার একটি কারণই দেখি যে, মুহাম্মাদের 
দস্তরখান তোমার পসন্দ হইয়াছে। আর হয়ত তাহার প্রতি তোমার কিছুটা ঝৌকেরও 
সৃষ্টি হইয়াছে । তোমার যদি কোন সম্পদের প্রয়োজন হয় তবে বল, আমরা সকলে 
মিলিয়া পরম্পরে চাদা তুলিয়া তোমার অর্থ-সম্পদের সংস্থান করিয়া দিব। যাহা 
তোমাকে মুহাম্মাদের দস্তরখান হইতে মুখাপেক্ষিহীন রাখিবে। 

এই কথা শুনিয়া উতবাহ রাগান্বিত হন এবং বলেন, আমি আর কখনো মুহাম্মাদের 
সহিত কথা বলিব না। আশ্চর্য! তোমরা আমার ব্যাপারে এত নিচু মন্তব্য করিতে 
পারিয়াছ। অথচ তোমরা জান কুরাইশ বংশের মধ্যে আমিই সর্বাপেক্ষা ধনী ব্যক্তি । 
তোমাদিগের সকলের আবেদনের পরিপ্রেক্ষিতে আমি তাহার নিকট গিয়াছিলাম । তাহার 
সহিত আমার অনেক কথা হইয়াছে । আমার কথার প্রতিউত্তরে সে যাহা উদ্ধৃত করিয়া 
আমাকে শুনাইল তাহাতে অবাক হইয়া গিয়াছিলাম। আল্লাহ্র কসম! সে কবি নয়, 
গণকও নয় এবং যাদুকর নয়। সে যখন একটি সূরা পাঠ করিয়া এই পর্যন্ত পৌছিয়াছিল 
টির ১০০ ৪০৮০ Yin ela PSSST YG (০১০ ১0$ তখন আমি তাহার 
মুখ চাপিয়া ধরিয়াছিলাম। আমার সহিত তাহার আত্মীয়তার দোহাই দিয়া আর না 
পড়িতে অনুরোধ করিয়াছিলাম। তোমরা সকলেই জান যে, মুহাম্মাদ কখনো মিথ্যা কথা 
বলে না। তাই আমি আশংকা করিতেছিলাম যে, আমাদিগের উপর এখনি কোন আযাব 
আপতিত হয় কি না। এই রেওয়ায়েতটি বা্যার ও আবূ ইয়া'লার রেওয়ায়েতের 
অনুরূপ । (আল্লাহ্‌ ভাল জানেন ।) - 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) তাহার সীরাত গ্রন্থে ..... মুহাম্মাদ ইব্‌ন কা‘আব কুরাধী 
(র) হইতে বর্ণিত। তিনি বলেন, কুরাইশ সর্দার উতবাহ একদা কুরাইশদিগের এক 
সভায় আলোচনারত ছিল। সেই সময় রাসূলুল্লাহ্‌ (সা) কাবার এক কোণায় একা একা 
বসিয়াছিলেন। উতবাহ কুরাইশদিগকে উদ্দেশ্য করিয়া বলিতেছিল যে, হে কুরাইশ 
সকল! তোমরা যদি সকলে একমত হইয়া আমাকে মুহাম্মাদের নিকট যাইতে বল তাহা 
হইলে আমি তাহার নিকট যাইব এবং তাহাকে লোভ দেখাইব ও বুঝাইবার পর বলিব 
যে, তুমি কি তোমার কার্যক্রম হইতে বিরত হইবে? এই ঘটনাটি তখনকার যখন 
হাময়াছ (রো) ইসলাম গ্রহণ করিয়াছেন এবং উল্লেখযোগ্য সংখ্যক সাহাবা ইসলামের 


ইবৃন কাছীর-_৮৯ (৯ম) 


Contents 


৭০৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


ছায়াতলে সমবেত হইয়াছেন। যাই হোক সকলে বলিল যে, হে আবুল অলীদ! তুমি 
তাহার নিকট যাও এবং তাহাকে বুঝাইবার চেষ্টা কর। 

অত:পর উতবাহ উঠিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট যাইয়া বসিল এবং তাহাকে 
বলিল, হে ভ্রাতুস্পুত্র! উত্তম তোমার বংশ পরম্পরা । তৃমি তো আমাদিগেরই একজন । 
কিন্তু দুঃখের বিষয়, তুমি তোমার কওমের মধ্যে এমন আশ্চর্য এক বিষয় প্রকাশ 
করিয়াছ, যাহা দ্বারা কওমের মধ্যে অনৈক্যের সৃষ্টি হইয়াছে। আর কওমের মধ্যে 
ক্ষোভেরও সৃষ্টি হইয়াছে। কেননা তুমি তাহাদিগের ইলাহদিগকে এবং ধর্মকে মিথ্যা 
বলিয়া মন্তব্য করিয়াছ। বিগতকালে যাহারা তাহাদিগের এই ধর্মের অনুসরণ করিয়াছে 
এবং বর্তমানে যাহারা অনুসরণ করিতেছে সকলকে তুমি কাফির বলিয়া সিদ্ধান্ত দিয়াছ। 
যাহা হোক আমি তোমার নিকট কয়েকটি প্রস্তাব রাখিব, তুমি উহার যে কোন একটি 
গ্রহণ করিবে বলিয়া আমি আশাবাদী । রাসুনুল্নাহ্‌ (সা) বলিলেন, “হে আবুল ওয়ালীদ! 
প্রস্তাব পেশ করুন, আমি শুনার জন্য প্রস্তুত রহিয়াছি।” 
সে বলিল, হে ভ্রাতুস্পুত্র! তোমার এই কার্যক্রম তৎপরতার দ্বারা যদি সম্পদ লাভ 
করার কোন মতলব থাকে তাহা হইলে বল, আমরা. তোমাকে এত পরিমাণে 
মাল-সম্পদ সংগ্রহ করিয়া দিব যাহাতে তুমি আমাদিগের সকলের চেয়ে সম্পদশালী 
ব্যক্তিতে পরিণত হও । আর যদি তুমি আমাদিগের সকলের সর্দার হইতে চাও তাহা 
হইলে বল, আমরা এক বাক্যে তোমাকে আমাদিগের সর্দাররূপে গ্রহণ করিয়া নিব। 
আর যদি তুমি আমাদিগের দেশের বাদশাহ হইতে চাও তবে তাহাও বল, আমরা 
তোমাকে বাদশাহ হিসাবে গ্রহণ করিয়া নিতেও প্রস্তুত রহিয়াছি। আর যদি কোন জ্বিন 
বা ভূত-প্ৰেত তোমাকে আছর করিয়াছে বলিয়া মনে কর তবে তাহাও বল আমরা 
আমাদিগের অর্থ ব্যয় করিয়া তোমাকে চিকিৎসক দেখাইয়া ভাল করিয়া তুলিব। কেননা 
কখনো কখনো মানুষের অনুগত জ্বিন মানুষের উপর চড়াও হইয়া তাহাকে প্রভাবিত 
করার চেষ্টা করে। চিকিৎসক দেখাইয়া ঝাড়-ফুক দেওয়াইয়া উহা বিতাড়িত করিলে 
তাহার স্বাভাবিক অবস্থা ফিরিয়া আসে । 

রাসূলুল্লাহ্‌ (সা) মনোযোগের সহিত তাহার কথাগুলা শুনিতেছিলেন। এই পর্যন্ত 
বলিয়া উতবাহ থামিয়া গেলে রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে জিজ্ঞাসা করিলেন, “আপনার 
কথা শেষ হইয়াছে?” সে বলিল, হা, আমার কথা শেষ হইয়াছে। রাসূলুল্লাহ্‌ (সো) 
বলিলেন, “তাহা হইলে এখন আমার বক্তব্য শুনুন।” সে বলিল, আচ্ছা, বল। 

অত:পর রাসূলুল্লাহ সো) তাহাকে উদ্দেশ্য করিয়া পাঠ করেন ৪ 


£ 2) ০1০ টে 22 পর eo 2 192 “fo ৪ দো ০2 ৪ % ৬ ও 
জটিল, ভরত এ কু ১৬ 281 ৪৩ পচ £ 0 ৫ 8:21 ০ পু % ৮০ £0 +4 


অর্থাৎ ইহা দয়াময়, পরম দয়ালুর নিকট হইতে অবতীর্ণ । ইহা এক কিতাব 
অবতীর্ণ আরবী কুরআনরূপে ৷ বিশদভাবে বিবৃত হইয়াছে ইহার আয়াতসমূহ জ্ঞানী 


Contents 


সূরা হা-মীম আস্সাজ্দা ৭০৭ . 


সম্প্রদায়ের জন্য । সুসংবাদদাত ও সতর্ককারীরূপে । কিন্তু উহাদিগে অধিকাংশই . 
বিমুখ হইয়াছে। সুতরাং উহারা শুনিবে না। 

এইভাবে রাসূলুল্লাহ্‌ (সা) পড়িয়া যাইতেছিলেন এবং সে মনোযোগ সহকারে 
শুনিতেছিল। এক পর্যায়ে রাসূলুল্লাহ্‌ (সা) পড়িয়া সূরাটির সিজদার আয়াত পর্যন্ত 
আসেন এবং তিনি সিজদাহ করেন। অত:পর বলেন, “হে আবৃল ওয়ালিদ! শুনিলেন 
তো, আমার যাহা বলার ছিল বলিয়াছি, এখন আপনি চিন্তা করুন।” 

অত:পর সে উঠিয়া তাহার জন্য অপেক্ষমান কুরাইশ সাথীদিগের নিকট যাইয়া 
পৌছিলে তাহারা তাহার মুখাবয়ব দেখিয়া বলিতে লাগিল, উতবার হালাত বদলিয়া 
গিয়াছে । সে গিয়া উহাদিগের সহিত বসিলে তাহারা বলিতে লাগিল, বল, উহার 
সহিত তোমার কি আলোচনা হইল । সে বলিল, উহার নিকট আমি এমন কথা 
শুনিয়াছি যাহা আমি ইতিপূর্বে আর কখনো শুনি নাই। আল্লাহ্র কসম দিয়া আমি 
বলিতে পারি, সে যাদুকর নহে, কবিও নহে এবং নহে কোন গণক। হে কুরাইসগণ! 
তোমরা আমার কথা শুন এবং তাহা গ্রহণ কর। আমার সহিত উহার যে আলোচনা 
হইয়াছে তাহা তোমরা শুনিলে । তোমাদিগকে আমি বলিতে চাই যে, তোমরা তাহার 
বিরোধিতা করিও না । তাহার মতে তাহাকে চলিতে দাও । তাহার বিরোধীতা করিয়া 
তোমরা লাভবান হইতে পারিবে না। কেননা তোমরা তাহার সাহায্য না করিলে তাহার 
সাহায্যকারীর অভাব হইবে না। কোন না কোন গোত্র বা দেশ তাহার সহযোগীতায় 
আগাইয়া আসিবে । আর তোমরা যদি তাহার সহযোগীতা কর, সে যদি এই রাষ্ট্রের 
বাদশাহ হয় তবে এই রাষ্ট্র তোমাদিগের নামেই অভিহিত হইবে এবং তোমাদিগের 
তাহার নিকটতম ও আস্থাভাজন লোকদিগের মধ্যে অন্যতম হিসাবে পরিগণিত । 

উতবাহ এই কথা বলিলে সকলে তাহাকে বলিল, আল্লাহ্র কসম'দিয়া বলিতে 
পারি, হে আবু ওয়ালীদ! মুহাম্মাদ তোমার উপর যাদু করিয়াছে। অত:পর সে বলিল, 
তাহার ব্যাপারে আমার রায় আমি তোমাদিগকে স্বাধীনভাবে শুনাইলাম । এখন 
তোমরা ইচ্ছা হইলে গ্রহণ কর না হয় বর্জন কর। যাহা ইচ্ছা তোমরা করিতে পার। 
এই রেওয়ায়েতটি পূর্বোক্ত রেওয়ায়েতটির প্রায় অনুরূপ । (আল্লাহই ভাল জানেন ।) 


[1 রক] 1, 2 বিটি পরত ARAL ৬ 
৫) 0) ৬ 2৮3৬ ৮6545 ৬6০ ০১ 
SOUS LEIS BIHAN HB Ll 5 
722,22 


০০১৮০ ৬ ১৯২০ ৯১ 8১৪৮ ০৯$ 3 ৫১ (9 


১9৮42262৮18 ০০৯৯০) সন (06) (৪) 


Contents 


৭০৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


৬. বল, আমি তো তোমাদিগের মতই একজন মানুষ । আমার প্রতি ওহী হয় 
যে, তোমাদিগের ইলাহ একমাত্র ইলাহ অতএব তাহারই পথ দৃঢ়ভাবে অবলম্বন 
কর এবং তাহারই নিকট ক্ষমা প্রার্থনা কর। দুর্ভোগ অংশীবাদীদিগের জন্য! 

৭. যাহারা যাকাত প্রদান করে না এবং উহারা আখিরাতেও অবিশ্বাসী । 

৮. যাহারা ঈমান আনে ও সবকার্য করে, তাহাদিগের জন্য রহিয়াছে নিরবচ্ছিন্ন 
পুরস্কার । 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ঃ J অর্থাৎ হে মুহাম্মাদ (সা)! আপনি 
মিথ্যাবাদী মুশরিকদিগের সামনে ঘোষণা করিয়া দিন যে, ॥৫ 1% ৯ EE 
Lab ntl 4% | ০৯১ আমি তো তোমাদিগের মতই একজন মানুষ ' 
আমার প্রতি প্রত্যাদেশ হয় যে, তোমাদিগের সকলের একমাত্র মাবৃদ আল্লাহ্‌। তোমরা 
যে একাধিক ও ভিন্ন ভিন্ন মাবুদ তৈরী করিয়া পূজা করিতেছ উহা সম্পূর্ণ ভ্রান্তি ও 
্রষ্টতা। সকলের ইলাহ একমাত্র আল্লাহ্‌ । 

৭১| [১০১5২০ অৰ্থাৎ অতএব সকলে একাগ্রমনে একমাত্র তাহারই ইবাদত 
কর-_যেভাবে তোমরা তোমাদিগের রাসূলের নিকট ইবাদত করা তালীম পাইয়াছ। 

২৪১৪১৯-4 অর্থাৎ বিগত জীবনের গুনাহ হইতে তাহার নিকট তাওবা কর। 

১৮৫১১৮০11৩2 অর্থাৎ আর এই কথা বিশ্বাস কর, যাহারা শিরক করে 
তাহাদিগের ধ্বংস অবধারিত । £3 ০54349 ০2541 যাহারা যাকাত প্রদান করে না। 

আলী ইবৃন আবূ তালহা ইবৃন আব্বাস (রা) হইতে বলেন যে, £34 3১১44 এর 
অর্থ হইল যাহারা এই কথা স্বীকার করে যে, 4111 1 211 4 আল্লাহ্‌ ব্যতীত অন্য কোন 
ইলাহ নাই ৷ ইকরিমাও এইরূপ অর্থ করিয়াছেন। 

যেমন পবিত্র কুরআনের অন্যত্র বলা হইয়াছে যে, L& ১% ALS ১৪ 
[১ ১ অর্থাৎ যে নিজেকে পবিত্র করিবে সেই সফলকাম হইবে এবং সে-ই ব্যর্থ 
হইবে যে নিজেকে কলুষাচ্ছন্ন করিবে। 

অন্যত্ৰ আরো বলা হইয়াছে যে, ০ ০ 4 4% ০53০ ০% ১5 অর্থাৎ 
নিশ্চয় সাফল্য লাভ করিবে সে যে পবিত্র এবং তাহার প্রতিপালকের নাম স্মরণ করে ও 
সালাত আদায় করে। 

অন্যত্র আরো বলা হইয়াছে যে, ০৫৮5 $ ০১% 55 অৰ্থাৎ তোমার কি 
পবিত্রতা লাভ করার ইচ্ছা আছে? 

উল্লেখ্য যে $1১45 -এর অর্থ হইল আত্মাকে সকল দুশ্চরিত্রতা ও অপবিত্রতা হইতে 
পবিত্র করা। আর এই স্থানে £,<; বিশেষভাবে আত্মাকে শিরক হইতে পবিত্র করা অর্থে 
ব্যবহৃত হইয়াছে। 


Contents 


সূরা হা-মীম আস্সাজ্দা ৭০৯ 


সম্পদ সম্বন্ধে যে যাকাতের কথা বলা হইয়াছে তাহার অর্থ হইল হারাম হইতে . 
সম্পদকে পবিত্র করা যাহাতে উহা বৃদ্ধি পায়, বরকতময় হয় এবং যাহাতে উহা যথাযথ 
উপকারে আসে এবং আল্লাহ্‌র অনুমোদিত পন্থায় যাহাতে উহা ব্যয়িত হয়। 


পপ 


সুদ্দী বলেন, 2১৫১|| 5555: ০ ১১৫:২-০11 4:8 -এর অর্থ হইল যাহারা 
মালের যাকাত আদায় করে না। 

মু'আবিয়া ইব্‌ন কুররাহ (র) বলেন, যাহারা যাকাত আদায় করিত না তাহাদিগকে 
উদ্দেশ্য করিয়া ইহা বলা হইয়াছে । কাতাদাহ (র) বলিয়াছেন, যাহারা মালের যাকাত 
দিতে নিষেধ করিত । অনেক মুফাস্সির আয়াতটির বাহ্যিক অর্থ গ্রহণ করিয়া উপরোক্ত 
ব্যাখ্যা করিয়াছেন । ইব্‌ন জারীরও এই অর্থ গ্রহণ করিয়াছেন । 

কিন্তু এইভাবে ব্যাখ্যা করিলে তাহার মধ্যে একটি প্রশ্ন থাকিয়া যায়। অৎ!ৎ হিজরী 
দ্বিতীয় সনে মদীনায় যাকাত ওয়াজিব হওয়া সম্পর্কিত আয়াত নাধিল হ..। আর 
আলোচ্য আয়াতটি হইল মক্কী । তাই এই যাকাতের অর্থ কিভাবে আমরা প্রচলিত অর্থে 
ব্যবহার করিতে পারি? তবে এই কথা বলা যাইতে পারে যে, যাকাত হিজরতের পূর্বে 
ওয়াজিব না হইলেও পূর্ব হইতে এই ব্যাপারে লোকদিগকে অবহিত করিয়া আসা 
হইতেছিল। 

যেমন আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন £ ৯. 7৬: 43০ 1955 অর্থাৎ যৌদন 
ক্ষেতের ফসল কাটিয়া ঘরে তোল সেদিন উহার প্রাপ্য অংশ প্রদান কর। এইভাবে 
যাকাত ও সদকাহ-এর হুকৃম মক্কী জীবনেই দেওয়া হইতেছিল। কিন্তু যাকাতের অংশ 
নির্ধারিত করা হইয়াছে মদীনায় হিজরত করার পরে । এইভাবে উভয় অভিমতের মধ্যে 
সামঞ্জস্য প্রতিষ্ঠা করা যাইতে পারে । 

যেমন নবুয়াতের প্রথম হইতেই সূর্য উদয়ের পূর্বে এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বে 
সালাত আদায় করা হইত। কিন্তু হিজরতের পূর্বে মি'রাজের রাতের পর হইতে পাচ 
ওয়াক্ত সালাত ফরয করা হয় এবং পর্যায়ক্রমে উহার আরকান ও শর্তসমূহ জানান 
হইতে থাকে । (আন্মাহ্‌ই ভাল জানেন 1) 

অত:পর পরবতী আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন, 

বা কব lacs tosh 
অর্থাৎ যাহারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাহাদিগের জনা রহিয়াছে নিরবচ্ছিন্ন 


পুরষ্কার । 
মুজাহিদ (র) বলেন, ০১%০ 4% অর্থাৎ যাহা সর্বক্ষণ বর্তমান থাকিবে এবং যাহা 


কখনো নি:শোষিত হইবে না। 


যেমন কুরআনের অন্যত্র বলা হইয়াছে যে, 14:1 ১১৪ ০3৫৮০ অৰ্থাৎ উহার মধ্যে 
তাহার অবস্থান করিবে__অবিনেশ কালের জন্য । 


Contents 


৭১০ তাফসীরে ইব্‌ন কাছীর 


:. অন্যত্ৰ আরো বলা হইয়াছে যে, 3১০ ০: ০15 অর্থাৎ উহাদিগকে এমন এক 
পুরস্কার দেওয়া হইবে যাহা চাহিয়া আনিতে হইবে না বরং যাহা হইবে নিরবচ্ছিন্ন । 
ুদ্দী (র),১৬১০ ১১:-এর অর্থ বলেন যে, উহাদিগকে যে পুরষ্কার দেওয়া হইনে 

তাহা তাহাদিগের পাওনা, এই পুরঙ্কার ইহসান নহে। কতক ইমাম এই মতের 

বিরোধীতা করিয়া বলিয়াছেন, উহাদিগকে যে পুরস্কার দেওয়া হইবে তাহা আল্লাহ্‌ 
তা'আলার ইহসানস্বরূপ বটে। 
যেমন স্পষ্ট করিয়া কুরআনের মধ্যেই বলা হইয়াছে যে, 728 

১০১ ৮41৮5 অর্থাৎ না, আল্লাহই তোমাদিগকে ঈমানের দিকে হিদায়াত দান 

করিয়া তোমাদিগকে ধন্য করিয়াছেন। 
জান্নাতবাসীরা বলিবে, ১, 2135 13035315515 410 ১০২ অর্থাৎ আল্লাহ্‌ 

তা'আলা আমাদিগের উপর ইহসান করিয়াছেন এবং জাহান্নামের অগ্নি হইতে 

UE 


TT SE STE 0 ra 


SES SN BE EI OEE HE SE (OY 
6 GI EI Eps HST ৫ ৫ 

ডে; 96৯29 ৩2 (9512 ৬৪: ৫05 (৭) 
0 9৫64 7৮%$ 2200 GS 
৯০৭) OB ৫৮৬১৯ HEN de HAPS) 
০6৮৪5 (4৩ ৮৫2 ঠা Cs তে 

0০ ৮৮3 এ SES ASE সারা 
ips tA ) 59010 ESS FG Ee 


A 
201 2% £23 20 Ed 


\ 
50517003758 2119 


Contents 


সূরা হা-মীম আস্সাজ্দা ৭১১ 


৯. বল, তোমরা কি তাহাকে অস্বীকার করিবেই যিনি পৃথিবী সৃষ্টি করিয়াছেন ' 
দুই দিনে এবং তোমরা তাহার সমকক্ষ দাড় করাইতে চাহ? তিনিতো জগতসমূহের 
প্রতিপালক । 

১০. তিনি স্থাপন করিয়াছেন অটল পর্বতমালা তূপৃষ্ঠে এবং উহাতে রা'খয়াছেন 
কল্যাণ এবং চারদিনের মধ্যে ইহাতে ব্যবস্থা করিয়াছেন খাদ্যের 'পমভাবে 
যাচনাকারীদিগের জন্য । 

১১. অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যাহা ছিল ধুতরপুঞ্জ 
বিশেষ ৷ অনন্তর তিনি উহাকে ও পৃথিবীকে বলিলেন, তোমরা উভয়ে আস, ইচ্ছায় 
অথবা অনিচ্ছায় । উহারা বলিল, আমরা আসিলাম অনুগত হইয়া ৷ 

১২. অতঃপর তিনি আকাশমন্ডলকে দুই দিনে সপ্তাকাশে পরিণত করিলেন 
এবং প্রত্যেক আকাশে উহার বিধান ব্যক্ত করিলেন এবং আমি নিকটবর্তী 
আকাশকে সুশোভিত করিলাম প্রদীপমালা দ্বারা এবং করিলাম সুর? ত । ইহা 
পরাক্রমশালী, সর্বজ্ঞ আল্লাহ্‌র ব্যবস্থাপনা । 

তাফসীর ৪ এই স্থানে মুশরিকদিগকে তাচ্ছিল্য করা হইয়াছে যাহারা আন্মাহ্‌র 
সহিত আরো অনেককে যোগ করিয়া সকলের উপাসনা করে । অথচ একমাত্র আল্লাহ্‌ই 
সকলকিছুর ত্রষ্টা। আল্লাহ্‌ একমাত্র ক্ষমাকারী এবং একমাত্র তিনিই সবকিছুর একচ্ছত্র 
অধিকারী । তাই বলা হইয়াছে ৪ ৯২৬: ৬ ০৯১ SL HL bE i J 
(51 21 5১125% অৰ্থাৎ বল, তোমরা কি তীহাকে অস্বীকার করিবেই যিনি পৃথিবী 
সৃষ্টি করিয়াছেন দুই দিনে এবং তোমরা তাহার সমকক্ষ, তাহার অনুরূপ কোন সত্তা 
দীড় করাইতে চাহ? (যাহাকে তাহার সহিত সংযুক্ত করিয়া তাহার ইবাদত করিবে?) 

১০151 5৩ 415 তিনি তো বিশ্বজগতের প্রতিপালক । অর্থাৎ তিনিই সকল কিছুর 
সৃষ্টা এবং বিশ্বজগতের সকল কিছুর তিনিই একমাত্র প্রতিপালক । 

উল্লেখ্য যে, অন্যস্থানে আসিয়াছে যে, 3 3% 3 52 Sled SL 
অর্থাৎ পৃথিবী ও আকাশ মণ্ডলীকে ছয় দিনে তৈরী করিয়াছেন। অতএব বুঝা গেল যে, 
আলোচ্য আয়াতে পৃথিবী তৈরী হইতে আকাশ তৈরীর মোট সময়কে ভাগ করা 
হইয়াছে । আরো বুঝা গেল যে, আকাশের চেয়ে পৃথিবীকে আগে তৈরী করা হইয়াছে 
কেননা পৃথিবী আকাশের ভিত স্বরূপ । আর ভিত সব সময়ই আগে তৈরী করা হইয়া 
থাকে । এবং ভিত তৈরী হইয়া গেলে উহার উপর ছাদ দেওয়া হয়। 


অন্যত্ৰ আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ঃ 
চরিত. 4 “9 পর 1 ৫ ৪ ৮৫ 9 পা এগার & এরা 5 ও 5 


|: 1“ প্র 0৮ 
— 
রস ২ tt 


Contents 


৭১২ তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থাৎ তিনি পৃথিবীর সকল কিছু তোমাদিগের জন্য সৃষ্টি করিয়াছেন, তৎপর তিনি 
আকাশের দিকে মনঃসংযোগ করেন এবং উহাকে সপ্তাকাশে বিন্যস্ত করেন । 
অন্য আয়াতে আরো ব্যাখ্যা করিয়া তিনি বলিয়াছেন যে, 


1151৮১9-0: 04৮55870820 70814 52 
01:10-55505018508 ৮০41২ ০০১590-05৮০5 
ali eli | ২1০) 

অর্থাৎ তোমদিগের সৃষ্টি কঠিনতর, না আকাশের (সৃষ্টি কঠিনতর) ? তিনিই ইহা 
নির্মাণ করিয়াছেন। তিনি ইহাকে সুউচ্চ ও সুবিন্যস্ত করিয়াছেন । তিনি রাত্রিকে করেন 
অন্ধকারাচ্ছন্ন এবং দিবসে প্রকাশ করেন সূর্যালোক। অত:পর পৃথিবীকে বিস্তৃত করেন, 
তিনি উহা হইতে উহার প্রত্রবণ ও চারণভূমি বহির্গত করেন; এবং পর্বতকে তিনি 
দৃঢ়ভাবে রে করেন। এই সমস্ত তোমাদিগের ও তোমাদিগের গৃহপালিত 
জন্তুদিগের জ 

উল্লেখ্য যে, উপরোক্ত আয়াতে বলা হইয়াছে যে, আকাশমন্তলী সৃষ্টির পর 
পৃথিবীকে বিস্তৃত করিয়াছেন। আর ১১ বা (বিস্তৃতি)-এর ব্যাখ্যা করা হইয়াছে এই 
আয়াত দ্বারা যে, (১৮০১৩ ৮৮০ 1৫১০ ০১৯ অর্থাৎ তিনি পৃথিবী হইতে উহার প্রত্রবণ 
ও চারণভূমি বহির্গত করেন। এই সকল আসমান সৃষ্টির পর সৃষ্টি করা হইয়াছে। 
অতএব কুরআনের এই আয়াত দ্বারা বুঝা যায় যে, আকাশের পূর্বে পৃথিবীকে সৃষ্টি করা 
হইয়াছে। এবং বিস্তৃতি হইয়াছে আকাশ সৃষ্টির পর ৷ 

আলোচ্য আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী স্বীয় সহীহ বুখারীর মধ্যে এই সকল 
উদ্ভূত প্রশ্নের উত্তর প্রদানমূলক একটি হাদীস বর্ণনা করিয়াছেন। সাঈদ ইবৃন জুবাইর 
হইতে মিনহাস (র) বলেন, জনৈক ব্যক্তি ইবৃন আব্বাস (রা)-কে জিজ্ঞাসা করেন যে, 
কুরআনের কতক আয়াত আমার দৃষ্টিতে ছন্দ মনে হইতেছে। যথা একটি আয়াতে বলা 
হইয়াছে £ ১৬৫. ১১১২১314১১2 ০0 95 অর্থাৎ যেদিন শিংগায় ফুৎকার 
দেওয়া হইবে সেদিন পরম্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকিবে না এবং একে অপরের 
খোজ-খবর লইবে না । অথচ অন্য আয়াতে বলা হইয়াছে যে, 2 ৮4১৮: 058 
৬০৮০১ ০১% অর্থাৎ, উহারা একে অপরের দিকে ফিরিয়া জিজ্ঞাসাবাদ করিবে । 

আর একটি আয়াতে বলা হইয়াছে ৪ (£১০৯ 2111 54১4419; অর্থাৎ তাহারা 
আল্লাহ্‌ হইতে কোন কথাই গোপন করিতে পারিবে না। অথচ অন্যত্র বলা হইয়াছে ৪ 
ats 215 (3১ 401 অর্থাৎ আমাদিগের প্রতিপালক আল্লাহ্র শপথ! আমরা 
টা গাল রা সরা এই স্থানে মুশরিকরা সত্য কথা গোপন 


Contents 


সূরা হা-মীম আস্সাজ্দা ৭১৩ 


আর এক স্থানে আন্রাহ্‌ তাআলা বলিয়াছেন ঃ 
05 এ১ ০১505305555 0882217108৯ এম ভিন 

অর্থাৎ তোমাদিগের সৃষ্টি কঠিনতর, না আকাশের ? তিনিই ইহা নির্মাণ 
করিয়াছেন। তিনি ইহাকে সুউচ্চ ও সুবিন্যস্ত করিয়াছেন। তিনি রাত্রিকে করেন 
অন্ধকারাচ্ছন্ন এবং দিবসে প্রকাশ করেন সূর্যালোক। অত:পর পৃথিবীকে বিস্তৃত করেন। 
এই আয়াতে পৃথিবীর পূর্বে আকাশমন্ডলী সৃষ্টির কথা ব্যক্ত হইয়াছে । অথচ অন্যত্র বলা 
হইয়াছে ৪১১১: ৪ ০৯৩১1 1 ১15 ০৩১৪৫১1৫১11 3$ অর্থাৎ বল, তোমরা কি 
তাহাকে অস্বীকার করিবেই যিনি পৃথিবী সৃষ্টি করিয়াছেন দুই দিনে এবং তোমরা তীহার 
সমকক্ষ দাড় করাইতে চাহ? তিনি তো বিশ্বজগতের প্রতিপালক! তিনি ভূপৃষ্ঠে অটল 
পর্বতমালা স্থাপন করিয়াছেন এবং পৃথিবীতে রাখিয়াছেন কল্যাণ এবং চারি।টনের মধ্যে 
করে। অত:পর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যাহা ছিল ধুম্র-পুঞ্জ বিশেষ । 
অনন্তর তিনি উহাকে ও পৃথিবীকে বলিলেন, তোমরা উভয়ে আমার আদেশ পালনের 
জন্য প্রস্তুত হও ইচ্ছায় অথবা অনিচ্ছায় উহারা বলিল, আমরা তো আনুগত্যের সহিত 
প্রস্তুত আছি। উল্লেখ্য যে, এই আয়াতে পৃথিবীকে আকাশের পূর্বে সৃষ্টি করিয়াছেন 
বলিয়া বলিয়াছেন। 

আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন 8 1) 0১2 £1॥ 3.5) তিনি ক্ষমাশীল, পরম 
দয়ালু। ৷: 1১১১০ তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময় । আরো বলিয়াছেন যে, 

ভি (2: তিনি সর্বশ্রোতা ও সর্বদরষ্টা। অর্থাৎ আল্লাহ্‌ পূর্বে এমন ছিলেন 
যাহা বর্তমানে নাই । অতএব আয়াতসমূহে পারস্পরিক দ্বন্দের অর্থ কি? 

অত:পর ইবন আব্বস রো) বলেন 5১14:.5,5557745:5-00-0133 এই 
আয়াতটি শিংগার প্রথম ফুৎকারের জন্য বা তৎকালীন সময়ের জন্য প্রযোজ্য ৷ প্রথম 
ফুৎকার সম্বন্ধে বলা হইয়াছে যে, ১০ 31 5551 ৪ ১১ ০/-২-এ। ৪১৪৮৯ 
111 2.5 শিংগায় ফুৎকার দেওয়ার ফলে আকাশমন্ডলী ও পৃথিবীর সকলে মুচ্ছিত হইয়া 
পড়িবে; তবে তাহারা নহে যাহাদিগকে আল্লাহ্‌ রক্ষা করিতে ইচ্ছা করিবেন। অর্থাৎ 
তখন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকিবে না এবং ফুৎকার দেওয়া হইবে £ 
০৬19০১2০৯৮৫ ৮15 ৫৯৮2 28) তখন উহারা একে অপরের দিকে ফিরিয়া 
তাকাইবে। 

আর বলা হইয়াছে যে, মুশরিকরা বলিবে ঃ ১১5১০ Lik Li Li 400 অর্থাৎ 
রা ক 
তা'আলা বলিয়াছেন ৪ 1৫১,2 21 ০৮০5409, অর্থাৎ আল্লাহ্র নিকট কোন কথাই 


ইবন কাছীব_-৯০ (৯ম) 


Contents 


৭১৪ তাফসীরে ইব্ন কাছীর 


তাহারা গোপন রাখিতে পারিবে না। অর্থাৎ কিয়ামাতের দিন যখন আল্লাহ্‌ তা'আলা 
মুসলমানদিগকে ক্ষমা করিয়া দিতে থাকিবেন তখন বিদিশা হইয়া মুশরিকরা বলিতে 
থাকিবে, আমরাও তো কখনো শিরক করি নাই । অতএব আমাদিগকেও ক্ষমা করিয়া 
দেওয়া হোক। অত:পর তৎক্ষণাৎ আল্লাহ্‌ তাআলা উহাদিগের মুখে মোহর লাগাইয়া 
দিবেন। তৎপর উহাদিগের অঙ্গ-প্রতঙ্গসমূহ উহাদিগের প্রত্যেকটি পাপের সাক্ষ্য দিতে 
থাকিবে । অতএব বুঝা যায় যে, আল্লাহ্‌ তা'আলার নিকট কোন কথাই গোপন রাখা 
সম্ভব না । তাই এই আয়াতে বলা হইয়াছে যে, 
I - ই, 22 
AEE HAM ps DN GS SENS 
Lua lll 
অর্থাৎ যাহারা সত্য প্রত্যাখ্যান করিয়াছে এবং রাসূলের অবাধ্য হইয়াছে তাহারা 
টি রাত SO রানা গা এপার নানার নাজ 
হইতে কোন কথাই গোপন করিতে পারিবে না। 
আর পৃথিবী ও আকাশ সৃষ্টির মধ্যেও মূলত কোন ছন্দ নাই। প্রথমে দুইদিনে পৃথিবী 
সৃষ্টি করিয়াছেন। ইহার পর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন এবং দুই দিনে 
আকাশমন্ডলী সৃষ্টি করেন। অত:পর তিনি দুই দিনে পৃথিবীর বুক হইতে প্রত্রবণ ও 
চারণভূমি বহির্থত করেন, মযবৃতভাবে পর্বত প্রোথিত করেন এবং পৃথিবীর বুকে সৃষ্টি 
করেন জড় ও অজড় বহু পদার্থ । আর 18১ বলিয়া এই কথাই বলা হইয়াছে বা 
বুঝান হইয়াছে । অতএব ৮১২ ৩৪ ০2351 515 অর্থাৎ পৃথিবীকে দুই দিনে এবং 
পৃথিবীর অন্যান্য বস্তুকে আরো দুই দিনে মোট চার দিনে এবং আকাশমন্ডলীকে সৃষ্টি 
করিয়াছেন দুই দিনে । 
আর যে বলা হইয়াছে £ (১৯) 0382 ll 5 অর্থাৎ তিনি পরম দয়ালু, 
করুণাশীল। বস্তৃত তিনি সর্বাবস্থায় এই গুণে গুণািত থাকিবেন এবং আল্লাহ্র কোন 
ইচ্ছা পূর্ণ হওয়া ব্যতীত অপূর্ণ রহিবে না। অতএব বুঝা গেল যে, কুরআনের মধ্যে 
মূলত দ্বান্দিক কোন বিষয় নাই । কুরআনের প্রত্যেকটি কথাই বাস্তব সত্য এবং দবন্দৃমুক্ত। 
কেননা ইহার প্রতিটি শব্দ আল্লাহ্‌র পক্ষ হইতে আসিয়াছে । কুরআনের ভাব ও বিষয় 
স্বয়ং আল্লাহ্‌ নিজে উদ্ভাবন ও রচনা করিয়াছেন । 
বুখারী স্বীয় সূত্রে . ইব্‌ন আমর ওরফে মিনহাল হইতে এই হাদীস বর্ণনা 
করিয়াছেন । ০১৭৬৪ I ০293! $5 অর্থাৎ পৃথিবীকে রবি ও সোমবার সৃষ্টি 
করিয়াছেন। Us UU U3 ৬০ 0১ 45 0:39 অৰ্থাৎ যমীনকে তিনি 
বরকতময় করিয়াছেন। আর তোমরা উহাতে বীজ বপন কর। উহাতে বৃক্ষ ও ফল এবং 
পৃথিবীর অধিবাসীদিগের যাহা প্রয়োজন তাহা সব উৎপন্ন হয়। তিনি উহাতে ক্ষেত ও 


Contents | | 


সূরা হা-মীম আস্সাজদা ৭১৫ 


বাগান করার জায়গা তৈরী করিয়াছেন। পৃথিবীর বুকে মঙ্গল ও বুধবার তিনি এই সকল 
সৃষ্টি করিয়াছেন অর্থাৎ মোট চার দিনে পৃথিবী ও উহার অভ্যন্তরে সকল কিছু সৃষ্টি করা 
হইয়াছে! তাই বলা হইয়াছে ঃ LL ৮1১০ A131 120751. 4 অথাৎ এই ব্যাপারে 
যাহাদিগের জানিবার ইচ্ছা রহিয়াছে তাহাদিগের প্রশ্নের জবাব ইহাতে বিবৃত হইয়াছে। 

ইকরিমা ও মুজাহিদ (র) 1$31981 1৫5৪ 939 এই আয়াতাংশের ব্যাখ্যায় বলেন 
যে, পৃথিবীর যে অংশের লোকের জন্য যে ধরনের খাদ্য উপযুক্ত সেই ধরনের খাদ্য 
* তিনি সেই অঞ্চলে উৎপাদিত করেন। যথা ইয়ামান চাদর ও পাগড়ী উৎপাদনের জন্য, 
শুন্ক আরব উপসাগরীয় অঞ্চলে খেজুর উৎপাদনের জন্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য 
পশমী টুপী ও পোশাক ইত্যাদি । 

ইব্‌ন আব্বাস, কাতাদাহ ও সুদ্দী (র) ১ (- -এর মর্ধার্থে বলেন যে, 
থাহারা এই ব্যাপারে অনুসন্ধান করে তাহাদিগের অনুসন্ধানের ফত,1 ইহার মধ্যে 
রহিয়াছে। ৃ 

ইব্‌ন যায়দ (র) বলেন, ইহার অর্থ হইল যে, যাহার যাহা প্রয়োজন হইবে তাহার 
জন্য তাহা সহজসাধ্য করিয়া দিয়াছেন। এই ভাবার্থ এই আয়াতটির অর্থের সহিত 
সামঞ্জস্য রাখে যে, ১১০১1০০ 14:১০:40 অর্থাৎ তোমাদিগের যে যাহা প্রার্থনা 
করিয়াছে তাহাকে তাহা তিনি দিয়াছেন । (আল্লাহই ভাল জানেন)। 

ইহার পর আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন £ 0৮১, (২7০1 0| 4৯5: 7৫ 
অর্থাৎ পৃথিবী সৃষ্টি করার পর যখন তিনি আকাশ সৃষ্টি করার জন্য মনোনিবেশ করিলেন 
তখন উর্ধলোক বাম্পাযিত ধুম্র-পুঞ্জবিশেষ ছিল । 

[৯১৫ 31 65915 15281 ০9১19 041 J অর্থাৎ অত:পর তিনি আকাশ ও 
পৃথিবীকে বলিলেন, তোমরা উভয়ে আমার আদেশ পালনের জন্য প্রস্তুত হও ইচ্ছায় 
অথবা অনিচ্ছায় ৷ 

ছাওরী ....ইব্‌ূন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় বলেন, আল্লাহ্‌ তা'আলা আকাশকে এই আদেশ 
করিয়াছেন যে, তুমি সূর্য, চন্দ্র ও গ্রহ-নক্ষত্র উদিত কর এবং পৃথিবীকে আদেশ 
করিয়াছিলেন যে, তুমি প্রত্রবণ প্রবাহিত কর এবং উৎপন্ন কর ফল ও ফসল । ইহারা 
উভয়ে জবাবে বলিল__ ১০০০৮ ৮১21 (£45 আমরা তো আনুগত্যের সহিত প্রস্তুত 
রহিয়াছি। 

তবে ইব্‌ন জারীর (র) ইহার ব্যাখ্যায় বলিয়াছেন যে, আমরা তো আনুগত্যের 
সহিত প্রস্তুত আছি-ই বরং এই সব স্থানে জিন ও মানব নামক যাহাদিগকে সৃষ্টি 
করিয়াছেন তাহারাও সকলে আপনার আদেশ পালনে প্রস্তুত থাকিবে । 


Contents 


৭১৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


আরববাসী জনৈক ব্যক্তি হইতে ইব্‌ন জারীর উহা বর্ণনা করিয়াছেন। আর কেহ 
বলেন, আকাশ ও পৃথিবীর সহিত আল্লাহ্‌র এই কথা বলা বাকশক্তি সম্পন্ন কোন 
ব্যক্তির সহিত কথা বলার ন্যায় বলিয়াছেন । 

কেহ বলিয়াছেন, পৃথিবীর যে ভূমিটুকুর উপর কা'বা শরীফ প্রতিষ্ঠিত সেই অংশটুকু 
তখন এই কথা আল্লাহ্‌কে বলিয়াছিল। আর কাবা শরীফের সোজা উপরে আসমানের 
যে অংশটুকু রহিয়াছে সেই অংশটুকু আল্লাহ্‌র সহিত তখন এই কথা বলিয়াছিল। 
(আল্লাহই ভাল জানেন ।) 

হাসান বসরী (র) বলেন, যদি আকাশ ও পৃথিবী আল্লাহর আদেশ মানিতে 
অস্বীকৃতি জানাইত তাহা হইলে উহাদের উভয়কে কঠোর শাস্তি প্রদান করা হইত এবং 
তাহারা অনুভব করিতে পারিত। ইবৃন আবু হাতিম ইহা বর্ণনা করিয়াছেন । 

১০৪ ৬৪ ০৮ ৮৮০৭ ৮১০৮৪৪ অর্থাৎ সপ্ত আকাশ তিনি দুই দিনে সৃষ্টি 
করিয়াছেন। বৃহস্পতি ও শুক্র এই শেষ দুই দিনে তিনি আকাশ সৃষ্টি করিয়াছেন । 

[২১০1 ৮০. ৩ ৮৪ ৪ অর্থাৎ এবং প্রত্যেক আকাশে তিনি যাহা যাহা 
স্থাপিত করিতে চাহিলেন এবং যে যে ফেরেশতা নির্ধারিত চাহিলেন তাহা করিলেন। 
যাহা সম্পর্কে একমাত্র তিনিই পরিজ্ঞাত আছেন। ০৮23 (43112 002 
এবং তিনি পৃথিবীর নিকটবর্তী আকাশকে উজ্জ্বল গ্রহ ও নক্ষত্র দ্বারা সুশোভিত 
করিলেন । (৯১3 এবং করিলেন সুরক্ষিত । অর্থাৎ মালা-এ আ'লার কথাবার্তা 
শয়তানের কর্ণে যাহাতে না পৌছিতে পারে সে ব্যবস্থা করিলেন। 

|| ১: ১০৬৪ এ1১ এই সব পরাক্রমশালী, সর্বজ্ঞ আল্লাহ্‌ কর্তৃক 

সুবিন্যস্ত? অর্থাৎ এই সব প্রযুক্তি ও রৌশন সেই পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ্র যিনি 
সবার উপরে শক্তিমান এবং যিনি সমগ্র সৃষ্টির প্রতিটি বস্তুর গোপন-প্রকাশ্য সকল 
আচার-আচরণ সম্পর্কে সম্যক অবগত রহিয়াছেন। 

ইব্‌ন জারীর ....ইবৃন আব্বাস রো) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, একদা 
একজন ইয়াহুদী আসিয়া রাসূলুল্লাহ্‌ সা)-এর নিকট আকাশ ও পৃথিবী সৃষ্টি সম্পর্কে 
জিজ্ঞাসা করিলে রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, “আল্লাহ্‌ তা'আলা রবি ও সোমবারে পৃথিবী 
সৃষ্টি করিয়াছেন, মঙ্গলবার সৃষ্টি করিয়াছেন পাহাড়-পর্বত এবং পৃথিবীস্থ জীবকুলের 
প্রয়োজন ও উপকারার্থে যাহা কিছু তৈরী করা হইয়াছে তাহা এবং বুধবার সৃষ্টি 
করিয়াছেন বৃক্ষ, পানি, শহর, আবাদী জনপদ ও অনাবাদী ভূমি-__সাকুল্যে চারদিনে 
পৃথিবী সৃষ্টি করা হইয়াছে। 


Contents 


সুরা হা-মীম আস্সাজ্দা ৭১৭ 
অত:পর তিনি এই আয়াতটি পাঠ করেন ঃ 
DLS STU LD MS i OAS GLE cdf UAE 508 
3 US Us ky Ua IG Ud bs Cl US LG - 
ALY li TA 
অর্থাৎ বল, তোমরা কি তাহাকে অস্বীকার করিবেই যিনি পৃথিবী সৃষ্টি করিয়াছেন 
দুই দিনে এবং তোমরা তাহার সমকক্ষ দাড় করাইতে চাহ? তিনি তো বিশ্বজগতের 
প্রতিপালক! তিনি ভূপৃষ্ঠে অটল পর্বতমালা স্থাপন করিয়াছেন এবং পৃথিবীতে রাখিয়াছেন 
কল্যাণ এবং চারিদিনের মধ্যে ইহাতে ব্যবস্থা করিয়াছেন খাদ্যের, সমানভাবে সকলের 
সন 
করিয়াছেন নক্ষত্র, সূর্য, চন্র এবং দিনের তিন ঘটা বাকী থাকার সময় সৃষ্টি করিয়াছেন 
ফেরেশতাকুল। দিনের অবশিষ্ট তিন ঘন্টার প্রথম ঘন্টায় প্রত্যেক বস্তুর উপর আপদ 
আপতিত করেন যাহাতে মানুষ সকল বস্তু দ্বারা উপকৃত হইতে পারে। দ্বিতীয় ঘন্টায় 
আদম (আ)-কে সৃষ্টি করিয়া জান্নাতে বসতি দান করেন এবং ইবলিসকে সিজদা করার 
জন্য আদেশ করেন। অত:পর শেষ ঘন্টায় আদম (আ)-কে জান্নাত হইতে বহিষ্কার 
করেন। 
মুহাম্মদ! Ll 
hyd Ge ssi "{ ££ অত:পর আল্লাহ্‌ তা'আলা আরশে আরোহণ করেন। 
বিট EE লিল, আপনি সবই সঠিক বলিয়াছেন, কিন্তু শেষ কথাটি বলেন 
নাই। অর্থাৎ অত:পর তিনি বিশ্রাম গ্রহণ করেন। এই কথা শুনিয়া রাসূলুল্লাহ্‌ সো) 
অত্যন্ত রাগাবিত হন। অত:পর তৎক্ষণাৎ আল্লাহ্‌ তা'আলা নাযিল করেন ৪ 
০০০ lis (73171 ২১০, ০৪ Lin sos SL ৯৯৬ 
Wil se al 
অর্থাৎ আমি আকাশমন্ডলী ও পৃথিবী এবং উহাদিগের অন্তরবর্তী সমস্ত কিছু সৃষ্টি 
করিয়াছি ছয় দিনে; আমাকে ক্লান্তি স্পর্শ করে নাই । অতএব উহারা যাহা বলে তাহাতে 
তুমি ধৈৰ্য ধারণ কর । তবে হাদীসটি ‘গরীব’ পর্যায়ের অন্তর্ভুক্ত 
ইব্‌ন জুরাইজ (রা) ....আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একদা 
আমার হাত ধরিয়া রাসূলুল্লাহ্‌ সো) লেন, “আল্লাহ্‌ তা'আলা শনিবার দিন মাটি তৈরী 


Contents 


৭১৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


করিয়াছেন বৃক্ষরাজি, অনিষ্ট সৃষ্টি করিয়াছেন মঙ্গলবার দিন, বুধবার দিন সৃষ্টি 
বৃহস্পতিবার দিন এবং জুমার দিন আসরের পরে দিনের একেবারে শেষ সময়ে রাত্রি 
আগমনের পূর্বক্ষণে আদম (আ)-কে সৃষ্টি করিয়াছেন।” 

ইব্‌ন জুরাইজের হাদীসে উপরোক্ত সূত্রে মুসলিম ও নাসায়ীও ইহা বর্ণনা 
করিয়াছেন। হাদীসটি সহীহ ও গরীব। ইমাম বুখারী (র) স্বীয় তারীখ গ্রন্থে এই 
হাদীসটি সম্পর্কে সমালোচনা করিয়াছেন। তবে তিনি বলিয়াছেন যে, কেহ কেহ 
বলিয়াছেন যে আবু হুরায়রা (রা) কা'ব আহবার (র) হইতে বর্ণনা করিয়াছেন । ইহাই 
বিশুদ্ধ । 


22০ S55 hie EIT I TH OF OY) 


৮ ৮৪৪ HB ২৫ 
3558 $ ৯৩ 


০৪৮৮০58১১95 0504886১0১০) 
৬ 5? রে 17 


2054 56 2৬ 2৬ 4৮3১4 HH 
0৫১7 ₹715 ও 





১2148590175 ০861 & 1368 ৬৬৫৪ (০) 





ৃ ধর্থ। ৫৬1 ৫ 415৮ 21 পর্ণ (৫ 4%৫ 
তর ০৮৩ ally ssl ৪9 ১০৪ 
5৮5৮ Nn) il ৮৫ Gre 
০৫১৬০ 5৬ BEF 8 
334934 AEN AA AAT AIMED A A TEA 
৪৭০০৭, 9৮৮০4 কত পর (১ 
L924 ১৬ ক 2 


5 & one RS পরত পর্ণ ৮ রে, ৮৩ 2 ৬ 2 ANCA 
০6৯ oli su! Bl SE 1০. 
Ml 5 ১25 ই 9 


Pr 
OWinay, 3 Fs 


Contents 


সূরা হা-মীম আস্সাজ্দা ৭১৯ 


TENE LA 29 Ls le 339%, 


০১৪1০ all EG ELE B25 EH (\) 
০৫৮৮৫ 1৮৫০ ৬ 958151০৩125 ee BLL 


6 চু 2, ($৩-4 ৫৪9. ১:৫৫? 4 (\A) 


১৩. তবুও ইহারা যদি মুখ ফিরাইয়া লয় তবে বল, আমি তো তোমাদিগকে 
সতর্ক করিতেছি এক ধ্বংসকর শাস্তির, আদ ও সামুদের শাস্তির অনুরূপ ৷ 

১৪. যখন উহাদিগের নিকট রাসূলগণ আসিয়াছিল উহাদিগের সম্মু. ও পশ্চাত 
হইতে এবং বলিয়াছিল, তোমরা আল্লাহ্‌ ব্যতীত কাহারো ইবাদত করিও না। তখন 
উহারা বলিয়াছিল, আমাদিগের প্রতিপালকের এইরূপ ইচ্ছা হইলে তিনি অবশ্যই 
টিনা রর রর রা রানার নাগ নিক বানান গগন পান 
প্রত্যাখ্যান করিলাম । 

১৫. আর আদ সম্প্রদায়ের ব্যাপার এই যে, উহারা পৃথিবীতে অযথা দম্ভ করিত 
এবং বলিত, আমাদিগের অপেক্ষা শক্তিশালী কে আছে? উহারা কি তবে লক্ষ্য 
করে নাই যে, আল্লাহ্‌ যিনি উহাদিগকে সৃষ্টি করিয়াছেন, তিনি উহাদিগের অপেক্ষা 
শক্তিশালী ? অথচ উহারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করিত । 

১৬. অত:পর আমি উহাদিগকে পার্থিব জীবনে লাঞ্কনাদায়ক শাস্তি আস্বাদন 
করাইবার জন্য উহাদিগের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম ঝঞ্চাবায়ু অশুভদিনে । 
পরলোকের শাস্তি তো অধিকতর লাঙ্কনাদায়ক এবং উহাদিগকে সাহায্য করা হইবে 
না। 

১৭. আর সামুদ সম্প্রদায়ের ব্যাপারতো এই যে, আমি উহাদিগকে পথ-নির্দেশ 
করিয়াছিলাম, কিন্তু উহারা সৎ পথের পরিবর্তে ভ্রান্ত পথ অবলম্বন করিয়াছিল । 
অতঃপর উহাদিগকে লাঞ্ছনাদায়ক শান্তির আঘাত হানিলাম উহাদিগের কৃতকর্মের 
পরিণাম স্বরূপ। ্‌ 

১৮. আমি উদ্ধার করিলাম তাহাদিগকে যাহারা ঈমান আনিয়াছিল এবং যাহারা 
তাকওয়া অবলম্বন করিত। 

তাফসীর £ আন্নাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলেন, হে মুহাম্মদ! যাহারা 
শরীক করে এবং যাহারা আপনাকে অস্বীকার করে আপনি তাহাদিগকে বলিয়া দিন যে, 
আমার শিক্ষা ও আদর্শ হইতে তোমরা বিমুখ থাকিলে উহারা তোমাদিগকে কোন সুফল 
আনয়ন করিবে না। আমি সাবধান বাণীসহ তোমাদিগকে বলিতে চাই, তোমরা 
আন্নাহ্‌কে অস্বীকার করিওনা এবং তাহার বিধান অমান্য করিও না। যদি এমন কর 


Contents 


৭২০ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাহা হইলে মনে রাখিও তোমাদিগের পূর্বেকার লোকদিগকে পূর্ববর্তী নবীগণের 
বিরোধীতা করার জন্য যেমন জঘন্য পরিণতি ভোগ করিতে হইয়াছিল, তোমরাও 
অনুরূপ পরিণতির শিকার হইবে। 

7১55 ue “clio Li i অর্থাৎ তোমাদিগের কর্মের পরিণাম এইরূপ 
যেন এক ধ্বংসকর শাস্তি সম্পর্কে তোমাদিগকে সতর্ক করিয়া দিতেছি যেরূপ শাস্তির 
সম্মুখীন হইয়াছিল আদ ও সামুদ । 

১6৮১১৩৪১৭০১: ০০4491748৯2 অর্থাৎ যখন উহাদিগের নিকট ও 
উহাদিগের পূর্ববরতীদিগের নিকট রাসূলগণ আসিয়াছিল। যথা অন্যত্র বলা হইয়াছে যে, 


81১ 34252 0১৯১০ ০৯০ ০৯ ৪০ ০৩৮৪৭৪0 রি ১551 sl ste El 

স্মরণ কর আদ সম্প্রদায়ের ভ্রাতা হুদের কথা, যাহার পূর্বে এবং পরেও সতর্ককারীরা 
আসিয়াছিল, সে তাহার আহ্কাফবাসী সম্প্রদায়কে সতর্ক করিয়াছিল এই বলিয়া ৪ 
আল্লাহ্‌ ব্যতীত কাহারো ইবাদত করিও না। অর্থাৎ শহর ও গ্রামীণ জনপদপগুলিতে 
পর্যায় ক্রমিকভাবে নবী ও রাসূলগণ আগমন করিয়াছিল তাহারা জনগণকে একক 
আল্লাহ্‌র ইবাদত করার জন্য উপদেশ দিতেন এবং বারণ করিতেন তাহাদের সহিত 
কোন সত্তাকে শরীক করিতে । আর তাহারা সুসংবাদ দিতেন পরম শান্তিময় জান্নাতের 
এবং ভীতি প্রদর্শন করিতেন দুঃখ ও কষ্টদায়ক আবাস জাহান্নাম হইতে । কিন্তু উহারা 
নবীগণের উপদেশ ও আদেশ গ্রাহ্য করিত না। মূলত উহাদিগের মানসিকতা ছিল 
দুষ্টামি ও হঠকারিতামূলক। উপরক্তু উহারা নিজেরাতো উপদেশ গ্রহণ করেঈ নাই এবং 
অন্যকেও গ্রহণ করিতে দেয় নাই । বরং উহারা একবার আল্লাহ্‌কে অধ্বাকার.করিয়াছে। 
নবীগণকে মিথ্যাবাদী প্রতিপন্ন করিয়াছে এবং সত্য গ্রহণ করিতে গোড়ামি প্রদর্শন 
করিয়াছে। 

তাই তাহারা বলিত £ %4 2 0১:5 05) 505 ৯1 আমাদিগের প্রতিপালকের 
এইরূপ ইচ্ছা হইলে তিনি অবশ্যই ফেরেশৃতা প্রেরণ করিতেন। অর্থাৎ আল্লাহ্‌র যদি 
তাহাদিগের নিকট কোন নবী প্রেরণ করার ইচ্ছা হইত তাহা হইলে তিনি অবশ্যই কোন 
ফেরেশতা তাহাদিগের নিকট প্রেরণ করিতেন । (কোন মানুষকে আমাদিগের নিকট নবী 
হিসাবে প্রেরণ করার কোন অর্থ হইতে পারে না 1) 


এ? ১141 ৮০৪ 138 অতএব হে লোকেরা! তোমরা যাহাসহ প্রেরিত হইয়াছ 
করিলাম । কেননা তোমরা আমাদিগের মত মানুষ নহ। 

অত:পর আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 311 ১:২০ 55 1১505 505 (518 
অর্থাৎ আদ সম্প্রদায়ের ব্যাপার তো এই যে, উহারা অযথা দম্ভ ও অহংকার করিত । 


Contents 


সূরা হা-মীম আস্সাজ্দা ৭২১ 


£5 (০ ১5] ১০ 1/405 এবং তাহারা বলিত আমাদিগের অপেক্ষা শক্তিশালী কে 
আছে? অর্থাৎ শক্তি ও পেশী প্রদর্শনের মত্ততায় তাহারা বলিত এবং তাহারা ধারণা 
করিত যে, শক্তি দ্বারা আমরা আল্লাহ্‌র আযাব ও আপদ-বিপদ প্রতিহত করিয়া দিব। 

তাই ইহার পরবর্তী আয়াতাংশে আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন যে, | 

He Ah HAL isl ci [১১:91 ইহারা কি তবে লক্ষ্য করে 
নাই যে, আল্লাহ্‌ যিনি উহাদিগকে সৃষ্টি করিয়াছেন তিনি উহাদিগের অপেক্ষাও 
শক্তিশালী? অর্থাৎ তাহারা কি ভাবিয়া দেখিয়াছে যে, কাহার সহিত তাহারা ধৃষ্টতা 
যিনি অসংখ্য বস্তু সৃষ্টি করিয়াছেন এবং তাহার বহু সৃষ্টির মধ্যে তিনি দিয়াছেন অবিশ্বাস্য 
রকম শক্তি। আর আল্লাহ্‌র শক্তির কথা তো ভাবাই যায়না । 

যথা আল্লাহ্‌ তাহার শক্তির কথা বিবৃত করিয়া পবিত্র কুরআনের একস্থানে 
বলিয়াছেন 8 2১০,4১1 0919 ১25 05055520416 অর্থাৎ আমি আকাশ নির্মাণ 
করিয়াছি আমার ক্ষমতাবলে এবং আমি অবশ্যই মহা ক্ষমতাশালী । 

অত:পর দন্ত করার জন্য, রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য, খোদার নাফরমানী 
এবং আল্লাহ্‌র আয়াতসমূহ অস্বীকার করার জন্য উহাদিগের উপর আল্লাহ্‌র আযাব 
আপতিত হয়। 

তাই বলা হইয়াছে 8১:১০ ৮৯১) ৫:1০ 1451 অত:পর আমি উহাদিগের 
বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম ঝঞ্জা বিক্ষুব্ধ বায়ু। 

কেহ বলিয়াছেন £ 1১:০০ (৯.৫) এর অর্থ হইল, তীব্র গতিতে প্রবাহিত বায়ু । 
কেহ বলিয়াছেন ঃ তীব্র গতি সম্পন্ন অতি শীতল বায়ু। 

কেহ বলিয়াছেন ৪ পৃথিবী প্রকম্পিত সশব্দ প্রবাহিত বায়ু। 

উল্লেখ্য যে, 1১:০১:০1) এর অর্থ হইল উপরোক্ত অর্থগুলির মর্মার্থ যাহা দাড়ায় 
তাহা সবটাই ৷ কেননা সেই বায়ু যেমন ছিল তীব্র গতি সম্পন্ন তেমন ছিল ভয়ংকর শীত 
ও বিকট শব্দ মিশ্রিত । এই ধরনের কঠিন এক আযাব উহাদিগের উপর আপতিত 
হইয়াছিল । যে আযাব উহাদিগের দম্ভ ও গর্ব খর্ব করিয়া দিয়াছিল। যেমন অন্য আয়াতে 
উল্লেখিত হইয়াছিল যে, 25০১-০ [5১ এক প্রচন্ড ঝঞ্জা-বিক্ষু্ধ বায়ুতে (আদ 
সম্প্রদায় ধ্বংস প্রাপ্ত হইয়াছিল).। অর্থাৎ সেই বায়ু ছিল ভয়ংকর রকমের শীত ৷ যাহা 
বিকট এক শব্দসহ উহাদিগের উপর প্রবাহিত হইয়াছিল; প্রাচ্যে একটি নদী রহিয়াছে 
যাহা সব সময় এই ধরনের এক শব্দসহ প্রবাহিত হয়। এই জন্য আরববাসী সেই 
নদীকে ++: (সর সর) নদী নামে অভিহিত করে । 


কাছীর--৯১ রি 


Contents 


৭২২ তাফসীরে ইব্‌ন কাছীর 


১০৯১০ এ৪ একাধারে কয়েকদিন। যথা অন্যত্র বলা হইয়াছে ৪ JU ০১০০ 
Uys pl £25058 অৰ্থাৎ সপ্তরাত্রি ও অষ্টদিবস বিরামহীনভাবে (যাহা তিনি 
উহাদিগের উপর প্রবাহিত করিয়াছিলেন) । অন্যত্র আরো বলা হইয়াছে যে, ১১ ০% 
১০2৭ ৯৫ উহাদিগের উপর আমি প্রেরণ করিয়াছিলাম ঝঞ্জাবায়ু এক চরম 
দুর্ভোগ্যের দিনে । অর্থাৎ দুর্ভাগ্যজনক একদিনে উহাদিগের উপর এই আযাব আপতিত 
হইয়াছিল। যাহা একাধারে উহাদিগের উপর প্রবাহিত হইয়াছিল 0% J 
রা la ab ako Paste 

ধ্বংস হইয়া না গিয়াছে। এই রকমের শাস্তি দুনিয়াতে উহাদিগকে প্রদান করা 
রস 
জন্য রহিয়াছেই। 

তাই আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ঃ (20852005০১৩ LL LL 
১1 ৪753 144 অর্থাৎ আমি উহাদিগকে পার্থিব জীবনে লাঞ্নাদায়ক শাস্তি 
আস্বাদন করাইয়াছি। আর পরকালের শাস্তি তো আরো অধিকতর লাঞ্ুনাদায়ক। 

০১১০০২১ ০২১ অর্থাৎ উহাদিগের বিরুদ্ধে ঝঞ্জাবায়ু প্রেরণ করা হইলে তখন 
যেমন উহারা কাহারো সাহায্য পায় নাই তেমন পরকালেও উহাদিগকে সাহায্য করা 
হইবে না। জাহান্নামের প্রজ্ঘ্বলিত অগ্নি উহাদিগকে গ্রাস করিয়া নিবে । 

* ১১১১4 ১১০5 5 অর্থাৎ আর ছামূদ সম্প্রদায়ের ব্যাপার তো এই যে, 
উহাদিগকে আমি পথ-নির্দেশ করিয়াছিলাম। 

ইব্‌ন আব্বাস রো), আবূল আলিয়া, সাঈদ ইবৃন জুবাইর, কাতাদাহ, সুদ্দী ও 
ইব্‌ন যায়দ (র) প্রমুখ বলেন যে, ?-১১:24$ অর্থ হইল, আমি উহাদিগের নিকট 
সঠিক পথের দাওয়াত স্পষ্ট করিয়া পৌছাইয়াছিলাম । 

ছাওরী (র) বলেন, ?-১0:,৫$ এর অর্থ হইল আমি উহাদিগকে হেদায়েতের পথে 
দাওয়াত জানাইয়া দিলাম । 

sal ০০১১১১০০5 কিন্তু উহারা সৎপথের পরিবর্তে ভ্রান্তপথ অবলম্বন 
করিয়াছিল । অর্থাৎ হযরত সালিহ (আ)-এর মারফত উহাদিগের নিকট আমি স্পষ্ট 
করিয়া দ্বীনের দাওয়াত পৌছাইয়াছিলাম 1 হযরত সালিহ (আ)-এর যবানে আমি 
উহাদিগের নিকট দ্বীন প্রকাশিত করিলাম । কিস্তু উহারা সেই আহ্বানের বিরোধীতা 
করে, সালিহ (আ)-এর নবুয়্যতের সত্যতা অস্বীকার করে এবং সালিহ (আ)-এর 
নবুয়্যতের সত্যতা প্রমাণার্থে যে উদ্ভ্রীটি আমি প্রেরণ করিয়াছিলাম সেইটাকে তাহারা 
হত্যা করে। 


Contents 


সূরা হা-মীম আস্সাজ্দা ৭২৩ 


১৬৫11 21811 8০৮০০ ৮৫505 অর্থাৎ ফলে আমি উহাদিগের উপর শাস্তির 
কষাঘাত হানিলাম। যাহা ছিল কলিজা বিদীর্ণকর বিকট চিৎকার ও ভয়াবহ ভূমিকম্প 
এবং ভয়াল আতংকজনক। এই ধরনের আযাব দ্বারা উহাদিগের কৃতকর্মের বদলা লওয়া 
হইয়াছিল। 

৬১০২3 15514 ৮০ অর্থাৎ মিথ্যা প্রতিপন্ন করা এবং দ্বীনের দাওয়াত অস্বীকার 
করার পরিণাম স্বরপ। 

15০1 52311 (১ অর্থাৎ আর যাহারা ঈমান আনিয়াছিল তাহাদিগকে কোন 
অশুভ জিনিস স্পর্শ করে নাই এবং এই ঝঞ্জা-বিক্ষুব্ধ ঝড়ও তাহাদিগকে কোন ক্ষতি 
করে নাই। ঈমান আনয়ন ও তাকওয়া অবলম্বনের ফলে উহাদিগের নবী হযরত সালিহ 
(আ)-এর সহিত উহারা আযাব হইতে নাজাত পাইয়া যায়। 


ODA INL ght HOS 54285 (5) 
০6 LEE LAGI GY Er.) 
১৪৯ (৬ ৩৮ 
৬4৮148665৫7) ৬৬ 0১) 
0৫5229৫0067 ৫ CEE SBT 5 C60 EG EET 
বি 544465646৩4 ৩ (০) 
০৫০০ ৩515৮820694 065 ০৮245 
০2 1822০ 40১11955438 CESS (vY) 
| ০৮৮ 

৩1০4 ৩১৮৮ 454৫৫ ৮০ ৫8 05) 
0 ৫০ ০% ৫ 


Contents 


৭২৪ তাফসীরে ইব্ন কাছীর 


১৯. যেদিন আল্লাহ্র শত্রুদিগকে জাহান্নাম অভিমুখে সমবেত করা হইবে 
সেদিন উহাদিগকে বিন্যস্ত করা হইবে বিভিন্ন দলে । 

২০. পরিশেষে যখন উহারা জাহান্নামের সন্নিকটে পৌছিবে তখন উহাদিগের 
কর্ণ, চক্ষু ও তৃক উহাদিগের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষ্য দিবে 

২১. জাহান্নামীরা উহাদিগের ভূককে জিজ্ঞাসা করিবে, তোমরা আমাদিগের « 
বিরুদ্ধে সাক্ষ্য দিতেছ কেন? উত্তরে তৃক বলিবে, আল্লাহ্‌, যিনি সমস্ত কিছুকে 
বাকশক্তি দিয়াছেন তিনি আমাদিগকেও বাকশক্তি দিয়াছেন। তিনি তোমাদিগকে 
সৃষ্টি করিয়াছেন প্রথম বার এবং তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে । 

২২. তোমরা কিছু গোপন রুরিবে না এই বিশ্বাসে যে, তোমাদিগের কর্ণ, চক্ষু 
এবং তক তোমাদিগের বিরুদ্ধে সাক্ষী দিবেনা- উপরন্তু তোমরা মনে করিতে যে, 
তোমরা যাহা করিবে তাহার অনেক কিছুই আল্লাহ্‌ জানেন না। | 

২৩. তোমাদিগের প্রতিপালক সন্বন্ধে তোমাদিগের এই ধারণাই ভোমাদিগের 

ংস আনিয়াছে। ফলে, তোমরা হইয়াছ ক্ষতিগ্রস্ত । 

২৪. এখন উহারা ধৈর্যধারণ করিলেও জাহারামই হইবে উহাদিগ্গের আবাস 

বড যাহ! মনুহ চত রনার খরালান রানা! 

_ তাফসীর ঃ £ আল্লাহ্‌ তা'আলা বলেন, ১501 ০ 401৭ 0121 5 5 
১০১ অর্থাৎ সেই সকল মুশ্রিকদিগকে বলিয়া দাও যে, কিয়ামতের দিন উহাদিগকে 
জাহান্নামে নিক্ষেপ করার জন্য বিভিন্ন দলে বিন্যস্ত করা হইবে । অর্থাৎ সকল যুগের 
সকল মুশ্রিকদিগকে সেদিন একত্রিত করা হইবে। 

যেমন অন্যত্র আল্লাহ্‌ তাআলা বলিয়াছেন ঃ ১1১42 পা ০১১ ৪১৪ 
অর্থাৎ এবং অপরাধীদিগকে তৃষ্ঠাতুর অবস্থায় জাহান্নামের দিকে হাকাইয়া লইয়া 
যাইব। 

৮৮০ 0 ০২ পরিশেষে উহারা জাহান্নামের সন্নিকটে যাইয়া অবস্থান 
করিবে । ১৬:০০:14 (1১১1৯৩১১০০৫ শশী ee ১৫ তখন 
উহাদিগের কর্ণ, চক্ষু ও তক উহাদিগের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষ্য দিবে। অর্থাৎ যত 
অপরাধ করিয়াছে তাহার একটি বর্ণও উহারা গোপন রাখিতে পারিবে না । 

151 ১45 01৯27 15112, জাহান্নামীরা উহাদিগের তৃককে জিজ্ঞাসা 
করিবে তোমরা আমাদিগের বিরুদ্ধে সাক্ষ্য দিতেছ কেন? অর্থাৎ মুশ্রিকদিগের এই 
প্রশ্নের জবাবে ত্বকসহ সকল অংগ প্রত্যংগসমূহ বলিবে ঃ 

৪৮১৭০২৪1৯৬৬ ০৮০এহ Fil iit td (5৮: 10,10 অৰ্থাৎ আল্লাহ্‌ 
যিনি সমস্ত কিছুকে বাকশক্তি দিয়াছেন তিনি আমাদিগকেও বাকশক্তি দিয়াছেন! তিনি 


Contents 


সূরা হা-মীম আস্সাজ্দা ৭২৫ 


তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন প্রথমবার । অতএব আমরা তাহার নির্দেশ অমান্য কর 
পারি না এবং পারি না তাহার বিরুদ্ধাচরণ করিতে । আর তাহারই নিকট তোমরা 
প্রত্যাবর্তিত হইবে । 

হাফিজ আবূ বকর বায্যার €র) রা রি রা 
ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্‌ (সা) রহসা মাখ 
একটি মুচকি হাসি দেন। অত:পর তিনি সাহাবীদিগকে বলেন, “ভোমরা আমাকে 
জিজ্ঞাসা কর না, কেন আমি হাসিলাম?” সাহাবাগণ বলিলেন, হে আল্লাহ্‌র রাসূল! 
বলুন, কেন আপনি হাসিলেন? তিনি বলিলেন, “কিয়ামাতের দিন ক তাহার রবের 
সহিত ঝগড়া করিয়া বলিবে, হে প্রতিপালক! আপনি কি অঙ্গীকার বানিয়াছিলেন লা যে, 
আপনি যুলুম করিবেন না? আল্লাহ্‌ বলিবেন, হ্যা আমি যুলুম করিব না-ওয়াছা 
করিয়াছিলাম । অত:পর তাহারা বলিবে যে, আমরা আমাদিগের অপরাধের বিরদ্ধে 
কাহারো সাক্ষ্য মানিব না। আল্লাহ্‌ তা'আলা বলিবেন, আমার এবং আমল রেকর্ডকারীা 
আমার ফেরেশ্তাদ্বয়ের সাক্ষ্য কি যথেষ্ট নয়? কিন্তু তাহারা বার বার এ একই কথা 
পুনরোক্ত করিতে থাকিবে । রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, অত:পর উহার মুখ বন্ধ করিয়া 
দেওয়া হইবে । ফলে (আল্লাহ্র আদেশে) উহাদিগের অংগ-প্রত্যংগগ্লি উতর্দনাগের 
অপরাধসমূহের বিবরণ দিতে থাকিবে । যখন অংগ-প্রত্যংগ সমূহ সাফ সাফ সাক্ষ্য নি 
থাকিবে তখন সে আক্ষেপ করিয়া বলিবে, আমি তো তোমাদিশকে রক্ষা করার জাই 
ঝগড়া করিতেছিলাম (আর এখন তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দান করিলে); 

বায্যার ও হযরত আবূ হাতিম রে) ---- শা'বী রে) হইতে বণনা? কারেন, অত:পর 
মন্তব্য করিয়াছেন যে, আনাস (রা) হইতে শা'বী এর সূত্র ন্যতীত এই অন্য সূত্রে এই 
হাদীসটি বর্ণিত হইয়াছে বলিয়া আমার জানা নাই । 

তবে মুসলিম ও নাসায়ী আশজায়ী সূত্রে সাওরী (র) হইতে হাদীসটি বণনা 
করিয়াছেন। অত:পর নাসায়ী বলিয়াছেন, আশাজায়ী ব্যতীত ছাত্রী হইত অনা কেহ 
এই হাদীসটি বর্ণনা করিয়াছেন বলিয়া আমার জানা নাই! (আল্লাহই ভ'ল জানেন) : 
ইব্‌ন আবু হাতিম---- আবু মুসা (রো) হইতে বর্ণনা করেন কে, আবূ মুসা হা) নালেল ও 
হাশরের দিন কাফির ও মুনাফিক দিগকে হিসাবের জন্য ডাকা হইবে এব? চাহ্যদিশের 
নিকট আল্লাহ তাআলা তাহাদিগের আমলনামা পেশ করিবেন । কিন্তু ভাহাত। চা!লেন 
করিয়া বলিবে, হে প্রতিপালক! তোমার ইয্যাতের শপথ করিয়া বলতেছি যে, আমরা 
এইগুলি করি নাই, তোমরা ফেরেশতারা অযথা আমাদিগের আমল নামায় এইসব 
লিখিয়া রাখিয়াছ। তখন ফেরেশৃতাগণ বলিবেন, এই আমল এ এ দিনে অমুক অমুক 
স্থানে তোমরা সম্পাদন কর নাই? ইহার পরও তাহারা বলিবে, হে প্রতিপালক: তোমার 
ইয্যাতের শপথ, এইসব আমল আমরা করি নাই । অত:পর তাহাদিগের * মুখ মহন 
দিয়া বন্ধ করিয়া দেওয়া হইবে। 


Contents 


৭২৬ তাফসীরে ইবৃন কাছীর 


আবূ মুসা আশআ'রী (রা) বলেন, কিয়ামাতের দিন হিসাব বা সাক্ষ্য গ্রহণ করার 
সময় সাক্ষ্যন্বরূপ সর্ব প্রথম ডান রান কথা বলিবে। 

হাফিজ আবু ইয়ালা ---- আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন যে, আবৃ 
সাঈদ খুদরী (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ “কিয়ামাতের দিন কাফির 
লোকের সামনে তাহার আমলনামা পেশ করিলে সে উহা অস্বীকার করিবে এবং এই 
ধরনের আমল সে করে নাই বলিয়া ঝগড়া শুরু করিবে । তখন আল্লাহ্‌ তা“আলা 
তাহাদিগের আমলের সাক্ষ্য স্বরূপ তাহার পরশী ব্যক্তিদিগকে পেশ করিবেন। কিন্তু সে 
বলিবে, ইহারা যাহা বলিতেছে তাহা মিথ্যা । অত:পর আল্লাহ্‌ তাআলা তাহার 
আত্মীয়-স্বজনদিগকে তাহার পাপ কর্মের সাক্ষ্যস্বরূপ পেশ করিবেন । কিন্তু তাহারা 
, বলিবে, ইহারা মিথ্যাবাদী । অত:পর আল্লাহ্‌ তা“আলা তাহাদিগকে বলিবেন, তাহা 
হইলে তোমরা শপথ করিয়া বল (যে, এই সব আমল তোমরা করা নাই)। তাহারা 
শপথ করিয়া বলিবে যে, হ্যা, এই সব আমল আমাদিগের নহে। অত:পর আল্লাহ্‌ 
তা'আলা তাহাদিগের সকলের বাকশক্তি কাড়িয়া নিবেন এবং তাহাদিগের জিহ্ববা 
তাহাদিগের দাবীর বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করিবে । ফলে তাহাদিগকে জাহান্নামে প্রবেশ 
করোনো হইবে।” 

ইব্‌ন আবু হাতিম (র)---- ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (র) ইব্‌ন আযরাক-কে বলেন, কিয়ামতের দিন এমন এক সময় উপস্থিত 
হইবে যখন মানুষের কথা বলার শক্তি থাকিবে না। কোন ওযর শুনা হইবে না এবং 
যতক্ষণ পর্যন্ত কথা বলার অনুমতি না পাইবে ততক্ষণ পর্যন্ত কথা বলিতে পারিবে না। 
ঝগড়া করিবে, উহা অস্বীকার করিবে এবং মিথ্যা শপথ করিবে। অত:পর আল্লাহ্‌ 
তা'আলা সাক্ষ্য গ্রহণ করিবেন এবং উহাদিগের ত্বক, চোখ, হাত ও পা সাক্ষ্য প্রদান 
করিবে । আর উহাদিগের মুখে মোহর মারিয়া দেওয়া হইবে । অত:পর মুখের মোহর 
তুলিয়া ফেলিলে উহারা উহাদিগের অংগসমূহের সহিত ঝগড়া করিতে প্রবৃত্ত হইলে 
অংগ সকল বলিবে 8 

-০১৮৯১১৭০০৯৮০৫ ০৫৪১৬৬০০৪৫৫ উঠা Lb 

অর্থাৎ আল্লাহ্‌ যিনি সমস্ত কিছুকে বাকশক্তি দিয়াছেন তিনি আমদিগকেও বাকশক্তি 
দিয়াছেন! তিনি তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন প্রথমবার এবং তাহারই নিকট তোমরা 
প্রত্যাবর্তিত হইবে। 

এই কথা দ্বারা অলক্ষ্যে উহাদিগের জবানেরও স্বীকৃতি দান করা হইয়া যাইবে । 
ইবৃন আবূ হাতিম (র)---- রাফি' আবুল হাসান (র) হইতে বর্ণনা করেন । তিনি বলেন 


Contents 


সূরা হা-মীম আস্সাজ্দা ৭২৭ 


যে, নিজ কৃতকর্মের অস্বীকৃতির ফলে আল্লাহ্‌ তাহার ভ্বিহবা এতটা মোটা করিয়া দিবেন 
যে, মুখ পূর্ণ হইয়া যাইবে এবং জিহববা দ্বারা কথা বলিতে পারিবে না। অত:পর 
শরীরের অন্যান্য অংগসমূহকে পাপের সাক্ষী প্রদান করার আদেশ হইবে যে, তোমরা 
সাক্ষ্য প্রদান কর। অত:পর কান, চোখ, লজ্জাস্থান, হাত ও পা ইত্যাদি দ্বারা সংঘটিত 
পাপের সাক্ষ্য এইসব অংগসমূহ প্রদান কারিবে। উল্লেখ্য যে, sh Si 
০৬০২৪ 9৫ Lapel i esl 14% অর্থাৎ আমি আজ 


' ইহাদিগের মুখ মোহর করিয়া দিব, ইহাদিগের হস্ত কথা বলিবে আমার সহিত 


ইহাদিগের চরণ সাক্ষ্য দিবে ইহাদিগের কৃতকর্মের ।” সূরা ইয়াসীনের এই আয়াতটির 
ব্যাখ্যা প্রসংগে এই ধরনের আরো বহু হাদীস উল্লেখিত হইয়াছে, যাহার পুনরোল্লেখ 
নিষ্প্য়োজন । 

ইব্‌ন আবূ হাতিম (র) বলেন আমার পিতা ----- জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন ঃ আমরা সাগর পথে সফর শেষ করিয়া স্বদেশে পৌছিলে 
রাসূলুল্লাহ্‌ (সা) আমাদিগকে বলেন, হাব্শ দেশে সফর করার সময় আশ্চর্যজনক কোন 
বিষয় তোমাদিগের নজরে পড়িয়া থাকিলে আমাকে শুনাও । এই জিজ্ঞাসার প্রেক্ষিতে 
উহাদিগের মধ্য হইতে এক যুবক উঠিয়া বলেন, হ্যা, হে আল্লাহ্‌র রাসূল! একদা 
আমরা বসিয়াছিলাম, তখন আমাদিগের নিকট হইতে অশীতিপর এক বৃদ্ধা মাথায় 
করিয়া একটি পানি ভর্তি হাড়ি নিয়া যাইতেছিল। কিন্তু এক যুবক তাহাকে ধাক্কা দিয়া 
ফেলিয়া দিলে সে মাটিতে লুটাইয়া পড়ে এবং তাহার হাড়িটি ভাগিয়া চুরমার হইয়া 
যায়। অত:পর বৃদ্ধা উঠিয়া সেই যুবককে লক্ষ্য করিয়া বলিতে থাকে, হে প্রতারক! 
তুমি সত্র ইহার পরিণাম সম্পর্কে অবগতি লাভ করিবে £ যখন আল্লাহ্‌ তা'আলা 
কুরসীর উপর আসন গ্রহণ করিবেন, প্রথম হইতে শেষ পর্যন্ত সকল মানুষকে যেদিন 
তিনি একত্রিত করিবেন; সেদিন হস্তদ্ধয়, পদদ্বয় দ্বারা যাহা করা হইয়াছে উহারা তাহার 
সাক্ষ্য প্রদান করিবে; সেই দিন আমার সহিত তোমার এই ব্যবহারেরও ফয়সালা 
হইবে। ইহা শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, “বৃদ্ধা সত্য বলিয়াছে, বৃদ্ধা সত্য বলিয়াছে 
এবং সেই জাতিকে কিভাবে আল্লাহ্‌ তা'আলা পবিত্রতা দান করিবেন যে জাতির 
দুর্বলদের প্রতি সবলদের অত্যাচারের বিচার নেওয়া হয় না?” এই সূত্রে হাদীসটি দুর্বল । 
কিতাবুল আহওয়ালের মধ্যেও এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইহার পর আল্লাহ্‌ 
তা'আলা বলিয়াছেন ৪ 


Sula YL Yn #2৫ o 2 al el LID ‘ 204 as 
অর্থাৎ যখন উহারা স্বীয় অংগসমূহ ও ত্বককে ভর্সনা করিবে তখন জবাবে উহারা 
বলিবে, মূলত তোমাদিগের কোন আমলই আল্লাহ্‌র নিকট গোপন থাকিত না। বরং 


Contents 


৭২৮ তাফসীরে ইব্ন কাছীর 


পাপ ও কুফর তোমরা তাহার সামনেই করিয়াছ এবং এই ব্যাপারে তোমরা একেবারে 
বেপরোয়া ছিলে । তোমরা ধারণা করিতে যে, তোমাদিগের অনেক আমল আল্লাহ্‌র 
নিকট গোপন থাকিত। কিন্তু তাহা নহে, বরং এই ভূল ধারণাই তোমাদিগকে আজ 
নিশ্চিত ধ্বংসের মুখে নিক্ষেপিত করিয়াছে । তাই আলোচ্য আয়াতের পরবতী অংশে 
আল্লাহ তা“আলা বলিয়াছেন ঃ 
১2:55 5515555519175 05 54255 92710755559 
4075 
অর্থাৎ উপরস্তব তোমরা মনে করিতে যে, তোমরা যাহা করিতে তাহার অনেক 
চিট রর মারার রা গানিগটা ররর রিনার রান না 
ধ্বংস আনিয়াছে। 

অতএব তাহাদিগের এই ধারণা ছিল ভুল । তাহারা ধারণা করিত যে, আল্লাহ্‌ 
তা'আলা তাহাদিগের অনেক কর্ম-কান্ড সম্বন্ধেই খোঁজ-খবর রাখেন না। আর এই 
ধারণাই তাহাদিগের উপর ধ্বংস ডাকিয়া আনিয়াছে। 

০১০০৭ ০৯১৯:৮০০৪ অর্থাৎ ফলে কিয়ামতের ময়দানে তোমরা ক্ষতিগ্রস্ত 
হইবে, সেই দিন তোমরা নিপতিত হইবে নিশ্চিত ধ্বংসের মুখে । আহমদ রে) ---- 
আব্দুল্লাহ (রে) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, একদা আমি কা'বার গিলাফের নিচে 
লুকাইয়াছিলাম। তখন বিকট ভুঁড়িওয়ালা বেআকল তিনজন লোক আসে। তাহাদের 
একজন কুরাইশী আর দুইজন সাফফী অথবা একজন সাকফী আর দুইজন কুরাইশী । 
অত:পর একজনে বলে, তোমরা মনে কর আমরা যাহা বলি তাহা আল্লাহ্‌ শুনেন? 
একজনে উত্তরে বলে, আমরা যাহা আস্তে বলি তাহা তিনি শুনেন না এবং যাহা জোরে 
বলি তাহা তিনি শুনতে পান। তৃতীয় ব্যক্তি বলে জোরে বলিলে যদি তিনি শুনতে পান 
তাহা হইলে হরত তিনি সব কথাই শুনেন। 

অত:পর আব্দুল্নাহ (র) এই ঘটনা রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট যাইয়া বলিলেন 
তখন নাযিল হয় ৪ 
ECE HEH EOE EU 54 :290104১55- eo ডি চি 

lll os Mel... 

তিরমিযী হান্নাদের সূত্রে আবু মুআবিয়া হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। অনুরূপ 
তিরমিযী রে) সুফিয়ান সাওরী (র) হাদীস---- আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (র) হইতে 
বর্ণনা করিয়াছেন । ইমাম বুখারী ও মুসলিম (র) ..... ইব্‌ন মাসউদ (রা) হইতে ইহা 
বর্ণনা করিয়াছেন। আব্দুর রাষ্যাক ..... বাহায্‌ ইব্‌ন হাকীমের দাদা হইতে বর্ণনা 


Contents 


সূরা হা-মীম আস্সাজ্দা ৭২৯ 


করেন যে, বাহায্‌ ইব্‌ন হাকীমের দাদা বলেন ঃ রাসূলুন্রাহ্‌ সো) +₹3- ১8:52 21 
"২1৯ %$ ৮৫১৮০1 59 45৭ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, কিয়ামতের দিন 
যখন তাহাদিগকে ডাকা হইবে এবং তাহাদিগের বাকশক্তি রহিত করা হইলে প্রথমে 
উরু এবং হাত সাক্ষী প্রদান করিবে। মা'মার (র) বলেন, হাসান রে) এই প্রসংগে পাঠ 
করেন ঃ ET ili ওত ০4১ 415, অৰ্থাৎ তোমাদিগের প্রতিপালক 
সম্বন্ধে তোমাদিগের এই ধারণাই তোমাদিগের ধ্বংস আনিয়াছে। অত:পর বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ আল্লাহ্‌ পাক ইরশাদ করিয়াছেন, আমার ব্যাপারে আমার 
বান্দা যে ধরনের ধারণা রাখে আমি তাহার সহিত সেই অনুযায়ী ব্যবহার করি এবং 
যখন বান্দা আমাকে ডাকে তখন আমি তাহার সাথে থাকি। ইহার পর হাসান রে) 
একটু চিন্তা করার পর বলেন, আল্লাহ্‌র ব্যাপারে যে যে ধরনের ধারণা পোষণ করে 
তাহার আমল সেই অনুযায়ী হইয়া থাকে । মু'মিন যেহেতু আল্লাহ্‌ সম্বন্ধে উত্তম ধারণা 
পোষণ করিয়া থাকে সেহেতু তাহার আমল উত্তম হইয়া থাকে এবং কাফির ও মুনাফিক 
যেহেতু আল্লাহ্‌ সম্বন্ধে মন্দ ধারণা পোষণ করিয়া থাকে সেহেতু “তাহার আমল মন্দ 
হইয়া থাকে । অত:পর তিনি পাঠ করেন £ 


6 ৯/%5 55 


রি Mule Bla Vpn Ele pia bl UDI SL 
EVIE ibis 
অর্থাৎ তোমাদিগের কর্ণ, চক্ষু এবং ত্বক তোমাদিগের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না-এই 
বিশ্বাসে তোমরা ইহাদিগের নিকট কিছু গোপন করিতে না। উপরন্তু তোমরা মনে 
করিতে যে, তোমরা যাহা করিতে তাহার অনেক কিছুই আল্লাহ্‌ জানেন না। প্রতিপালক 
সম্বন্ধে তোমাদিগের এই ধারণাই তোমাদিগের ধ্বংস আনিয়াছে। 
ইমাম আহমদ (র)---- জাবির (র) হইতে বর্ণনা করেন। জাবির রে) বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ “তোমাদিগের কেহ যেন আল্লাহ্‌র প্রতি উত্তম ধারণা 
পোষণ করা ব্যতীত মৃত্যুবরণ না করে।” কেননা যাহারা আল্লাহ্র প্রতি মন্দ ধারণা 
পোষণ করিত তাহাদিগের সে স্য়ং আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন £ “তোমাদিগের 
পতিপালকের উপর তোমাদিগের মন্দ ধারণার ফলেই তোমাদিগের জন্য ধ্বংস ডাকিয়া 
আঁনয়াছে | ফলে, তোমরা হইয়াছ ক্ষতিগ্রস্ত ।” 
অত:পর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 
-১:১৭ ১৪ 220০8 1৮255548 001 ৮5০০০4৪১০৫০ 
অর্থাৎ উহাদিগকে জাহান্নামের মধ্যে ধৈর্যের সাথে আযাব ভোগ করা বা দহনের 
জ্বালায় অস্থিরচিত্ত হইয়া ড়া সমান কথা । কেননা তখন উহাদিগের ওষর-অনুযোগ 
গ্রহণ করা হইবে না এবং উহাদিগের পাপও আর ক্ষমা করিয়া দেওয়া হইবে না। আর 
নসর দানা রী রাস কি সন ৃ 


কাছীর-৯২ ও) ) 


Contents 


৭৩০ তাফসীরে ইব্ন কাছীর 


ইব্‌ন জারীর (র) বলেন, isis ৩ অর্থ উহারা পৃথিবীতে দ্বিতীয়বার 


রনির সাকা বাজ করছে নিন উত্তর থলাগাংলযাকর ফি বলা 
না। 
অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ঃ 


5 1537155521108-5016551658 11501585505 52805) 018 
০ sls ২1012 -০১] Lb ১03 Bue 
অর্থাৎ উহারা বলিবে, হে আমাদিগের প্রতিপালক! দুর্ভোগ্য আমাদিগকে পাইয়া 
বসিয়াছিল এবং আমরা ছিলাম এক বিভ্রান্ত সম্প্রদায়; হে আমাদিগের প্রতিপালক! এই 
অগ্নি হইতে আমাদিগকে উদ্ধার কর, অত:পর আমরা যদি পুনরায় সত্য প্রত্যাখ্যান করি 


তবে তো আমরা অবশ্যই সীমালংঘনকারী হইব । আল্লাহ্‌ বলিবেন, “তোরা হীন 
অবস্থায় এই খানেই থাক এবং আমার সহিত কোন কথা বলিস্‌ না।” 


৩৫ ডে এর ৫ ৮০ 
25 17905 02৩4 SANG UN aE EST AALS 

4 1 ৬ টি ৫ 25 ২91) ৮ ৬৬ 
০০০১৯৮৮1৮৮৫ -১৪১০০৯১/ 8৯) 
4০515016 01801108/12226 31700 0645) 
9০ 2 6৫৫ | 
রি ALS | 1s GE 3585 2 ৫ রি (1) 
o Late 
sls 21552250 ab NIELS লে 
০৫১ 24৩৪৮ ৯ Ci ৫ ৮ 

w b {51 se রর 

ol 2 ELS ll ০) ও PHOS (৭) 
০৫:১৫:৭1 পল SLs 


Contents 


সূরা হা-মীম আস্সাজ্দা ৭৩১ 


২৫. আমি ইহাদিগের জন্য নির্ধারণ করিয়াছিলাম সহচর, যাহারা উহাদিগের 
সন্মুখ ও পাশ্চাতে যাহা আছে তাহা উহাদিগের দৃষ্টিতে শোভন করিয়া দেখাইয়াছিল 
এবং উহাদিগের ব্যাপারেও উহাদিগের পূর্ববর্তী জিন ও মানুষদিগের ন্যায় শাস্তির 
কথা বাস্তব হইয়াছে । উহারা তো ছিল ক্ষতিগ্রস্ত । 

২৬. কাফিররা বলে, তোমরা এই কুরআন শ্রবণ করিও না এবং উহা 
আবৃত্তিকালে শোরগোল সৃষ্টি কর যাহাতে তোমরা জয়ী হইতে পার । 

২৭. আমি অবশ্যই কাফিরদিগকে কঠিন শাস্তি আস্বাদন করাইব এবং নিশ্চয়ই 
আমি উহাদিগকে উহাদিগের নিকৃষ্ট কার্যকলাপের প্রতিফল দিব । 

২৮. জাহান্নাম, ইহাই আল্লাহ্র শত্রদিগের পরিণাম; সেথায় উহাদিগের জন্য 
রহিয়াছে স্থায়ী আবাস আমার নিদর্শনাবলী অস্বীকৃতির প্রতিফলম্বরূপ । 

২৯. কাফিররা বলিবে, হে আমাদিগের প্রতিপালক! যেসব জিন ও মানব 
আমাদিগকে পথভ্রষ্ট করিয়াছিল উহাদিগের উভয়কে দেখাইয়া দাও । আমরা 
উভয়কে পদদলিত করিব, যাহাতে উহারা লাঞ্চিত হয় । 

তাফসীর £ আন্নাহ্‌ তা'আলা বলিতেছেন, তিনি মুশ্রিকদিগকে গোমরাহ 
করিয়াছেন এবং ইহা হইয়াছে তাহার কুদরতের মাধ্যমে । আর তিনি সকল কাজে 
অভিজ্ঞ 1 তিনি উহাদিগকে জিন ও ইনসানের মধ্য হইতে এমন কিছু সংগী দিয়াছিলেন 
ON OTC TE 
ধরিয়াছিল। 

চর ডা EG CE SRE 
উহাদিগের নিকট তাহারা তুলিয়া ধরিয়াছিল। আর বলিত এই ধরণের উত্তম আমল বা 
কর্ম-কান্ড একমাত্র আদর্শ লোকদের দ্বারাই সংঘটিত হইয়া থাকে। 

যেমন পবিত্র কুরআনের অন্যত্র বলা হইয়াছে ঃ 
১০-১৮২০৮২৫০০1১৯৫০৯১০৮০০১৯৭ 

055824810১7 ০৮48০- 

অর্থাৎ যে ব্যক্তি দয়াময় আল্লাহ্র স্মরণে বিমুখ হয় তিনি তাহার জন্য নিয়োজিত 

করেন এক শয়তানকে, অত:পর সেই হয় তাহার সহচর । শয়তানেরাই মানুষকে সৎপথ 
হইতে বিরত রাখে । অথচ মানুষ মনে করে তাহারা সৎপথে পরিচালিত হইতেছে । 

১511 ১6:17 ৯9 অর্থাৎ উহাদিগের ব্যাপারেও শাস্তির কথা বাস্তব হইয়াছে 


যেমন শাস্তির কথা বাস্তব হইয়াছিল উহাদিগের পূর্ববর্তী জিন ও ইনসানের উপর । আর 
উহারা ছিল ক্ষতিগ্রস্ত । অর্থাৎ ক্ষতিগ্রস্ততার দিক দিয়া ইহারা ও উহারা সমান । পরবর্তী 


Contents 


৭৩২ তাফসীরে ইব্‌ন কাছীর 


আয়াতে বলা হইয়াছে যে, 5131 840 ০০০53 13১44 52385 কাফিররা বলে, 
তোমরা এই কুরআন শ্রবর্ণ করিও না । অর্থাৎ তাহারা পরম্পরে এই ব্যাপারে একমত 
গ্রহণ করিয়াছিল যে, তাহারা আল্লাহ্র কালাম শুনিবে না এবং উহার আহ্কাম গ্রহণও 
করিবে না। 

১5 (53109 অর্থাৎ বরং উহা তেলাওয়াতকালে সকলে শোরগোল সৃষ্টি করিবে 
যাহাতে উহা কর্ণকুহরে প্রবেশ না করে। 

যেমন মুজাহিদ (র) বলিয়াছেন, «১৪ 15$119 -এর অর্থ কথার মধ্যে তালি বাজান, 
শিশ দেওয়া এবং শোরগোল সৃষ্টি করা । রাসূলুল্লাহ্‌ (সা) যখন কুরআন তেলাওয়াত 
করিতেন তখন কুরাইশরা ইহা করিত। যাহ্হাক (র) ইবৃন আব্বাস (রা) হইতে 
বলেন, এর অর্থ তাহারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর দোষ অবেষণ করিত । 

কাতাদাহ (রে) বলেন, ইহার অর্থ হইল, উহারা তাহাকে অস্বীকার করিত, তাহার 
সহিত শত্রতা পোষণ করিত এবং ইহা করা দ্বারা উহারা মনে করিত যে, তাহারা জয়ী 
হইয়াছে। 


০১1১ 741 যাহাতে তোমরা জয়ী হইতে পার। অর্থাৎ জাহিল কাফির এবং 
যাহারা ইহাদিগের অনুসরণ করিত তাহাদিগের প্রত্যেকের এই একই অবস্থা ছিল-- 
তাহাদিগের নিকট কুরআন শ্রবণ করা অসহ্য মনে হইত। অত:পর, ইহার বিপরীতে 
মু'মিনদিগের প্রতি আল্লাহ্‌ তা'আলা আদেশ করেন যে, ১2511501501 2১19 
১১০৯১২28451 103 24 অর্থাৎ যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা 
মনোযোগ সহকারে উহা শ্রবণ করিবে এবং নিশু* হইয়া থাকিবে যাহাতে তোমাদিগের 
প্রতি দয়া করা হয়। অত:পর কুরআনের বিরোধীতাকারী কাফিরদিগকে শাস্তির ভীতি ও 
হুমকী প্রদরশনন্বরূপ আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 

lid Ulises ১১ ১৪2১1 অর্থাৎ আমি অবশ্যই কাফিরদিগকে শাস্তির 
স্বাদ আস্বাদন করাইব। 

35175515518 এ (৭ ৬০১৯৮ অর্থাৎ উহাদিগের আমলের প্রতিদানের 


কথা বলা হইয়াছে, নিশ্চয়ই আমি উহাদিগকে উহাদিগের নিকৃষ্ট কার্যকলাপের প্রতিফল 
দিব। 

. উহাদিগের শাস্তির বিশ্লেষণ করিয়া বলা হইয়াছে যে, 

15505 88 02০৮৯ ১1৯75010555 (19814101715 095 এ 


০১৮8০৮24583 (১1 ডি woh. ৪১৯ 


শা. গত 


Contents 


সূরা হা-মীম আস্সাজ্দা ৭৩৩ 


অর্থাৎ জাহান্নাম, ইহাই আল্লাহ্‌র শত্রদিগের পরিণাম: সেথায় উহাদিগের জন্য 
রহিয়াছে স্থায়ী আবাস আমার নিদের্শনাবলী অস্বীকৃতির প্রতিফল স্বরূপ । কাফিরগণ 
বলিবে, হে আমাদিগের প্রতিপালক! যেসব জিন ও মানুষ আমাদিগকে পথভ্রষ্ট 
করিয়াছিল তাহাদিগকে দেখাইয়া দাও, আমরা উহাদিগকে পদদলিত করিব যাহাতে 
উহারা লাঞ্ছিত হয়। সুফিয়ান সাওরী (র) ---- আলী (রো) হইতে বর্ণনা করেন যে, 
আলী (রো) এর মর্মার্থ বলেন যে, ইহার দ্বারা ইবলীস এবং আদম (আ)-এর সেই 
পুত্রকে বুঝান হইয়াছে, যে তাহার সহদর ভাইকে হত্যা করিয়াছিল । আওফীও আলী 
(রা) হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন। | 

সুদ্দী (র) আলী (রা) হইতে বলেন যে, প্রত্যেক মুশ্রিককে শিরক করার জন্য 
ইবলীস উৎসাহিত করে এবং প্রত্যেক কবীরা গুনাহর পিছনে উৎসহ যোগায় আদম 
(আ)-এর পুত্র। অতএব প্রত্যেক শিরকের উৎস হইল ইবলীস এবং প্রত্যেক কবীরা 
গুনাহর উৎস হইল আদম (আ) তনয় । যেমন হাদীসের মধ্যে আসিয়াছে যে, “যে কেহ 
অন্যায়ভাবে কেহকে হত্যা করিলে উহার পাপের অংশ আদম (আ) তনয়ের প্রতি 
বর্তাইবে। কেননা পৃথিবীতে সেই প্রথম হত্যাযজ্ঞ সংঘটিত করিয়াছে এবং হত্যার পথ 
সেই প্রথম উদ্ঘাটন করিয়াছে । 

আর (03৩১5021122 অর্থ উহাদিগকে আযাব সথলের নিত স্থানে 
নিক্ষেপ কর যাহাতে উহারা আমাদিগের চেয়ে অধিক কঠিন আযাব ভোগ করে । তাই 
বলিয়াছে ৪.১ ৪1 25 62451 অর্থাৎ জানান্নামের সর্বনিশ্নস্তরে নিপতিত হইয়া 
যাহাতে উহারা লাঞ্ছিত হয়। সূরা আ'রাফের মধ্যে সাধারণ কাফিরেরা উহাদিগের 
নেতাদিগের বিরুদ্ধে যে অভিযোগ করিবে সেই প্রসংগে বলা হইয়াছে যে, 4৫1 0 
০০৭45 ০৪ £৪ ১ অর্থাৎ হে আমাদিগের প্রতিপালক: ইহারাই আমাদিগকে 
বিভ্রান্ত করিয়াছিল । সুতরাং তাহাদিগকে দিগুণ অগ্নি শাস্তি দাও। আল্লাহ্‌ বলিবেন, 
প্রত্যেকের জন্য দ্বিগুণ রহিয়াছে, কিন্তু তোমরা জ্ঞাত নহ। অর্থাৎ আল্লাহ্‌ তাআলা 
প্রত্যেককে উহার পাপ অনুযায়ী শাস্তি দিবেন । যেমন বলা হইয়াছে যে, 


পি পল ees ee sere পপ ৮ ৪ ৬ 
989. oo sod 


অর্থাৎ আমি শাস্তির পর শাস্তি বৃদ্ধি করিব সত্য প্রত্যাখ্যানকারীগণের ও আল্লাহ্‌র 
পথে বাধাদানকারীগণের; কারণ, তাহারা অশান্তি সৃষ্টি করিত। 


Contents 


৭৩৪ তাফসীরে ইব্‌ন কাছীর 
2৫৫814৫৫855 ৫৫5 (৯ 5৬115 রতি ও “ 

86054৫415 062। 5 ICES BEL Lr.) 

25 SELES BIST Ys BUS SALI 


139022 


০ (১)9৬০9% 
৬৯ লগ ই 2 2 9)/7, ৫ 9 ৭% 
XE ০85৩ 26541 8৮৫ 2207 60) 
5 পর 527৫ 5৬ 2৫ চার্ট ৫2৫ ও ৬ 
COE CEB ATC ৪৪ ৬৬ 


LAL 9 


$5১%/%60% 4 (৭) 


৩০. যাহারা বলে, আমাদিগের প্রতিপালক আল্লাহ্‌, অতঃপর অবিচলিত থাকে, 
তাহাদিগের নিকট অবতীর্ণ হয় ফেরেশতা এবং বলে, তোমরা ভীত হইও না, 
চিন্তিত হইও না এবং তোমাদিগকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছিল 
. তাহার জন্য আনন্দিত হও। 

৩১. আমরাই তোমাদিগের বন্ধু দুনিয়ার জীবনে ও আখেরাতে; সেথায় 
তোমাদিগের জন্য রহিয়াছে যাহা কিছু তোমাদিগের মন চাহে, এবং সেথায় 
তোমাদিগের জন্য রহিয়াছে যাহা তোমরা ফরমায়েশ কর। 

৩২. ইহা হইবে ক্ষমাশীল, পরম দয়ালু আল্লাহ্‌র পক্ষ হইতে আপ্যায়ন । 


যাহারা বলে আমাদিগের প্রতিপালক আল্লাহ্‌, এবং অবিচলিত থাকে । অর্থাৎ যাহারা 
আন্তরিকতার সাথে একমাত্র আল্লাহ্‌র জন্য আমল ইবাদত করে এবং শরীআ’ত 
অনুযায়ী আল্লাহ্‌র আনুগত্য করে। 

হাফিজ আবূ ইয়ালা (র) :---- আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, 
আনাস ইব্‌ন মালিক (রা) বলেন ঃ রাসূলুল্লাহ্‌ (সা) আমাদিগের সামনে এই আয়াতটি 
পাঠ করেন 81518 24 8 201 45, 0165 05 | অর্থাৎ যাহারা বলে, 
আমাদিগের প্রতিপালক আল্লাহ্‌, এবং অবিচলিত থাকে ।) অত:পর বলেন, অধিকাংশ 
যাহারা আল্লাহ্‌কে রব হিসাবে বিশ্বাস ও স্বীকার করার পর আমৃত্যু এই বিশ্বাসের উপর 
প্রতিষ্ঠিত থাকে তাহাদিগকে বলে “মুস্তাকীম বা অবিচল । 


Contents 


সূরা হা-মীম আস্সাজ্দা ৭৩৫ 


নাসায়ী স্বীয় নাসায়ী শরীফের তাফসীর অধ্যায়ে এবং বাযযার ও ইবৃন জারীর (র) 
মুসলিম ইব্‌ন কুতাইবার সূত্রে বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আবূ হাতিমও ফাল্লাসের সূত্রে 
ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন জারীর ---- সাঈদ ইব্‌ন ইমরান (র) হইতে বর্ণনা করেন যে, সাঈদ ইব্‌ন 
ইমরান বলেন ঃ আমি হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর সাম) 15105 250 2 
(১58: ০5 4 এই আয়াতটি পাঠ করিলে তিনি ইহার মর্মার্থে বলেন, ইহারা 
উহারা যাহারা আল্লাহ্‌র সহিত শরীক করে না। আসওয়াদ ইব্‌ন হিলালের হাদীসে 
বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন, একদা লোকদিগকে আবু বকর সিদ্দীক (রা) 4, 
[১০৮24 ₹£ 411 এই আয়াতাংশের অর্থ জিজ্ঞাসা করিলে তাহারা বলে, ইহার অর্থ 
হইল পাপ হইতে বিরত থাকা । আবূ বকর সিদ্দীক (রা) প্রত্যুত্তরে বলেন,না তোমরা 
ভুল বলিয়াছ। ইহার অর্থ হইল, আল্লাহ্‌র রবুবিয়্যাতকে স্বীকারপূর্বক কখনো অন্যের 
প্রতি মুখপেক্ষী না হওয়া। মুজাহিদ, ইকরিমা ও সুদ্দী €র) প্রমুখও এই অর্থ 
করিয়াছেন । 

ইব্‌ন আবু হাতিম (র)---- ইকরিমা (র) হইতে বর্ণনা করেন যে, ইকরিমা বলেনঃ 
একদা ইব্ন আব্বাস (র)-কে জিজ্ঞাসা করা হয় যে, কুরআনের মধ্যে আদেশের দিক 
দিয়া কোন্‌ আয়াতটি সর্বাপেক্ষা সহজ? তিনি 15055. ১8211 0620115 চো 2 
এই আয়াতটি পাঠ করিয়া বলেন, আল্লাহ্‌ ব্যতীত দ্বিতীয় কোন ইলাহ নাই এই 
বিশ্বাসের উপর মৃত্যু পর্যন্ত অনড় থাকা । 

যুহরী €র) বলেন, একবার ওমর (রো) মিম্বারে উঠিয়া এই আয়াতটি পাঠপূর্বক 
বলেন, এই আয়াতে সেই সকল লোকের কথা বলা হইয়াছে, যাহারা আল্লাহ্র 
আনুগত্যে অবিচল থাকে এবং শৃগালের মত এই দিক সেই দিক না করে। আলী ইব্‌ন 
আবূ তালহা ইব্‌ন আব্বাস হইতে বলেন, এই আয়াতাংশে সেই সকল লোকের কথা 
বলা হইয়াছে, যাহারা ফরয আদায়ে যত্ববান। কাতাদাহ (র) বলেন, হাসান (র) দু'আ 
করিতেন যে, হে আল্লাহ্‌! তুমি আমদিগের প্রভু, অতএব তুমি আমাদিগকে তোমার 
দ্বীনের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকার তাওফীক দাও। 

আবু আলীয়া রে) বলেন, 1১518: $ এর অর্থ হইল, দ্বীন প্রতিপালন এবং. 
আমলের মধ্যে ইখলাস আনয়ন করা । 

ইমাম আহমদ (রে) বলেন, হুশাইম (র).... সুফীয়ান ছাক্ফী (রা) হইতে বর্ণিত। 
তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ্র রাসূল! 
কাছে যেন কিছু জানার জন্য যাইতে না হয়। রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, “তুমি বল, 
আমি আল্লাহ্র উপর ঈমান আনিলাম এবং এই বিশ্বাসের উপর অবিচল থাক ।” 


Contents 


৭৩৬ তাফসীরে ইবন কাছীর 


অত:পর লোকটি জিজ্ঞাসা করিল, আমি কোন্‌ জিনিস হইতে সংযম অবলম্বন করিব? 
এই প্রশ্ন করার পর রাসূলুল্লাহ্‌ (সা) স্বীয় জিহ্বার প্রতি ইশারা করেন। 

নাসায়ী (র) শু“বা (র) এর হাদীস ইয়ালা ইবৃন আতা হইতে ইহা বর্ণনা 
করিয়াছেন । 


ইমাম আহমদ (€র) ইয়াধীদ ইবৃন হারুন রে)---- সুফিয়ান ইব্‌ন আবদুল্লাহ ছাকফী 
(র) হইতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিলাম, হে আল্লাহ্‌র 
রাসূল! আমাকে এমন একটি বিষয় শিক্ষা দিন, যাহার উপর আমি আজীবন প্রতিষ্ঠিত 
থাকিতে পারি। তিনি বলিলেন, “বল, আল্লাহ্‌ আমার প্রভু । অত:পর এই বিশ্বাসের 
উপর অবিচল থাক।” আমি আবার জিজ্ঞাসা করিলাম, হে আন্মাহ্‌্র রাসূল! আপনি 
আমার জন্য সবচেয়ে কোন্‌ জিনিসটিকে বেশী ভয় করেন? এই প্রশ্নটি করার পর তিনি 
স্বীয় জিহ্বার এক অংশ হাতে ধরিয়া বলেন, ‘এইটি’ ৷ 

ইব্‌ন মাজা ও তিরমিযী যুহরীর হাদীসে অনুরূপ বর্ণনা করিয়াছেন। তিরমিধী (রর) 
বলেন, হাদীসটি হাসান ও সহীহ। মুসলিম তাহার স্বীয় গ্রন্থে ও নাসায়ী (র) ---- 
সুফিয়ান ইব্‌ন আব্দুল্লাহ ছাকফী (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, সুফিয়ান ইব্‌ন 
আব্দুল্নাহ ছাকফী বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহ্‌র 
দ্বিতীয়বার কাহারো নিকট কিছু জানার জন্য যাইতে না হয়। তিনি বলিলেন “তুমি বল, 
আমি ঈমান আনিলাম আল্লাহ্‌র উপরে এবং এই বিশ্বাসের উপর দৃঢ়পদ অবিচল থাক ।” 
একইভাবে পূর্ণ হাদীসটি বর্ণনা করা হইয়াছে। 

আল্লাহ্‌ তাআ'লা বলিয়াছেন £ ২৫:11 ৮৫: 0১552 তাহাদিগের নিকট অবতীর্ণ 
হয় ফেরেশ্তা ৷ মুজাহিদ, সুদ্দী, যায়দ ইব্ন আসলাম (র) ও তাহার পুত্র বলেন, 
উহাদিগের মৃত্যুর সময় ফেরেশতারা বলিবে 1১24 "1 , তোমরা ভীত হইও না। 
_ মুজাহিদ, ইকারিমা, যায়দ ইব্‌ন আসলাম (র) বলেন, 13১ :% 21 এর ভাবার্থ 
হইল, এখন তোমরা পরকালের দিকে চলিয়াছ, অতএব তোমরা নির্ভয়ে থাক। 
পৃথিবীতে পরিবার-পরিজন, স্ত্রী-সন্তান, সম্পদ ও যে খণ রাখিয়া আসিয়াছ সে সম্বন্ধে 
(১:১5 % নিশ্চিত থাক উহার হেফাযতের দায়িত্ব আমাদিগের | 

Le LS ভাজা ২৯10১ 1২৮5 অতএব তোমাদিগকে যে জান্নাতের 
প্রতিশ্রুতি দেওয়া হইয়াছিল তাহার জন্য এবং অশুভতার বিদায় ও কল্যাণের সাক্ষাতের 
জন্য তোমরা আনন্দিত হও। যেমন হযরত বাররা (র)-এর হাদীসে আসিয়াছে যে, 
মুমিনের আত্মাকে লক্ষ্য করিয়া ফেরেশতারা বলিবে, হে পবিত্র বদন হইতে নির্গত 
পবিত্রাত্মা! চল আল্লাহ্র অফুরন্ত নেয়ামতরাজীর শানে এবং চল সেই আল্লাহ্‌র দিকে 
যিনি তোমার প্রতি রাগান্বিত নন । 


Contents 


সূরা হা-মীম আস্সাজ্দা ৭৩৭ 


অন্য হাদীসে আরো বলা হইয়াছে যে, যেদিন মু’মিনরা কবর হইতে উত্থিত হইবে 
সেদিন ফেরেশতা তাহাদিগকে অভ্যর্থনা জানাইবার জন্য তাহাদিগের কবর পার্শ্বে 
আগমন করিবেন সুদ্দী ও ইব্ন আব্বাস (রা) হইতে ইবৃন জারীব (র) ইহা বর্ণনা 
করিয়াছেন। 

ইব্‌ন আবু হাতিম (র)---- জাফর ইব্‌ন সুলাইমান হইতে বর্ণনা করেন যে, তিনি 
বলেন, আমি শুনিয়াছি যে, ছাবিত (র) সুরা হা-মীম সিজদার (-.:১ (4 ১০৬) 2 
14:91 16১1০ ০১৯০3 (১১৪: ১5 401 -এই আয়াতটি পর্যন্ত পৌঁছিয়া থামিয়া 
যান এবং বলেন, আমি জানিয়াছি যে, মু'মিন বান্দা যখন কবর হইতে উত্থিত হইবে 
তখন তাহার সহিত দুইজন ফেরেশৃতা থাকিবে _-সেই দুই ফেরেশ্তা যাহারা পৃথিবীতে 
তাহার সহিত ছিল। ফেরেশ্তাদ্বয় তাহাকে বলিবে, ভীত হইও না ও চিন্তিত হইও না 
Les iS il ২১10১ 1১50 এবং তোমাদিগকে যে জান্নাতের প্রতিশ্রুতি 
দেওয়া হইয়াছিল তাহার জন্য আনন্দিত হও ৷ আর আল্লাহ্‌ তোমাদিগের শংকা বিদূরীত 
করিয়াছেন এবং তোমাদিগের আখিদ্বয় ভরিয়া দিয়াছেন প্রশান্তি দ্বারা । সেই দিন সকলে 
আশংকায় থর থর করিয়া কাপিতে থাকিবে একমাত্র মু'মিন ব্যতীত, যাহারা আল্লাহ্‌র 
নির্দেশিত পথে চলিয়া নিজেদেরকে ধন্য করিয়াছে । 

যায়িদ ইব্ন আসলাম (রে) বলেন, তাহাদিগকে এই সুসংবাদ দেওয়া হইবে 
তাহাদিগের মৃত্যুর সময়, কবরের মধ্যে এবং যখন কবর হইতে উথ্থিত করা হইবে 
তখন। ইব্‌ন আবূ হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। এই ব্যাখ্যাটি সংক্ষিপ্ত হইলেও ব্যাপক 
অর্থ বোধক । তাই মুফাসিসরগণ এই ব্যাখ্যাটি পছন্দ করিয়াছেন । মূলত ব্যবহারটা এই 
ধরনেরই হইবে। 
: ইহার পূর্বের আয়াতে বলা হইয়াছে 8৮ 81:১0 ৪৮৯] ৮৪ 55019 ০৯ 
৮১5) ইহকাল ও পরকালে আমরা তোমাদিগের বন্ধু । 
_. অর্থাৎ সেই সময়ে ফেরেশ্তারা মু'মিনদেরকে বলিবে, আমরা পার্থিব জীবনে 
তোমাদিগের সংগী ছিলাম এবং তোমাদিগকে আল্লাহ্‌র পথে চলিতে ও সেই পথের 
বাধাসমূহ অপসারিত করিয়া আল্লাহর খোশনুদী লাভের সার্বিক সহযোগিতা আমরা 
করিয়াছিলাম ৷ এইভাবে এ সময় ও সর্বকালীনের জন্য তোমাদিগের সংগে আমরা আছি 
এবং থাকিব । কবর, সিংগায় ফুৎকার, পুনরোথান, হাশর ও পুলসিরাতের শঙ্কা ও 
ভয়াবহতা হইতে মুক্ত করিয়া জান্নাতে পৌছাইয়া দেওয়া পর্যন্ত ভোমাদিগের সহিত 
আমরা আছি। 
যাহা হত তর মা তোমার তব আলা চি এবং যাহা 
করিলে তুমি শান্তি পাইবে তাহার সকল উপকরণ তথায় উপস্থিত রহিয়াছে । 


কাছীর -৯৩(৯) 


Contents 


৭৩৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


০০১3৮ 0425 14৭ অর্থাৎ সেথায় সমস্ত কিছু সহজলভ্য, তুমি যাহা আকাংখা 
করিবে তাহা তোমার সামনে আসিয়া উপস্থিত হইবে । তুমি স্বেচ্ছায় তাহা উপভোগ 
করিবে। 

7০৯০ ১৯ ১ %১$ ইহা হইবে ক্ষমাশীল, পরম দয়ালু আল্লাহ্‌র পক্ষ হইতে 
আপ্যায়ন ৷ অর্থাৎ এই আপ্যায়ন, দান ও পুরস্কার তোমাদিগের পাপ মোচনকারী দয়ালু 
প্রভুর পক্ষীয়। যিনি পাপ মোচন করিয়াছেন, পাপ গোপন রাখিয়াছেন এবং তোমাদিগের 
প্রদর্শন করিয়াছেন পরম দয়া ও করুণা । 

TT TG (৬2১ হও 

7১৯০ ০১৪৪ ১ as Yi Leila UF Sh Cl 52 সেথায় 
2 
আকাংখা কর। এই সম্বন্ধে ইব্ন আবূ হাতিম ও সাঈদ ইবৃন মুসাইয়্যাব (র) বর্ণনা 
করেন যে, একদা সাঈদ ইব্ন মুসাইয়্যাবের আবু হুরায়রা (রা) এর সহিত সাক্ষাত 
হইলে আবূ হুরায়য়া তাহাকে বলেন, আল্লাহ্‌র নিকট প্রার্থনা করি তিনি যেন জান্নাতের 
বাজারের মধ্যে তোমার সহিত আমার সাক্ষাৎ ঘটান। এই কথা শুনিয়া সাঈদ (র) 
বলিলেন, জান্নাতের মধ্যে বাজার থাকিবে? তিনি বলিলেন, হ্যা, রাসূলুল্লাহ্‌ 
(সা)-আমাকে বলিয়াছেন ঃ বেহেশ্তবাসীরা যখন বেহেশ্তে প্রবেশ করিবেন এবং যখন 
সকলে নিজ নিজ সতর্ক অনুযায়ী অবস্থান গ্রহণ করিবেন, তখন দুনিয়ার দিনগুলির মত 
এক শুক্রবার তিনি সকল বেশ্তেবাসীকে একস্থানে একত্রিত হওয়ার জন্য আদেশ 
করিবেন। সকলে তথায় একত্রিত হইলৈ আল্লাহ্‌ তাহাদিগের উপর স্বীয় তাজাল্্রী 
বিকিরিত করিবেন এবং তখন তাহার আরশ পরিদৃষ্ট হইবে । সকলে নিজ মর্তবা 
অনুযায়ী বাগিচার মধ্যে নূর, মুতী, ইয়াকৃত, পান্না, স্বর্ণ ও রূপার মিম্বারের উপর আসন 
গ্রহণ করিবেন। আর যাহারা পুণ্যের দিক দিয়া কিছুটা খাট তাহাদিগকে নিম্নবর্ণের মনে 
করা হইবে না; তাহারাও মিশ্ক ও কর্পুরের সুগন্বীময় টিলার উপর আসন গ্রহণ 
করিবেন। কিন্তু এই অসামঞ্জস্যতার জন্য তাহাদিগের মধ্যে কোন প্রকারের দুঃখ 
আসিবে না। তাহাদিগের মনে কখনো এই ধারণা আসার সুযোগ থাকিবে না যে, উচ্চ 
আসনে উপবিষ্টকারীরা তাহাদিগের চেয়ে উত্তম । 

আবূ হুরায়রা রে) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিয়াছিলাম, হে 
আল্লাহ্‌র রাসূল! আমরা কি আল্লাহ্‌কে স্বচক্ষে দেখিতে পারি? তিনি বলিয়াছিলেন, 
“হ্যা, সূর্যকে এবং পূর্ণিমার চন্দ্রকে যেভাবে তোমরা দেখিয়া থাক আল্লাহ্‌কে সেইভাবে 
দেখিতে পাইবে ।” তিনি আরো বলিয়াছিলেন ঃ সকলে আল্লাহকে দেখিতে পাইবে, 
সকলে আল্লাহ্‌র সাক্ষাৎ পাইবে । এক পর্যায়ে একজনকে ডাকিয়া আল্লাহ্‌ তাআ.'লা 
বলিবেন, ওহে! অমুকদিনে সেই অপরাধকারীর কথা স্বরণ আসে তোমার? লোকটি 


Contents 


সূরা হা-মীম আস্সাজ্দা ৭৩৯ 


বলিব, হে প্রভু! তাহা তো আপনি ক্ষমা করিয়াছেন তিনি বলিবেন, হ্যা, তাহা আমি 
ক্ষমা করিয়া দিয়াছি। ক্ষমা করিয়া দেওয়ার ফলেই তো তুমি আজ এই পর্যায়ে আসিয়া 
পৌছিতে সমর্থ হইয়াছ। এমন সময় তাহাদিগকে মেঘ আসিয়া উর্ধাকাশ ঢাকিয়া 
ফেলিবে এবং উহা হইতে এমন সুগন্ধিময় বৃষ্টি বর্ষিত হইবে যাহার মত সুগন্ধি জীবনে 
সে কখনো পায় নাই। অত:পর আল্লাহ্‌ তা'আলা সকলকে বলিবেন, উঠ, আমি 
তোমাদিগের জন্য যে সকল উপটোকন রাখিয়াছি তাহা হইতে তোমরা নিজ নিজ পছন্দ 
মত গ্রহণ কর। পরে সকলে এমন একটি বাজারে উপস্থিত হইবে যে বাজারটির 
চতুর্দিক ফেরেশ্তারা সারিবদ্ধ ভাবে ঘিরিয়া থাকিবে । সেখানে তাহারা এমন এমন 
জিনিসের সমাহার দেখিবে যাহা তাহারা কোন দিন দেখে নাই, শুনে নাই এবং যাহার 
সম্পর্কে তাহারা কল্পনাও করে নাই । সকলে নিজ নিজ পছন্দ অনুযায়ী স্বাধীনভাবে তথা 
হইতে গ্রহণ করিবে । সেখানে ক্রয়-বিক্রয়ের কোন ঝামেলা নাই। বরং উহা 
তাহাদিগকে আল্লাহ্‌ তা'আলা উপহার স্বরূপ প্রদান করিবেন। তথায় 
বেহেশ্তবাসীদিগের একের সহিত অপরের সাক্ষাৎ হইবে । উচু স্তরের জান্নাতীর সহিত 
_ নিষ্নস্তরের জান্নাতীর সাক্ষাৎ হইলে তাহার উন্নত পরিপাটি পোষাক দেখিয়া নিষ্নস্তরের 

জান্নাতীর মনে উহার আকাংখা জাগিলে সে তাহার পরনে উহার চেয়েও উন্নতমানের 
পোষাক দেখিতে পাইবে । কেননা তথায় কাহারো কোন রূপ দুঃখ ও ব্যাথা থাকিবে না। 
তথা হইতে প্রস্থান করিয়া স্বস্থানে প্রত্যাগমন করিলে তাহাদিগের বেগমরা তাহাদিগকে 
ধন্যবাদ জ্ঞাপন করিবে এবং তাহারা বলিবে, আজ আপনার যাওয়ার সময় তো আপনি 
এতো সজীব ও সুন্দর ছিলেন না। আপনার চেহারা তো এতো লাবণ্যময় ছিলনা? 
তাহারা বলিবে, হ্যা, আজ আমরা খোদ আল্লাহ্‌র সহিত একই সভায় অবস্থান করিয়াছি 
এক সাথে আমরা সময় কাটাইয়াছি। তাই আজ সত্যই আমাদিগের ভাগ্য আরো প্রসন্ন 
হইয়াছে এবং আমরা আরো কল্যাণ প্রাপ্ত হইয়াছি। 

হিশাম ইব্‌ন আম্মার হইতে মুহাম্মদ ইব্‌ন ইসমাঈলের সূত্রে তিরমিযী স্বীয় জামে 
তিরমিযী শরীফের মধ্যেও ইহা বর্ণনা করিয়াছেন । হিশাম' ইব্ন আম্মারের সূত্রে ইব্‌ন 
মাজাও এইরূপ বর্ণনা করিয়াছেন। তবে তিরমিযী (র) বলেন, একমাত্র এই সূত্র 
ব্যতীত হাদীসটি অজ্ঞাত । উপরন্তু হাদীসটি দুর্বল । ইমাম আহমদ (র) ---- আনাস 
(র) হইতে বর্ণনা করেন যে, আনাস (র) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন 8 “যে ' 
ব্যক্তি আল্লাহ্র সহিত সাক্ষাৎ করাকে পছন্দ করে আল্লাহ্‌ও তাহার সহিত সাক্ষাৎ 
করাকে পছন্দ করেন এবং যে ব্যক্তি আল্লাহ্‌র সহিত সাক্ষাৎ করাকে অপছন্দ করে 
তাহার সহিত আল্লাহ্‌ও সাক্ষাৎকার দিতে অপছন্দ করেন।” 

এই কথা শুনিয়া সাহাবাগণ বলিলেন,হে আল্লাহ্‌র রাসূল! আমরা তো মৃত্যুকে 
অপছন্দ করিয়া থাকি। তিনি বলিলেন, “ ইহার দ্বারা মৃত্যুর পছন্দ অপছন্দের কথা 


Contents 


৭৪০ তাফসীরে ইব্ন কাছীর 


বুঝান হয় নাই । বরং যখন মুমিনের মৃত্যু উপস্থিত হয় এখন আল্লাহ্‌র পক্ষ হইতে 
তাহাকে খোশ খবর প্রদান করা হয়। যাহা শুনার পরে আল্লাহ্‌র সাক্ষাৎ লাভ ব্যতীত 
আর কিছু কামনা করে না। অতএব আল্লাহও তাহার সাক্ষাৎ পছন্দ করেন । আর পাপিষ্ঠ 
কাফিরদিগের মৃত্যুর সময় তাহাদিগকে দুঃসংবাদ প্রদান করা যে, তাহারা মৃত্যুহীন 
একটি জগতে যাত্রা করিতেছে, যেখানে তাহাদিগের জন্য অপেক্ষা করিতেছে ব্যথা, 
বেদনা । ফলে সে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে। তাই আল্লাহও তাহাদিগের সহিত 
সাক্ষাৎ করা পছন্দ করেন না।” হাদীসটি সহীহ এবং একাধিক নির্ভরযোগ্য সূত্রে 
হাদীসটি বর্ণিত হইয়াছে । 


61 05514) 64% ৮৮৫৫ (vr). 







৭৫ 
৫৪ 1761 ৫ (%। 
০ ৫৪৮1৬ ৬ 


A 0 9 be ন ৫ 
82 (53) ৮45018861৬৮ (০ 


০ gg 9. 94 

OBEYS BE NG Bs BGG ENG 
204 & ১ এ ৫১৬৫ 

8555 48 ৩৫14 CN HEGEL ig (7°) 


9 








9 0 
O ৫৩৩ পর্ন 


Cg ৪ এ ৮৮ 9 2 ) 5 ৮ ত৫৫2০ 6 ৫ € 
451১6 ৬৪৫০ ও ৩৪:84 ৫2 ls (7) 
0 FR Feil a 


৩৩. কথায় কে উত্তম এঁ ব্যক্তি অপেক্ষা, যে আল্লাহ্র প্রতি মানুষকে আহ্বান 
করে, সৎকর্ম করে এবং বলে, আমি তো আসত্মসমর্পণকারী দিগের অন্তর্ভুক্ত । 

৩৪. ভাল এবং মন্দ সমান হইতে পারে না। মন্দ প্রতিহত কর উৎকৃষ্ট দ্বারা; 
ফলে তোমার সহিত যাহার শুক্রতা আছে সে হইয়া যাইবে অন্তরংগ বন্ধুর মত । 

৩৫, এই গুণের অধিকারী করা হয় কেবল ভাহাদিগকে যাহারা ধৈর্যশীল; এই 
গুণের অধিকারী কেবল করা হয় ভাহাদিগকেই, যাহারা মহাভাগ্যবান । 

৩৬. যদি শয়তানের ক্ুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে ভবে আল্লাহ্র শরণ 
লইবে, তিনি তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ । 


Contents 


সূরা হা-মীম আস্সাজ্দা ৭৪১ 


তাফসীর ঃ মহান আল্লাহ্‌ তাআ'লা বলেন £ «111 511 (5১ ০৮2 455 ১৮৮15) 
অর্থাৎ তাহার অপেক্ষা উৎকৃষ্ট কথা আর কাহার? যে ব্যক্তি আল্লাহ্‌র প্রতি মানুষকে 
আহ্বান করে। 

Lal be 5০9 00১ ০৮০ ০০০ অ অর্থাৎ সে নিজে হিদায়াত গ্রহণ 

করেছে এবং অপরকে হিদায়াতের পথে আহ্বান করেছে। সে এমন নহে যে, অন্যকে 
সৎপথে চলার আদেশ করে উপদেশ দেয় কিন্তু নিজে গ্রহণ করে না এবং অন্যকে অন্যায় 
থেকে বিরত থাকার ওয়াজ করে কিন্তু নিজে তাহা মানিয়া চলে না । বরং নিজে সৎপথে 
চলে এবং অন্যায় থেকে বিরত থাকে । আর অপরকেও সেই অনুযায়ী চলিতে আদেশ 
করে । এক কথায় আল্লাহ্‌র কর্তৃক আদিষ্ট পথে সে মানুষকে আহ্বান করে । 
' উল্লেখ্য যে, এই আয়াতটি সবার জন্য সমানভাবে প্রযোজ্য । তবে এই আয়াতটি 
সবচেয়ে বেশী প্রযোজ্য রাসূলুল্লাহ্‌ সো)-এর উপরে ! এই কথা বলিয়াছেন মুহাম্মদ ইব্‌ন 
সীরীন, জুদ্দী ও আব্দুর রহমান ইবৃন যায়িদ ইবৃন আসলাম রে)। কেহ কেহ বলিয়াছেন 
যে, ইহা দ্বারা মুয়াযিনদেরকে উদ্দেশ্য করা হইয়াছে। যেমন সহীহ মুসলিমের মধ্যে 
আসিয়াছে যে, “যাহারা আযান দেন কিয়ামতের দিন তাহাদিগের গর্দান বার চেয়ে 
লম্বা হইবে ।” 

“সুনানের মধ্যে একটি মারফু হাদীসে আসিয়াছে যে, ইমাম দায়িত্বশীল ব্যক্তি এবং 
মুয়াযিঘযন আমানতদার । আল্লাহ্‌ তা'আলা ইমামদিগকে সঠিক পথ প্রদর্শন করিয়াছেন 
আর ক্ষমা করিয়াছেন মুয়াযযিনদিগকে । 

ইবন আবূ হাতিম .... সা“আদ ইবন আবূ ওয়ান্ধাস (রা) হইতে বর্ণনা করেন যে, 
সা'আদ ইবন আৰু ওয়াস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ কিয়ামতের দিন 
মুয়যিযনরা আল্লাহ্র নিকট মুজাহিদদিগের সমপরিমাণ অংশ প্রাপ্ত হইবে । আযান ও 
ইকামতের মধ্যবর্তী সময়ে কোন মুয়যযিনের মর্যাদা, আল্লাহ্র পথের সৈনিকের যুদ্ধের 
ময়দানে রক্তে সিক্ত হইয়া মাটিতে লুটিপুটি খাওয়ার মর্যাদার সমান ; 

ইব্‌ন মাসউদ (রে) বলিয়াছেন, আমি যদি মুয়াযিযন হইতাম তাহা হইছে হজ, 
উমরা ও জিহাদের প্রতি এতটা আগ্রহী হওয়ার প্রয়োজন হইত না! 

ওমর ইব্ন খাত্তাব (রা) বলিয়াছেন, আমি যদি সুয়াষিষন হইতাম তাহ? হইলে 
আমি রাত জাগিয়া নফল সালাত আদায় এবং দিনের বেলা নফল সাম পালনের প্রতি 
এতটা যতৃশীল হইতাম না। কেননা আমি শুনিয়াছি, রাসূলুল্লাহ্‌ (সা) তিনবার 
বলিয়াছেন “হে আল্লাহ্‌! মুয়যযিন দিগকে তুমি ক্ষমা করিয়া দাও ।” তখন আমি 
বলিলাম, হে আল্লাহ্‌র রাসূল! আপনি আমাদিগের জন্য ক্ষমা প্রার্থনা করিলেন না অথচ 
আমরা দ্বীনের জন্য আযানের সময়ও তরবারি লইয়া শক্রর মুকাবিলা করার জন্য প্রস্তত 
হইয়া থাকি! জবাবে তিনি বলিলেন, উমর! নিকট ভবিষ্যতে এমন একটি সময় আসিবে 


Contents 


৭৪২ ্‌ ্‌ তাফসীরে ইব্‌ন কাছীর 


যখন সমাজের দুর্বল ও গরীবদিগের জন্য মুয়যযিন পদবী বরাদ্দ থাকিবে । অথচ 
মুয়যযিনরা. সেই পর্যায়ের গণ্য যাহাদিগের মাংস স্পর্শ করাও জাহান্নামের জন্য 
হারাম |” 

আয়েশা রে) বলিয়াছেন 8 1210:510-294101 | 25 ১০2 458 ০:০৭ ১৭ 
০১০: ১০ ০9 0 এই আয়াতটি সুয়যিযনদিগের উদ্দেশ্যে নাযিল হইয়াছে। 
তিনি বলেন, মুয়াযিষন দ্বারা লোকদিগকে আনল্াহ্‌র পথে আহ্বান করিয়া থাকে । ইব্‌ন 
ওমর (র) ও ইকরিমাও বলিয়াছেন যে, এই আয়াতটি মুয়যিযনদিগের সমন্ধে নাযিল 
হইয়াছে। 

আর উসামাহ বাহিলী রে) হইতে বাগভী বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন, এর . 
দ্বারা উহাদিগকে বুঝান হইয়াছে যাহারা আযান ও ইকামাতের মধ্যবতাঁ সময়ে দুই 
রাকাত সালাত আদায় করে। 

অত:পর আব্দুল্লাহ ইব্ন মুগাফফালের হাদীসে বাগভী বর্ণনা করিয়াছেন যে, 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেনঃ আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দুই রাকাআত 
রহিয়াছে। ইহা দুইবার বলিয়া তৃতীয়বার তিনি বলেন, যাহার ইচ্ছা হয় সে উহা আদায় 
করিবে ।” 

আব্দুল্লাহ ইব্‌ন বুরাইদার হাদীসকে সিহাহ সিত্তাহর সকল ইমামগণই তাহাদের 
গ্রন্থসমূহে উন্লেখ করিয়াছেন এবং সাওরী (র) এর হাদীস.... আনাস ইব্‌ন মালিক 
(রা) হইতে বর্ণনা করিয়াছেন। সাওরী বলেন (এই হাদীসটির প্রত্যেকটি সুত্র মারফু 
বর্ণিত হইয়াছে যে, আনাস ইব্ন মালিক রো) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ 
“আযান ও ইকামতের মধ্যবর্তী সময়কালীন দু'আ কখনো রদ হয় না।” 

আবু দাউদ, তিরমিযী ও নাসায়ী তাহাদের গ্রন্থে রেওয়াতে এই কথাও উল্লেখিত 
হইয়াছে যে, রাত ও দিনের প্রত্যেক আযান ও ইকামতের মধ্যবর্তী কালীন সময়ের 
দু'আ কখনো রদ হয় না। ইহা সাওরীর হাদীসে বর্ণিত হইয়াছে। তিরমিযী (র) বলেন, 
হাদিসটি হাসান। আনাস রে) হইতে ও মামি জত 
হাদীসে নাসাস্বীও এই হৃদীসটি বর্ণনা করিয়াছেন। 

সঠিক কথা হইল আলোচ্য আয়াতটির বিষয় সম্পর্কে মুয়াযযিনসহ কালেই 
সংশ্লিষ্ট । তবে কথা হইল এই আয়াতটি যখন নাযিল হয় তখন আযানের প্রচলন ছিল 
- না। কেননা আয়াতটি মক্কায় অবতীর্ণ হইয়াছে । আর আযানের প্রচলন হইয়াছে 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর হিজরতের পর তীহার মাদানী জীবনে । 

আযানের ব্যাপারটি আব্দুল্লাহ ইব্‌ন যায়দ ইব্‌ন আব্দ রাবিবহী আল্‌ আনসারী (র) 
এর একটি স্বপ্নের সহিত সংশ্লিষ্ট । তিনি আযানের বাক্য সম্বলিত একটি স্বপ্ন দেখিলে 


Contents 


সূরা হা-মীম আস্সাজ্দা ৭৪৩ 


রাসূলুল্লাহ্‌ সো) এর নিকট তাহার স্বপ্ন বর্ণনা করিলে রাসূলুল্লাহ্‌ সো) আযানের জন্য 
তাহার স্বপ্নের বাক্যগুলি অনুমোদন করেন এবং আযান দেওয়ার জন্য বিলাল (রা) কে 
মনোনীত করেন। কেননা তাহার আওয়ায উচ্চ ছিল। 

অতএব বুঝা যায় যে, আয়াতটি সবার জন্য সমানভাবে প্রযোজ্য ৷ যথা ইমাম বসরী 
হইতে একাধারে মা'মার ও আব্দুর রাযযাকের রেওয়াতে বর্ণিত হইয়াছে যে, হাসান 
বসরী (র)১-০ং HI 1৮5 Lassi sl 8 
td এই আয়াতটি তেলাওয়াত করার পর বলেন, এই আয়াতে যাহাদিগের 
কথা বলা হইয়াছে তাহারাই আল্লাহ্‌র প্রকৃত হাবীব, আল্লাহ্‌র অলী, ইহারাই আল্লাহ্‌র 
গুণে গুণাবিত এবং ইহারাই উত্তম ব্যক্তি সকল । 

পৃথিবীর সকল লোকদিগের মধ্যে ইহারাই আন্নাহ্‌র প্রিয় পাত্র। কেননা হহীরা 
আল্লাহ্র অনুশাসন মান্য করে এবং অন্যকেও ইহা মান্য করার জন্য আহ্বান করে। 
ইহারা নিজেরাও সৎকর্ম সম্পাদন করে এবং অন্যকেও সৎকর্ম সম্পাদনের জন্য আহ্বান 
করে । আর দরাজ গলায় বলে, নিশ্চয়ই আমি একজন মুসলমান-_- এরাই, আল্লাহ্‌র 
সর্বোত্তম প্রতিনিধি । 

অত:পর আল্লাহ্‌ তা'আলা পরবতী আয়াতে বলেন,%$ £ $: ৯11 ৯5399 
££:4.41 অর্থাৎ ভাল এবং মন্দ সমান হইতে পারে না। কেননা এই দুইয়ের মধ্যে 
বিস্তর ব্যবধান রহিয়াছে। 

১.৯ ০৯ 5510 ৮85 মন্দ প্রতিহত কর উৎকৃষ্ট দ্বারা। অর্থাৎ যে তোমার 
সহিত মন্দ ব্যবহার করিবে তাহার সহিত তুমি ঈমানের ব্যবহার করিবে । 

যেমন হযরত ওমর রো) বলিয়াছেন ৪ যে ব্যক্তি তোমার সহিত আল্লাহ্‌র 
অবাধ্যমূলক অন্যায় ব্যবহার করিবে তুমি তাহার সহিত আল্লাহ্‌র বাধ্যতামূলক সুন্দর 
MOE WTC HE OREN PUES OTE 


Ge w fee ew 


SE ONT NE SEER UIE 

অর্থাৎ কেহ তোমার সহিত অন্যায় ও অসৌজন্যমূলক ব্যবহার করিলে তাহার সহি 
যদি সৌজন্য ব্যবহার করা হয় তাহা হইলে বন্ধুতে রূপান্তরিত হইয়া যাইবে । তোমার 
প্রতি তাহার শ্রদ্ধা সৃষ্টি হইবে । ফলে সংৎ্ব্যবহারের বদৌলতে এক সময়ের শত্রু হইয়া 
যাইবে বন্ধু । 

পরবর্তী আয়াতে বলা হইয়াছে ৪ (১৮২০ ০281 ১ (4814 125 এই চরিত্রের 
অধিকারী কেবল তাহারাই হয় যাহারা ধৈর্যশীল । 


Contents 


৭88 তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থাৎ এই উপদেশ কেবল তাহারাই গ্রহণ করে এবং ইহার উপর কেবল তাহারাই 
আমল করে যাহারা ধৈর্যশীল- যাহারা অন্যের অসত্ব্যবহারের সময় নিজেদেরকে সংযত 
রাখতে সমর্থ হয়। 

722১০ 8৯৩১ ঠ। ০১$1-9 এই চরিত্রের অধিকারী কেবল তাহারাই হয় যাহারা 
গ্রহাভাগ্যবান। অর্থাৎ এ সকল ভাগ্যবান ব্যক্তিরা যাহাদিগের জন্য রহিয়াছে ইহকাল ও 
পরকাল উভয়কালের কল্যাণ । 

আলী ইব্‌ন আবূ তালহা (র) বলেন, ইবৃন আব্বাস (রা) আলোচ্য আয়াতটির 
ব্যাখ্যায় বলিয়াছেনঃ আল্লাহ্‌ তা'আলা ইহার যধ্যে মু'মিনদিণকে ক্রোধের সময় ধৈর্য্য 
ধারণ করার, অজ্ঞের সামনে নম্রতা প্রকাশ করা এবং দুববিহারকারীকে ক্ষমা করিয়া 
দেওয়ার আদেশ করিয়াছেন । এই সকল লোককে আল্লাহ্‌ তা'আলা শয়তানের প্ররোচনা 
হইতে হিফাযতে রাখেন এবং এই সকল লোকের শক্ররা বন্ধতে পরিণত হইয়া যায়! 

lL ১৮১০০৪১১৮৮৭ ০৯ 4১৪১১ 1০0 যদি শয়তানের কুমন্ত্রা 
তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহ্‌র স্বরণ লইবে। | 

অর্থাৎ ইহার পুর্বে মানুষ শয়তানকে সব্যবহার দ্বারা কাবু করার কথা বলা 
হইয়াছে! এখন জিল শয়তানের কথা বলা হইতেছে যে, শয়তানের প্ররোচনার সময় 
একমাত্র আল্লাহ্‌র নিকট উহা হইতে পানহই চাহিবে। কেননা তোমার মনকে কাবু 
করার ক্ষমতা তাহার রহিয়াছে । যখনই আল্লাহ্‌র নিকট উহার প্ররোচনা হইতে পানাহ 
চাহিবে তখনই সে তোমার উপর হইতে তাহার অশুভ হাত গুটাইয়া ফেলিবে। 

তাই প্রত্যেক সালাতের পূর্বে রাসূলুল্লাহ্‌ (সা) এই দু'আটি পাঠ করিতেন ঃ 


03+ 


২১১১১০৯১৪১৯ ০0৮৮৭ ০০৮ ০৮৮০ 410 ১৯০ 
আলোচ্য বিষয়ের উপর সূরা আরাফের মধ্যেও বলা হইয়াছে যে, 


১০ স৩:০১১০০০৯/৯০৯১০১১০1০১৮০৮ ৪৪০৪ 

5 ৪০৫15824555 
অর্থাৎ তুমি ক্ষমাপরায়ণতা অবলম্বন, সৎকার্ষের নির্দেশ দাও এবং অজ্ঞদিগকে 

উপেক্ষা কর। যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহর শরণ 

লইবে, তিনি সর্বশ্লোতা, সর্বজ্ঞ । 


দির দা EET 


482 ০১515196255 


Contents 


সূরা হা-মীম আস্সাজ্দা ৭8৫ 


অর্থাৎ মন্দের মুকাবেলা কর উত্তম দ্বারা, উহারা যাহা বলে আমি সে সমন্ধে 
সবিশেষ অবহিত । বল, হে আমার প্রতিপালক! আমি তোমার আশ্রয় প্রার্থনা করি 
শয়তানের প্ররোচনা হইতে ৷ হে আমার প্রতিপালক! আমি তোমার আশ্রয় প্রার্থনা করি 
উহাদিগের উপস্থিতি হইতে । 


19634 ’£ন 24) 5] 3৫12 ৭ 25 451/2% (5 
RE SEE Gh BMI or 


0265 


0৫১9 

০090400524৫ ‘22 ১2 ১ ঠা পে 2 Se GLH 522 st (YA)- 
(9৮22 * টি G45 

৬ 9 222) 94554845512; (৭) 
Go 5 2 BP গলপ 56৫5 ৮2 
LGN gd ৩ 5 ২৪০) ৮৮120 
O545 6 G4 5 4 

৩৭. তাহার নিদর্শনাবলীর মধ্যে রহিয়াছে রজনী ও দিৰস, সূৰ্য ও চন্দ্ৰ ৷ 
তোমরা সূর্যকে সিজদা করিও না, চন্দ্রকেও নহে; সিজদা কর আনল্লাহ্‌কে যিনি 
এইগুলি সৃষ্টি করিয়াছেন, যদি তোমরা তাহারই ইবাদাত কর। ্‌ 

৩৮, উহারা অহংকার করিলে যাহারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে রহিয়াছে 
তাহ তো দিবস ও রজনী তাঁহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তাহারা 
ক্ৰান্তি বোধ করেনা । 

৩৯. এবং তাহার একটি নিদর্শন এই যে, তুমি ভূমিকে দেখিতে পাও শুষ্ক, 
উর, অত:পর আমি উহাতে বারি বর্ষণ করিলে উহা শস্য-শ্যামলা হইয়া 
আন্দোলিত ও স্ফীত হয়; যিনি ভূমিকে জীবিত করেন তিনিই মৃতকে 
জীবনদানকারী । তিনি তো সর্ব বিষয়ে সর্ব শক্তিমান । 

তাফসীর $ এই স্থানে আল্লাহ্‌ তা'আলা স্বীয় আযীম শান ও কুদরতের উল্লেখ করিয়া 
MON CRE CRE ROO SAN OTE REC HE UE 19 


কাছীর-৯৪ ৫), ) 





Contents 


৭৪৬ তাফসীরে ইবৃন কাছীর 


তাই বলা হইয়াছে 8 ১ ৪113 ১০৯0 tly shad 45021 ১০ তাহার 
নিদর্শনাবলীর মধ্যে রহিয়াছে রজনী ও দিবস, সূর্য ও চন্দ্র। 

রর ডা রা হা জা এরর সার 
আলোকময়-উজ্ব্ল। উপরক্তু এতদুভয়ের মধ্যে কখনো সংমিশ্রণ ঘটেনা। সরলভাবে 
তাহারা একেরপর অপরে আগমন করে। 

এইভাবে তিনি সূর্য ও সূর্যের রশ্মি, চন্দ্র ও চন্দ্রের আলো সৃষ্টি করিয়াছেন । 
মহাকাশে ইহাদের প্রত্যেকটিকে স্বতন্ত্র কক্ষ দিয়াছেন। ইহারা স্ব স্ব কক্ষে আবর্তিত 
হইতে থাকে । যে আবর্তনের ফলে চিহ্নিত করা হয় দিন, রাত, মাস ও বৎসর । আর 
ইহারই দ্বারা নির্ধারিত করা হয় ইবাদাত ও অনুষ্ঠানের দিন তারিখ ও সময়ক্ষণ | 

আল্লাহ্‌ তা'আলার সৃষ্টিসমূহের মধ্যে চন্দ্র ও সূর্য বিশেষ সৌন্দর্যে সুমন্ডিত। তাই 
ইহাদেরকে আলোচনায় আনা হইয়াছে । অথচ ইহারা মাখ্লুক বই নহে। অতএব- 
LEEDS 41 0-279৮০51145-72010--5 


প 99259 ০ 


tl Seton} 

তোমরা সূর্যকে সিজ্দী করিও না, চন্দ্রকেও নহে; সিজ্দা কর আল্লাকে যিনি 
এইগুলি সৃষ্টি করিয়াছেন, যদি তোমরা তাহারই ইবাদাত কর। 

অর্থাৎ তোমরা তীহার সহিত শিরক করিও না। কেননা উহাদিগের উপাসনা 
তোমাদিগের কোনই উপকার সাধন করিতে পারিবে না। উপরন্তু আল্লাহ্‌ শিরককারীকে 
রক্ষা দেন না। 

তাই বলা হইয়াছে যে, 14১১৫ 5.| ৩ অর্থাৎ উহারা যদি আল্লাহ্‌কেসহ আরো 
অনেকের ইবাদত করে তবে তাহাতে তাহার কিছু আসেনা । কেননা 4%, ১১5 ০৯ 
ফেরেশ্তারা যাহারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে রহিয়াছে- 3110 41 ০০০৪ 
2৮০6:এ% 2১4৫6 তাহার তো দিবস ও রজনী তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা 
করে এবং তাহারা ক্রান্তিবোধ করে না। 

যেমন অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন £ 


Lk, Us Gl UO Ue EG LH LAG SU 
অর্থাৎ অত:পর যদি ইহারা এইগুলিকে ্রত্যাখ্যানও. করে তবে আমি তো এমন 
এক সম্প্রদায়ের প্রতি এইগুলির ভার অর্পণ করিয়াছি যাহারা এইগুলি প্রত্যাখ্যান করিবে 
না। হাফিজ আবূ ইয়ালা রে) ... . জাবির (র) হইতে বর্ণনা করেন যে, জাবির রে) 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেনঃ “রজনী, দিবস, সূর্য, চন্ত্র ও হাওয়াকে তোমরা 
গালি দিওনা, কেনানা এইগুলি কোন কওষের জন্য রহমাত হিসাবে ব্যবহৃত হয় এবং 
কোন কওমের জন্য ব্যবহৃত হয় শাস্তি ও বেদনা হিসাবে ।” 


Contents 


সূরা হা-মীম আস্সাজ্দা | ৭৪৭ 
4521 ১০ অর্থাৎ তাহার নিদর্শন সমূহের একটি মৃতকে জীবন্ত করা। যেমন- 431 
{£2515 ০৯১3 ঞ১5 তুমি ভূমিকে দেখিতে পাও শুষ্ক। আর যে ভূমি শুষ্ক-চাষাবাদের 
অযোগ্য তাহা মৃত বৎ। | 
55935১51211 ৮৫5 15,305 অত:পর আমি উহাতে বারি বর্ষণ করিলে. 
উহা শস্য-শ্যামলা হইয়া আন্দোলিত ও স্ফীত হয়। 
১০০৪ ০৮০ ৫৫ ০০ +9 এড শা ৮৯৮ 05055 ও 1 অৰ্থাৎ যিনি ভূমিকে 
জীবিত করেন তিনিই জীবত করিবেন মৃতকে । তিনি তো সর্ব বিষয়ে সর্ব শক্তিমান । 
টি 
৫১৫ 2৫5 NT eel! ef ‘2 3 232 ৫৩০ ৫ 
৯ ৩০১০৮ ০৪২০৬) ৫ ৩১৪ 2 ১৬৬৩৪ ul ১) (£.) 
a N22 
Hh ds, Nadi A390 7 5087 54 290 22৫ রত ৯৪0০ ১:22 
6১০), 1599 ৫, ঠ$ el Al ১2 ১91 
92 পর পাতি পট ” ৫46 ৪৩ 2 ঞ্ 
Ox! 0942 RE 2 


ps wl ৫6৫) 525 Nr /৮৬ 2 পৃ 2 ২% 2 
৬:৮৩ ৫5085:842। 6 (5) 


OE 2 IIL et GOB ISLS (ev) 


্র্প ৮৯ 
4 2 ৯ ww 
০ ৮ ৬৬ ৪৮ ০১৪ 


58646610805 91 05559) 2৩ ৬৫) 


০১915085১১8 8৮০ 
৪০. যাহারা আমার আয়াত সমূহকে বিকৃত করে তাহারা আমার অশোচর 
নহে । শ্রেষ্ঠকে? যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হইবে সে, না যে কিয়ামতের দিন 
নিরাপদে থাকিবে সে! তোমাদিগের যাহা ইচ্ছা কর, তোমরা যাহা কর তিনি তাহার 
দ্রষ্টা। র 

৪১. যাহারা উহাদিগের নিকট্ট কুরআন আসিবার পর উহা প্রত্যাখ্যান করে 
তাহাদিগকে কঠিন শাস্তি দেওয়া হইবে । ইহা অবশ্যই এক মহা গ্রন্থ 

৪২. কোন মিথ্যা ইহাতে অনুপ্রবেশ করিবেনা অগ্র হইতেও নহে, পশ্চাত 
হইতেও নহে । ইহা প্রজ্ঞাময়, প্রশংসার আল্লাহ্র নিকট হইতে অবতীর্ণ! 


Contents 


৭৪৮ তাফসীরে ইব্ন কাছীর 


৪৩. তোমার সম্বন্ধে তো তাহাই বলা হয় যাহা বলা হইতো তোমার পূর্ববর্তী 
রাসূলগণ সম্পর্ষে। তোমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল এবং কঠিন শাভিদাতা। 


তাফসীর $ আল্লাহ্‌ তা'আলা বলেন, 12501 ৪ ০৩৯: ১2১01 অর্থাৎ যাহারা 
আমার আয়াত সমূহকে বিকৃত করে । 

ইব্‌ন আব্বাস (র) বলেন, 31১11 অর্থ শব্দকে স্ব স্থান হইতে অন্য স্থানে অপসারিত 
করিয়া বাক্যের অর্থ বিকৃত করা। 

কাতাদাহ (র) সহ অন্যান্যে বলেন, 4১1] অর্থ কুফ্রী ও নাস্তিকতা । 

অত:পর বলেন, ১:15 ০৬$৯:% তাহারা আমার অগোচর নহে। অর্থাৎ ইহা 
বলিয়া হুমকী দেওয়া হইয়াছে। যাহারা আল্লাহ্‌র আয়াত, নাম ও সিফাতসমূহ বিকৃত 
করে তাহদিগের সম্বন্ধে আল্লাহ্‌ সম্যক অবহিত। ইহার পরিণাম হল অদূর ভবিষ্যতে 
তাহাদিগকে ভোগ করিতে হইবে। 

তাই বলা হইয়াছে ঃ 

$ 1521125205০ ৮505৯০7৮১৯১ ৮৪ ৬512 9০ অর্থাৎ শ্রেষ্ঠ কে? 
যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হইবে সে, না যে কিয়ামতের দিন নিরাপদে থাকিবে সে। 
মোট কথা এতদুভয়ের মধ্যে কোন তুলনা হইতে পারে কি? না, এতদুভয়ের মধ্যে 
কোন তুলনা হইতে পারে না। 

পরবতী বাক্যে ধমকির সুরে কাফিরদিগকে বলা হইয়াছে ঃ ৪ (১:১০ 17৮51 অর্থাৎ 
তোমাদিগের যাহা ইচ্ছা কর। 

মুজাহিদ, যাহ্হাক ও আতা খোরাসানী (র) বলেন, ++:-2.5 1:51 এর মাধ্যমে 
আল্লাহ তা'আলা শাস্তির ভীতি প্রদর্শন করিয়াছেন । অর্থাৎ তোমরা ভাল মন্দ যাহা কর 
আল্লাহ্‌ সবকিছুর ব্যাপারে সম্যক অবগত এবং তোমরা প্রকাশ্যে-গোপনে যাহা কর 
আল্লাহ্‌ তাহা দেখেন । 

তাই তিনি বলিয়াছেন ৪ ১: ০৬1. (০ 41 অর্থাৎ তোমরা যাহা কর তিনি 
তাহার দ্রষ্টা ৷ 
রা HR EC HEEL CECB on wd ON On 
হইবে । যাহ্হাক, সুদ্দী ও কাতাদাহ (র) বলেন, ১৫ দ্বারা কুরআন উদ্দেশ্য করা 
হইয়াছে। 

১52 441 236 ইহা অবশ্যই এক মহাগ্রন্থ। অর্থাৎ ইহা এমন এক মহাগ্রন্থ 
যাহার কোন উপমা নাই। ইহার মত রচনা করিতে কেহই সক্ষম নহে। 4 ৮1:1| 4524 


Contents 


সূরা হা-মীম আস্সাজ্দা ৭৪৯ 


«812 ০ 23 ৭১১০ ০৮১ ৯ পূর্ববতী অথবা পরবর্তা কোন মিথ্যা ইহাতে প্রক্ষিপ্ড 
হয়নাই। 

অর্থাৎ ইহাতে কোন মিথ্যা সন্নিবেশিত করার সামর্থ্য কাহারো নাই। কেননা ইহা 
আল্লাহর পক্ষ হইতে নািলকৃত। | 


না বরাক পাকার সারার নি রী 
অবতীর্ণ । 

অর্থাৎ তিনি স্বীয় কথায় প্রাজ্ঞ এবং স্বীয় কর্মে প্রশংসার্থ । তাহার প্রত্যেকটি আদেশ 
ও নিষেধ পরিণাম ফলের বিচারে প্রশংসার দাবীদার । 

পরবর্তী আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ঃ 

Ub bus CY 38 
অর্থাৎ তোমার সম্বন্ধে তো তাহাই বলা হয় যাহা বলা হইত তোমার পূর্ববর্তী 
রাসূলগণ সম্পর্কে । 

কাতাদাহ ও সুদ্দী (র) এই আয়াতের ব্যাখ্যায় বলেন, তোমার সম্বন্ধে উহারা যাহা 
বলে, তাহা সবই মিথ্যা । উহাদিগের এই মিথ্যা চর্চার অভ্যাস নতুন নহে। তোমার 
পূর্ববর্তী সকল নবী সম্বন্ধেও উহারা মিথ্যা প্রচার করিয়াছে । তবে তাহারা যেভাবে 
উহাদিগের যুলুম সহ্য করিয়াছে তুমিও তোমার কওমের যুলুম সহ্য কর। 

ইব্‌ন জারীর (র) এই ব্যাখ্যা পছন্দ করিয়াছেন। কিন্তু ইবূন আবূ হাতিমের নিকট 
এই ব্যাখ্যা পছন্দ নহে। ১৮১৯ ৬1 4) 9| অর্থাৎ যে প্রতিপালক আল্লাহ্‌র নিকট 
তাওবা করে তাহাকে প্রতিপালক আল্লাহ্‌ অবশ্যই ক্ষমা করিয়া দেন! 

12311 ০৮৪০ ৩ অর্থাৎ যে কুফরীর উপর দৃঢ় থাকিবে, সত্যের বিরোধীতা ও 
রাসূলের ব্যাপারে মিথ্যাচার প্রচার করিতে বিরত না হইবে তাহাকে আল্লাহ্‌ কঠিন শাস্তি 
প্রদান করিবেন । ইবৃন আবূ হাতিম (র).... সাঈদ ইবৃন মুসাইয়্যাব (র) হইতে বর্ণনা 
করেন যে, সাঈদ ইব্‌ন মুসাইয়্যাব (র) বলেন, ৮৮১০ ৩১৫ এ০ 01 এই আয়াতটি 
নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, “আল্লাহ্‌ তা'আলা যদি মানুষকে ক্ষমা 
করিয়া না দিতেন তাহা হইলে একটি জীবনও রক্ষা পাইত না এবং যদি তিনি ভীতি 
প্রদর্শন মূলক শাস্তি আরোপিত না করিতেন তাহা হইলে প্রত্যেকটি মানুষ চরম 
স্বেচ্ছাচারী হইয়া যাইত ।” 


Contents 


৭৫০ তাফসীরে ইব্‌ন কাছীর 
&427527441595792 (566 সিএ | ££) 
HSI GS si AS GLB bs bf 
৫৩5 BY EEL BIH pt 
EL IAS ALLS A 45, ৫. (te) 
22585 EG. GA CEI ১০৬৬ 


? 2 
০5৮ 

৪৪. আমি যদি আজমী ভাষায় কুরআন অবতীর্ণ করিতাম উহারা অবশ্যই 
বলিত, ইহার আয়াতগুলি বিশদভাবে বিবৃত হয় নাই কেন? কি আশ্চর্য যে, ইহার . 
ভাষা আজমী অথচ রাসূল আরবীয়; বল, মু'মিনদিগের জন্য ইহা পথ-নির্দেশ ও 
ব্যাধিক প্রতিকার ৷ কিন্তু যাহারা অবিশ্বাসী তাহাদিগের কর্ণে রহিয়াছে বধিরতা এবং 
কুরআন হইবে ইহাদিগের জন্য অন্ধত স্বরূপ । ইহারা এমন যে, যেন ইহাদিগকে 
আহ্বান করা হয় বহুদূর হইতে । 

৪৫. আমি তো সুসাকে কিতাব দিয়াছিলান অতঃপর ইহাতে মততেদ 
ঘটিয়াছিল। তোমার প্রতিপালকের পক্ষ হইতে পূর্ব সিদ্ধান্ত না থাকিলে উহাদিগের 
মীমাংসা হইয়া যাইত। উহারা অবশ্যই ইহার সম্বন্ধে বিভ্রান্তিকর সন্দেহে 
রহিয়াছে। 

তাফসীর ঃ কুরআনের উচু সাহিত্যমান, নিপুণ শব্দবিন্যাস, অলংকার ও যুক্তিপূর্ণ 
নির্দেশাবলী সত রি বসি SOO ARTE লারা 
বলা 

যথা অন্যত্রও বলা হইয়াছে যে, 


big VE CL IDB ba a BAS 
অর্থাৎ যদি ইহা কোন আজমীর প্রতি অবতীর্ণ করা হইত এবং উহা সে উহাদিগের 
নিকট পাঠ করিত তবে উহারা উহাতে বিশ্বাস করিত না । 


Contents 


সূরা হা-মীম আস্সাজ্দা ৭৫১ 


আর এই স্থানেও বলা হইয়াছে যে, যদি পূর্ণ কুরআন আমি আজমী ভাষায় অবতীর্ণ 
করিতাম তবুও উহারা বলিত £ 5:23 ০ হর 4501 178 2৮ ইহার আয়াতগুলি 
বোধগম্য ভাষায় বিবৃত হয় নাই কেন ? কি আশ্চর্য যে, ইহার ভাষা আজমী অথচ 
রাসূল আরবীয় । 

অর্থাৎ যদি কুরআন কোন অনারবীয় ভাষায় নাযিল করিতাম তাহা হইলে উহারা 
বাহানা করিয়া অবশ্যই বলিত, এই কুরআন যেহেতু আরবীয়দিগকে উদ্দেশ্য করিয়া 
বলিতেছে সেহেতু উহার ভাষা অনারবীয় ভাষায় কিভাবে নাযিল হইতে পারে ? আর 
অনারবীয় ভাষার কিতাব আমাদিগের বোধগম্য নহে। এই অর্থ করিয়াছেন ইব্‌ন 
আব্বাস, মুজাহিদ, ইকরিমা, সাঈদ ইব্‌ন জুবাইর ও সুদ্দী রে) প্রমুখ । | 

আলোচ্য আয়াতাংশের অর্থ কেহ এইভাবে করিয়াছেন যে, কুরআনের কিছু অংশ 
যদি আরবী হইত এবং কিছু অংশ যদি আজমী হইত তাহা হইলেও উহারা বলিত, 
কিভাবে একটি কিতাবে দুই ধরনের ভাষা হইতে পারে ? তবে কি ইহার একাংশ 
আরবীয়দিগের জন্য এবং অপর অংশ অনারবীয়দিগের জন্য ? অতএব ইহার উদ্দেশ্য 
আমাদিগের বোধগম্য নহে । এই অর্থ করিয়াছেন ইমাম বসরী (র)। 

ইমাম বসরী (র) 2 কে ৮,২21 হিসাবে জিজ্ঞাসা বোধক চিহ্ন ব্যতীত 
পাঠ করিয়াছেন। সাঈদ ইব্‌ন জুবাইর (র) এই অর্থ করিয়াছেন। যাহা কাফিরদিগের 
চরম ধৃষ্টতা ও ওদ্ধত্যের প্রমাণ বহন করে। 

অতঃপর আল্লাহ্‌ তাআলা বলেন, 21453 45 15551 ১311 55 ৫৪ অর্থাৎ বল 
হে মুহাম্মদ! এই কুরআনের প্রতি যাহারা ঈমান আনিয়াছে তাহাদিগের জন্য ইহা 
হিদায়াত স্বরূপ আর ইহা তাহার মনের সকল সন্দেহ ও পংকিলতা বিদুরীতকারী । 

5 lil ৩৪ ০৬-০৪% ০:১১ অর্থাৎ যাহারা ইহা বিশ্বাস করে না তাহারা ইহা 
বুঝে না! কেননা উহাদিগের কর্ণে রহিয়াছে বধিরতা। 

১ 42 ৬ অর্থাৎ এই কুরআন উহাদিগকে হিদায়াত দান করিবে না এবং 
কুরআন হইবে উহাদিগের জন্য অন্ধকার স্বরূপ। 

যেমন অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ঃ 
DUS 1 ০১20601 ৮995০১০০] 853285৬5০98] ০০558 

অর্থাৎ আমি অবতীর্ণ করি কুরআন, যাহা বিশ্ববাসীদিগের জন্য শাস্তি ও দয়া; কিন্তু 
উহা সীমালংঘনকারীদিগের ক্ষতিই বৃদ্ধি করে। 

A DLs ৬ IIL U1 অৰ্থাৎ ইহারা এমন যে, যেন ইহাদিগকে আহ্বান 
করা হয় বহু দূর হইতে ৷ 


Contents 


৭৫২ তাফসীরে ইবৃন কাছীর 


মুজাহিদ রে) বলেন, ইহার অর্থ হইল, ইহার আহ্বান উহাদিগের অন্তর হইতে বহু 
দূরে। 

ইব্‌ন জারীর ইহার অর্থে বলেন যে, যেন উহাদিগকে বহুদূর হইতে ডাকিয়া বলা 
হইয়াছে, যে কারণে ডাকের সঠিক শব্দ উহাদিগের কর্ণে পৌছিতেছে না। 

ইব্‌ন কাছীর (র) বলেন, আমার মতে ইহার অর্থ হইবে এইরূপ, যেমন অন্য 
আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ঃ 


5525 


১০০ ৮13০৮5581৮৮ (১ -৮204341 45৮৫ (২০:১5 
Sl Hed 
অর্থাৎ যাহারা সত্য প্রত্যাখ্যান করে তাহাদিগের উপমা যেমন কোন ব্যক্তি এমন 
কিছুকে ডাকে, যাহা ডাক-হাক ছাড়া আর কিছুই শ্রবণ করে না-_বধির, মূক, অন্ধ। 
সুতরাং তাহারা বুঝিবে না। 

যাহ্হাক বলেন, ইহার অর্থ হইল, ইহাদিগকে কিয়ামতের দিন মন্দ নাম ধরিয়া 
ডাকা হইবে। 

সুদ্দী (র) বলেন, একদা উমর (রা) মুত্যু উপস্থিত একজন মুসলমান ব্যক্তির নিকট 
বসা ছিলেন। লোকটি অনাহুত লাব্বায়িক লাব্বায়িক বলিয়া কাহারো ডাকে সাড়া 
দিতেছিল। তাহাকে ওমর (রো) জিজ্ঞাসা করিলেন, তুমি কাহাকে দেখিতেছ অথবা কেহ 
তোমাকে ডাকিতেছে ? লোকটি বলিল, কে যেন আমাকে নদীর এদিক হইতে 
ডাকিতেছে। অতঃপর ইহার প্রেক্ষিতে ওমর (রা) বলেন, ১৮৫০ ০০ 35755 এ 
১১, অর্থাৎ ইহারা এমন যে, যেন ইহাদিগকে আহ্বান করা হয় বহু দূর হইতে । ইব্‌ন 
'আবু হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। 

"পরবর্তী আয়াতে বলেন 8 (১৯ 312১১ 5211 ৮০ 0১551 5৪9 অর্থাৎ আমি 
তো মুসাকে কিতাব দিয়াছিলাম। অতঃপর ইহাতে মতভেদ ঘটিয়াছিল। অর্থাৎ ইহারা 
তাহাকে অস্বীকার করিয়াছিল এবং তাহাকে নির্যাতনের বিন্দুতে পরিণত করিয়াছিল। 

১০) ১০1১৮ ১19৮০ (৫ ০৪ অর্থাৎ অতএব তুমি ধৈর্যধারণ কর 
যেমন ধৈর্যধারণ করিয়াছিল দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ । 

li ২1 ০০ ৩৪5 ০53% অৰ্থাৎ এক নির্ধারিত কাল পর্যন্ত 
অব্যাহতি সম্পর্কে তোমার প্রতিপালকের যদি ঘোষণা না থাকিত। 4৮ 
তাহা হইলে উহাদিগের মীমাংসা হইয়া যাইত। অর্থাৎ উহাদিগের প্রতি কিয়ামতের 
পূর্বে আযাব আপতিত না করার ওয়াদা রহিয়াছে বলিয়া উহারা রেহাই পাইতেছে, না 
হয় উহাদিগকে আযাব দ্বারা ধ্বংস করিতে সামান্য বিলম্ব করা হইত না। 


Contents 


সুরা হা-মীম আস্সাজ্দা ৭৫৩ 


৬০১৯ 4১০ 85 এর ৫৮ উহারা অবশ্যই ইহার সম্বন্ধে বিভ্রান্তিকর সন্দেহে ছিল । 
অর্থাৎ উহারা যে ইহাকে অস্বীকার করিত এই ব্যাপারেও উহারা সন্দেহাতীত বিশ্বাসী 
ছিল না, বরং অবিশ্বাস করার ব্যাপারেও উহারা শংসয়গ্রস্ত ছিল। এই ব্যাপারে উহারা 
দ্বিধা-দ্বন্দে নিপতিত ছিল। ইব্‌ন জারীর (র) এই ব্যাখ্যা করিয়াছেন। (আল্লাহ্‌ ভাল 
ক 


৫০ ৯৬৫৬ গ6% 2৮8 ৬৭৪০5 (9) 


৬১: ০ ৬059৬ 
৮2 ৩৬ 358৫৮920552 (69 


পাতে ভাপা la ?e? 


১285 ‘4 2) LAD AES ৮০১৪০ ৩০ 
0 yh Gs CoC GS ৪ ৬৬৬৩৩ 24:৯৫ 
(৫185 005 4৩212 [৫ ৮৪৪ ০০ (29) 


০৫৮ it 


৪৬. যে সৎকর্ম করে সে নিজের কল্যাণের জন্যই উহা করে এবং মন্দ করিলে 
ডাহা নক গো চকল [রত হর আহ চত 
যুলুম করেন না। 

রা পরার রান 
আবরণ মুক্ত হয় না। কোন নারী গর্ভধারণ করে না এবং সন্তানও প্রসব করে না। 
যেদিন আল্লাহ্‌ উহাদিগকে ডাকিয়া বলিবেন, আমার শরীকেরা কোথায় ? তখন 
উহারা বলিবে, আমরা আপনার নিকট নিবেদন করিতেছি যে, এ ব্যাপারে আমরা 
কিছুই জানি না। 

৪৮. পূর্বে উহারা যাহাদিগকে আহ্বান করিত তাহারা অদৃশ্য হইয়া যাইবে 
এবং অংশীবাদীরা উপলব্ধি করিবে যে, উহাদিগের নিষৃতির কোন উপায় নাই। 

তাফসীর ৪ আল্লাহ্‌ তা“আলা বলেন, (০১১15 ৮৯৮০ ৭:৮০ ৯৭ যে সৎকর্ম করে 
সে নিজের কল্যাণের জন্যই উহা করে। অর্থাৎ উহার প্রতিদান সে-ই ভোগ করিবে। 


কাছীর-৯৫ (৯) 


Contents 


৭৫৪ তাফসীরে ইব্ন কাছীর 


{১1% U১ ১১ কেহ মন্দকৰ্ম করিলে তাহার প্রতিফল সে-ই ভোগ করিবে। 
অর্থাৎ তাহার কৃত মন্দকর্মের শাস্তি তাহাকেই ভোগ করিতে হইবে। 

১১৮51119 এ:১ 0৩-তোমার প্রতিপালক তাহার বান্দাদিগের প্রতি কোন 
যুলুম করেন না। অর্থাৎ পাপ করা ব্যতীত কোন ব্যক্তিকে তিনি শাস্তি দেন না এবং স্বীয় 
অস্তিত্রে সত্যতার দলীল পেশ না করিয়াও তিনি কাউকে শাস্তি দেন না। আর শাস্তি 
দেন না রাসূল প্রেরণ করার আগ পর্যন্ত । 

২2০41 21০ 4০৫ 4&1 অর্থাৎ কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহ্‌র নিকটেই আছে। 
তিনি ব্যতীত উহার জ্ঞান কাহারো নিকট নাই। 

যেমন কিয়ামত কখন সংঘটিত হইবে-_-রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট জিবরাইল 
(আ) এর এই প্রশ্নের জবাবে তিনি বলিয়াছিলেন, যাহাকে প্রশ্ন করা হইয়াছে সে এই 
ব্যাপারে প্রশ্নকারীর চেয়ে বেশী জানে না। 

যেমন কুরআনের অন্যত্র আল্লাহু তা'আলা বলিয়াছেন 8 

8 ১ অর্থাৎ কিয়ামত সংঘটিত হওয়ার চরম জ্ঞান আছে তোমার 
প্রতিপালকের নিকট । 

অন্যস্থানে আরো বলিয়াছেন £ ১ 21 (৫38 গিরি এর নাডান রাত 
হওয়ার নির্দিষ্ট জ্ঞান একমাত্র আল্লাহ্‌র আছে। 


- sl alaai bg lati bn Sli ta CSU 
তাহার অজ্ঞাতসারে কোন ফল আবরণমুক্ত হয় না। কোন নারী গর্ভধারণ ও সন্তান 
প্রসব.করে না। 
* অর্থাৎ আকাশমণ্লী ও পৃথিবীতে অণু পরিমাণও কিছু আল্লাহ্‌র সন অগোচরে 
নহে। 
55455853455 03 জার সারে একটি গাভাও পড়েনা 
আর ১১০1৮555980 (7৮১4 55০21484০১8 
)158- অর্থাৎ স্ত্রীজাতির প্রত্যেকের গর্ভে যাহা আছে এবং জরায়ুতে যাহা কিছু 


পরিবর্তন ঘটে আল্লাহ্‌ তাহা জানেন এবং তাঁহার বিধানে প্রত্যেক বস্তুরই এক নির্দিষ্ট 
পরিমাণ আছে। 


এ REE CEA OS 


কপার ১ পরমায়ূ হাস পাইলে তাহা তো 
হয় সংরক্ষিত ফলক অনুসারে । ইহা আল্লাহ্‌র জন্য সহজ |. 


Contents 


সূরা হা-মীম আস্সাজ্দা ৭৫৫ 


অতঃপর আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন, 

ALS ol li 5 যেদিন আল্লাহ্‌ তা'আলা উহাদিগকে ডাকিয়া 
বলিবেন, আমার শরীকেরা কোথায় ? অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ্‌ তা'আলা তাহার 
সমুদয় সৃষ্টির সামনে মুশরিকদিগকে ডাকিয়া বলিবেন, তোমরা আমার সহিত অংশীদার 
করিয়া যাহাদিগকে উপাসনা করিতে তাহারা আজ কোথায় ? 

30%51515 অর্থাৎ তখন উহারা বলিবে, আমরা আপনার নিকট নিবেদন করিতেছি 
যে, ১৫১ ১০ 0.৭ এই ব্যাপারে আমরা কিছুই জানি না। অর্থাৎ আজ আমাদিণের 
কেহই বলিবে না যে, আপনার একত্ৃবাদে কোন শরীকদার রহিয়াছে । 

3১৪ ১০ ০৮০১৫১১1১1১ ৭৭০ পূর্বে উহারা যাহাদিগকে আহ্বান করিত 
তাহারা অদৃশ্য হইয়া যাইবে । অর্থাৎ উপাসকরা উপাস্যদিগের দৃষ্টি হইতে হইয়া 
রর জল কন যর হত কতা নাগা 5 কয়র ব্যর্থ 
থাকিবে ৷ 


১১৯০ ০০116 Ie Ct SME a HE উহাদিগের 
নিষ্কৃতির কোন উপায় নাই। 

অর্থাৎ কিয়ামতের দিন মুশরিকরা এই ব্যাপারে নিশ্চিত হইবে যে, আন্মাহ্র আযাব 
হইতে তাহাদিগকে মুক্তি পাওয়ার আর কোন পথ নাই। : 

যেমন পবিত্র কুরআনের অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন £ 

ian Lie bib Uli rel 155741২৯৮1৪ 

i aA দেখিয়া বুঝিবে যে, উহারা তথায় পতিত হইতেছে 

বং উহারা উহা হইতে কোন পরিত্রাণস্থল পাইবে না। 


2 । ৫43,১71 562 95 0৩৯%443 £ে) 


ঠগ5 2 ১৫ 
2৯5 ০৮ 


৬58৫ 255 9৬ LEASES 6)) 
685 5৫৪ ০০ ৫62৮ 208৮৬ 98 
তো সত: | 

০১ ০1৫5০ 


Contents 


৭৫৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


12054 EI Gl oY ECS) (০৭) 


990% 3a 


০ 5১৫50 28। 24 ৫2 


৪৯. মানুষ ধন-সম্পদ প্রার্থনায় কোন ক্রান্তিবোধ করে না, কিন্তু যখন তাহাকে 
দুঃখ-দৈন্য স্পর্শ করে তখন সে নিরাশ ও হতাশ হইয়া পড়ে; 

৫০. দুঃখ-দৈন্য স্পর্শ করিবার পর যদি আমি তাহাকে অনুগ্রহের স্বাদ দিই 
তখন সে বলিয়া থাকে ইহা আমার প্রাপ্য এবং আমি মনে করিনা যে, কিয়ামত 
সংঘটিত হইবে, আর আমি যদি আমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিতও হই, 
তাহার নিকট তো আমার জন্য কল্যাণই থাকিবে । আমি কাফিরদিগকে উহাদিগের 
কৃতকর্ম- অবশ্যই অবহিত করিব এবং উহাদিগকে আস্বাদন করাইব কঠোর শাস্তি । 

৫১. যখন আমি মানুষের প্রতি অনুগ্রহ করি, সে মুখ ফিরাইয়া লয় ও দূরে 
সরিয়া যায় এবং তাহাকে অনিষ্ট স্পর্শ করিলে সে তখন দীর্ঘ প্রার্থনায় রত হয়। 

তাফসীর আল্লাহ্‌ তা'আলা বলেন, মানুষ কখনো তাহার প্রতিপালকের নিকট 
উন্নতি, সুস্বাস্থ্য ও ধন-সম্পদ প্রার্থনা করিতে ক্লান্তিবোধ করে না। যদি তাহাকে কখনো 
অমঙ্গল বা দারিদ্রতা স্পর্শ করে £:$ :১5$ তখন সে সম্পূর্ণরূপে নিরাশ হইয়া, 
পড়ে । অর্থাৎ তখন তাহাকে এই চিন্তায় পাইয়া বসে যে, তাহার জীবনে আর হয়ত 
মঙ্গল ও সুদিন আসিবে না। 

৩113৯015551 4557551955455 ১5 185 82 5801 ১5 দুঃখ-দৈন্য স্পর্শ 
করিবার পর যদি আমি তাহাকে অনুগ্রহের আহ্বাদ দিই তখন সে বলিয়াই থাকে ইহা 
আমার প্রাপ্য । 

অর্থাৎ দুঃখ-দৈন্যতা ও সংকটের পর যদি মানুষকে অর্থ-সম্পদ ও সুখ-শান্তি দেওয়া 
হয় তবে সে অবশ্যই এই কথা বলে, ইহা আমার -_ইহাই প্রতিপালকের নিকট আমার 
প্রাপ্য ছিল। . 

2605 2501 051 0 এবং আমি মনে করি না যে, কিয়ামত সংঘটিত হইবে। 
অর্থাৎ তখন সে স্পষ্ট ভাষায় কুফরী প্রকাশ করিয়া থাকে । ধন-সম্পদ ও সুখ-শান্তি 
তাহার কুফরীর কারণ হইয়া দাড়ায় । যেমন অন্যত্র বলা হইয়াছে ঃ 

১১৩০৭ 510 01 ১৪১ 00551 | সু অর্থাৎ বস্তুত মানুষ তো সীমালংঘন 
করিয়াই থাকে । কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে। 

০০৯৭1 55১5 ০1 01 ৮) | ০০৮৪১ ১৮ আমি যদি আমার প্রতিপালকের 
নিকট প্রত্যাবর্তিত হই তাহার নিকট তো আমার জন্য কল্যাণই থাকিবে। 


Contents 


সূরা হা-মীম আস্সাজ্দা ৭৫৭ 


অর্থাৎ ধরিয়া নিলাম যে, যদি আমাকে কিয়ামতের দিন উপস্থিত হইতে হয়, তাহা 
হইলে এই জগতে প্রভু আমাকে যেমন সুখ-স্বাচ্ছন্দযে রাখিয়াছেন, তিনি পরকালেও 
আমাকে তেমন সুখ-শান্তি ও ভোগ-বিলাসের মধ্যে রাখিবেন। মোট কথা, পাপ 
করিয়াও তাহারা পরকালের শান্তির আশা করে । 

নি না রাড উনি নাত 


ক খাট জা নি ক ক 


এ রর ক site Hed 
অবহিত করিব এবং উহাদিগকে আস্বাদন করাইব কঠোর শাস্তি । 

এই আয়াতাংশে আন্মাহ্‌ তা'আলা উপরোক্তরূপ কামনাকারীদিগকে যাহাদিগের 
কামনা তাহাদিগের আমলের, সম্পূর্ণ বিপরীত-_উহাদিগকে তিরষ্কার করিয়া পরবর্তী 
আয়াতে বলিয়াছেন ঃ ২00১১৩০১১০1 ০৮০৭২। ০০ 0৮ 3 

অর্থাৎ মানুষের প্রতি অনুগ্বহ করিলে সে মুখ ফিরাইয়া লয় ও অহংকারে দূরে সরিয়া 
যায়। অর্থাৎ সে আল্লাহ্র আনুগত্যের পথ ত্যাগ করে এবং নব-সুখের অঘোর নিদ্রায় 
বেহুশ থাকে । যথা অন্যস্থানে বলিয়াছেন ৪ 51151510, যখন তাহাকে অনিষ্ট স্পর্শ 
করে ১১১১ 5১ %$ তখন সে দীর্ঘ প্রার্থনায় রত হয় অর্থাৎ এই বিষয়ের উপরই 
সে প্রার্থনা করিতে থাকে। বিনয়ের সাথে একই প্রার্থনা বারবার আবৃত্তি করিতে থাকে। 

উন্লেখ্য যে, ১০১১০ বলে স্বল্প অর্থবোধক দীর্ঘ বাক্যকে। আর %: বলে ব্যাপক 
অর্থবোধক ছোট বাক্যকে। যথা অন্যত্র বলা হইয়াছে যে, 


2 (0315 Lali Cll lselii 4১ GL al : ০0531, ০০ 3 


Gees eee G0 ee e 29 # 


- Ls 2 (১০১১4 ১৫ ১০১১০৪ 

নি নরেন দুঃখ-দৈন্য স্পর্শ করে তখন সে শুইয়া, বসিয়া অথবা 

দাঁড়াইয়া আমাকে ডাকিয়া থাকে । অতঃপর যখন আমি তাহার দুঃখ-দৈন্য দূরীভূত করি 

সে তাহার পূর্ব পথ অবলম্বন করে, যেন তাহাকে যে দুঃখ-দৈন্য স্পর্শ করিয়াছিল তাহার 
জন্য সে আমাকে ডাকেই নাই। 


£ 55৫2 ১৯৯2 পর্পু 5 doe 
৮০2 4) এ 5005 (০৭) 
O REELS 2 % ৩৪০৩ ৫৮ ১ 


পতিত 


Contents 


৭৫৮ , তাফসীরে ইব্‌ন কাছীর 
০6 95৮5 2৬৬ & 812৩0) 

০6286504০৪4 461 ৫5% SELL “Sf 
0০ 25455552220 78% ০5) 


তে 155 956 


৪ 


৫২. বল, তোমারা ভাবিয়া দেখিয়াছ কি, যদি এই কুরআন আল্লাহ্র নিকট 

হইতে অবতীর্ণ হইয়া থাকে এবং তোমরা ইহা প্রত্যাখ্যান কর তবে যে ব্যক্তি ঘোর 
বিরুদ্ধাচরণে লিপ্ত আছে তাহার অপেক্ষা অধিক বিভ্রান্ত আর কে ? 
৫৩. আমি উহাদিগের জন্য আমার নিদর্শনাবলী ব্যক্ত করিব বিশ্ব জগতে এবং 
ইহাদিগের নিজদিগের মধ্যে; ফলে উহাদিগের নিকট সুস্পষ্ট হইয়া উঠিবে যে, 
আল্-কুরআন সত্য । ইহা কি যথেষ্ট নহে যে, তোমার প্রতিপালক সর্ব বিষয়ে 
অবহিত ? 


৫৪. জানিয়া রাখ, ইহারা ইহাদিগের প্রতিপালকের সহিত সাক্ষাৎকারে 
সন্দিহান । জানিয়া রাখ, সব কিছুকে আল্লাহ্‌ পরিবেষ্টন করিয়া রহিয়াছেন । 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা বলেন, এ অর্থাৎ হে মুহাম্মদ! বল, এ সকল মুশরিক 
ও কুরআন অস্বীকারকারীদিগকে যে, 9৫ ১1 1/301 যদি কুরআন আল্লাহ্‌র অবতীর্ণ 
কিতাব হইয়া থাকে <, 14% 5 ৷ + &- দেখিয়াছ কি যে, ইহা অস্বীকার করার 
পরিণতি কি হইবে ? অর্থাৎ যে খোদা তাহার রাসূলের উপর কুরআন নাযিল করিয়াছেন 
তিনি তোমাদিগের উপর কত রাগান্বিত হইবেন? ' 

' তাই বলিয়াছেন ঃ ২৯১085৪৯১০০ এপ ৮০ যে ব্যক্তি ঘোর 
বিরুদ্ধাচরণে লিপ্ত আছে তাহার অপেক্ষা অধিক বিভ্রান্ত আর কে? 

অর্থাৎ যে ব্যক্তি কুফরী করে এবং সত্য গ্রহণে গোড়ামি করে সে সত্য ও হিদায়াত 
হইতে সর্বাপেক্ষা বেশী দূরে থাকে। 

অতঃপর বলিয়াছেন ঃ ১৫০41 ৮25 30931 এ৪ (১50 18১৮ আমি উহাদিগের 
জন্য আমার নিদর্শনাবলী ব্যক্ত করিব বিশ্ব জগতে এবং উহাদিগের নিজদিগের মধ্যে । 

অর্থাৎ বাহ্যিক দলীল দ্বারা আমি প্রমাণ করিব যে, রাসূলের প্রতি অবতীর্ণ আমার 
কুরআন সত্য । 

আর 3841 :৮$ অর্থ বিশ্বব্যাপী ইসলামের বিজয়ের দ্বারা প্রমাণিত করিব যে, 
ইসলাম ও কুরআন সত্য । 


Contents 


সূরা হা-মীম আস্সাজ্দা ৭৫৯ 


++৯% ০৭৪ এর অর্থে মুজাহিদ, হাসান ও সুদ্দী (র) বলেন, বদর যুদ্ধ ও মক্কা 
বিজয়ের মাধ্যমে আল্লাহ্‌ প্রমাণিত করেন বে, মুহাম্মদ সো) ও তাহার সাহাবীগণের 
সাথে আল্লাহ্‌ ও তাহার মদদ বহিয়াছে। যার ফলে বাতিল শক্তি তাহাদিগের. নিকট 
পরাভূত হইয়াছে। ' 

এই অর্থও হইতে পারে যে, কিভাবে আল্লাহ্‌ তা'আলা মানুষকে দর্শনীয়রূপে বিভিন্ন 
রং ও গড়নে সৃষ্টি করিয়াছেন। যাহার দ্বারা আল্লাহ্‌ তা'আলার কল্পনাতীত শক্তি ও 
বুদ্ধিমত্তার প্রমাণ বহন করে। দ্বিতীয়ত তিনি একই আকৃতির মানুষকে ভাল-মন্দ কত 
চরিত্রে সৃষ্টি করিয়াছেন"। আর এই মানুষ শৈশব, কৈশর, যৌবন ও বার্ধক্য ইত্যাদি 
কতটি কাল কতটি অবস্থা অতিক্রম করে। এই ধরনের বহু নিদর্শন আল্লাহ্‌ মানুষের 
সামনে ব্যক্ত করিয়াছেন; যাহার মাধ্যমে তিনি তাহার শক্তির অসীমতৃতা প্রকাশ 
করিয়াছেন। যাহাতে কাফিরেরা তাহাকে চিনিতে পারে এবং তাহাকে ভয় করে। ্‌ 


যেমন শাইখ আবূ কুরাইশী হইতে ইব্ন আবৃদ্‌ দুনিয়া স্বীয় কিতাব ১£*:1 


& রা ঙ ঞ্ 
১০০০১ এর মধ্যে উদ্ধৃত করিয়াছেন যে, 
52250585451 51535 % 0. 25 2 222 ০৮-5198 


2 ও 5252. %প - 8 ££ oo 2 2s 1-0 oso Sees 
১০০১১ এ (১১১ % ১11 ৪ ০২৪০০৯০৪১11 ০১ 
১১। ১৩৪১৭ ৪ ₹ ১৯৮০ ৪০৫০৪ ভখ 
১:১১]১51115205 * 25212525651 542 
SLi ch + IAL LS ci 


oe eo 


iat সঃ 15 5০515550058 


অর্থ ঃ মি যদি শিক্ষা গ্রহণের উদ্দেশে দৃষ্টি দিতে চাও তবে নিজের প্রতি দৃষ্টি 
দিও। ইহাতে শিক্ষা গ্রহণ করিতে পারিবে । তুমি দুনিয়াতে সকাল বিকাল সময় 
অতিবাহিত করিতেছ, দুনিয়ার বিবর্তনের প্রতিটি বন্তুতেই শিক্ষা রহিয়াছে। তুমি 
শৈশবকালে পরের সাহায্যে নড়াচড়া করিতে এবং বড় হইয়া তুমি একজন শক্তিশালী 
ব্যক্তিতে পরিণত হইয়াছ। তুমি বহু মানুষের মৃত্যু সংবাদ দিয়া আস অথচ তোমাকে 
তোমার চুল ও চামড়া মৃত্যু সংবাদ বাদ বহন করিতেছে। তুমি ধারণ ও বারণ কর তবে 
সতর্কতা হইতে কেহ মুক্ত করিতে পারে না। তুমি এমন এক ব্যক্তি যাহার কোন কিছুই 
নাই। কেবলমাত্র তাকদীরে যাহা নির্ধারণ করা হইয়াছে তাহাই তোমার প্রাপ্য । 

আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 


52417518-657275785715 52887721518 
ফলে উহাদিগের নিকট স্পষ্ট হইয়া উঠিবে যে, আল-কুরআন সত্য । ইহা কি যথেষ্ট 
নহে যে, তোমার প্রতিপালক সর্ববিষয়ে অবহিত । 


Contents 


৭৬০ তাফসীরে ইব্ন কাছীর 


অর্থাৎ যখন প্রমাণিত হইল যে, আল্লাহ্‌ তাহার বান্দাদিগের কথা ও কর্মসমূহ সম্বন্ধে 
সম্যক অবগত তখন যদি তিনি সাক্ষ্য প্রদান করেন যে, টনি নার রা ভা 
তবে এই ব্যাপারে সন্দেহের আর অবকাশ থাকে কি? 

যেমন পবিত্র কুরআনের অন্যস্থানে বলা হইয়াছে যে, 0১১৮০১44৪41 < 
«1» ১412: &4। অতঃপর বলেন, ১6২১০51০2০০ ০518 Yi জানিয়া রাখ, 
ইহারা ইহাদিগের প্রতিপালকের সহিত সাক্ষাৎকারে সন্দিহান ৷ অর্থাৎ মূলত কিয়ামত 
কায়িম হইবে বলিয়া উহারা বিশ্বাসই করে না। এইজন্য উহারা পুণ্য সঞ্চয়ে উদাসীন 
এবং পাপ করিতে মোটেই ভাবে না। অথচ কিয়ামত অবশ্যই সংঘটিতব্য । : 

ইব্‌ন আবৃদ দুনিয়া (র) ....সাঈদ আনসারী (র) হইতে বর্ণনা করেন যে, ওমর 
ইব্‌ন আব্দুল আযীয (র) একদিন মিম্বরে উঠিয়া আল্লাহ্‌র প্রশংসা ও রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর প্রতি দরূদ পাঠপূর্বক সমবেত সকলকে উদ্দেশ্য করিয়া বলেন, আমি 
তোমাদিগকে কোন হাদীস শুনাইবার জন্য সমবেত করি নাই, বরং একটি ব্যাপারে 
আমি গভীর চিন্তা করিয়াছি; যাহার ফসল তোমাদিগকে শুনাইব। অর্থাৎ আমার 
চিন্তামতে যাহারা সেই বিষয়টি বিশ্বাস করে তাহারা আহম্মক। আর যাহারা উহা 
অবিশ্বাস করে তাহারা অবশ্যই বিপথগামী । অতঃপর তিনি মিম্বর হইতে অবতরণ 
করেন। 

তাহার কথার অর্থ হইল, যাহারা কিয়ামতের উপর বিশ্বাস রাখিয়াও সেই অনুযায়ী 
আমল করে না, কিয়ামতের ভয় করে না এবং কিয়ামতের ভয়াবহতার ব্যাপারে শঙ্কা 
প্রকাশ করে না, তাহারা সত্য সত্যই আহাম্মক। যাহারা কিয়ামতকে সত্য জানিয়াও 
জীবনকে ভোগ-বিলাস, খেল-তামাসা ও পাপকর্মে নিয়োজিত রাখে তাহারা আহম্মক 
নহে তো কি ? আর যাহারা কিয়ামতকে অবিশ্বাস করে তাহারা যে বিপথগামী সে কথা 
বুঝাইবার জন্য ব্যাখ্যার অবকাশ রাখে না। আল্লাহই ভাল জানেন। ইহার পর বলা 
হইয়াছে যে, আল্লাহ্‌ তা“আলা সমস্ত কিছুর উপর কর্তৃত্ৃশীল এবং সমস্ত রহিয়াছে তাহার 
পরিবেষ্টনে আর কিয়ামত সংঘটিত করা তাহার জন্য খুবই সহজ ব্যাপার । ৃ 

তাই বলা হইয়াছে ৮১০ 34 % সব কিছুকে আল্লাহ্‌ পরিবেষ্টন করিয়া 
রাখিয়াছেন। ০ 

অর্থাৎ প্রত্যেকটি সৃষ্টি তাহার আয়ত্বাধীন এবং প্রত্যেকটি সৃষ্টি তাহার ইল্মের মধ্যে 
উপস্থিত। উহার প্রত্যেকটি তাহার হুকুমে পরিচালিত হয় ৷ তিনি যাহা ইচ্ছা করেন তাহা 
নিমিষে বাস্তবে রূপায়িত হয়। আর তিনি যাহা চাহেন না তাহা কখনো বাস্তবায়িত হয় 
না। তিনিই একমাত্র ইলাহ-_তিনি ব্যতীত কোন ইলাহ-এর অস্তিত্ব নাই । 


ইফা__২০১৩-২০১৪-__৩/৩০২ড)-__ ৫,২৫০ 








ইসলামিক ফ উন্ডেশন বাংলাদেশ 








